banglabooks.in 


রামায়ণ ॥ কৃত্তবাস: বিরাচত 


নাথানয়েল হ্যাসি হ্যালহেড সাহেবের সংগৃহীত প্রাচীনতম সম্পূর্ণ আকর পণা্থ 
ও অন্যান্য নিভ'রযোগ্য প্রাচীন পধাথ অবলম্বনে 


ভারাব দ্বিতীয় সংস্করণ £ ভাদ্র ১৩৬৩ 


প্রকাশক : গোঁপীমোহন সিংহরায়! ভারাব। ১৩।১ বঙ্কিম চাটুজে; 
কলকাতা-৭৩। মুদ্ৰক : তপনকুমার বাঁরক, অজন্তা প্রেস, ৪1২ রামমৌঁ 
রোড, কলকাতা-৯ ; বংশীধর 'সংহ, বাণী মুদ্রণ, ১২ নরেন সেন 
কলকাতা-৯ ; শ্রীভাঁম মুদ্রাণকা, ৭৭ লেনিন সরণী, কলকাতা-১৩। 
পঙ্ঠা চিত্রের অফসেট মুদ্রক : ক্যালকাটা প্রিন্টিং হাউস, কলকাঙ, 


banglabooks.in 


ম্চাগত 


প্রকাশকের নিবেদন 6 
|বষয়সূচণী ৭-১৪ 
[চন্ৰসুচ ১৪ 
ভ্‌াঁমকা ১-৬৩ 
না দি কা ণ্ড ৯-৩৩ 


মত্গলাচরণ, রামায়ণের সংক্ষিপ্ত পরিচয়, আদ্যকবি বাল্মীকির রামায়ণ-রচনার 
কথা ১; সূর্ধবংশে রাজচক্রবতা* দশরথ, কোশলরাজকন্যা কৌশল্যার সণ্গে বিবাহ, 
কেকয়রাজকন্যা কেকয়ীর সঙ্গে বিবাহ, ীসংহলরাজকন্যা সুমন্রার সঙ্গে বিবাহ ২; 
দশরথের শতেক বিবাহ, অপত্যহীনতা, অনাবৃঁষ্ট, নারদের আগমন, রথারোহণে 
দশরথের ভ্রমণ, অমরাবতী গমন, ইন্দ্রের সত্গে যুদ্ধ প্রার্থনা ৩ : ইন্দ্রের কথায় 
শান-সন্নিধানে যাত্রা ও বিপত্তি, জটায়ু-কর্তৃক রক্ষা ও মিতালি, শানর চিন্তা ঃ 
গণেশের মুণ্ডপাত বৃত্তান্ত ৪; দশরথকে শনির আশ্বাস, ইন্দ্রের বৃষ্টিবর্ধণ, 
দশরথের মৃগয়ায় গমন, অন্ধমুনির পত্রুবধ, মুনির শাপে পূত্রবর ৫ ; সম্বরের 
সঙ্গে দশরথের যুদ্ধ, দৈত্যবধ, কেকয়ীর সেবায় আরোগ্য ৬ 3; দশরথের বিচ্ফোট, 
কেকয়ীর সেবায় আরোগ্য, সন্তানলাভের জন্য খষ্য-শৃঙ্গ-আনয়নের পরামর্শ, 
খষ্যশৃঞ্গের জন্ম, অগ্গপাদ রাজ্যে অনাবৃষ্টিতে পরামর্শ-বৃত্তান্ত ৭ ; লোমপাদের 
খষ্যশৃত্গ-আনয়ন-বৃত্তান্ত ৮; দশরথের খধ্যশৃঙ্গ-আনয়ন, অন্বমেধ যজ্ঞের 
আয়োজন ৯; দৈববাণী : বিষ্ণুর চারঅংশে জন্মের আম্বাস, দেবগণের 
বষ্ণন্তত, রাবণের বৃত্তান্ত ১০ ; নারায়ণের আশ্বাস, দেবগণকে বানরী-গমনের 
আদেশ, দশরথ-কর্তৃক কৌশল্যা কেকয়ীকে চরু দান, উভয়ের স্মামন্্রাকে প্রদান, 
মহষীগণের গর্ভ সঞ্চার ১১ ;" দশরথের চাঁরপত্রের জন্ম, রাবণের অমগ্গল- 
সূচনা, আকাশবাণী ১২; রাবণ-কর্তৃক সাগরকূলে খর-দষণ প্রভাতি রাক্ষস 
প্রেরণ, দশরথ-পঢত্রদের নামকরণ, সাঁতার জন্মকথা, মহাদেবের ধনু দান, জনকের 
প্রাতজ্ঞা ১৩; ধনুদর্শনে অন্য রাজপুত্রগণের ভয়, পনত্রগণসহ' দশরথের ভাগীরথী- 
যাত্রা, গুহকের যুদ্ধ, রাম-গুহক মিতালি, ভরদ্বাজ-আশ্রমে রামের ইন্দ্রধনু 
লাভ ১৪ ; অযোধ্যায় বিশ্বামিন্রের আগমন, রামলক্ষরণসহ প্রস্থান, মন্ত্র দান, 
তাড়কাবধ ১৫ ; রামকে বিশ্বামন্রের অস্ত্র দান, নানা পরীপ্রদর্শন, সগর 
রাজার উপাখ্যান ১৬ ; ভগ্গীরথের গঞ্গা-আনয়ন-বৃত্তান্ত ১৭ ; ইন্দ্রের সহায়তায় 
বাধা অপসারণ, সগরপন্ত্রগণের স্বর্গলাভ, সর্ষের তপোবনে সূর্যবংশের জন্ম, 
ক্ষীরোদ-মন্থন-বৃত্তান্ত ১৮; গৌতমের তপোবনে অহল্যার শাপ-বৃত্বান্ত, 
শাপমোচন, বিশ্বামিন্রের নিজ যজ্ঞস্থানে আগমন, রাক্ষস নিধন, জনকের সঙ্গে 
সাক্ষাৎ, সীতার কথা ১৯; কার্তবাযজর্নের ব্যর্থতা, জনকের নিমন্ত্রণে 
বশ্বামিন্রের মাঁথলা-যান্ত্রা, জনকের অভ্যর্থনা ২০ ; শতানন্দ কর্তৃক 'বিশ্বামন্রের 
পর্ব-বৃত্তন্ত কথন ২১ ; বিশ্বামিত্র-বশিষ্ঠ-সৌদাসের কথা ২২; অম্বরীস্ত ও 
সুকেশের কথা ২৩ , রামের হরধন? ভঙ্গ, অযোধ্যায় দূত প্রেরণ ২৪; দশরথের 
'মাথলায় আগমন, বশিষ্ঠ-কর্তৃক সূর্ধবংশের বৃত্তান্ত কথা ২৫ ; শতানন্দ-কর্তৃক 


banglabooks.in 


৮ রামায়ণ 


চন্দ্বংশ-বৃত্তান্ত-কথন ২৬ ; রাম-লক্ষমণ-ভরত-শব্লুঘ্দের আঁধবাস ২৭ ; মাধগাঁলক- 
অনুষ্ঠান ও বিবাহ ২৮; বিবাহেতে দশরথের বিদায় গ্রহণ ২৯; সকলের 
অযোধ্যাযান্রা, পরশুরাম কর্তৃক পথরোধ ৩০; পরণদুরামের ধন তে রামের 
গুণারোপ, তেজ-হরণ ও স্বর্গরোধ ৩১ ; অযোধ্যায় আগমন ও আনন্দ, দশরথ 
কর্তৃক অন্ধমূনির শাপ-চিন্তা ৩২ ; ভরতকে মাতুলালয়ে প্রেরণ ৩৩ । 


অযোধ্যাকাণ্ড ৩৪-৬২ 


ম্গলাচরণ, সাতকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ, দশরথের রাজসভা, রামের আঁভষেক- 
প্রসঙ্গ, দশরথের রামকে রাজনীত-উপদেশ, কৌশল্যার আনন্দ ৩৫ ; রাজ্যাভিষেকে 
আঁধব।স ৩৬ ; কেকেয়ীকে কু'জীর কুমন্ত্রণা ৩৭ ; দশরথের নিকট কেকয়ীর বর- 
প্রার্থনা ৩৯; দশরথের বিলাপ ৪০; কেকয়ী-কর্তৃক রামকে বরদানের প্রসঙ্গ 
কথন, রামের পিতৃসত্য পালনের অঙ্গীকার ৪১ ; কৌশল্যার খেদ ৪২ ; লক্ষণের 
ক্রোধ, সত্যপালনে শ্রীরামচন্দ্রের দৃঢ়সংকজ্প ৪৩ ; সীতা ও লক্ষমণের বনগমনের 
সংকল্প 8৪; পুরবাসীগণকে রামচন্দ্র ধনদান, ব্রাহ্মণ ন্রিজটার প্রসঙ্গ ৪৫ ; 
পুরবাসীজন ও দশরথের বিলাপ ৪৬ ; সাঁতার অলংকার সজ্জা ৪৭ ; কৌশল্যার 
উপদেশ, রাম লক্ষ্মণ সীতার বনযান্রা ৪৮; শঙ্গবের পুরীতে গমন,গুহক- 
মিলন, সুমন্তের প্রাত রামের নির্দেশ, সুমন্তের বিদায় ৫০ ; চিন্রকনটে 
ভরদ্বাজ মুনর আশ্রমে রামের অবস্থান, জয়ন্ত নামক কাকের কথা ৫১ ; যমুনার 
পারে মুাঁনদের নিকট রাম লক্ষ্মণ সীতার অবস্থান, সুমন্তের প্রত্যাবর্তন ৫২ ; 
দশরথের মৃত্যু, মাতুলালয়ে ভরতের কুচ্বগ্নদর্শন ৫৩; অযোধ্যায় প্রত্যাবর্তন, 
কেকয়শমূখে পিতার মত্যুসংবাদ শ্রবণ &৪; রামের বনবাসযাত্রা-বার্তা শ্রবণে 
ভরতের বিলাপ, জননীর প্রাত 'তিরকার-বাণী উচ্চারণ, শব্রুঘর-কর্তৃক কু'জীর 
লাঞ্ছনা ৫৫; কৌশল্যার খেদ ৫৬; ভরত-কর্তক পিতার অন্য্যোন্টাকরিয়া, 
পিতৃশ্রাদ্ধ সম্পাদন ৫৭ ; রামকে প্রত্যাবৃত্ত করার জন্য সদলবলে ভরতের যাত্রা, 
গুহক ও ভরদ্বাজের সঙ্গে সাক্ষাৎ ৫৮ ; ভরতের 'ভ্রিশ অক্ষৌহিণী কটকের জন্য 
তপোবনে চিন্নকূটে ভরদ্বাজের অনিন্দ্য পঃরী-নিমাণ, দেবগণের আগমন, ভরত 
ব্যতীত আর সকলের দেববাঞ্ছিত সুখে আত্মবিস্মত ৬০ ; রামের সঙ্গে ভরতের 
সাক্ষাৎ ৬১; ফল্ণু নদীর জলে চারভ্রাতার পুনরায় পিতৃশ্রাদ্ধক্রিয়া, রামের 
পাদুকা শিরে ভরতের স্বদেশযান্রা ৬২। 


অন্নণ্যকাণ্ড ৬৩-১০৩ 


মঙ্গলাচরণ, যমুনা পারবর্তী বনে লক্ষ্মণ ও সীতাসহ রামের অবস্থাত, রাবণের 
ভাই খরের অত্যাচারে এ বনবাসী মাঁনগণের স্থানান্তরে গমন, রামের আঁ্তকের 
আশ্রমে গমন ৬৩ , মূনিপত্বী অন:গ্রহার কাছে সীতার আত্মকথন ৬৪ ; তিনজনের 
দণ্ডকারণ্যে গমন, বিরাধ রাক্ষস বধ ৬৫ ; রামচন্দ্র শরভগ্গ মুনির আশ্রমে 
গমন ৬৬ ; ইন্দুপ্রদত্ত দিব্যান্মলাভ, মুনের শরীর ত্যাগ ৬৭ ; রামের নানা বনে 
অবস্থিতি, অগস্ত্যাশ্রমে গমন, ইজ্বোল বাতাপি বৃত্তান্ত ৬৮; অগন্ত্য-নিদেশে 
রামচন্দ্র পণ্চবটী-বাস, হিতৈধী জটায়ুর সঙ্গে পারচয় ৭১; তিন বৎসর 
আতিবাহন, কামার্ত শূর্পণখার নাসাকর্ণচ্ছেদন ৭২ ; ভগ্নী-লাঞ্ছনার প্রাতশোধ 
[নিতে রামচন্দ্র সঙ্গে সসৈন্য খর দূষণের তুমুল যুদ্ধ, চৌদ্দ হাজার রাক্ষস ও 


banglabooks.in 


নূচীপন্ ৯ 


উভয়ের মতত্যু, দেবগণের রামস্তুতি ৭৪; শূ্পণখার রাবণকে নিজ লাঞ্ছনা ও 
সসৈন্য খর দূষণের মৃত্যুসংবাদ-জ্ঞাপন ৮০ ; রাবণকে সীতাহরণ কার্য থেকে 
নিবৃত্ত করার জন্য মারীচের উপদেশ ৮১ ; মায়ামূগর্পী মারীচের ছলনা, রাম 
লক্ষমণের আশ্রমত্যাগ ৮২ ; ছদ্মযোগীবেশধারী ভিক্ষার্থা রাবণ কর্তৃক সীতাহরণ, 
৮৩; সাঁতাবলাপ, রাবণের সহ্গে জটায়ুূর যুদ্ধ ও পরাজয় ৮৪; অপন্থতা 
সীতার বিলাপ, আঁভিজ্ঞান-চচ্ছ 'হসাবে আভরণ-ত্যাগ, সম্পাঁতি-পুত্র সংপার্বের 
প্রসঙ্গ, সীতাসহ রাবণের লক্কাপ্রবেশ ৮৬ ; শোকসন্তপ্তা সীতা, অশোককাননে 
বন্দিনী সীতা ৮৭ ; ব্রক্মার পরামর্শে দেবরাজ ইন্দ্র-কর্তক সাঁতাকে পরমান্ন ভক্ষণ 

নো, সীতাঁবরহে শ্রীরামচন্দ্রের বিলাপ, সীত-অন্বেষণ ৮৮ ; চকোরের গ্রাত 
রামচন্দ্রের আভশাপ, বককে বরদান ৯৫; জটায়ুর কাছে সীতাহরণের বাতশ্রিবণ, 
বিষ্ণুভন্ত জটায়ুর স্বর্গলাভ ৯৮; সংক্ষধ কাহিনীসত্র পুনঃবর্ণন £৯; 
শোকোন্ত্ব রামের বিলাপ ১০০ ; রামচন্দ্র-কর্তৃক শাপগ্রদ্ত কবন্ধকের শাপমোচন 
১০১; খধ্যমূক পর্বতে সংগ্রীবের সঙ্গে মিন্রতা-সাধনের জন্য তার পরামর্শ, 
শ্রবণার উপাখ্যান ১০২। 


5 ক্ক ন্ধা কা ণ্ড ১০৪-১৩১ 


মণ্গলাচরণ, সংক্ষপ্ত কাঁহনীসত্র ও 'কীঁদকন্ধাকাণ্ডের বিষয়, রাম লক্ষমণের পর্বত 
শিখরে সঞ্টরণ, সুগ্রীবের শন্রভয়, তপস্বী বেশে হনুমানের অনুসন্ধান ১০৪; 

রাম লক্ষণের সঙ্গে সূগ্রীবের মিতালি, সংগ্লীবের সাঁতাহরণের বৃত্তান্ত কথন, 
আভরণ প্রদর্শন, রামের বিলাপ, সীতা- উদ্ধারের জন্য আঁ্নিসাক্ষী মিতা সুগ্রীবের 
প্রাতজ্ঞা ১০৫; সুগ্রীবের আত্মকাহনী,বালীর সঙ্গে তারাববাদ ও বালীর পরাক্রমের 
বৃত্তান্ত ১০৬ ; রামচন্দ্রের শন্বনৈপণ্য প্রদর্শন ১০৮; বালীবধ করে সমগ্রীবকে 
নিশ্চিন্ত করার জন্য রামচান্দ্রের পরাতজ্ঞা, বালী সুগ্রীবের যুদ্ধ, সুগ্রীবের পরাজয় 
১০৯; বালীর সঙ্গে পুনঃসংগ্রামে রামচন্দ্র কর্তৃক বালীবধ, রামের প্রাতি বালীর 
ক্রোধ 'ক্কারবাণণ ১১০ ; রামের প্রত্যুত্তর, বালীর ক্ষমাপ্রার্থনা ১৯২; তারার 
বিলাপ, রামের প্রাত আঁভশাপ ১১৩; বালীর অন্ত্যেষ্টিক্রিয়া, সূগ্রীব অঙ্গদের 
আঁভষেক ১১৫ ; সীতাবিরহে রামের শোক, সমগ্রীবের কাছে ক্রুদ্ধ লক্ষণের দৌত্য 
১১৬ ; সুগ্রীবকে হনুমানের পরামর্শ দান, সংগ্রীব-লক্ষ্মণ কথোপকথন ১১৭ ; 

সগ্রীবের সৈন্যসংগ্রহ ও রামের সঙ্গে মিলন ১১৯ ; সাঁতা-অন্বেষণে সগ্রীবের 
পূব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সৈনযপ্রেরণ ১২০; সাঁতা-অন্বেষণে 
বানরগণসহ অঞ্গদের পাতালপ্রবেশ, ব্যর্থ অঙ্গদ ও বানর সেনাগণের উপবাসে 
প্রাণত্যাগের সংকল্প ১২৬ ; সম্পাঁতির সঙ্গে সাক্ষাৎ ১২৯; অশন্ত সম্পাতর 
নূতন পক্ষলাভ, সাঁতার সন্ধানপ্রাপ্ত, সাগরলঙ্ঘনের উদ্যোগ ১৩১। 


'ন্দর কাণ্ড ১৩২-১৭৩ 


মগ্গলাচরণ, গয়, গবাক্ষ, গবাই, জাম্বুবান “প্রমুখের সাগরলগ্ঘনে অসামর্থয-জ্ঞাপন 
১৩২ ; অগ্গদের সাগরলঙ্ঘনের সিদ্ধান্ত, বানরগণের হনুমানকে সাগরলগ্ঘনের 
'্জন্য অনুরোধ, জাম্বুবান-কর্তৃক হনুমানের জন্ম ও জীবনবৃত্তান্ত কথন ১৩৩ ; 
হনুমানের সাগরলজ্ঘনের উদ্যোগ ১৩৫ ; সুরমা সাঁপনীর বাধাদান ১৩৬; 

র সখ্যলাভ ১৩৭; সিংহিকা 'রাক্ষসশবধ, সাগরলগ্ঘন, ল্কাপ্রবেশ, 
পারতীসখা উগ্রচণ্ডার লক্কাত্যাগ ১৩৮ ; অর্ধরান্নিব্যাপ হনুমানের ব্যর্থ সীতা 


banglabooks.in 


১০ রামায়ণ 


অন্বেষণ ১৩৯ ; অশোককাননে প্রবেশ, নেপথ্য থেকে সীতা সন্দর্শন ১৪১; 
কামার্ত রাবণের অশোকবনে আগমন, সাতার প্রাত অনুনয় ১৪২; সীতার প্রতি 
চোঁড়গণের দুর্ব্যবহার ১৪৪; সাঁতার বিলাপ, ব্রজটার দুঃস্বপ্ন দর্শন, সীতার 
নিকট হনুমানের আত্মপারিয় দান, রামের আঁভজ্ঞান-অঙ্গঃরীয় প্রদান, সীতার 
খেদ ১৪৫ ; সীতা-হনুমান সংবাদ, হনুমানকে সীতার দিব্য শিরোমাণ দান 
১৪৭ ; হন.মানকে সীতার পণ্ফল দান ও ভক্ষণ, হনুমান-কর্ৃক রাবণের 
অমৃতবন ভঞ্জন, রক্ষীদের নিধন ১৪৮ ; হনুমানের সঙ্গে তালজঙগ্ঘ, সিংহনাদ, 
জাম্বুমালী, শোণিতাক্ষ, বিড়লাক্ষ, প্রভাতি রাক্ষপবীর এবং রাজপুত্র অক্ষয়কুমারের 
যুদ্ধ ও মৃত্যুবরণ ১৫০ ; ইন্দ্রাজং-হনুমান বুদ্ধ, বন্দী হনুমানের রাবণের 
রাজসভায় আনয়ন ১৫২ ; হনুমানের লঙ্কার্দাহন ১৫৫ ; সীতার কাছ থেকে 
হনুষ্নীনের বিদায়-গ্রহণ, বানর সৈন্যবাহনীসহ 'কাচ্কন্ধা-যান্া ১৫৭ ; অঙ্গদের 
বানরবাহিনী-কর্তক দধিমূখের মধুবন ভঞ্জন, সগ্রীবের কাছে দাঁধমুখের 
অভিযোগ ১৫৯; হনুমানের আগমন, সাঁতানুসন্ধানের বাতা-নিবেদন ১৬০ ; 
রামের খেদ, সমনুদুবন্ধনের সিদ্ধান্ত গ্রহণ, বানর-সৈন্যবাঁহনীসহ সমনদ্রতীরে গমন 
১৬২; রাবণের প্রতি মাতামহ মাল্যবান, জননী নিকষা, ভ্রাতা বিভীঁষণের 
পরামর্শ, রাবণের প্রত্যাখ্যান, বিভীষণের বুকে রাবণের পদাঘাত ও লংকাত্যাগ 
১৬৩; নল, আনল প্রমুখ চাঁর মন্বীসহ ধর্মীনগ্ঠয বিভীষণের রামের শরণ 
গ্রহণ ১৬৬ ; রামচন্দ্রের কাল-বববরণ কথন ১৬৮; বিভীষণের আঁভষেক ১৬৯3 
রামচন্দ্র-কর্তৃক সাগরের আরাধনা, রামের ক্লোধ, সাগর-কর্তৃক রামকে সেতুবন্ধনের 
পরামর্শ প্রদান ১৭০; নলের নেতৃত্বে সেতুবন্ধন ১৭১; সংবাদ শুনে রাবণের 
বিস্ময় প্রকাশ ও চিন্তা ১৭২; রামচন্দ্র ও সগ্রীব-কতৃ ক নলের সংবর্ধনা, 
নল-কর্তৃক শিব-দেউল নিমণি, রামের শিবপুজা, সাগর উর লংকাপ্রবেশ, 
রাবণের দীশ্চন্তা ১৭৩ । 


লঙ্কাকাণ্ড ১৭৪-৩১৮ ৷ 


মত্গলাচরণ, লকাকাণ্ডের উপক্রমাণকা, রাবণের চর শুক-সারণের রামসৈন্যবাহিনীর 
সংবাদ-সংগ্রহের চেষ্টা ১৭৪, ভীষণ ও বানর সেনাপাতদের দ্বারা নিগ্রহ, 
রামচন্দ্রের ক্ষমাপ্রদর্শন, শুক-সারণের রাবণের কাছে রামকাহনী সংক্রান্ত সংবাদ 
দান ১৭৫; রাবণক্ৃক শ্রীরামের কটক দর্শন ১৭৬ ; শাদ লাদ পাঁচ চরের 
৯৯৮ গমন, রাবণের নিকট প্রাতবেদন ১৭৯ ; রাবণের আদেশে বিদ্যুং- 
'জিহবা-কর্তৃক মায়াম্ণ্ড নিমণ, রাবণ-কর্তৃক সাঁতাকে মায়ামুণ্ড প্রদর্শন ১৮১; 
সাঁতার বিলাপ ১৮২; সরমা-কর্তৃক প্রকৃত তথ্যজ্ঞাপন, সীঁতাকে সাম্ত্রনাদান 
১৮৩ ; রাবণ জননী-কর্তৃক সীতা প্রত্যার্পণের উপদেশ, রাবণের ক্রোধ ১৮৪; 
পান মিত্র মান্ত্রগণ মাতামহ-ভ্রাতা মাল্যবান প্রমুখের রাবণকে যুদ্ধ থেকে নিবৃত্ত 
হওয়ার জন্য পরামর্শদান ১৮৫ ; অহঙকারী ক্রুদ্ধ রাবণ-কতক লঙকার চার দুয়ারে 
বিপুল সৈন্যসজ্জা ১৮৬ ; সরমা-কর্তৃক সীতাকে সমস্ত সংবাদজ্ঞাপন, লঙকার 
চার দুয়ারে বানর সৈন্যসঙ্জা ১৮৭ ; চরমুখে রামের রক্ষশান্তর সংবাদ-সংগ্রহ 
১৮৮ ; সূমেরু পর্বতের উপর থেকে রাবণের লক্কাপুরী দর্শন ১৯০ ; রামচন্দ্র 
কর্তৃক অঙ্গদকে আহবান ও দৌত্যকার্ষে রাবণের রাজদ্বারে প্রেরণ ১৯১; 
রাজসভাসীন রাবণ ১৯২; অঙ্গদের আগমন, রাবণের প্রীতি তিরস্কার বাণী 
উচ্চারণ ( অঙ্গদের রায়বার ) ১৯৩; রাবণের মাথার মূকুটসহ রামসমাঁপে 


banglabooks.in 


সূচীপত্র 


প্রত্যাবর্তন ১৯৮ ; অঙ্গদ-করৃক রামকে লঙ্কাদৌত্যের বিবরণ দান ১৯৯; 
দেবগণের লঙ্কাপুরী আগমন, হরগৌরী সংবাদ ২০০ ; সসৈন্য ইন্দ্রীজতের ষুষ্ধযান্রা, 
বানর ও রাক্ষস সৈন্যে তুমূল যুদ্ধ ২০১; ইন্দ্রীজতের যজ্ঞ, আঁগ্নর বরলাভ, 
অঙ্গদের সঞ্গে প্রবল যুদ্ধ, পরাক্লম দর্শনে ইন্দ্রজতের যুদ্ধভঙ্গ ২০৩ ; প্রচণ্ড, 
তপন, 'বদ্যুন্মালী, সুবর্ণ, সুষেণ, প্রঘস, মিত্রঘ,বজ্রমু্টি, অশ্বপ্রভা প্রমুখ রাক্ষস 
বীরের যুদ্ধ ও মৃত্যু ২০৪ ; রাম লক্ষণের প্রচণ্ড যুদ্ধ ও শত্রু সংহার ২০৫ ; 
মায়াবলে ইন্দ্রাজতের মেঘের আড়াল থেকে যুদ্ধ, রামলক্ষমণকে নাগপাশে বন্ধন 
২০৬ ; বন্ধন-দর্শনে সীতার বিলাপ ২০৮ ; 'ন্রজটার সান্ত্বনা দান ২০৯ ; গরুড় 
কর্তৃক রাম লক্ষমণের নাগপাশ বন্ধন-মুক্তি ২১০ ; ধম্রাক্ষ, অকম্পন, প্রহস্ত-: 
[তিন রাক্ষসবীরের যুদ্ধ ও মৃত্যু ২৯১; রাবণের প্রথম যাদ্ধযান্রা, বিভীষণ 
কর্তৃক রাবণ-সৈন্যের পাঁরচায়ন ২১৪ ; অত্গদ, হনুমান নীল, লক্ষমণের রাবণের 
সহিত যুদ্ধ ও পরাজয় ২১৫ ; রামের সঞ্গে প্রথম যুদ্ধ, রাবণের পরাজয় ও রণে 
ভঙ্গদান ২১৮ ; পরাজিত রাবণের পূর্ব কথা-স্মরণ, কুম্ভকর্ণের অকাল-নিদ্রাভঙ্গ, 
যুদ্ধযান্রা ২১৯ ; কুম্ভকণেরি যুদ্ধ, সংগ্রীবকে বন্দীকরণ, সুগ্রীবের উদ্ধারলাভ 
২২৪; শ্রীরামচন্দ্র-কর্তৃক কুম্ভকর্ণানধন ২২৭; রাবণের খেদ, শ্রিশিরা, 
দেবান্তক, নরান্তক, মহোদর, মহাপাশ এবং অতিকায়ের যুদ্ধযান্রা ও মৃত্যুবরণ 
২২৮; রাবণের বিলাপ, ইন্দ্রীজতের যুদ্ধসঙ্জা, জননী মন্দোদরী ও নিহত 
রাক্ষসসৈন্য-পত্বীদের সঙ্গে সাক্ষাৎ ২৩৩ ; ইন্দ্রজতের প্রবল যুদ্ধ এবং যুদ্ধে 
সূগ্রীব অঙ্গ? নীল প্রমুখ বানরবীর এবং রাম ও লক্ষ্মণের পতন ২৩৫ ; 
জাম্বুবানের পরামর্শে সঞ্জীবনী ওষধ আনার জন্য হনুমানের গমন, মহণধর 
পর্বত আনয়ন, বানরকটক ও রাম-লক্ষ্মণাদির চেতনা প্রাপ্ত ২৩৮ ; রামবাহিনীর 
পুনজাঁবন প্রাপ্তিতে রাবণের শঙ্কা ও লঙকার বাঁহদ্বার রোধ ; বানর সৈন্যগণ 
কর্তৃক লংকাপুরীতে আগ্নসণ্টার ২৪০ ; সর্বধর, বজ্রকণ্ঠ, সখীপাল, শোণিতাক্ষ 
প্রমুখ হয় রাক্ষসের যুদ্ধ ও মৃত্যু ২৪১ ; কুম্ভ ও নিকুম্ভের যদ্ধ--সুগ্রীব ও 
হনুমানের হাতে উভয়ের মৃত্যু ২৪২; খর রাক্ষসের পাত্র মকরাক্ষসের যুদ্ধ ও 
মৃত্যু ২৪৪ ; ইন্দ্রাজতের দ্বিতীয়বার যুদ্ধ, বিষবর্ষণে রাম লক্ষণ সংগ্রীবাঁদর 
পরাজয়-মচচ্ছঠি হনুমান বিভীষণের গরুড় সন্নিধানে গমন, তিনজনের ইন্দু 
সমীপে গমন, অমৃত আনয়ন, সকলের পুন্জাঁবন-্রাপ্ত ২৪৬; আঁগ্ন 
পূজান্তে ইন্দ্রজতের তৃতীয়বার যুদ্ধযান্রা ; ইন্দ্রজতের নির্দেশে বিদ্যুৎজিহবা 
কর্তৃক মায়াসীতা নিমণ ২৪৭ ; ইন্দ্রীজতের মায়াসীতা-বধ, রামের শোক ২৪৯ ; 
বিভীষণ-কর্তৃক ইন্দ্রজং-বিনাশের উপায় কথন ২৫০ + ইন্দ্রীজতের যক্ত্রভঙ্গ, 
ইন্দ্রীজং-বভীষণ বাদানুবাদ ২৫১; ইন্দ্রাজতের মৃত্যু ২৫৩; দেবগণের ও 
রামচন্দ্রের আনন্দ ২৫৪; সুষেণ-কর্তক আহত লক্ষমণের চিকিৎসা, ইন্দ্রজতের 
মৃত্যুসংবাদ শ্রবণে রাবণ মন্দোদরীর বিলাপ ২৫৫; রাবণ-জননী নিকষা 
কর্তৃক মহীরাবণকে যুদ্ধে প্রেরণের পরামর্শদান, রাবণের মহীরাবণকে আহবান, 
আনূুপূর্ব ঘটনা বর্ণন, মহীরাবণের রামলক্ষমণাঁদকে নিধনের সংকজপ-গ্রহণ ২৫৬ ; 
বিভীষণ-কর্তৃক মহীরাবণ-সংবাদ সংগ্রহঃ মহরাবণের জন্ম-বৃত্তান্ত, বিভীষণ 
কর্তৃক আসন্ন যুদ্ধের প্রস্তুত পন্থা বর্ণন ও অনুরূপ প্রস্তুতি গ্রহণ ২৫৮ ; বশিষ্ঠ, 
"বদবামিত্, ভরত, কৌশল্যা, কেকয়! প্রভৃতি নানা মায়ামূর্তিতে রামকটকে প্রবেশের 
ব্যর্থ চেষ্টা ২৬১; ছদ্ম-বিভীষণ মূর্তিতে মহীরাবণের প্রবেশ, রামলক্ষ্মণকে 
হরণপূর্বক পাতালপুরীতে প্রস্থান ২৬২; বানরগণের মন্ত্রণা ২৬৪ ; হনুমানের 
পাতালপ্রবেশ ২৬৬ : ভদ্রুকালী সমীপে আনতশির মহণীরাবণের মস্তক ছেদন. 


banglabooks.in 


৯২ রামায়ণ 


২৬৭ ; মহারাবণ-পুত্র আঁহরাবণ বধ ২৬৮ ; রামলক্ষমণের উদ্ধারসাধন ; রাবণ 
ও মন্দোদরীর বিলাপ ২৬৯; সাীঁতাবধের জন্য রাবণের অশোককাননে যান্রা, 
জনৈক সুবুদ্ধি পান্র-কর্তৃক রাবণকে নিবৃত্তকরণ, রাবণের যু্ধযান্রা, রাক্ষদকটকের 
পরাজয় ২৭০ ; পুনরায় যদ্ধযান্রা, প্রচণ্ড যুদ্ধ ২৭১; লক্ষণের প্রাত শেলপাট 
( শান্তশেল ) নিক্ষেপ ২৭৪ ; অচেতন লক্ষণের জন্য রামের বিলাপ ২৭৬; 
সষেণের পরামর্শক্রমে বিশল্যকরণণী আনয়নে হনুমানের যাত্রা ২৭৭ ; হনুমান 
কতৃক উদীয়মান সূর্যকে কক্ষতলে স্থাপন ২৭৮ ; গন্ধকালী অপ্সরা- উদ্ধার 
২৭৯ ; মায়াতপম্বা কালনিমা-সংহার, পথিমধ্যে গন্ধ্ববধ ২৮০ ; গন্ধমাদন 
পর্বত-সহ লৎকাযান্রা, নান্দিগ্রামে ভরতের সঙ্গে সাক্ষাৎ ২৮১ ; গন্ধমাদনসহ লংকা 
প্রবেশ ও লক্ষ্মণের পুনজাবন প্রাঞ্চ ২৮৩ ; গন্ধমাদন পর্বতকে যথাস্থানে 
পুনঃস্থাপনের জন্য হনুমানের 'যান্রা,সাত রাক্ষসবীরের বাধাদান,িবজয়শ হনুমানের 
গম্ধমাদন-স্থাপন ও বিশল্যকরণীর সাহায্যে মৃত গন্ধর্বদের পুনজাঁবিতকরণ 
২৮৪ ; হনূমান-কর্তৃক বন্দী সূর্যকে মুত্তিদান, সমস্ত ঘটনার বিবরণ দান, 
রামচন্দ্রের আশীর্বচন ২৮৫ ; রাবণ-সেনাপাতি ভন্মলোচনের যুদ্ধ ও মত্যু ২৮৬ ; 
বাঁরণুন্য লক্কাপুরীতে রাবণের অন্তিম যুদ্ধসঙ্জা, সন্দোদরার বিলাপ ২৮৭ ; 
রামের দৈবরথ প্রাপ্তি, সর্থাদবানিশাব্যাপী রাম-রাবণের যুদ্ধ ২৮৮ ; রামের 
রক্ষস্র-যোজনা, বৈকুণ্ঠনাথ রামের প্রাত রাবণের স্তুতবাচন ২৯২; সাতা- 
প্রত্যর্পণের জন্য লঙ্কাপুরী গমন, দেবগণের পরামর্শে পবনের উন্মাদ বায়ূরূপে 
রাবণ-উদরে অবাঁষ্থাত, কাপত রাবণের প্রত্যাবর্তন, ব্রহ্মান্দ্রে রাবণের মৃত্যু, দেবগণ 
ও স;গ্রীবসহ বানর সৈন্যের উল্লাস ২৯৩ ; রাবণের মত্যুতে বিভীষণের বিলাপ, 
রামের সান্ত্বনাদান, মন্দোদরীসহ রাবণের দশসহস্র মহিষীর বিলাপ, বিভীষণের 
সান্ত্বনাদান ২৯৪ ; রামের উদ্যোগে বিভীষণ-কর্তৃক রাবণের সধাক্কয়া ২৯৬ ; 
রামসমীপে মন্দোদরীর আগমন, প্রণতা মন্দোদরীকে সীতান্রমে রাম-কর্তৃ্ জন্ম 
এয়োস্তী থাকার বরদান, মন্দোদরীর আত্মপারচয় দান ২৯৭; রামচন্দ্রকর্তৃক রাবণের 
আঁনর্বাণ চিতা-প্রত্জবলনে মন্দোদরীর চির-এয়োস্ৰী থাকার বরদান, বিভীষণকে 
লঙকার রাজপদে স্থাপন ২৯৮; সাঁতাসমীপে হনুমান, রাবণবধ বৃত্তান্ত-কথন 
২৯৯ ; 'বিভীষণের অনুরোধে সীতার অঞ্গাসংস্কার, রাম-সমীপে যাত্রা ; মন্দোদরীর 
আভশাপ ৩০০ :; রামচন্দ্র-কর্তক দশ মাস রাক্ষসাবরোধবাসিনী সীতা-বর্জনের 
সিদ্ধান্ত ৩০১; সীতার আঁ্নতে আত্মাহতি-্দানের সংকল্প ও আঁগ্ন-প্রবেশ 
৩০২ ; রামের বিলাপ, দুঃখিত দেব, রাক্ষস ও বানরগণের শোক ৩০৩ ; প্রজাপাঁত 
ৱহ্ম সহ দেবগণের আগমন ৩০৪ ; আগ্নি-কর্তক সীতা-প্রত্যার্পণ, ব্ধা-কর্তৃক 
রামচারত মহিমা কীর্তন ৩০৫ ; হ্মা-কৰ্তৃক রামচন্দুকে সীতা-সমর্পণ, রাম-সীতা 
গমলন ৩০৬ ; গবভীষণের পুঞ্পক-রথ আনয়ন, রামের অযোধ্যাযান্ত্রা ৩০৭ ; রামেশবরে 
শবালঙ্গ-স্থাপন, লক্ষ্মণ-কর্তক সাণরের বন্ধন-মোচন ৩০৯ ; রামের ভরদ্বাজ 
মুনির আশ্রমে আঁতথ্য-গ্রহণ, অযোধ্যার কুশল-জজ্ঞাসা, ভর্বাজ মাান-কর্তৃক 
গায় কঞ্পতরূ ও কামধেনুর সাহায্যে আতাঁথ-সংকার ৩১০ ; রামের বাতবিহ 
হনুমানের গুহক চণ্ডালের সঙ্গে সাক্ষাৎ ৩১৯ ; রাম-গুহফ মিলন, হনুমান-ভরত 
সাক্ষাৎকার, রামের আগমন-বার্তা নিবেদন, ভরত-কর্তৃক হনুমানের সম্মাননা 
৩১২; ভরত-নির্বন্ধে হনুমানের রাম-বৃত্বান্ত কথন ৩১৩ ; রামচন্দ্বের আগমন ' 
সংধাদে নান্দগ্রামে উৎসবসম্জা ৩১৪ ; রাম ও ভরতের মিলন, মাতৃগণের সঙ্গো 
রামের পনার্মলন ৩১৫ ; সুগ্রীব বিভীষণ ভরত ও পারিজনাদিসহ রামের 
অযোধ্যাপপ্রবেশ ৩১৬ ; নিশান্তে রামচন্দ্রের অভিষেক, রামমাহাত্ম্য বর্ণন ৩১৭ । 


banglabooks.in 


ডাগর ১৩ 


ত্র কা *ড ৩১৯"৩৮১ 


মঙঈলাচরণ, মৃনিগণের আগমন ৩১৯ :; লক্ষণের ব্রহ্মচর্য পালনের কথা ৩২০; অগন্তা 
মৃনর রাক্ষসদের জন্মবৃত্তান্ত কথন, মালা প্রভৃতির জন্ম ৩২১; রাক্ষদ-রাজ্য স্থাপন, 
গজ-কচ্ছপের যুদ্ধ ৩২২; গরুড়পবন যুদ্ধ ৩২৩; বিষ্ণুর মালীবধ ৩২৪; কুবেরের 
জন্ম, বরলাভ ও লগকায় রাজত্ব ২৫; বাবণাঁদির জন্ম, তপস্যা ও বরলাভ ৩২৬; 
কুবেরের লঙকাত্যাগ, রাবণের লঙকাধকার, রাবণাঁদর বিবাহ ও মেঘনাদের জন্ম ৩২৮ ; 
রাবণের 'দিগ্বজয়, কুবেরাবজয় ৩২৯ ; রাবণের প্রা নন্দীর আঁভিশাপ, রাবণের কৈলাস 
উত্তোলনের ব্যর্থ চেষ্টা, বেদবতীর প্রতি রাবণের অত্যাচার, বেদবতীয় অভিশাপ ৩৩১; 
মরুত্ত-বিজয়ের কথা ৩৩২; অধ্যোধ্যারাজ অনারণ্যবিজয়, অনারণ্যের আঁভশাপ ৩৩৩) 
কার্তবীর্যাজুন ও রাবণের সংগ্রাম, রাবণের পরাজয় ও বাঁদ্দত্ব ৩:৪; রাবণের মনু্তি 
উভয়ের মিতাঁল ৩০৬ ; বালীহন্তে রাবণের লাঞ্জনা, উভয়ের মৈল্লী ৩:৭ ; রাবণের যম” 
'বিজয়ার্থ যাত্রা যমলোক পারক্রমা ৩৩৮ ; মের পরাজয় ৩৪০; রাবণের পাতাল-যানরা, 
বাসাকর পরাজয়, নিবাতকবচ-রাবণের যুজ্ধ, মৈত্রী ৩৪১; বরুণপু্রীশবিজয়, 
বলি ও রাবণ ৩৪২; পর্বত মুন ও রাবণ ৩৪৩ ; মাম্ধাতা-রাবণ যুদ্ধ, প্রতিস্থাপন, 
রাবণের চচ্দ্রলোক বিজয় ৩৪৪ ; জদ্বুদ্বীপে গমন ও কাঁপল মুনির বিবর্ণ ৩৪৫ ; রাবণ 
ও রদ্ভা, নলকুবেরের আঁভশাপ ৩৪৬ ; শূর্পণখার বেধব্য, মেঘনাদের যজ্ঞ ৩৪৮ ; 
রাবণের স্বর্গ-বিজয় যাত্রা ৩৪৯; রাবণ-মধু*সংবাদ, অমরাবতাঅবরোধ ৩৫০ ; 
দেবতাদের পরাজয় ৩৫১; মেঘনাদের ইন্দ্রাজৎ নাম ও বরপ্রাপ্তি ৩৫৫; ইন্দ্রের মস্তি, 
গৌতম-অহল্যা" ইন্দ্রের বৃত্তাষ্ত ৩৫৬ ; হনুমানের বিবরণ ৩৫৭ ; ম্‌নিগণেয় বিদায়, 
অযোধ্যার প্রমোদ-উদ্যান ও পুরীতে রামসাঁতার নর্ম-যাপন ₹৫৯; ভদ্রের রামকে 
সীতাপবাদের জনশ্রুতি নিবেদন ৪৬০; *বশুর-জামাতা রজকের বাক্যে জনশ্রুতির 
সমর্থন, সীতার বনবাস:৩৬১; রামের সংবর্ণ-সীতা নির্মাণ, রাজসভাসান রাম, নৃগ 
রাজার উপ্যাখ্যান ৩৬৪; কুকুর ও সন্ন্যাসী, কালাপ্পর-রাজার বৃত্তান্ত ৩৬৫; ভার্গব 
মুনির আগমন, লবণ দৈত্যের সংবাদ, লবণের মান্ধাতা-হত্যা শ্রবণে শত্ুয়ের যাতা ৩৬৭ ; 
লবণবধ ৩৭০; পান্রহারা ব্রাহ্মণ দম্পতির বিলাপ, শদ্রু তপগ্বীবধে রামের ধান্না ৩৭১; 
শুদ্রবধ, ব্রাহ্মণপান্রের পুনজাঁবনলাভ, গৃধিনী-পেচকের কলহ ৩৭২; অগস্ত্য-আশ্রমে 
রামের অলৎকারলাভ ও মৃতাহারা দৈত্যের আখ্যান শ্রবণ ৩৭৩; দণ্ডের কাহনী ৩৭৪ ; 
রামের যন্ত্র করার সংকজ্প ৩৭৫; বৃত্রাসূর বধ, ইলা রাজার বৃত্তান্ত ৩৭৬; 
অ*বমেধ যজ্ঞের আয়োজন ৩৭৮; সাঁশধ্য বাজ্মীকির আগমন ৩৭৯; লবকুশের রামায়ণ 
গান ৩৮০; সাঁতা-আনয়ম, পরীক্ষার প্রস্তাব ৪৮২; সাঁতার পাতাল প্রবেশ ৩৮৩; 
লবকুশের বিলাপ ও সান্ত্বনা, পাঁথবাঁর, প্রাত রামের কোপ, ব্রহ্মার সাম্বনা দান 
৩৮৪ ; দশয়থ-পত্রীগণের মৃত্যু, ভরতের মাতুলালয়ে গমন, গণ্ধববধ ৩৮৫ ; রামাদির 
অস্টপত্রকে রাজাদান, কালপুরুযেয় আগমন ০৮৬) লক্ষমুণ-বর্জ' ন ৩৮৭ ; রামের বিলাপ, 
ভরত, শন্নুঘ, বানর ও রাক্ষমগণের আগমন, রামের উপদেশ ৩৮৮ ; স্বর্গারোহণ ৩৮৯। 


banglabooks.in 


৪9 নানার 
পাঠানরধারণ-প্রসঙ্গ ৩৯১ 
জম-নংশোধন ৪90 
দূরুহ ও অপ্রচালত শব্দের অথ ৪৪১ 
সম্পাদকের শেষ কথা S00 

চিত্ৰসুচা 

অধোধ্যাকাণ্ড 

এই কথাবার্তা কাঁহয়া যান তিনজন । 

প্রবেশ কাঁরলা গিয়া অগস্ত্য কানন ॥ ৫২ 

ভরত বলেন কুগ্ৰগ্ন দোখল: রানিশেষে । 

চচ্দ্রসূর্যয ভূমে পড়ে খাঁসয়া আকাশে ॥ 68. 
জরগ্যকাণ্ড 

ঘরেতে আছিল ফল আন্যাছেন লক্ষযুণ । 

ভক্ষা লৈয়া সীতা দেবী কাঁরলা গমন ॥ Ve 
কাঁক্ৰদ্ধাকাণ্ড 

[কদ্ধিকষ্ধায় চল লক্ষ্মণ আমার বচনে । 

আপনা পাইল মতা আমা নাহ জানে ॥ ১১৬ 
স.ন্দরকাণ্ড 

হনুমান লঙ্কা পোড়ায় পবন বায়; মেলে। 

মেঘের গঞ্জনে যেন ঘরের আগ জবলে ॥ ১৫৬ 
লঙকাকাণ্ড 

রথের উপর বাঁসয়া বাণ বারষে রাবণ । 

দশ দিগ জলগ্থল ছাইল গগন ॥ ২৮৮ 
উত্তরকাণ্ড 

এত যাঁদ লক্ষণ কাঁহলা নিষ্ঠুর বাণী। 

ধারা শ্রাবণ যেন পাতার চক্ষে পড়ে পানি | ৩৬৩, 

চক্ষুর কোণে না দেখেন সীতা আপন ছাওয়ালে । 


রামের চরণ দেখ্যা নীতা সাঁধ্যাল পাতালে। ৩৮৩ 


banglabooks.in 


ভুমিকা 


কৃত্তিবাস ও তর রামায়ণ ॥ কৃত্তবাস বাঙালীর প্রিয়তম কাব । তাঁর রামায়ণ বাঙালণর 
জাতীয় কাব্য । জাতীয় কাব্য একাধিক অর্থে“ । প্রথমত, সমগ্র জাঁতই এই কাব্যকে বরণ 
করেছে ; কো'টপাঁতর প্রাসাদ থেকে দীনদাঁরদের পর্ণ‘-কুটির পর্যন্ত, দেশের এ প্রান্ত থেকে 
ও প্রান্ত পর্যন্ত এই কাব্যের সমান জনপ্রিয়তা । দ্বিতীয়ত, কীত্তবাসের রামায়ণ বর্তমানে 
যে রূপ লাভ করেছে, তা আর ব্যান্তাবশেষের রচনা নেই, তার উপরে সমগ্র জাঁতর 
হাতের ছাপ পড়েছে । তৃতীয়ত, কৃত্তিবাসের রামায়ণের চরিব্রগীল ও তাদের জীবন- 
যাত্রা আঁবকল বাঙালীর চাঁরন্র ও জীবনযান্তার ছাঁচে ঢালা । চতুর্থত, কীন্তবাসী রামায়ণে 
বাঙালীর জাতীয় ইতিহাসের 'বাভন্ন স্তরের স্বাক্ষর সংরাঁক্ষত হয়েছে ; যে শুরে বৈষ্ণবরা 
প্রাধান্য লাভ করোছল, সেই স্তরের স্বাক্ষর রয়েছে রামচন্দ্রের বিরদ্ধে যুদ্ধরত রক্রসদের 
রামভান্ত প্রদর্শনের বর্ণনা প্রক্ষেপ করার মধ্যে ; আবার শাক্তেরা যে স্তরে প্রাধান্য লাভ 
করোছল, তার স্বাক্ষর রয়েছে রামচন্দ্র শান্তপ্‌জা করার বর্ণনার মধ্যে ; সম্প্রতি 
একাঁট পাথতে ধর্মঠাকুরের উপাসকদের হাতের ছাপ দেখোছ ; সেখানে নিরঞ্জন অর্থাৎ 
ধর্মঠাকুরকে দেখার জন্য হনুমানের শৃন্যলোকে গমন বাঁণ“ত হয়েছে । 

এই জাতীয় কাব্যটির প্রচার বহুগুণ বুদ্ধি পেয়েছে আধুনিক কালে, এদেশে মুদ্র্ণ- 
ব্যবস্থা প্রচালত হওয়ার পরে । কাঁত্তবাসাী রামায়ণ প্রথম মুদ্রিত ও প্রকাশিত হয় ১৮০৩ 
গ্রীষ্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে । তারপর বহুবার এই রামায়ণ মুদ্রিত হয়েছে । 
জনসাধারণের মধ্যে বিশেষভাবে প্রচারত ছল বটতলা থেকে প্রকাশিত সংস্করণগুলি। 
এগুলি শ্রীরামপুর শন থেকে প্রকাশিত ও জয়গোপাল তর্কালঙকার সংশোধিত 
কাঁত্তবাসী রামায়ণ দ্বিতীয় সংস্করণের সঙ্গে মোটামুটিভাবে আঁভন্ন হলেও তার সঙ্গে 
এদের অ্পস্ব্প পার্থক্য রয়েছে । আঁত আধুনিক কালে গবেষকদের মনে প্রশ্ন জেগেছে, 
এই ম:াঁদুত রামায়ণগর্ীলর সঙ্গে কৃত্তিবাসের মূল রচনার সম্পর্ক কতটুকু? কীত্তবাস 
পণ্দশ শতাব্দীর কাঁব--আর এই রামায়ণগহীলর ভাষা নিতান্তই আধ-নিক। সুতরাং 
যতদূর মনে হয়, কৃত্তিবাসের মূল রামায়ণ তার অত্যাঁধক প্রচারের ফলে অনেকখানিই 
বিশুদ্ধ হারিয়ে ফেলেছে এবং তার মধ্যে প্রবেশ করেছে অন্যান্য কবিদের, গায়নদের ও 
গলাঁপকরদের রচনা ৷ সেই প্রক্ষিপ্ত রচনাপুঞ্জের স্তুপে ভরা ভেজাল রামায়ণই আজ 
“কীত্তবাসী রামায়ণ” তকমা এ'টে জনসাধারণের দরবারে উপস্থিত হয়েছে । 

সেই সঙ্গে গবেষকদের মনে হয়েছে, প্রাচীন প্াথ অবলম্বনে কৃন্তবাসী রামায়ণের 
প্রামাঁণক সংস্করণ প্রকাশ করা ক সম্ভব ময়? দঃ’ জন গবেষক এই দুঃসাধ্য কার্য 
সাধনে ব্রতী হয়োছলেন- একজন হ'রেন্দুনাথ দত্ত, অপরজন নাঁজনীকান্ত ভট্টশালা। 
এ ছাড়াও দীনেশচন্দ্র সেন, রামানন্দ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়” প্রভৃতি 'বাশিষ্ট 
ব্যান্তদের নাম সম্পাদক 'হিসাবে ধারণ করে 'বাঁভনন “কীত্তবাসী রামায়ণ” প্রকাশিত 


৯ অধ্যাপক জনার্দ'ন চক্রবতর্শ ও ডঃ নুরেশচন্দ্র জানার সম্পাদনায় কীন্তবাসা রামায়ণ 
“উত্তরাকাণ্ড"র যে সংস্করণ প্রকাশিত হয়েছে, তার ভূমিকায় জনার্দনবাব্‌ হরেকৃষ্ 
সখোপাধ্যায় সম্পাঁদত বইটকে “সাহিত্/রত্র হরেকৃফ মুখোপাধ্যায় ও আচার্ধ 
জুনশীতকূমার চট্রোপাধ্যায়ের সম্পাঁদত” বলেছেন । 'কিচ্তু স-নীতিকুমার চট্টো্গাধ্যায়' 
এ-বইয়ের সম্পাদক নন, তানি এর ভূমিকা লিখেছেন মাত্র । 


banglabooks.in 


৬ রামায়ণ 


হয়েছে । 'কন্তু সেগাীল আসলে বটতলার সংস্করণগহলিরই মাজা-ঘসা রূপ । মাজা- 
ঘসার কাজ সম্পাদকরাই গ্বেচ্ছামত করেছেন, তার ফলে সংস্করণগুীলর প্রামাণিকতা 
না বেড়ে বরং আরও কমেছে 1২ 

কলকাতার বিখ্যাত পযন্তক-প্রকাশন প্রাভষ্ঠান 'ভারবি'র অনুরোধে সম্প্রাত আমি 
এই কাজে হাত 'দিয়োছ ৷ বর্তমান গ্রন্থ সেই চেত্টারই ফল ৷ কীভাবে আম গ্রচ্থ 
সম্পাদন করেছ, তার বিবরণ যথাস্থানে দেব । কচ্তু তার আগে মহাকাঁব কৃত্তিবাসের 
বান্তপারচয় ও আবভ্বকাল সম্বন্ধে আলোচনা করা দরকার । 


কত্তবাসের আত্মকাহনশী ॥ যে সমস্ত সূত্রে কীত্তবাস সম্বন্ধে তথ্য পাওয়া যায়, 
তার মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ও নিভরযোগ্য সূত্র তাঁর আত্মকাহিনী । আজ অবাধ দুটি 
পাথতে এই আত্মকাহনীট সম্পূর্ণ আকারে পাওয়া গেছে ৮ 

(১) বদনগঞ্জের ৬হারাধন দত্তের পথ । ১৮৯৬ খ্রীষ্টাব্দে দীনেশচন্দ্র সেন 
তাঁর 'বগভাষা ও সাহত্যে'র প্রথম সংস্করণ (পৃঃ ৬৭-৭১ ) এই পাথর আত্মকাহিনী 
অংশাট সর্বপ্রথম প্রকাশ করেন । পশথাঁট এখন আর পাওয়া যায় না। এর িপিকাল 
অজ্ঞাত ।৩ 

(২) ঢাকা 'বশ্বাবদ্যালয় কর্তৃক সংগৃহীত একট পত্র অসম্পূর্ণ পাঁথ। এই 
্রপন্ন অসম্পূর্ণ‘ পাথাট আসলে বঙ্গীয় সাহত্য পাঁরষতের একাঁট আদিকাণ্ডের পাথর 
নির:দ্দণ্ট প্রথম তিন পাতা '৪ ডঃ নালনীকান্ত ভট্টশালী ১৩৪৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ 
মাসের ভারতবর্ষে (পঃ ৫১৭-$৫৬) এই পাথর আত্মকাহনী অংশের নকল ও 


এর কছ; দ:ণ্টান্ত দিচ্ছি । আঁদকাণ্ডের দশরথ সম্বন্ধীয় একটি টীন্ত “তনশত 
বৎসর বংসর রাজা বিভা নাহি করে” । হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তাঁর সম্পাদিত সংস্করণে 
“তিনশত”কে কেটে করেছেন “ীন্রং*ধ” । কিন্তু “তিনশত” পাঠ সে যুগের বিশ্বাসের 
পাঁরপ্রোক্ষতে ঠিক, কারণ তখন সকলেই জানত (কীত্তবাসও লিখেছেন) যে দশরথ 
কয়েক হাজার বছর বে'চোঁছলেন ৷ সুতরাং মান তিনশত বসর তাঁর আঁববাহত থাকা 
এমন আর কণ ব্যাপার ! 

৩ হারাধন দত্ত বলোছলেন, এই পির 'লাঁপকাল ১৪২৩ শকাব্দ ( ১৫০১-০২ 
খ্ীন্টাব্দ)। 'কণ্তু মদ্রুত আত্মকাহনীর ভাষায় প্রাচীনতা না থাকতে পুথি 
প্রাচীনতায় বিশবাস করা যায় না ৷ হারাধন দত্তের মৃত্যুর অনেকাঁদন পরে আচার্য 
যোগেশচদ্দ্র রায়ের পক্ষ থেকে একজন লোক তাঁর বাড়তে গয়ে এ পাথর নকল দেখে 
আসেন, তাতেও 'লাপকাল ১৪২৩ শকাব্দ লেখা ছল (সা. প. প. ১৩১৮, পূঃ ২৩ 
দ্রষ্টব্য ।) আমাদের মনে হয়, পথাটর প্রকৃত {লাপকাল ১৭২৩ শকাব্দ, হারাধন দত্ত 

‘ঞ’ কে ‘৪’ পড়েছিলেন । 

৪ পাথাট যখন প্রথম সাহত্য-পাঁরষতে আসে, তখন তাতে আত্মকাহনী-সমেত 
প্রথম তিন পাতা ছল বলে মনে হয় । কারণ, ১৯২১ খ্রাণ্টাব্দে প্রকাঁশত 'গোবিন্দদাসের 
কড়চা'র দ্বিতীয় সংস্করণের ভূমিকায় ৬দীনেশচন্দ্র সেন লিখেছেন, “কীত্তবাসের সুদীর্ঘ ' 
আত্মীবারণ সংবালত ie প্রাচীন রামায়ণের পথ সাঁহত্য-পারষদের পংথশালায় 
ছিল, তাহা আমি দোখয়াহিলাম এবং শ্রীষুন্ত হ’রেন্দুনাথ দত্ত প্রমুখ অনেকেই দোঁখয়া- 


banglabooks.in 


ভূমিকা ৩ 


আলোকচিত্র প্রকাশ করেন 1৫ এই পাথাঁটর 'লাঁপকাল ১২৪০ বঙ্গাব্দের ২৮শে 
কার্তিক। এটিও বদনগঞ্জের প.থি ; কারণ এর প্যাঞ্পকায় লেখা আছে--“পঠনাথে 
গ্ৰীরঘুনাথ ভগত সাং বদনগঞ্জ পরগণে জাহানাবাদ।” 
ডঃ নালনীকান্ত ভট্টশালী মনে করোঁছলেন, দুট পাঁথ আঁভন্ন, অর্থাৎ বদনগঞ্জের 
হারাধন দত্তের নিরচাদ্দভ্ট প.থিটরই এক অংশ বঙ্গীয় সাঁহত্য পাঁরষতে এবং আর এক 
অংশ তাঁর হাতে এসে পড়েছে । কিন্তু এই দুই পথ যে সম্পূর্ণ আলাদা, তার তিনটি 
অকাট্য প্রমাণ আছে । সেগযাীল এই £ঃ=- 
(৯) দ:ট পাথর পাঠের চরণ-সংখ্যা এক নয় ; হারাধন দত্তের পাথর পাঠে ১৫২ 
টি এবং ডঃ ভট্টশালী-আবিক্কৃত পুথর পাঠে ১৮২টি চরণ আছে । এর মধ্যে মান ৫০) 
চরণে হুবহু মিল আছে, বাকী অংশগুিতে িছ-না-িছ; পার্থক্য আছে এবং কতক- 
গুল পার্থক্য বেশ গুরত্বপূর্ণ | ° 
(২) হারাধন দত্তের পুথি থেকে গ্‌হীত আত্মকাঁহনীর একটি চরণ হচ্ছে_ 
“আদিত্যবার শ্রীপণ্টণী পূর্ণ মাঘ মাস” । এখানে পূর্ণ” শব্দের প্রয়োগের কোন সঙ্গত 
অর্থ খংজে পাওয়া যায় না। সুতরাং সহজেই বোঝা যায় যে বাংলা পুঁথ্তে লিপিকবরা 
প্রায়ই অহেতুক যে 'রেফ--এর মত টান দিয়ে দিত. সেই রকম একটি টানই পাথতে ছিল 
এবং মূল পাঠ ছিল ‘পুণ্য’ । কিন্তু ডঃ ভট্রশালীর পথতে ‘পণ্য’ শব্দাঁট স্পম্টভাবেই 
লেখা আছে, ত। প.থর ফটো দেখলেই বোঝা যাবে। তাতে ণ্য'-এর মাথায় 'রেফ,- 
জাতীয় টানের চিহুমান্র নেই । 
(৩) হারাধন দত্তের পণথর পাঠের দ.ট ছন্ন এই £ = 
(ক) পুহাইতে আছে যখন দণ্ডেক রজনী । 
(খ) প্রসাদ পাইয়া বার হইলাম সত্বরে। 
কিন্তু ডঃ ভট্টশালীর পশীথতে এ দুটি ছ.ত্রর রূপ যথাক্রমে এই £- 
(ক) পোহাইতে আছে যখন দণ্ডেক রজনী ৷ 
(খ প্রসাদ পাইয়া বাঁহর হইলাম রাজার দয়ার । 
হারাধন দত্তের পুঁথ যাঁদ ডঃ তষ্টশালীর পশথর সঙ্গে অভিন্ন হত, তাহলে হারাধন 
দত্ত সেই পাুঁথ থেকে নকল করবার সময় পোহাইতে' ও “বাহর?কে পরিবর্তিত করে 
'পুহাইতে" ও ‘বার’ লিখতেন না । কারণ তান উচ্চাশাক্ষত লোক ছিলেন এবং তাঁর 


ছিলেন । সে পুথিখাঁন এখন আর পাওয়া যাইতেছে না।” এখানে লক্ষ্য করতে 
হবে, হ'রেন্দুনাথ দত্তের জীবদ্দশাতেই দীনেশচছ্্র এই উান্ত করেছেন এবং হাঁরেন্দ্রনাথ 
তার কোন প্রাতিবাদ কোনাঁদন করেন নি। দীনেশচদ্দ্র ও হীরেন্দ্রনাথ যে প্ার্থাট 
দেখেছেন, তা যাঁদ উপরে উল্লিখিত প্াথাটর সঙ্গে আভল না হয়, তাহলে বলতে হবে 
1তনখা'নি প.থতে কৃত্তবাসের আত্মকাহনী গ্রাওয়া গিয়েছে । বিঙ্গভাষা ও সাহিত্যেও 
দীনেশচন্দ্র সাহিত্য-পাঁরষতের এ পাথাটর উল্লেখ করেছেন । 

* ৫ আমরা এই পাথর আলো কাঁচন্ত থেকে পাঠ নয়োছি ( ভারতবর্ষ, জ্যেষ্ঠ, ১১৪৯, 
পৃঃ &5৭-৫৪৮ দ্ুষ্টব্য )। এই পাঠের মুদ্রিত রূপে (এ, পঃ ০৫১-৫৫৬ ) অনেকগুলি 
ছাপার ভুল আছে । অথচ ডঃ সুকুমার সেন এরই উপর নির্ভ'র করেছেন। 


banglabooks.in 


8 | রান।য়ণ 


দেওয়া বিবরণীর অন্য সমস্ত শব্দের শুদ্ধ ও সর্বজনগ্রাহ্য রূপই পাওয়া যায়! সুতরাং 
তাঁর পুথতে যে ‘প্‌হাইতে’ ও ‘বাঁর’ই লেখা ছিল, তা নিংসংশয়ে বোঝা যায়। দুটি 
পাথর পার্থক্যের এইটিই সবচেয়ে বড় প্রমাণ । 
যে দট পাীথতে আত্মকাহনী পাওয়া গিয়েছে, তার মধ্যে ডঃ ভট্টশালা-আবত্কৃত 
পির পাঠই শহদ্ধতর । 
নীচে আমরা ডঃ ভন্রশালীর পুঁথি থেকে আত্মকাহনীঁট যথাযথ উদ্ধৃত করলাম । 
পৃব্বেতে আছল বেদানুজ মহারাজা । 
তার পুত্র আছিল নারাঁসংহ ওঝা ॥ ' 
দেশের উপান্ত ব্রাহ্মণের আঁধকার । 
বঙগভোগ ভুূঁঞ্জলেক সংসারের সার ॥ * 
বঙ্গদেশে প্রমাদ পাঁড়ল হইল আঁচ্হর । 
বঙ্গদেশ ছাড় ওঝা আইল গঙ্গাতারে ॥ 
শুভ ভোগ কর্যা বিহরয় গঙ্গাকুলে। 
বসত কাঁরতে স্হান ব্রাহ্মণ খুজা বুলে ॥ 
গঙ্গাতীরে দাণ্ডায়্যা ব্রাহ্মণ চতুদ্দ গে চাই । 
রান্নকাল হইল ওঝা শুতিল তথাই ॥ 
পোহাইতে আছে যখন দণ্ডেক রজনী । 
ব্রাহ্মণের ম.খে শান কুঃকুরের ধান ॥ 
কুঃকুরের ধবীন শন ওঝা চাঁরাঁদিকে চাহে । 
আকাশবাণী হয়্যা তথা গোসাঞি যে রহে ॥ 


৬ হারাধন দত্ত প্রদত্ত পাঠের জন্য ডঃ দীনেশচন্দ্র সেনের 'বজ্গভাষা' ও সাঁহত্য’ 
দুণ্টব্য । 

! অনেকেই বোধ হয় জানেন না যে, রায় গুণাকর ভারতচন্দ্র কৃত্তবাসের বংশের 
লোক৷ ভারতচন্দ্র (নিজে ‘মানাসংহ’ কাব্যে তাঁর বংশ-পাঁরচয় সম্বন্ধে বলেছেন, “ফুলের 
মুখটি নাঁসংহের অংশ তায়”। এই ফুলের (ফুলিয়ার) নাসংহ মুখটি কৃত্তিবাসের 
বৃদ্ধপ্রপিতামহ নারাসংহ ওঝা । কুলগ্রন্ছে দেখা যায়, ভারতচন্দ্র কীত্তবাসের 'পিতৃব্য 
মদনের বংশধর । 

৮ দীনেশচন্দ্র সেন যখন ‘বঙগভ৷ষা ও স্মাহত্যে'র প্রথম সংস্করণে কীত্তবাসের 
আত্মকাহনী প্রথম প্রকাশ করেন, তখন এই দুটি ছব্র । পাঠান্ডতর-সমেত ) যথাযথভাবে 
আত্মকাহিনীর তৃতীয় ও চতুর্থ ছন্র রূপেই ছিল। (কিন্তু এ বইয়ের পরব 
সংস্করণগুলিতে ছাপার গোলমালে ছঘ্র দৃটি অনেক পরে গিয়ে পড়ে-নারাসংহের 
ফুঁলয়ায় আগমন, গর্ভে*্বরের জন্ম, মুরারর প্রসঙ্গ, তাঁর পৃত্রদের কথা, কানষ্ঠ পনুত্ 
বনমালর কথা--“প্রথম বিভা কৈল ওঝা কুল্পোতে গাঙ্গলি”_ তারও পরে । 1কদ্তু এই 
ভুল কেউই ধরতে পারলেন না। বরং এই বিশেষ চ্হানে এই দুটি ছন্রের কি মানে হবে, 
গবেষকরা তারই ব্যাখ্যা দিতে লাগলেন । স্টেপন্ুটন বললেন, “.54179015 বঙ্গভাগে 
ভুঞ্জে ঠি'হ সুখের সংসার means on the eastern ( Bengal) bank of the 
river Hughli.” | 


banglabooks.in 


ভ্‌মিকা 


মালীজাতি ছিল পূৰ্ব্বে মালণ্ডেতে থানা । 
ফুলিয়া বলিয়া কৈল তাহার ঘোষণা ॥ 
গ্রামরত্র ফুঁলিয়া যে জগতে বাখান। 

দাঁক্ষণ পাঁশ্চম চাপ্যা বহেন গঞ্গা সোন ॥ 
ফুলিআ চাঁপিআ হইল তাহার বসাতি। 

ধনে ধান্যে পুর পোতে বাড়য় সন্তাত ॥ 
গব্ভেশ্বির নামে পুত হইল তাহার আলয় ৷ 
মুরার সৃর্য্য গোঁবন্দ তাহার তনয় ॥ 
জ্ঞানেতে কুলেতে শ'লে মুরারি ভাষত । 
সাত পতুত্র হইল তার সংসারে বাদত ॥ 
জ্যেষ্ঠ পুত হইল তার নাম যে ভৈরব । 
রাজার সভায় তার আধক গৌরব ॥ 
মহাপুরুষ মরার জগতে বাখানি। 
ঠাকুরাল ধর্মচারন্র গুণে মহাগুণ! ॥ 

মদন আলাপে ওঝা স:ন্দর মুরাঁত। 
মাকণ্ড বাস আছেন শাদ্দে অবগাত ॥ 
স্াঁস্হর ভাগ্যবান তাঁথ বনমালী ।৯ 

প্রথম বিভা কৈল ওঝা কুলেতে গাঙ্গলি ॥ 
কূলে শালে ঠাকুরালে গোসাঞর প্রসাদে । 
সুরার পুর সব বাড়এ সম্পদে ॥ 

মাতা পাঁতব্ৰতার যশ জগতে বাখানি। 

ছয় সহোদর হইল এক যে ভাগনী ॥ 


» এখানে মুরারর চারটি পুত্রের নাম পারঙ্কারভাবে পাওয়া যায়--ভৈরব, 
মাক‘ল্ড, ব্যাস ও বনমালী । কুলগ্রন্হের সাহায্যে নিলে বাকী তিনাঁট নামও উদ্ধার করা 
যায়। একাঁট কুলগ্রন্ছে (সা. প. প., ১৩৪৮, পৃঃ ১১৫ দ্রঃ) লেখা আছে, মুরারর 
সাতাঁট পভ্র--“ভৈরবশৌরিবনমালিআনরহদ্ধমদনমাকণ্ডব্যাসকাঃ” ।  ধুঃবানন্দের 
'মহাবংশাবলতে এই সাতাঁট নামের সঙ্গে একাঁট আঁতাঁরন্ত নাম আছে-_নবাস' । 
এখানে ধ্রুবানন্দ ভুলবশত একাট নাম যোগ করেছেন ॥ যাহোক, মুরাঁরর অবাশষ্ট তিন 
পুত্রের নাম যে শোর, মদন ও আঁনরুদ্ধ ছিল, তাতে কোনই সন্দেহ নেই। আত্ম" 
কাহিনীতে এদের নাম লাপকরপ্রমাদে বিকৃত হয়ে গেছে । উপরে উদ্ধৃত অংশের নবম 
ছত্রে ‘মুরার'র উল্লেখ প্রামাদিক । মুরাঁরর "পু্রদের নামের তাঁলকার মধ্যে ‘মরার’ 
নাম আসবে কেন? সুতরাং যতদূর মনে হয়, এখানে 'মুরার'র জায়গায় ‘শোর’ 
মূল পাঠ ছিল। তারপর “মদন আলাপে ওঝা সুন্দর মুরাঁত’” অর্থহীন ; এখানে 
সম্ভবত মূল পাঠ ছিল “মদন আনায় ওঝা সুন্দর মুরাত ৷” মূরারির ছেলে অনিরুদ্ধ 
₹ষ “আনায়” নামেও পাঁরচিত ছিলেন, তা ধুবানন্দের মহাবংশাবলী ( মদত গ্রন্থ, পৃঃ 
৯০ ) থেকে জানা যায়। সেখানে আনরুদ্ধের ছেলে লক্ষরীধরকে বলা হয়েছে “ফ্লুং মংং 
আনায়িজ লক্ষরীধর”। 


banglabooks.in 


৬ রামায়ণ 


সংসার আনন্দ লয়। মাইল কৃত্তিবাপ । 
ভাই মতাঞ্জয় ষড়রাত্র উপবাস ॥ 

সহোদর শান্তমাধব সব্বলোকে ঘাস। 
শ্রীকর ভাই তার নিত্য উপবাস ॥ 

বলভদ্রু চতুভূজ নামেতে ভাস্কর । 

আর এক বাঁহনি হইল তাই উদর ॥ 
মালিনী নামেতে মাতা বাপ বনমাল । 
ছয় ভাই১০ উপাঁজল সংসার গুণশালী | 
আপনার জন্গারস কাঁহব যে পাছে । 
মুখটীবংশের কথা আর কাঁহতে আছে ॥ 
সূর্ধয পণ্ডিতের পুত্র হইল নামে বিভাকর । 
সব্বন্ত্র 'জানঞা পাঁণ্ডিত বাপের সোসর ॥ 
সূর্যপত্র নিশাপাঁত বড় ঠাকুরাল। 
সহস্রসংখ্য লোক রয় যাহার দুয়ার || 
রাজা গৌড়েশবর দিল প্রসাদ ঘোড়া । 
পাল্ীমন্ত্র সকলে 'দিলেন খাসা জোড়া ॥ 
গোঁবন্দ জয় আদিত্য ঠাকুর বড়ই সুন্দর । 
বদ্যাপাঁত রুদু ওঝা তাহার কোঙর ॥ 


১০ ধ্র-বানদ্দের মহাবংশাবলীর মতে, কীত্তবাসরা সাত ভাই-_কীত্তবাস, শান্তি, মাধব, 
মৃত্যুঞ্জয়, বল, শ্রীকণ্ঠ ও চতুভূ'জ । আর একটি কুলগ্রন্হে নামের সংখ্যা অনেক বেশ! = 
“মাধব শান্ত বলভদ্রু মৃতুপ্জযর় জগো ভাসো কীন্বাসপাঁণ্ডিত শ্লীনাথ শ্রীকান্তাঃ” 
(সা. প. প., ১৩৪৮, পহঃ ১১১ )। 

আত্মকাহিনীর মতে, কীন্তবাসের এক ভাইয়ের নাম শান্ঘমাধব ; কিন্তু কুলএচ্ছের 
মতে, শান্ত ও মাধব দুজন পৃথক লোক । তেমাঁন আত্মকাহনীর মতে চতুর্ভু“জের 
নামান্তর ভাস্কর ; কিন্তু সাহত্য পারষতের আ'দকাণ্ডের একটি পাথর মতে, চতুর্ভজ 
ও ভাস্কর দুজন পৃথক লোক । চতুভূ্জ ও ভাস্কর যে একই লোক, সে সম্বন্ধে 
আত্মকাহিনীর উীন্ত ছাড়াও অনা প্রমাণ আছে ৷ ধ্রুবানন্দের মহাবংশাধলীতে চতুর্ভুজের 
নাম আছে, কন্তু ভাস্করের নাম নেই । এদিকে প্‌বোল্লাখত অপর কুলগ্রন্যটিতে 
ভাস্করের সংক্ষিপ্ত রূপ ভাসো' আছে, কিন্তু চতুর্ভু জের নাম নেই ৷ সুতরাং 
প্রামাণকতম সূত্র আত্মকাহন? থেকে আমরা 'শ্থর করতে পারি, কীত্তবাসরা ছয় ভাই = 
কীন্তবাস, মৃত্যুপ্রয়, শাক্তিমাধব, শ্রীধর ব্য শ্রীকর ('মহাবংশাবল+'তে 'শ্রীকণ্ঠ' ), বলভদ্র 
(মহাবংশাবলী'তে ‘বল’, ) এবং চতুভূজি (নামান্তর “ভাস্কর' )। 

৬দদীনেশচন্দ্র ভট্টাচার্য মনে করোছলেন, আত্মকাহনশর উপরে উদ্ধত অংশে কীন্তবাস 
‘সহোদর’ ও ‘ভাই’ শব্দ পৃথক অর্থে ব্যবহার করেছেন এবং ‘ভাই’ অর্থে বৈমান্েয় 
ভাই বুবিয়েছেন। কিন্তু এর একটু বাদেই কৃত্তিবাস বলেছেন “ছয় ভাই উপাঁজল 
সংস্মরে গণশালী” । এর থেকে বোঝা যায়, তিনি একই অর্থে ‘সহোদর’ ও “ভাই? 
শব্দের ব্যবহার করেছেন । ' 


banglabooks.in 


ভমকা ৭ 


ভৈরব সৃত গজপাঁত বড় ঠাকুরাল । 
বারাণসী পর্য)ন্ত কীর্ত ঘুষএ সংসার ॥ 
মুখাঁট বংশের পদা শাস্ত্র অনসার । 
ব্রাহ্মণে সঙ্জনে শিখে যাহার আচার ॥ 
কুলে শালে ঠাকুরালে ব্রহ্মস্বজ্য গুণে । 
মুখাঁট বংশের কথা কত কব জনে জনে ॥ 
আদত্যবার শ্লীপণ্চম পূণ্য মাঘ মাস। 
তাঁথ মধ্যে জাঁন্মলেন পাঁণ্ডিত কীত্তবাস ॥ 
শুভক্ষণে গর্ভে থাক পাঁড়লাম ভূতলে । 
উত্তম বস্ত্র দিআ পিতামহ আমা কৈল কোলে ॥ 
দাক্ষণ যাইতে নাম রাখল কীন্তবাস। 
কৃত্তিবাস বাঁলয়া নাম করিল প্রকাশ ॥ 
এগার নীবড়ে যখন বারতে প্রবেশ । 

. হেন বেলা পাঁড়তে গেল্যাম উত্তর দেশ ॥ 
বৃহস্পাতবারের উষা পোহালে শুক্রবার । 
বারান্তর উত্তরে গেল্যাম বড় গঙ্গা পার ॥ 
তথায় কারন আমি বিদ্যার উদ্ধার । 
যথা যথা পাইলাম আম বিদ্যার প্রচার ॥ 
সরস্বতী আঁধণ্ঠান আমার কলেবর । 
নানা ছন্দে নানা ভাষ বিদ্যার প্রসর ॥ 
আকাশবাণশ হইল সাক্ষাৎ সরস্বতী । 
তাহার প্রসাদে কণ্ঠে বৈসেন ভারতী ॥ 
বিদ্যাসাঙগ হইল প্রথম কারল মন ৷ 
গুরুকে দাঁক্ষণা দিআ ঘরকে গমন ॥ 
ব্যাস বশিষ্ঠ যেন বালমশীক চ্যবন। 
হেন গুরুব ঠাঁঞ আমার 'বদ্যার প্রসন ॥ 
ব্রহ্মার সদ:শ গুরু মহা উন্্সাকার। 
হেন গুরুর ঠ1ঞ কৈল বিদ্যার উদ্ধার ॥ 
গুরুকে মেলানি কৈল মঙ্গলবার দিসে । 
গুরু প্রশংসিলা মোরে অশেষ (বিশেষে ॥ 
সাত শ্লোকে ভোঁটলাম রাঙ্গা গৌড়ে*বর ।১১ 
[সংহময় রাজা আমি কারলাম গোচর ॥ 


»৯ কুন্তবাস তাঁর আত্মকাহনশতে জন্মের তাঁথাঁট উল্লেখ করেছেন--“আঁদতাবার 
সীপণ্মী পূণ্য মাঘ মাস”, কিল্তু জন্মের সালাঁট বলেন {ন । আবার তিনি গোঁড়েশ্বরেয় 
সভাসদদের নাম বলেছেন ; কিন্তু গৌড়ে*বরের নামাঁট কী, তা জানান নি। এতে 
অনেক গবেষক 'বিস্মিত হয়েছেন । কিচ্তু বিস্ময়ের কোন কারণ নেই। বাংলায় কোন 


banglabooks.in 


& 


সপ্তঘটী বেলা যখন 'দিয়ানে'পড়ে কাটী । 
শীঘ্র ধায়্যা আইল দূত হাথে সুবর্ণ লাটা ॥ 
কাহার নাম ফুলয়ার পাণ্ডত কীন্তবাস। 
রাজার আদেশ হইল করহ সম্ভাষ ॥ 

নয় বুহচ্দ গেল্যাম রাজার দ;য়ার । 

সোনা রুপার ঘর দেখি মনে চমৎকার | 
রাজার ডাহনে আছে পান জগ্রতানন্দ । 
তাহার পাছে বস্যা আছেন ব্রাহ্মণ সুনন্দ ॥ 
বামেতে কেদার খাঁ ডাহনে নারায়ণ । 
পান্রমিন্রে বস্যা রাজা পাঁরহাসে মন ॥ 
গন্ধর্ব রায় বাঁস আছে গণ্ধব্ব অবতার । 
রাজসভা পৃীজত তিহে গৌরব আপার ॥ 
তন পান দাণডাইয়া আছে রাজপাশে । 
পাৰামনে বস্যা রাজা করে পারহাসে ॥ 
ডাঁহনে কেদার রায় বামেতে তরুণ! । 
সুন্দর শ্রীবংস্য আঁদ ধম্মাধকারণী ॥ 
মুকুদ্দ রাজার পণ্ডিত প্রধান সংন্দর । 
জগদানন্দ রায় মহাপান্রের কোওর ॥ 

রাজা সভাখান যেন দেব অবতার । 

তখন আমার 'চন্তে লাগে চমৎকার ॥ 
পান্রেতে বেম্টিত রাজা আছে বড় সুখে । 
অনেক লোক দাণ্ডায়্যাছে রাজার সমুখে ॥ 
চাঁরাদিগে নাটগীত সর্বলোক হাসে । 
চাঁরাদগে ধাওয়াধাই রাজার আওয়াসে ॥ 
আঁঞ্গনার পাঁতয়াছে রাঙ্গা মাজরি । 
তাঁথর উপর পাঁতয়াছে পাট নেত তুল ॥ 
পাটের চাঁন্দয়া শোভে মাথার উপর । 

মাঘ মাসে খরা পোহায় রাজা গোঁড়েবর ॥ 
দাণ্ডাইলাম গিয়া আম রাজার বিদ্যমান । 
নিকট যাইতে রাজা মোরে দিলা হাথ সান || 


বানায় 


প্রাচীন কাঁবই আত্মকাহনীতে 'নজের জন্মের সাল জানান ন, সে রেওয়াজ তখন ছিল 
না। জন্মাতাঁথাট পণ্যতাঁথ বলে প্রসঙ্গর্মে কৃত্তিবাস তার উল্লেখ করেছেন । আর 
গৌড়েবরের নাম না জানানো সম্বন্ধে বলা যায়, সমসামাঁয়ক রাজাদের উল্লেখের সময় 
লোকে সাধারণত তাঁদের নাম বলে না। আমরা আজও পর্যন্ত “বর্ধমানের মহারাজা+, 
“কুচবিহারের মহারাজা” প্রভৃতির উল্লেখের সময় তাঁদের নিজস্ব নাম উল্লেখ কার না। 
মালাধর বস্প প্রভাতি অনেক প্রাচীন কবি গৌড়ে*বরের প.ণ্ঠপোষকতা লাভের উল্লেখ 


করেছেন, কিন্তু গৌড়েম্বরের নাম বলেন নি। 


দোষারোপ করে কোন লাভ নেই । 


অজএব, এজন্য কীন্তবাসের উপর 


banglabooks.in 


ভ্‌মিকা 


রাজা আজ্ঞা কৈল পান্র ডাকে উচ্চস্বর । 
রাজার নিকটে আম চলিলাম সত্বর ॥ 

রাজার ঠাঁঞ দাণ্ডাইলাম হাথ চার আন্তর। 
সাত শ্লোক পাঁড়লাম শুনে গৌড়ে*বর | 
পণ্চদেব আঁধচ্ঠান আমায় কলেবর । 

সরস্বতী প্রসাদে আমার মুখে শ্লোক স্বরে ॥ 


নানা ছন্দে শ্লোক আম পাঁড়য়ে সভায়। 
শ্লোক শুন্যা গৌড়েশবর আমা পানে চায় ॥ 


নানা মতে নানা শ্লোক পাঁড়লাম রসাল। 
খুশি হইআ মহারাজা দিল পুষ্পমাল ॥ 


কেদার খাঁ শিরে ঢালে চন্দনের ছড়া । 
রাজা গৌড়েবর দলা পাটের পাছাড়া ॥ 
রাজা গৌড়েশবর বলে কবা দিব দান। 
পামত বলে গোসাঁঞ করিলে সম্মান ॥ 
পণ্চগৌড় চাপিয়া গৌড়েশবর রাজা । 
গোৌড়েবর পুজা কৈলে গুণের হয় পূজা ॥ 
পান্রমিত্রে সভে বলে শুন দ্বিজরাজে । 

যত খুজ তত 'দিতে পারে মহারাজে || 

যথা যথা যাই আম গৌরবমান সার । 
কার কিছ; নাঁঞ লই কার পরিহার ॥ 
আকৃতি প্রকীতি আম যত আঁস্থাত । 
পাটপাছড়া পাইন? আম চন্দনে ভূঁসাঁত ॥ 
ধন আজ্ঞা কৈলে রাজা ধন নাঁঞ লই । 
যথা যথা যাই আম গৌরব যে চাহ! ॥ 

যত যত মহাপাঁণ্ডত আছয়ে সংসারে । 
আমার কাঁবত্ব কেহ 'নান্দতে না পারে ॥ 
প্রসাদ পাইয়া বাঁহর হইন? রাজার দঃয়ার । 
অপূর্ব জ্ঞানে ধায় লোক আমা দৌখবারে ॥ 
চন্দনে ভাঁষত আম লোকে আনান্দিত। 
লোকে বলে ধন্য ধন্য ফুঁলয়া পাণ্ডিত ॥ 
মুনি মধ্যে বাখান বালনীকি মহামুনি । 
পাঁণডতের মধ্যে বাখাঁন ফীত্তবাস গুণী ॥ 
বাপ মাএর আশীর্বাদ গুরুর কল্যাণ । 
বালম্নীক প্রসাদে রচে, রামায়ণ গান ॥ 

সাত কাণ্ডের কথা হয় দেবের সৃজিত । 
লোক বৃঝাইতে হইল কৃন্তবাস পাঁণ্ডত ॥ 
মহারাজার আজ্ঞায় বালমীকি মহামন। 
রামায়ণ কাঁবত্ব তিহো করিলা আপুনি ॥ 


banglabooks.in 


রামায়ণ 


ব্রহ্মা ইন্দ্র আদ কর্যা. যত দেবগণ। 

বালমীক মুখে সবে শুনেন রামায়ণ ॥ 

পৃথিবী জানতে সবে চড়ে ইন্দ্রের কান্ধে । 

দগাঁদগান্তর জানতে কেহো সেতু বান্ধে | 

কোন রাজা 'জিএ ষাট! হাজার বৎসর । 

কোন রাজা মরণ জিনে সদ্ধ কলেবর ॥ 

রঘুব'শের কাীর্ত কেবা বর্ণবারে পারে । 

কীত্তবাস রাঁচল বাল্মীকি মুনির বরে ॥ 

চত্দ্দ গে ভাগ জান ফুঁলয়া নগরী । 

দাক্ষণ পশ্চিম চেপ্যা বহে গঙ্গা সুরেশ্বরী ॥ 

মুখটা বংশ ওঝা বংশ সংসারাবাঁদত। 

তাঁথ উপাজল এই কৃত্তবাস পাণ্ডত ॥ 

বাপ বনমালা ওঝা মাণকী উরে । 

জনম ₹ ইল ওঝা ছয় সহোদরে ॥ 

সরস সুন্দর হইল বাণী বিলাস । 

ফুলিয়া সমাজে বৈসেন পাণ্ডিত কৃত্তিবাস ॥ 

মুন মধ্যে বন্দিব বালনীক মহাম্‌ান । 

তিপের প্রভাবে 'তিহো ্রিভুবন জান ॥ 

তাহার কাঁবত্ব শুন রামায়ণ কথা । 

ভারতী বন্দিয়া তবে গায়্যা দিল পোথা ॥ 

সরস ভাষে গায় গীত হাথে তাল ধার । 

ভারতীর প্রসাদে বেহো দোষ দিতে নার ॥ 

মুনির বাক্য শুনতে কেহ না কাঁরহ হেলা । 

ইহাতে অমৃত আছে কত রসকলা ॥ 

পোথার ভিতর কাঁবত্ব ছিলা কেহো নাঁঞ বুঝে । 

কীন্তবাসের কাঁবত্ব সব্থলোক প্‌জে ॥ 

আদকাণ্ড গাইলেন শ্রীরাম চরিত । 

লোক বুঝ্যইতে কৈলা কৃত্তিবাস পাঁণ্ডত ॥ 

এই পাঠ ও হারাধন দত্তের পাথর পাঠ মায়ে আত্মকাহিনশ থেকে কৃত্তিবাস সম্বন্ধে 
যা জানা যায়, তার একটি সংক্ষপ্তসার নীচে দেওয়া হল। 
কৃত্তিবাসের বৃদ্ধপ্রাপতামহ নারাঁসংহ ওঝা বেদানূজ নামে একজন মহারাজার পান্র 

বা পদ ছিলেন ।*২ নারাঁসংহের আঁদু নিবাস ছিল পূর্ববঙ্গে। তান পরম সুখেই 
ছিলেন, কিদ্তু সেদেশে প্রমাদ উপাঁস্হত হওয়ায় তাঁন দেশ ছেড়ে পাঁশ্চমবঙ্গে ভাগণরথাঁর 


১২ “তার পানর আছিল নারাঁসংহ ওঝা || ”_হারাধন দত্তের পথ 
তার পুত্র আছিল নারাঁসংহ ওঝা ॥ ”_-ডঃ ভট্টশালীর পথ 
কুলগ্রচ্হের মতে, নারাসংহ ওঝার পতার নাম ছল শিব বা শিয়ো এবং তিনি রাজা 
ছিলেন না। এ কথা ঠিক হলে হারাধন দত্তের পাথর পাঠই খাঁটি বলতে হবে। 


banglabooks.in 


ভ;মিকা ১৯ 


তরে চলে এলেন। জাহবীর তারে বেড়াতে বেড়াতে তান বসাঁত-্হাপনের উপযুক্ত 
হান খ*জছিলেন, খজতে রানি হয়ে গেল । তখন নারাঁসংহ সেখানেই শহয়ে পড়লেন । 
রাধি পোহাতে যখন এক প্রহর বাকী আছে, এমন সময় নারাসংহ হঠাৎ কুকুরের ডাক 
শুনতে পেলেন ।১৩ কুকুরের ডাক শুনে তান চারাঁদকে তাকাচ্ছেন, এমন সময় একাঁট 
আকাশবাণী শোনা গেল । আকাশবাণীর আদেশে তান সেইখানেই বাস করতে 
লাগলেন । এই জায়গাঁটিতে আগে ফুলের মাল ছিল বলে তান জায়গাঁটর নাম 
রাখলেন ফুলিয়া। 

ফাঁলয়ার দক্ষিণ-পশ্চিম চেপে গঙ্গা বয়ে যায়-_ গ্রামের মধ্যে ফুঁলয়া রত্ন । ফুঁলয়ায় 
বসতি-স্হাপনের পর নারাঁসংহের ঘর ধন-ধান্য-পৃত্র-পোন্রে ভরে গেল ।' গভেশিবর নামে 
তাঁর একাঁট ছেলে হল । গরভেবরের তিন ছেলে- মুর, সূর্য ও গোবিন্দ । মুরারির 
সাতাঁট ছেলে । বড় ছেলের নাম ভৈরব ; রাজার সভায় তাঁর খুব সমাদর । মরার 
'আর এক ছেলের নাম বনমালী। 'তাঁন গাঙ্গশীল বংশে প্রথম বিবাহ করেন । এই 
বনমালাই কীন্তকাসের পিতা । কৃত্তবাসের জননী অত্যন্ত পাতিত্রতা ছিলেন; তাঁর 
গর্ভে ছ"ট ছেলে ও একাঁট চেয়ে জন্মগ্রহণ করে। 

কান্তবাসের ভাইদের নাম-মততযুঞ্জয়, শান্তিমাধব, শ্রীধর, বলভদ্রু এবং চতুর্ভূজ; 
চতুরভজের আর এক নাম ভাস্কর । তাঁর একটি বৈমান্রেয় বোনও ছিল। কীন্তবাপের 
ভাইয়েদের মধ্যে মৃত্যুঞ্জয় ও শ্রীধর প্রায়ই উপবাস করতেন । 

কীত্তবাসের বংশ কীর্তমান পুরুষদের আঁবভাবে ধন্য । সুর্য পণ্ডিতের ছেলের 
নাম বিভাকর ; তান বাপের মতই 'দিগ্বজয়ী পঁণ্ডিত। সূর্যের আর এক ছেলে 
নিশাপাঁতর বাড়ীতে এক হাজার লোক থাকত ; তান রাজা গোঁড়েশ্বরের কাছ থেকে 
একটি ঘোড়া এবং তাঁর পাত্রীমন্দের কাছে “খাসা জোড়া” উপহার পেয়োছলেন। 
গোঁবন্দের ছেলে আঁদত্য, তাঁর ছেলের নাম বদাাপাঁত ও রুদ্র । ভৈরবের ছেলে গজপাঁতও 
বশ্রুুতকী্তি তাঁর কীর্তি বারাণসী পর্যন্ত ঘোষত হয়োছল। কীত্তবাসের বংশ কুল, 
শীল, এমবর্ষ, ব্ৰহ্মচৰ্য প্রভূত গুণে সম্‌দ্ধ ছিল এবং ব্রাহ্মণ ও সঙ্জনরা তার আচার 
অনুকরণ করতেন । 

পুণ্য মাঘ মাসের শ্রীপণ্চমণ তাঁথতে রাবিবারে কীন্তবাসের জন্ম হয়। জন্মের পর 
তাঁর পিতা (বা পিতামহ ) উত্তম বন্দ দিয়ে তাঁকে কোলে নেন । তখনও তাঁর পিতামহ 
জাীীবত ছিলেন ; তাঁনই নবজাত পৌন্রের নাম রাখেন কীত্তবাস ।১৪ 

বারো বছর বয়সে পদার্পণ করার সঙ্গে সঙ্গে কৃন্তিবাসের উচ্চশিক্ষা সুরু হয় 
( কীত্তবাসের ছাত্রজীবন সম্বচ্ধে পরে আলোচনা করা হয়েছে )। 'বাভন্ন স্হানে পড়ে 


১৩ “আচদ্বিতে শুনলেন কৃক্ধুরের ধান *”_ হারাধন দত্তের পথ 
“ব্রাহ্মণের মুখে শান কুঃকুরের ধান 1৮--ডঃ ভট্টশালীর পুঁথি : 
১৪ “দাক্ষিণ যাইতে পতামহের উল্লাস । 
কীত্তবাস বাল নাম কাঁরল প্রকাশ || ” (হা পথ? 
এই দুই ছন্রের অর্থ সম্ভবত এই--(নবজাত পোৌঁতকে দেখে) মৃত্যুপথযাত্রী 
পিতামহের উল্লাস হল এবং 1তাঁন ( পৌন্রের ) নাম রাখলেন 'কীত্তবাস' ৷ 'পরলোক্রগমন” 
অর্থে 'দক্ষিণযান্রা শব্দের প্রচলন আছে । 


banglabooks.in 


১২ রামায়ণ 


কৃত্তিবাস সর্শাস্তে পাণ্ডিত্য অর্জন করেন। 'উত্তরবঙ্গের একজন গুরুর কাছে তাঁর 
পাঠ সমাপ্ত হয়। 'বিদ্যাসাঙ্গের পর গুরুর কাছে 'অনেক প্রশংসা লাভ করে কৃত্তিবাস 
বিদায় নেন। 

এর পর কীত্তবাস রাজা গৌড়েবরের সঙ্গে দেখা করেন। 'সপ্তঘটী বেলায় 
€ অর্থাৎ সকাল সাড়ে ন'টার নত সময়ে? ) কাব রাজদর্শন পান। সোনার লাঠি হাতে 
একজন দত এসে কাঁবকে রাজার কাছে নিয়ে যায় । রাজপ্রাসাদের ন”ট দেউঁড় বা 
“বৃহদ্দ” পার হয়ে গিয়ে কীত্তবাস দেখেন প্রাসাদের আউনায় রাজার সভা বসেছে। 
রাজা সেখানে বসে আছেন, পাত্রীমন্রদের সঙ্গে পাঁরহাস করছেন । তাঁর ডাইনে পান 
জগদানন্দ, পিছনে ব্রাহ্মণ সুনন্দ ৷ এছাড়া, রাজার ডাইনে ও বাঁয়ে কেদার খাঁ, নারায়ণ, 
গান্ধর্ব-অধতার ( সঙ্গীতজ্ঞ ) গন্ধর্ব রায়, কেদার রায়, তরণী বা তরুণী, ধর্ণাধকারন- 
শ্রীবৎস্য, রাজপাঁণ্ডত মুকুন্দ প্রীতি সভাসদূরা বসে আছেন; তনজন পাত্র রাজার 
পাশে দাঁড়য়ে আছে ; রাজার সামনেও অনেকে দাঁড়য়ে রয়েছে ৷ চারাদকে নাট-গীত 
_সমস্ত লোকে হাসছে । রাজার প্রাসাদে চারাঁদকেই ছুটোছযাট । আঙিনার উপর 
“রাঙা মাজার” 'বাছিয়ে, তার উপর “পাট নেত তুল” পেতে, মাথার উপর চাঁদোয়া 
খাটিয়ে এই সভা বসেছে । এখানে বসে রাজা মাঘ মাসের রোদ পোহাচ্ছেন। 
কৃত্তবাস রাজার কাছে গয়ে দাঁড়াতে রাজা তাঁকে হাতের ইশারায় ডাকলেন । 
পান্নরাও উচ্চকণ্ঠে জানালেন যে, রাজা ডাকছেন । কৃত্তবাস রাজার সামনে গিয়ে 
তাঁর চার হাত দূরে দাঁড়িয়ে রাজাকে স্বরচিত সাতটি শ্লোক পড়ে শোনালেন । নানা 
ছন্দে রাঁচত রসাল গশ্লোকগীল শুনে গৌড়েবর কাঁবর দকে চাইলেন । অত্যন্ত খুশি 
হয়ে তান কাঁবকে ফুলের মালা উপহার 'দিলেন। রাজসভাসদ্‌ কেদার খাঁ কাঁবর 
মাথায় চন্দনের ছড়া ঢেলে দিলেন । কাঁব গোড়ে*বরের কাছ থেকে পাটের পাছড়াও 
উপহার পেলেন। গৌড়ে*বর বললেন, “কী দান করব ?” পার্ধমন্রা বললেন, “আপাঁন 
এ'কে সম্মাঁনত করলেন। পণগৌড়ের রাজা যখন গুণের পূজা করেন, তখনই হয় 
সত্যকার পূজা ।” পার্রীমন্রেরা কৃত্তিবাসকে বলল, “ব্রাহ্মণ! যা তুমি চাইবে, 
গোড়েশ্বর তা-ই দেবেন” কৃত্তিবাস বললেন, “যেখানে আমি যাই না কেন, গোৌরবই 
আমার সম্বল । কারও কাছ থেকে আম কছ:ু নই না। রাজা আমাকে অর্থ দিতে 
চাইছেন, কিন্তু অর্থ আমি নেব না, গৌরবই আমার কাম্য । সংসারে যত মহাপাঁণ্ডত 
রয়েছেন, কেউ আমার কবিত্বের নিন্দা করতে পারেন না ।” 

রাজার প্রসাদ পেয়ে কবি রাজপ্রাসাদ থেকে বোঁরয়ে এলেন ৷ কাঁবর রাজসংবর্ধনাকে 
“অপুর জ্ঞান করে লোকে তাঁকে দেখবার জন্যে ছুটতে লাগল । চন্দনে ভূষিত 
কাঁবকে দেখে জনতা আনান্দত হয়ে বলতে লাগল, “ধন্য! ধন্য! মাীনদের মধ্যে 
যেমন বালক শ্রেষ্ঠ, পাণডিতদের মধ্যে তেমান কীন্তবাস শ্রেষ্ঠ ।” এর পর কীন্তবাসের 
রামায়ণ রচনার প্রসঙ্গও উাল্লাখত হয়েছে । আত্মকাহনীর বাকী অংশ জনতার মুখে 
আরোপিত কৃত্তিবাসের স্বরাঁচত প্রশাস্ত। 


£৫ এ সম্বন্ধে ডঃ দাঁনেশচন্দ্র সেন আলোচনা করেছেন ( Bengali Ramayanas, 
0. 157, £. 10. দ্ুষ্টব্য )। 


banglabooks.in 


ভ্যামিকা ১৩. 


অন্যান্য বিবরণ ॥ এছাড়া, কয়েকাঁট কৃত্তিবাসী রামায়ণের পূথিতে কৃত্তিবাস সম্বন্ধে 
সংক্ষপ্ত বিবরণ পাওয়া যায় । গাল নীচে উদ্ধৃত করাঁছ। প্রথম চারটি উদ্ধৃতি 
প্রকাশ করেন ডঃ নাঁলনীকাম্ত ভট্রশালী তাঁর সম্পাঁদত ‘মহাকাঁব কৃত্তিবাস বিরচিত 
রামায়ণ আঁদকাণ্ড'র ভূমিকায় । 


(১) পতা বনমাল! মাতা মেনকার উদরে । 
জন্ম লাভলা কীত্তবাস ছয় সহোদরে ॥ 
বলভদ্রু চতুৰ্ভুজ অনন্ত ভাস্কর । 
নিত্যানন্দ কৃত্তিবাস ছয় সহোদর || 
পণ ভাই পাঁণ্ডত কৃত্তিবাস গুণশালী। 
অনেক শাস্দ পড়্যা রচে শ্রীরাম পাঁচালী ॥ 
শুনতে অমৃতধার লোকেত প্রকাশ । 
ফুলিয়াতে বৈসেন পণ্ডিত কৃাত্তবাস ॥ 
( আঁদকাণ্ডের পাঁথ--সাহত্য পাঁরষৎ সংগ্রহ--নং ১২) 


২ কাত্তবাস পাণ্ডত বন্দো মরার ওঝার নাতি । 
যার কণ্ঠে কোল করেন দেবী সরস্বতী ॥ 
মুখুঁটি বংশে জন্ম ওঝার জগত 'বাদত । 
ফুলিয়া সমাজে কৃত্তিবাস যে পাণ্ডিত ॥ 
পতা বনমাল! মাতা মাঁণাঁক উদরে । 
জনম লাঁভলা ওঝা ছয় সহোদরে || 
ছোট গঙ্গা বড় গঙ্গা বড় বাঁলন্দা পার । 
যথা তথা কর্যা বেড়ায় {বিদ্যার উদ্ধার ॥ 
বালীক হইতে হৈল রামায়ণ প্রকাশ । 
লোক বুঝাইতে কাঁরল পাঁণ্ডত কৃাত্তবাস ॥ 
( উত্তরকাণ্ডের পাথ--সাহত্য পাঁরষৎ সংগ্রহ--নং ১২৪) 
(5) রাড় দেশ ফুঁলিয়া যার নাম । 
মুখাঁট বংশেতে জন্ম আত অন-পাম ॥ 
বাপ বনমাল! মা মানাকর উদরে । 
ছয় ভুজা (ওঝা 2) জন্মিলেন ছয় সহোদরে ॥ 
ছোটোর বন্দো বড়র বন্দো বড় গঙ্গার পার । 
যথা তথা কাঁরয়া বেড়ান 'বিদ্যার উদ্ধার ॥ 
রাড়া মধে বাঁন্দনহ আচার্যাচূড়ামাঁণ । 
যার ঠাই কীন্তবাস পাঁড়লা'আপনুনি ॥ 
( অযোধ্যাকাণ্ডের প2থ--কলকাতা 'বিশবাবদ্যালয় 
সংগ্রহ--নং ১৭১৭ )' 


(8) চত্াদ্দগভাগ জান ফুলিয়া নগরী । 
উত্তর দাঁক্ষণ চাপি বহে সুরেশ্বরী ॥ 
মুকুট বংশে জন্ম সংসারে বাঁদত। 
তথাএ উপজিল কৃত্তিবাস পাণ্ডত ॥ 


banglabooks.in 


১৪ | রামায়ণ 


বাপ বনমালী মাও মাল'কা উদরে । 

জন্ম লাভল পাঁণ্ডত ছয় সহোদরে ॥ 

মাও মাঁলকা যার বাপ বনমালা । 

সহোদর ছয় জন সব্বগুণে জানি ॥ 

সরস কাঁবতা বাক্য লোকেত প্রকাশ । 

ফুঁলঞা নগরে বাস হেন কৃত্তবাস ॥ 

( লঙকাকাণ্ডের পথ-_ঢাকা ঁবশ্বাঁবদ্যালয় 
সংগ্রহ--নং K 4838 ) 

(৫) সেইখানে হৈলা গঙ্গা পশ্চিমবাহনী । 

দাঁক্ষণা নাঁদয়া উত্তরে কৈলা গ্রামখান ॥ 

সেই ফুল্যা গ্রামে কীত্তবাস ওঝার ঘর । 

নারি (2) বাতি পরাণ পাঁচ নিরন্তর ॥ 


ছোট পারি বড় চির বড় গঙ্গা পার। 

তথা গিয়া বৈল ওঝা বিদ্যার সণ্চার ॥ 

কাত্তবাস পাণ্ডত বন্দো মরার ওঝার নাতি । 

যার কন্ঠে কোল করেন দেবা সরস্বতী ॥ 

(িবভারতীর ৯১৮ নং পথ--প্যাথ-পারচয়, 
২য় খণ্ড, পৃঃ ৩৩১-৩৩৩ দ্ুঙ্খব্য, 

(৬) কাত্তবাস পাঁণ্ডিত বন্দো মরার ওঝার নাতি। 

জার কণ্টে কোল করেন দোঁব সরস্বাতি ॥ 

গ্রাম হে ফুঁলিয়া গ্রাম সব্বলোকে জানি । 

জার উত্তর চাপ্যা রন গঙ্গা ঠাকুরানি ॥ 

তাহাতে মুকুটাঁর জন্ম হইল সংসার 'বাঁদত। 

জর্ম লাভলেন তাহে 'কান্তবাস পাঁণ্ডত ॥ 

বাপ বোনমালি ওঝা মালাঁন উদরে। 

জর্ম লৃভিলেন ওঝা ছয় সহদরে ॥ 

গব্ভ হইতে পুত্র জেই সপ্তম (সম্ভব? ) ভূমিতলে। 

উত্তম বষণ 'দিয়া িতামাহ তোলে ॥ 

ধ্যানেতে জানিল পনর পাণ্ডত মূরাতি। 

সাস্ পড়াইতে দল তবে কাঁরল রনুমাঁত ॥ 

বড় বারন্দু ছোট ধারন্দু বড় গঙ্গার পার । 

জথা তথা থাকল ওঝা কারয়া স্টার ॥ 

(িশবভারতীর্‌ ১৫৯২ নং পাাঁথ--নবাবজ্কৃত ) 
(৭) কাঁব হাঁরশ্চন্দ্র মন কীন্তবাস সম্বন্ধে তাঁর লেখা প-গুকায় গ্রায়েনদের কাছে 
কীন্ুবাসের পাঁরচয় সম্বন্ধে এই কয় ছন্র শুনে লাঁপবদ্ধ করেন £-- 
মুরার নামেতে ওঝা ছিলেন কাশীবাসা। 
করিলেন বসবাস ফুঁলম্লাতে আস || 


banglabooks.in 


ভূমিকা ১৫ 


হইলেন তাহার পত্র বনমালী নাম। 
রামভন্ত অনুরন্ত নানা গুণধাম ॥ 
বাপ বনমাল! ওঝা মাণক উদরে । 
কান্তবাস জাঁন্মলেন চাঁর সহোদরে ৷ 
কৃত্তিবাস শ্রীনবাস অদ্বৈত ভাস্কর । 
সবে সুপাণ্ডত আত নানা গুণধর ॥ 
(প্রবাসী, ১১৬৬, ২য় খড, পৃঃ ০৭) 


(৮) আরও কয়েক জায়গায় কীত্তবাস ও তাঁর পাঁরবার সম্বন্ধে সংক্ষিপ্ত উল্লেখ 
মেলে। যেমন, একটি লঙ্কাকাণ্ডের পধাথতে এই কয় ছত্র পাওয়া যায় 


বাপ বনমালী ওঝা মানক ও*দরে ( উদরে )। 
জাঁন্মলেন কীন্তবাস চাঁর সহোদরে ॥ 

কৃত্তবাস শ্রীনিবাস ইদানী বিনাস। 

ফুলিয়া সমাজমধ্যে যাহার নিবাস || 


(কেদারনাথ মণ্ডল সম্পাঁদত এবং নরেন্দ্রনাথ মণ্ডল ও বেনারাম রায় কর্তৃক 
কশাঁড়ুয়া, মোঁদনীপুর থেকে প্রকাঁশত কীত্তবাসী রামায়ণ, প্রবেশন, পৃঃ ১৪) 


অন্যত্র এই দুই ছত্ৰ পাওয়া যাচ্ছে_ 


কাঁন্তবাস শ্রীনিবাস এদান! বিলাস । 
ফুলা খড়দএ হল্য যাহার নিবাস ॥ ( এ রামায়ণ, পৃঃ ২৭০) 


একটি উত্তরকাণ্ডের পথতে এই দুই ছন্র পাওয়া যায়-_ 
গঙ্গাধরের পুত্র মালীর তনএ । 
কৃত্তিবাস পণ্ডিত নাম কাঁহলহ নিশ্চয়এ || 
( এ রামায়ণ, প্রবেশন, পৃঃ ২২) 


কাত্তবাস ও জয়দেব দাসের ভাঁনতাষুন্ত একাঁট 'অঙ্গদের রায়বার' পুথিতে ( শ্রীযুক্ত 
অক্ষয়কুমার কয়াল সংগৃহীত ) এই দুই ছন্র আছে-_- 


কীত্তবাস শ্রীনবাম আর রত্মসিলে ( রত্রশীলা )। 
জড়ে খড়দয় প্রভু জার জল্মলাীলা ॥ 
রত্রশীলা ক কীত্তবাসের বোনের নাম? 
চিন্তাহরণ চক্ষবতাঁ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি কৃত্তিবাস! রামায়ণের পুথি 
থেকে এই দুই ছন্র উদ্ধৃত করেছিলেন-- 


কান্তবাসের পতা বৈসে বিদ্)ানন্দ ওঝা ৷ 
মান্যের ভিতরে মান্য সম্বন্ধে হএ আজা ॥ 
(সা. প. প, ১৩৬৫, পৃঃ ২৫৭) 


এই অংশগ.লিতে কৃত্তিবাসের ভাইদের নাম ও সংখ্যা, পিতার নাম এবং 
বাসভৃঁমর নাম বিকৃতভাবে উল্লেখ করা হয়েছে । তবে বহু জায়গায় কৃত্তিবাসের 
ভাইদের তাঁলকায় ‘নরানবাস’ bt উল্লেখ থেকে মনে হয় সের কোন এক 
ভায়ের নামার “গ্রীরিহীদদৈ RTS ছিল “ভাস্কর” । 


banglabooks.in 


১৬ রামায়ণ 


কলকাতা 'িশবাবদ্যালয়ের পাথর লাঁপকর বা গায়েন দাঁব করেছেন, কীত্তবাসের পিতা 
তাঁর “আজা'” । এই দাঁবর যাথাথণ সন্দেহের বিষয় ।১৬ 


আাত্মকাঁহনীর অকৃণ্টিমতা ৷ বর্তমান আলোচনায় আমরা কৃীত্তবাসের আত্ম- 
কাঁহনীকে বিশেষভাবে ব্যবহার করব । কিচ্তু তার আগে, আত্মকাহনীঁটি যে অকীন্ম, 
তা প্রমাণ ফরে নিতে হবে ; কারণ এসঘ্বন্ধে অনেকের মনে সংশয় আছে । অবশ্য, 
সন্দেহের প্রধান কারণ ছিল, আত্মকাহনীর পাথর অদশ'ন ৷ হারাধন দত্তের কাছ 
থেকে আত্মকাহিনণর নকল পেয়ে দীনেশচন্দ্র সেন এই আত্মকাহিনী প্রকাশ করার পর 
থেকেই সর্বসাধারণ এর সঙ্গে পাঁরচিত হন, 'কিল্তু যে পাঁথতে এই আত্মকাহনী পাওয়া 
গয়োঁহল, তা কেউ দেখতে পান ন। এক দীনেশচন্দ্র সেন ও হীরেন্দ্রনাথ দত্ত ছাড়া 
আর কেউ অপর কোন পঁথতেও কীত্তবাসের আত্মকাহনণ দেখতে পান নি। যা হোক, 
ডঃ নালনীকান্ত ভট্টশালী আর একাট পথতে কীত্তবাসের আত্মকাহনগ পেয়ে যখন 
তাকে ফটোসমেত প্রকাশ করলেন, তখন আত্মকাহনীর অকীরমতা সম্বন্টে সংশয়ের 
প্রধান কারণই দর হল। আত্মকাহনশীট যে অকৃত্রিম, তার আরও বহ: প্রমাণ আছে । 
নীচে সেগুলির উল্লেখ করা হল। 


৯৬ কুলগ্রন্ছে ক্বান্তবাস সম্বন্ধে কিছু আঁতাঁরন্ত সংবাদ পাওয়া যায় । এই সংবাদগযীল 
সবই ঠিক কনা, তা বলা যায় না। যাহোক, সংক্ষেপে সেগ্ঠাল এই (এ সম্বন্ধে 
বিস্তৃত আলোচনার জন্য কীন্তবাস-পারিচয়, পৃঃ ৫৬-৬৩ দ্রষ্টব্য ) ৪ 

কাত্তবাসের বৃদ্ধপ্রাপতামহ নারাঁসংহের ( কুলগ্রন্ছে 'নাঁসংহ" নামে টীল্লাখত ) 
উধর্যতন বংশলতা এই = 

মাধবাচার্য--উৎসাহ--আয়িত__উদ্ধরণ (উধো )--শিব (শিয়ো )সনাসংহ । 

কীত্তবাসের এক পুত্রের নাম শঙ্কর, তাঁর প.রের নাম কাঁলদাস। অজন পাঠক, 
দ্রীধর, সূর্য প্রভৃতির নামও কীন্তিবাসের পুত্র হিসাবে কোন কোন কুলগ্রন্ছে পাওয়া যায় । 
কীত্তবাসের চারাট কন্যা ; এক কন্যা “অদত্তা বাহর্গতা”, আর একজনের বিবাহ হয়োছল 
জনৈক গজেন্দ্র রায়ের সঙ্গে এবং বাকা দু'জনের 'ববাহ হয়েছিল জনৈক ধতিকর ভট্টের 
সঙ্গে । বৃদ্ধ বয়সে কৃত্তিবাস কুলভগ্গ করোছিলেন । কৃত্তিবাস অন্তত তিনবার বিবাহ 
করোঁছলেন। তাঁর একজন শ্বশুর বন্দ;ঘটগবংশণীয় শঙ্কর বা শুভঙ্কর । 

কুলগ্রচ্হের মতে কুলীন ব্রাহ্মণদের “সমীকরণ' ও মেল-বন্ধন'__এই দুই সামাজিক 
অন:ম্ঠানে কৃত্তবাসের বংশের অনেকেই অংশগ্রহণ করোছিলেন। 'বাভন্ন সময়ে 'বাভন্ন 
সমীকরণে কৃত্তিবাসের আয়িত, উদ্ধরণ, শিব, নৃসিংহ, গভে“শ্বর, মুরারি, বনমালা 
প্রভাত পূর্বপুরুষগণ, কৃত্তিবাসের ভ্রাতা মৃত্যুঞ্জয় ও শান্ত এবং ভ্রাতুজ্প,ঘ্র ভরত 
অংশগ্রহণ করোছিলেন । মেল-বন্ধনে অংশগ্রহণ করোছলেন কীন্তবাসের দ্রাতুষ্পত্র মালাধর 
খান এবং সম্পাঁকত পোৱ গঙ্গানন্দ । ৬বংশীবদন 'বদ্যারত্র সংগৃহীত একাঁটি অর্বাচীন 
কুলকারকায়' ধৃত একটি সংস্কৃত শ্লোকের মতে ১৪০২ শকাব্দে ( ১৪৮০-৮১ লাঁঃ ) 
মেএ-বন্ধন হয়েছিল । এর থেকে অনেকে কীন্তবাসের আঁবভীাবকাল নির্ণয়ের চেষ্টচ 

“করেছেন। কন্তু এই 'কুলকারকা, ও তাতে ধৃত শ্লোক--কোনটিই প্রামাঁণক নয়। 


banglabooks.in 


ভুমিকা ১৭ 


প্রথমত, কয়েকটি কীন্তবাসী রামায়ণের পণথর অংশাঁবশেষের সঙ্গে আত্মকাহিনণর 
অংশাঁবশেষের ভাষার দিক দিয়ে আশ্চর্য সাদশ্য আছে। এগ:াল হচ্ছে (১) বঙ্গীয় 
সাহিত্য পাঁবষতের ১২ নং পথ, (২) সাহত্য পারষতের ১২৪ নং প্‌াঁথ, (৩) কলকাতা 
{বিশ্ববিদ্যালয়ের ১৭১৭ নং পুথি, (৪) ঢাকা বিদ্বাবদ্যালয়ের K. 488নং পথ, (6) 
ব*বভারতীর ৯১৮নং পথ, (৬) 'ব্রাটিশ লাইব্রেরীর Ad 5591 নং পথ, (৭) বশ্ব- 
ভারতাঁর ১৫৯২ নং পুথি। নীচে এর দজ্টান্ত 'দিচ্ছি। 


(ক) ( আত্মকাহনণ ) মালিনী নামেতে মাতা বাপ বনমালী । 
ছয় ভাই উপজিল সংসারে গহণশালন ॥ 
(৪ নং পথ ) মাও মালিকা যার বাপ বনমালা । 
সহোদর ছয়জন সৰ্ব্বগুণে জান ॥ 
(খ) ( আত্মকাহনন ) বারান্তর উত্তরে গেলাম বড় গঙ্গা পার ॥ 
তথায় কারন: আমি বিদ্যার উদ্ধার । 
(৩ নং পুঁথ ) ছোটর বন্দো বড়র বন্দো বড় গঙ্গার পার। 
যথা তথা করিয়া বেড়ান বিদ্যার উদ্ধার ॥ 
(২নং পুথি) ছোট গঙ্গা বড় গঙ্গা বড় বলিন্দা পার । 
যথা তথা কর্যা বেড়ায় বিদ্যার উদ্ধার ! 
(৫& নং পাঁথ ) ছোট বারিদ্দ্র বড় ঝারিন্দ্র বড় গঙ্গা পার । 
তথা গিয়া কৈল ওঝা বিদ্যার সঞ্চার ॥ 
(৭ নং পথ) বড়বারন্দ্র ছোট বারন্দ্র বড় গঙ্গার পার। 
জথা তথা থাকল ওঝা কাঁরয়া স্টার ॥ 
(গ) (আত্মকাহনী ) বলভদ্ৰ চতুভূুজ নামেতে ভাস্কর । 
আর এক বাহন! হইল সতাই উদর ॥ 
(২ নং পুথি) বলভদ্ৰ চতুভূ'জ অনন্ত ভাস্কর । 
নিত্যানন্দ কৃত্তিবাস ছয় সহোদর ॥ 
(ঘ) ( আত্মকাহনণ ) চতুদ্দিগে ভাগ জানি ফুঁলয়া নগরী । 
দক্ষিণ পাঁশ্চম চেপ্যা বহে গঙ্গা সুরেশ্বরী ॥ 


(৪ নং পথ) চত্ুদ্দ'গভাগ জান ফুঁলয়া নগরী । 
উত্তর দাক্ষণ চাঁপ বহে সুরেশ্বরী ॥ 
(ও) আত্মকাহনী ) মুখটী বংশ ওঝা বংশ স"সার 1বাঁদত । 
তাঁথ উপাঁজল এই কীত্তবাস পাণ্ডিত ॥ 
(৪ নং প্যাথ) মুকুটী বংশে জন্ম সংসারে 'বাদত । 
তথাএ উপাঁজল কীন্তবাস পণ্ডিত ॥ 
(২ নং পাঁথ) মুখটি বংশে জন্ম ওঝার জগত বিদিত 
ফু'লয়া সমাজে কীত্তবাস যে পাঁণ্ডত ॥ 
(8) ( আত্মকাহিনশ ) বাপ বনমালা ওঝা মাঁণকী উদরে । 
জনম লইল ওঝা ছয় সহোদরে ॥ 
(১ নং পথ) পতা বনমালা মাতা মেনকার উদরে। 
জন্ম লাঁভলা কীত্তবাস ছয় সহোদরে ॥ 


banglabooks.in 


৯৮ ল্লামায়ণ 


(২ নংপ্যাথ) পিতা বনমালা মাতা মাণাক উদরে । 
জনম লাভলা ওঝা ছয় সহোদরে'॥ 
(৩ নং পথ ) বাপ বনমালি মা মানাকর উদরে । 
ছয় ভুজা (ওঝা ? ) জন্মিলেন ছয় সহোদরে 
(৪ নং পথ ) বাপ বনমালি মাও মালীকা উদরে । 
জন্ম লাঁভল পণ্ডিত ছয় সহোদরে ॥ 
(ছ) (আত্মকাহিনী ) সরস সংন্দর হইল বাণীবিলাস। 
ফুলিয়া সমাজে বৈসেন পাণ্ডত কীন্তবাস ! 
(১ নং পুথি) শুনতে অমৃতধার লোকেত প্রকাশ । 
ফুলিয়াতে বৈসেন পাণ্ডত কীত্তবাস ॥ 
» (৪ নং পথ) সরস কাঁবতা বাক্য লোকেত প্রকাশ । 
ফুলিঞ্া নগরে বাস হেন কীত্তবাস ॥ 
(জ) ( আত্মকাহিনী ) আঁদকাণ্ড গাইলেন শ্রীরাম চাঁরত । 
লোক বুঝাইতে কৈল কৃত্তিবাস পাণ্ডত ॥ 
(২ নং পাঁথ ) বাল্মীক হইতে হৈল রামায়ণ প্রকাশ । 
লোক বুঝাইতে কৈলা পণ্ডিত কীত্তবাস ॥ 
(ঝ) ( আত্মকাহন? ) কেদার খাঁ শিরে ঢালে চন্দনের ছড়া । 
রাজা গৌড়ে*বর দিলা পাটের পাছাড়া ॥ 
(৬ নং প্াথ) আগ: বাঢ়াইয়া পড়ে চন্দনের ছড়া । 
তার উপর পাতিলেক পাটের পাছড়া || 
( লঙকাকাণ্ড, ৪৬ খ পৰ ) 
আগ; বা'ঢ়য়া দেয় পথে চন্দনের ছড়া । 
তাহার উপরে পাতে পাটের পাছড়া ॥ 
( লঙকাকাণ্ড, ৯১ খ পর্ন) 
৬ নং প্াথই বর্তমান গ্রন্ছের আদর্শ পথ । এর মধ্যে আত্মকাহনীর দু” 
ছন্রের অনুরূপ দহ”ট ছন্র? দ:' বার পাওয়া যাচ্ছে । 
দ্বিতীয়ত, আত্মকাহনীতে বলা হয়েছে কীত্তবাস সর্বশাস্ে পাণ্ডত হয়োছিলেন । 
সরস্বতী অধিষ্ঠান আমার কলেবর । 
নানা ছন্দে নানা ভাষ 'বদ্যার প্রসর ॥ 
এরই প্রতিধবাঁন পাচ্ছি ি*বভারতাঁর ৮০২ নং পুথিতে, 
এতেক শাস্ত আর কোন পণ্ডিত না দেখে। 
সরস্বতীর বরে পাণ্ডিত রাঁচলেন সুখে ॥ 
তৃতীয়ত, আত্মকাহনশীতে লেখা আছে কৃত্তিবাস ‘বড় গঙ্গা পার’এ পড়তে 
গিয়োছিলেন । এই কথা সাহত্য পাঁরষতের পুথি, কলকাতা বিশ্বাবদ্যালয়ের পুথি এবং 
[ি*বভারতাঁর পাঁথতে পাওয়া গেছে ( উপরে দুষ্টব্য )। 


১৪ একই ভাষার বারবার পুনরাবৃত্ত যে কীন্তবাসের রচনারীতির একটি বৈশিষ্ট্য, 
তা আমরা পরে দৌঁখিয়োছ। তাই তান আত্মকাহনী ও লগুকাকাণ্ডে দুটি বিষয়ের 
বর্ণনায় একই ভাষা ব্যবহার করেছেন। 


banglabooks.in 


ভূমিকা ১৯ 
আত্মকাহিনীতে আছে, 
এগার নীবড়ে যখন বারতে প্রবেশ 
হৈন বেলা পাঁড়তে গেল্যাম উত্তর দেশ ॥ 


আর কীত্তবাস ও জয়দেব দাসের ভানতাধুক্ত পূর্বোল্লাখত ‘অঙ্গদ-রায়বার’ পথতে 
এই তন ছত পাচ্ছ, 


এক দুই তন চার দ্বাদশ প্রবেশ ৷ 
পাঁড়বারে 'কর্তিবাস গেলেন উত্ত [ র ] দেশ ॥ 
উত্তরের গর: বন্দ আশ্চাষ্য দিবাকর ॥ 


এর মধ্যে প্রথম দৃই ছন্র আত্মকাহিনীর উপরে উদ্ধৃত ছন্র দঃশটর সদশ, সুতরাং 
আত্মকাহিনীর অকীন্ধমতার প্রমাণ । তৃতীয় ছন্রাটতে কৃত্তিবাসের উত্তরদেশের গুরু 
“আশ্চাা ( আচার্য ) দিবাকর” এর নাম পাওয়া যাচ্ছে । ইনিই ক আত্মকাহনশতে 
উাল্লাখত “ব্যাস বাঁশম্ঠ যেন বালীয়াক চ্যবন” “হেন গুরহ”র সঙ্গে আভন্ন ? 

চতুর্থত, আত্মকাহিনীতে বলা হয়েছে কীন্তবাসেরা ছয় ভাই ছিলেন--“ছয় ভাই 
উপাঁজল সংসারে গুণশালী” । একথারও সমর্থন পূর্বোল্খত পাথগহীল থেকে 
পাওয়া যাচ্ছে 


[ প্রসঙ্গত আর একটা কথা বলে রাখ । অনেকে মনে করেন কৃত্তবাসের একটি- 
মাত্র বোন ছিল। এ ধারণা ভূল। আত্মকাহনীতে আছে কৃত্তিবাসের দুই বোন ছিল । 
একজন সহোদরা (মাতা পাঁতিব্রতার যশ জগতে বাখানি। ছয় সহোদর হইল এক যে 
ভাঁগনী ॥), আর একজন বৈমান্রেয়া ( আর এক বাহান হইল সতাই উদর ||) । ] 

পণ্চমত, এ সম্বন্ধে আরও একটি প্রমাণ একটু অদ্ভূতভাবে পাওয়া গিয়েছে । ১৯১৫ 
সালে প্রকাশিত “বাঙ্গালা প্রাচীন পাথর বিবরণ’ ১ম খণ্ড ২য় সংখ্যার ৪-৬ পচ্ঠায় 
“সীতার দশ মাস’ নামে একটি ছোট কাঁবতার বিবরণ দেওয়া আছে। তার ভাঁনতা 


নীচে উদ্ধৃত হ’ল, 
দশ মাসের দশ ঘোষা লওরে গাঁনয়া । 
এই গাঁত জোড়াইয়াছে শ্রীধর বানিয়া ॥ 
শ্রীধর বানিয়া হয় মরার ওঝার নাত । 
রাবণ বাঁধয়া সীতা উদ্ধারলা রঘ-পাঁত ॥ 


এই ভাঁনতায় কাঁবতাঁটর লেখক শ্রীধর বানিয়াকে ‘মরার ওঝার নাতি" বলা হয়েছে। 
কিন্তু ওঝা তো ব্রাহ্মণদের উপাঁধ, তাহলে বাঁনয়া ( বেনে ) জাতীয় শ্রীধর মরার ওঝার 
নাত হন কেমন করে? শ্রীধর বাঁনয়ার আরও 'তিনাঁট কাঁবতার বিবরণ এ পাথর 
বিবরণে”র ৪৬, ৪৯ ও ৮২ পৃঙ্ঠায় পাওয়া যায়, তাদের মধ্যে কিন্তু শ্রীধর বানয়াকে 
মিরারি ওঝার নাতি? বলা হয় নি। অতএব, গায়েন বা লিপিকরদের মধ্যেই কেউ 
“সীতার দশ মাসে'র ভানতার শেষ দুটি ছন্র জুড়ে কবিকে “মরার ওঝার নাতি, 
বামিয়েছেন, তাতে সন্দেহের অবকাশ অহ্প ৷ 'ঁকল্তু এরকম করার কারণ কণী? এর 
উত্তর পাওয়া যায় কৃত্তিবসের আত্মকাহিনী থেকে, তাতে আছে, 
শ্্রিধর ভাই তার নিত্য উপবাস ৷৷” (হারাধন দত্তের পুথির পাঠ) 
কীঁত্তবাস যে “মুরাঁর ওঝার নাত”, সেকথা কেবল আত্মকাহন কেন, কীত্তরাসা 


banglabooks.in 


২০ রামায়ণ 


রামায়ণের সমস্ত পুথতে পাওয়া যায় । কিন্তু কৃত্তবাপের ভাই শ্রীধরের* নাম 
আত্মকাহিনী ছাড়া আর কোন সূত্রে পাওয়া যায় না । সুতরাং এ '্গদ্ধান্ত আঁনবার্ধ 
যে ‘সাতার দশ মাসে'র গায়েন বা লাঁপকর কীন্তবাসের আত্মকাঁহনী পড়োছলেন, 
তার ফলে তিনি শ্রীধর বাঁনয়াকেই কীত্তবাসের ভাই মনে করে “নীধর বানিয়া হয় 
মুরার ওঝার নাতি” লিখেছেন ৷ 'সীতার দশ মাসে"র প:ঁথ চট্রগ্রাম থেকে সংগৃহীত । 
সুতরাং কীত্তবাসের আত্মকাহনশ যে অক্বাত্রম এবং সুদূর চট্টগ্রাম অগুলে যে তার 
প্রচার ছিল, তা প্রমাণিত হচ্ছে। 

যচ্ভত, আত্মকাহনীতে কৃত্তিবাসের বিস্তিত বংশপাঁরচয় পাওয়া যায়। এঁটও এর 
প্রাচীনতার একি লক্ষণ । ম.ুকন্দরামের চণ্ডীমঙ্গলে দট আত্মকাহিনী পাওয়া যায়, 
তার মধ্যে প্রথমাঁটতে মূকুদ্দরাম এইরকম 1বস্তৃত বংশপাঁরচয় 'দিয়েছেন। পরবতাঁ 
কাঁবদের আত্মকাহনীতে বংশপাঁরচয় বিশেষ পাওয়া যায় না। শুধু তাই নয়, 
আত্মকাহিনীতে কৃীত্তবাসের বংশের যে সমস্ত লোকের নাম পাওয়া যায়, তার 
প্রত্যেকাটই অন্য সনত দ্বারা সমার্থত ৷ কৃত্তিবাসের পিতামহের মরার নাম কীত্তবাসী 
রামায়ণের প্রায় সমস্ত পাথতেই পাওয়া যায় । পিতা বনমালীর নামও বহু পাথতে 
পাই। তাঁর জননীর নামও অনেক প2াথতে পাই, তবে তার মধ্যে মালনী, মানা, 
মালিকা, মাঁণকা, মেনকা, মাণিকী এবং মাণাঁক এই জাতীয় বহু পাঠভেদ দেখা যায়। 
কাঁত্তবাসের ভাইদের মধ্যে বলভদ্র ও চতুর্ভূজ-ভাস্করের নাম পৃবোীল্লাখত আঁদকাণ্ডের 
পথাটতে পাওয়া যায় । কবির বাঁড়র ছিল ফুণলয়ায় এবং তিনি মুখাঁট বংশে জন্মে- 
ছিলেন একথা আত্মকাঁহনীতে যেমন, তেমান অন্যান্য পুথতেও টীল্লাখত আছে। 
আত্মকাহিনীতে 'ফুলিয়া” গ্রামের নামের উৎপাঁত্ত সম্বন্ধে লেখা আছে, 

মালী জাত ছিল পূর্বে মালণ্ডেতে থানা । 
ফুলিয়া বাঁলয়া কৈল তাহার ঘোষণা ॥ 

ফাঁলয়ার পাশেই ‘মালঞ্চ’ নামে একাঁট গ্রাম আছে। এটিও আত্মকাহিনীর 
অকীন্রমতার অন্যতম প্রমাণ । 

আত্মকাহনীতে বলা হয়েছে কীত্তবাসের বৃদ্ধপ্রপিতামহ তাঁদের বংশে প্রথম ফুঁলিয়ায় 
বসতি স্থাপন করেন । এই কথা কুলগ্রন্ুগুীলর মধ্যেও পাওয়া যায় । 

কীত্তবাসের বংশ ও পরিবারের অন্যান্য যে সমন্ত লোকের নাম আত্মকাহনীতে পাই, 
তাঁদের মধ্যে অনেকেরই নাম 'ধরুবানন্দের মহাবংশাবলী” ও অন্যান্য প্রাচীন কুলগ্রন্ছে 
পাওয়া যায় ॥ আত্মকাহনশতে লেখা আছে কীত্তবাসের বৃদ্ধপ্রাপতামহের নাম নারাঁসংহ 
ওঝা । মহাবংশাবলী'তে এই নামটি নরাসংহ বা নাসংহর্‌পে পাই । কাত্তবাসের 
প্রাপতামহ গর্ভেশ্বর, তাঁর ছেলে মরার, সূর্য ও গোবিন্দ, কীন্তিবাসের পিতৃব্য ভৈরব, 
মদন, মাকণ্ড ও ব্যাস, তশর সহোদর মৃত্যুঞ্জয়, শান্তিমাধব, বলভদ্র, চতুর্ভু'জ এবং 
ভৈরবের ছেলে গজপাতর নাম 'আত্মকাহনী'তে উল্লাখত হয়েছে; এই নামগাল 
'মহাবংশাবলী'তেও পাওয়া যায় । এখাষ্ন আমরা ধুবানন্দের 'মহাবংশাবলী” থেকে 
প্রয়োজনীয় অংশ উদ্ধৃত করছ, 


€ ১৮ কৃত্তিবাসের এই ভাইয়ের নাম হারাধন দত্তের পু1থতে শ্রীধর'“রূপে এবং নালনী- 
কান্ত ভট্টশালীর পুঁথতে ‘শ্রীকর’-র্‌পে পাওয়া ধায় । 


banglabooks.in 


ভূমিকা 


“মুং শিয়োজ নরাসংহঃ 


নাসংহস্যোপকর্তারশ্ত্বারঃ পণ্ডিতা ইমে । 
গভেশ্বিরসতগ্তস্য মুখবংশাব্জভাস্করঃ 117? 
ফুং মুং নাঁসংহজ গাভো 
***তৎ স্ুতাশ্চভবং স্য়ঃ | 
মুরারিশ্চাথ গোবিন্দঃ সূর্যঃ সংযসমা ইমে ॥ 
“ফুং মৃং গভেবিরজ মরারিঃ 
'"*অচ্টো তস্য সৃনবঃ । 
ভৈরবঃ শোৌরমদ্দনোহানরুদ্ধো বনমালিকঃ । 
মাকণণ্ডেয়ো নিবাসশ্চ ব্যাসশ্চেতি মহৌজসঃ ॥ ” 
“ফুং মুং মুরারিজ বনমালী 


কাত্তবাসঃ কাঁবধাঁমান সাম্যাৎ শান্তিজনাপ্রয়ঃ। 

মাধবঃ সাধুরেবাসীৎ মৃত্যুপ্তয়ো জয়াশয়ঃ । 

বলো শ্রীকণ্ঠকঃ শ্রীমান: চতুভূজ ইমে সুতাঃ ৷৷” 
“অস্য ভ্রাতুভৈরবঃ 


গজপত্যমবপতী চ হেরদ্বো বামনন্তথা । 
ভৈরবস্যাত্মজা এতে তেচ্ব*বপাঁতকঃ কৃতী ॥” 


২১ 


সূর্যের পুত্র নিশাপাঁত এবং গোঁবন্দের পত্র আদিত্য, বদ্যাপাতি ও রুদ্রের নামও 
আত্মকাহনীতে পাওয়া যায় ; এই নামগুলি 'মহাবংশাবলন'তে না পেলেও জন্য একখান 
কুলগ্রন্থে (সা. প. প.১ ১৩৪৮, পৃঃ ১১৫ দ্রন্টব্য ) পেয়েছি, 


“সূর্য্যস্যা্ত্ চট্ট কুবের ক্ষেম্য চট্ট বনমাল তৎসুতাঃ গণপাতাঁনশাপাতি- 


“গোবন্দ্রস্যার্তি গাং কঙ কেশবস্ুত তৎসুতাঃ আদত্যাবদ্যাপ্পাতিরহ্দ্রকাঃ || ৮ 
সপ্তমত, কাত্তবাসের আত্মকাহনীতে কীত্তবাসের জন্মের এই সর্ক্ষপ্ত বিবরণ 


লিপিবদ্ধ হয়েছে, 


গব*বদ্ভরশঙ্কেতকাঃ 1” 


আদিত্যবার শ্রীপণ্মী পূণ্য মাঘ মাস । 
তাথ মধ্যে জাঁন্মলেন পাণ্ডত কৃঁত্তবাস ॥ 


( পাঠান্তর-_তাঁথ মধ্যে জন্ম লইলাম কাত্তবাস | ) 


শুভক্ষণে গর্ভে থাকি পাঁড়লাম ভূতলে। 


উত্তম বস্ত্র দিআ পিতামহ, পাঠান্তর-ীপতা ) আমা কৈল কোলে || 


সম্প্রতি শ্রীষস্ত অক্ষয়কুমার কয়াল সংগৃহীত দ”টি পশীথতে ও বিশ্বভারতী পাাঁথশালার 
১৫১২ নং প্াঁথতে কাত্তবাসের জন্মের অপেক্ষাকৃত (বিস্তৃত বিবরণ পাওয়া গিয়েছে । 
অক্ষয়বাবুর সংগৃহীত পুথর মধ্যে প্রথমাট কৃত্তিবাস ও জয়দেব দাসের পোস্ত ‘অঙ্গদ- 
রায়বার' পথ । এতে আছে, 


banglabooks.in 


২ রামায়ণ 


স্নান কাঁরতে মাঁণক দৌব গেলেন গঙ্গাননরে । 
1কর্তবাসকে প্রসব হইল গঞ্গাতীরে ॥ 
গর্ভ হইতে ক্ঠীত্তবাস পাঁড়ল ভূমিতলে । 
উত্তম বস্ত্র দিয়া পুত্র কৈল কোলে | 

দ্বতীয়াট একাঁট নামহীন ভানতাহীন অসম্পূর্ণ প্যাথ। এতে আছে, 
স্নান করিতে গেলেন মাণিক জাহাবর নীরে। 
কৃঁত্তবাস প্রসব হইল গঞঙ্গাতীরে ॥ 
গব্ভ হইতে 'কার্তবাস পাঁড়ল ভূমিতলে । 
উত্তম বস্ত্র দয়া রানি পুত্র লইলেন কোলে ॥ 

আর বি*শবভারতী পীথশালার ১৫৯২ নং পথতে পাচ্ছি, 
গব্ভ হইতে পনুন্ন জেই সপ্তম ( সম্ভব ? ) ভূমিতলে। 
উত্তম বষণ 'দিয়া 'পতার্মাহ তোলে ॥ 


প্রথম দুটি পাথর সধাশ্লষ্ট অংশের শেষ চরণ দুটি এবং তৃতীয় পাথাঁটর উদ্ধৃত 
চরণ দুটি আত্মকাহনীর সঙ্গে প্রায় আঁভন্ন ।১৯ এর থেকে আত্মকাহিনীর অকৃন্িমতার 
আর একট প্রমাণ পাওয়া যাচ্ছে । 

এই প্রসঙ্গে আর একাট বিষয়ের উল্লেখ করা দরকার । শ্রীযুক্ত িন্তাহরণ চক্তবতন 
দোঁখয়েছেন যে, কীত্তবাসণ রামায়ণের কতকগীল প:থতে রুকত্রাঙ্গদ, বত্বাকর, ভারত 
( অজ্যাবৃত্তের পুত্র ), ভগরথ, 'দিলঈপ, দশরথ ও ভরত-_সকলেরই জন্মাতাঁথ উল্লেখ 
করার সময়ে “( আত্মকাহনীতে ) কীত্তবাসের জন্মাদন যেভাবে উল্লখত হইরাছে, 
[ঠিক সেই ভাবেই এই' সমস্ত পুরথিতে 'বাভন্ন রাজাদের জন্মাদনও উল্লীখত হইয়াছে, 
কোথাও কোথাও কীত্তবাসের জন্মাদনের সাঁহত এই দিনগুলি একেবারে মালয়া যায় 1” 
রুকাঙ্গদ ও দশরথের জন্মাতাঁথ কোন কোন পাাঁথতে কৃত্তবাসের জন্মাতাথর সঙ্গে প্রায় 
এক-_আঁদত্যবার, পঞ্চমী তাঁথ ও মাঘ মাস২০ (সা. প. প., ১৩৬৫, ৬৫ বর্ষ, ৪র্থ 


৯৯ তবে “উত্তম বস্ত্র দিয়া” কে কাঁত্তবাসকে কোলে করোছিলেন, সে সম্বন্ধে 'বাভন্ন 
পাঠে একোর অভাব । আত্মকাহিনীর হারাধন দত্তের পুঁথতে আছে “পতা” কোলে 
করেছিলেন, ডঃ ভট্টশালীর পাথর মতে “পিতামহ”; অক্ষয়বাবুর সংগৃহীত প্রথম 
পুথিতে কারও স্পন্ট উল্লেখ নেই, "দ্বিতীয় পথতে লেখা আছে কীন্তবাসের জননীই উত্তম 
বস্ত্র দিয়ে তাঁকে কোলে করোছিলেন । বিশ্বভারতী ১৫৯২ নং পাথর মতে কৃত্তিবাসের 
পতামহী তাঁকে উত্তম বসন দিয়ে কোলে নেন । অক্ষয়বাবুর আঁবস্কৃত পাঁথ দুটিতে 
পাওয়া যাচ্ছে, কৃত্তিবাস গঙ্গাতীরে জন্মগ্রহণ করোছলেন। একে মোটামুটিভাবে 
সত্য বলেই গ্রহণ করা যায় । কাত্তবাসের অনুরাগীদের কাছে এই বিবরণ নঃসন্দেহে 
মূল্যবান । 

২০ রত্বাকর ও দিলীপের জন্ম ম্ঘ মাসের শ্রীপণ্চমী তিথিতে হয়েছিল বলে কোন' 
কোন প্াথতে টীল্লাখত হয়েছে, এখানে “আ'দত্যবার”-এর উল্লেখ নেই ; একট পাঁথতে 
ভারতের জন্ম “আদত্যবার পুণ্যমাঁস পহণ্য মাঘ মাস” ও আর একাঁটতে ভরতের জন্ম 
“আঁদত্যবার পৌর্ণমাসী প্রথম মাস” বলে ভীল্লাখত হয়েছে__-প্রথমাঁটতে তাথর দিক্‌ 
দিয়ে এবং 'দ্বিতীয়াটতে তাঁথ ও মাসের দক দিয়ে ক্‌ত্তবাসের জন্মাতাঁথর সঙ্গে মিল 


banglabooks.in 


ভূমিকা ২৩ 


সংখ্যা, পৃঃ ২৫৬ দুষ্টব্য )। এর থেকে “আঁদত্যবার ভ্রীপণ্মী পুণ্য মাঘ মাস” সাঁত্যই 
কাঁত্তবাসের জন্মাতাঁথ কনা, সে সম্বন্ধে সন্দেহ জন্মাতে পারে । কিন্তু সন্দেহের কারণ 
বিশেষ নেই । কারণ, র.ক্নাঙ্গদ প্রভাঁতর জন্মাতাঁথর উল্লেখ সংবালত অংশগুলি 
স্পষ্টতই গায়নদের রচনা । এ'রা কৃত্তিবাসের জন্মাতীথাঁটিরই (যা ক্ণন্তবাসের 
আত্মকাহনতে এ'রা পেয়োছিলেন ) একটু পাঁরবর্তন করে রুকমাঙ্গদ প্রভৃতির জন্মাতাঁথ 
[হসাবে চালিয়ে দিয়েছেন বলে বোধ হয় । আমার মনে হয়, এর থেকে কান্তবাসের 
আত্মকাহনীর অকগান্রমতারই আর একট প্রমাণ পাওয়া যাচ্ছে এবং বহ: গায়নেরই কাছে 
এই আত্মকাহিনী পরিচিত ছল বলে জানা যাচ্ছে। 
অজ্টমত, আত্মকাহনীতে পাওয়া যায়. কাাঁত্তবাস একজন গৌঁড়ে*বরের সভায় 
সংবর্ধনা লাভ করোঁছলেন। এই কথার সমর্থন আমরা বঙ্গীয় সাঁহত্য পাঁরষতের 
&৪ নং বাংলা পথ (সুন্দরকাণ্ডের ) থেকে পেয়োছ ( প্‌ার্থাটর 'লাপকাল*১১৭৩ 
বঙ্গাব্দ বা ১৭৬৬-৬৭ খুীঃ) | এতে পযা্পকার ঠিক আগেই আছে, 
কণন্তবাস পাণ্ডত রাজসভায় প্ীজত । 
তাহার প্রসাদে শুন রামায়ণ গীত ॥ 
৬হীরেন্দ্রনাথ দত্ত সম্পাঁদত কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ডের দুটি ভাঁনতাতেও 
অন:রুপ ভীন্ত পেয়েছ ; সে দু ভানতা নীচে উদ্ধৃত করলাম, 
(১) কাত্তবাস পাঁণ্ডত রাজপাঁজত । 


সব্বপাপ হরে শুনিলে রামের চারত || (পৃঃ ১২) 
(২) গোড়ে পৃঁজত কণত্তবাস পাঁণডত। 


মরুত রাজার যজ্ঞ সাঙ্গ সংসারে বাঁদত ॥ (পৃঃ ৪১) 
একথা মনে রাখা দরকার, এই সংস্করণের অন্যতম অবলদ্বন ছল ১৫০২ শকাব্দের 
একখানি পুথি । 
কলকাতা 'বশবাঁবদ্যালয়ের ২৫৫ নং পাঁথতে (াপিকাল ১৬৭১ শকাব্দ বা ১৭৪১৯" 
৫০ খীষ্টাব্দ ) গৌড়ে*বরের কাছে কাীত্তবাসের সংবর্ধনালাভের কথা অত্যন্ত স্পম্টভাবে 
উীল্লাখত হয়েছে এই দি ছত্রের মধ্য দিয়ে, 
কণত্তবাস পণ্ডিতের সকল গোচর । 
নানা রত্ব দয়া জাকে পৃঁজল গৌড়েনবর || 
ছত্ৰ দুটি অত্যন্ত গুরত্বপূর্ণ ॥ এই দ.ই ছন্রের আঁবিদ্কারের ফলে গৌড়ে*বর 
কর্তৃক ক্যন্তবাসের সংবর্ধনার এীতহাঁসকতা তথা আত্মকাহিনীর অকান্রমতা সম্বন্ধে 
সন্দেহের এখন আর কোন অবকাশ নেই। তবে আত্মকাহিনীতে আছে গোড়েশ্বর 
ক্ণন্তবাসকে চন্দনের ছড়া ও পাটের পাছড়া দিয়ে সংবর্ধনা করেছিলেন । গায়েনের 
হাতে পড়ে এই ব্যাপার “নানা রত্ন দিয়া” পূজায় পাঁরণত হয়েছে । 
তাছাড়া, কাত্তবাসের আত্মকাহনীতে গৌড়ে*বরের যে ক'জন সভাসদের নাম 
রয়েছে, তাঁদের মধ্যে কেদার রায়, নারায়ণ ও জগদানন্দ রায়ের নাম অন্য প্রামাণ্য সংন্রেও 


নেই । ভগারথের জন্ম “পৃণ্যতিথি একাদশী বৈশাখ মাসে” হয়েছিল বলে পংথিতে 
লেখা আছে। এর সঙ্গে ক্‌ত্তবাসের জন্মতাথর কোনই মিল নেই । 


banglabooks.in 


২৪ রামায়ণ 


পাওয়া গিয়েছে । এদের মধ্যে কেদার রায় ও নারায়ণের নাম কোথায় পাওয়া গিয়েছে, 
সে কথা পরে বলাছ। জগদানন্দ রায় নামক কাঁবর একাঁট পদ রূপ গোস্বামী 
“পদ্যাবলী'তে উদ্ধৃত করেছেন । ইনিই সম্ভবত ক্যাত্তবাস কর্তৃক টীল্লাখত গৌড়ে*বরের 
মহাপাত্ৰ জগদানন্দ রায় । এরকম মনে করার কারণ, রূপ গোস্বামী “পদ্যাবলী'তে 
গৌড়রাজসভার সঙ্গে যুক্ত আরও অনেকের পদ সঙ্কলন করেছেন । 

নবমত, আত্মকাহনীতে লেখা আছে যে, সোনার লাঠিধারী দ্বারী কাঁন্তবাসকে 
গৌড়ে*বরের সভায় নিয়ে গিয়েছিল । ১০১৫ খ্রীষ্টাব্দে গৌড়েনবরের সভায় আগত 
চীনা রাজদূতদের রাজসভার বাইরে অবাধ নিয়ে গিয়োছিল রুপার লাঠিধারা দ্বারীরা, 
তারপর সভায় নিয়ে গিয়েছিল সোনার লাঠিধারী দ্বারীরা--এই কথা সমসামাঁয়ক চীনা 
গ্রন্থ “শং-ছা-শ্যং-লান’ থেকে জান। যায় ( আমার লেখা ‘বাংলার ইতিহাসের দ:’শো 
বছর’, ৩য় সংস্করণ, একাদশ অধ্যায়, প:ঃ 329 দ্রষ্টব্য )। সুতরাং দেখা যাচ্ছে, 
পঞ্চদশ শতাব্দীর বাংলার রাজসভায় প্রবেশের রীতিনীতি সদ্বন্ধে আত্মকাহননর 
উক্তি প্রামাণিক সূত্র দ্বারা সমাথত। 

দশমত, আত্মকাহনীতে বলা হয়েছে যে গোঁড়েম্বরের প্রাসাদে নয়টি মহল ছিল, 


“নয় বৃহন্দ গেল্যাম রাজার দুয়ার ৷” 


‘ব্‌হন্দ’ শব্দের অর্থ মহল (নালনীকান্ত ভট্টশালী সম্পাদিত কত্তিবাসী রামায়ণ 
আদিকাণ্ড, পঃ ১৫১, জ্ঞানেন্দ্রমোহন দাসের “বাঙ্গালা ভাষার অঁভধান’ এবং হরিচরণ 
বন্দ্যোপাধ্যায়ের “বঙ্গীয় শব্দকোষ’ দ্রষ্টব্য )। কাঁত্তবাসী রামায়ণের বিভিন্ন সংস্করণে 
ও পাাথতে বহুবার “বৃহ্দ” বা 'বিহন্দ' শব্দ পাওয়া যায় । এই শব্দসাদশ্য থেকেও 
আত্মকাহনীটি কাাঁত্তবাসের নিজের রচনা বলে প্রতীত হয় । 

যা হোক, উদ্ধৃত ছত্রের মধ্যে ‘নয় বৃহন্দ রর উল্লেখ খহব গুরত্বপূর্ণ বিষয় । কারণ 
আমাদের দেশে সাতমহলা প্রাসাদই 'িরপ্রাঁসদ্ধ । 'কম্তু আত্মকাহিনীর অন:রূপ উীন্ত 
পণদশ শতাব্দীর আর একটি সূন্রেও পাচ্ছি । ১১১৫ খ্রীষ্টাব্দে চীন থেকে একদল 
রাজপ্রাতানাধ বাংলার রাজসভার এসোছলেন, তাঁদের মধ্যে একজন “সং-ছা-শ্যংলান, 
নামে একটি চীনা বইয়ে লিখোঁছলেন, বাংলার রাজার প্রাসাদে নয়টি মহল (০10. chien ) 
আছে (“বাংলার ইতিহাসের দ:ু’শো বছর”, উপরে টীল্লাথত )। এই সমর্থনের ফলে 
আতজকাহনার প্রামাঁণকতা স্সপ্রাতাষ্ঠিত হচ্ছে । [ অবশ্য এখানে একটা কথা বলা দরকার । 
চীনা রাজপ্রাতানাধ ও কত্তিবাসের উীন্তুর এক্য থেকে মান এইটুকু বোঝা যায় যে এঁ সময় 
গৌড়েশবরদের মধ্যে নয়মহলা রাজপ্রাসাদ নির্মাণের রীতি ছিল । কল্তু চীনা প্রতীনাধ 
যে প্রাসাদে গিয়োছলেন, কৃত্তিবাস যে সেই প্রাসাদেই 'গয়েছিলেন, তা এর থেকে 
প্রমাণ হয় না। ] 

যাহোক, আত্মকাহনীর অব্ঠীনত্রমতা সম্বন্ধে যে সমস্ত প্রমাণ দিলাম, তার থেকে 
স্পস্ট বোঝা যায় যে আত্মকাহনীটি কৃত্তিবাসের নিজের রচনা । তবে নানা কারণে 
আত্মকাহনীট শেষের দিকে বরলপ্রচার হয়ে এসেছিল । ক্ঠাত্তবাসের রামায়ণ অত্যধিক 
জনাপ্রয় হওয়ার ফলে পাঁচালীর আকারে সারা দেশে গাঁত হয়েছে, তার অজস্র পথও 
পাওয়া যায়, আত্মকাহননীট সে রকম জনপ্রিয়তা অর্জন করতে পারে ন বলে এর প্রচার 
ক্ষীণ হতে হতে শেষটা বদনগঞ্জ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়োছল। এক সময়ে যে সারা 
দেশ জংড়ে আত্মকাহনীর প্রচার 'ছল, প্‌বেশীন্ত রামায়ণের প্াাঁথগ্ীলতে আত্মকাহনীর 


banglabooks.in 


ভ:মিকা ২৫ 


ভগ্নাংশ পাওয়াতে তা প্রমাণ হচ্ছে । যাহোক, আত্মকাহিনীর এই {বিরল প্রচারের ফলে 
একদিক 'দিয়ে ভালোই হয়েছে, ক্‌ত্তিবাসের রামায়ণ যেমন শত শত গায়েন আর লিপিকরের 
হস্তক্ষেপের ফলে নিজের বিশ্যাদ্ধ হারিয়ে ফেলেছে, আত্মকাহনীর বেলায় তা হতে 
পারে নি । সুতরাং আত্মকাহিনীট শুধ কৃত্তিবাসের জীবনকাহিনী সম্বন্ধে আলোচনার 
উপকরণস্বরূপ নয়, তাঁর মূল রচনার নিদশনস্বরপেও মূল্যবান। 


কতকগুলি গুরত্বপূর্ণ বিষয় ॥ এবারে ক্াত্তবাস-সংক্রান্ত কতকগুলি প্রয়োজনীয় বিষয় 
সম্বন্ধে আলোচনা করব। | 

ক্‌ত্তিবাসের আত্মকাহিনীকে অবলম্বন করে তাঁর কাল নির্ণয়ের প্রচেষ্টা অনেকেই 
করেছেন । কিন্তু তাঁদের অনুসৃত নীতি সম্বন্ধে দুটি কথা বলবার আছে । ন্সা- 
কাহনীর হারাধন দত্ত প্রদত্ত অন্ালাপর প্রথমেই আছে, 


পৃব্বেতে আছিল বেদানজ মহারাজা । 
তার পাত্র আছিল নারাসংহ ওঝা ॥ 


'বেদানুজ মহারাজা'র বদলে সকলেই যে দানুজ (দনুজ ) মহারাজা” পাঠ ধরেছেন 
এবং তার থেকে নারাঁসংহ তথা কাত্তবাসের সময় নির্ধারণের চেষ্টা করেছেন । আ'মও 
আগে তা'ই করোছলাম । কিন্তু এখন আর এরকম করা য্াস্তসঙ্গত বলে মনে হচ্ছে না। 
কারণ দহশট পুথতেই রাজার ‘বেদানুজ’ নাম পাওয়া যায় । 'বেদানুজ’ শব্দ আজকের 
দিনে আমাদের কাছে অর্থহীন হলেও এ নাম যে কারও ছিল না বা থাকতে পারে না, 
সেকথা ভাবা ভুল । ঠিক এই নামের অন্য দৃষ্টান্ত না পেলেও এই জাতীয় অর্থহীন 
নামের দ্টান্ত প্রাচীন যুগের অনেক লোকের মধ্যেই পাওয়া যায়- যেমন, গহমহি, 
পিচ্চকুণ্ড, রীয়োক, ভোগট, রহস্কর, লডহ-চন্দ্রু, ধাঁডচন্দ্র প্রভীত। এইজন্য মনে হয়, 
বেদানজ নামে সত্যিই একজন রাজা ছিলেন, যাঁর পাঁরচয় এবং সময় সম্বন্ধে বিছ; 
আমরা জানতে পাঁরাঁন। দ্বিতীয়ত, যাঁদ 'বেদান:ুজ মহারাজা'কে “দনহজ মহারাজা"ই 
ধার, তাহলে প্রশ্ন উঠবে কোন দনহজ মহারাজা? ১২৮০ খ্রীষ্টাব্দে পূর্ব'বঙ্গে দনহজ- 
মাধব বা রায় দনজ নামে এক শান্তশালী রাজা ছিলেন, আবার তার বহু পরে ১৪১৭- 
১৮ খ্রীষ্টাব্দে দনুজনদর্মনদেব সারা বাংলার অধাঁশ্বর হয়োছলেন । আবার, বাকলা 
চন্দুদ্বাপেও এক রাজা দনহজমর্দন ছিলেন বলে প্রাচীন [কিংবদন্তী আছে । খেয়ালবশে 
এদের মধ্যে যে কোন একজনকে নারাঁসংহের সমসামাঁয়ক ধরে কা্তবাসের আবভণবকাল 
নির্ণয়ের চেণ্ট করলে তা গবেষণার পর্যায়ে পড়বে না! তৃতীয়ত, আজ পর্যন্ত বিশেষ 
কেউই একটি বিষয় লক্ষ করেন নি। ডঃ ভট্টশালী যে পাথর বিবরণ ও ফটো প্রকাশ 
করেছিলেন, তার প্রথমে আছে, 

পূব্বেতে আছিল বেদানুজ মহারাজা । 

তার পুত্র আছিল নারাসংহ ওঝা || 
এইসব গোলমেলে ব্যাপারের জন্যে “বেদানুজ মহারাজা'কে সম্পূর্ণ ত্যাগ করে অন্য 
প্রমাণের সাহায্যে ক্‌ত্তবাসের কালানণ/য়ের চেষ্টা করা উাঁচত । 

এখন কত্তবাসের ছান্রজীবন সম্বন্ধে আলোচনা করা যাক । কীত্তবাস যখন 
এগারো বছর পার হয়ে বারো বছর বয়সে পা দেন, সেই সময়ে তাঁর উচ্চ শিক্ষা জর; হয়, 


banglabooks.in 


১৬ রামায়ণ 


এগার নীবড়ে যখন বারতে প্রবেশ । 

হেন বেলা পাঁড়তে গেল্যাম উত্তরদেশ ॥ 
বৃহস্পাঁতবারের উষা পোহালে শুক্রবার । 
পাঠের নিমিত্ত গেলাম বড় গঙ্গা পার ॥ ২১ 


অনেকে মনে করেন যে উদ্ধৃত অংশের শেষ ছত্রে উীল্লাখত “বড় গঙ্গা” মানে পদরা 
নদী ।২২ 1কল্তু এই মত গ্রহণযোগ্য নয় । কারণ পঞ্চদশ শতাব্দীতে পদননা নদী এখন- 
কার মত এত 'বশাল ছিল না । পঞ্চদশ শতাব্দীতে গঙ্গা নদীর প্রধান ধারা ভাগীরথণ 
দিয়েই যেত, সুতরাং পঞ্চদশ শতাব্দীর কাঁবর পক্ষে পদনাকে “বড় গঙ্গা” বলার কোন প্রশ্নই 
ওঠে না। আসলে এখানে “বড় গঙ্গা” মানে বড় গঙ্গাই_অর্থাং মূল গঙ্গা নদীর 
ভাগৈথী ও পদনা_-এই দুই ধারায় 'বভন্ত হবার আগের অংশ। সে যুগে লোকে 
ভাগীরথীর পাঁশ্চম কুল 'দয়ে গিয়ে রাজমহলের কাছে মূল গগ্গা পার হয়ে উত্তরবঙ্গে 
প্রবেশ করত, পদনা নদী এই পথে পড়ত না। পঞ্চদশ শতাব্দীতে মুল গঙ্গা নদীর 
অনেকখাঁন জল পদয্রা য়ে চলে যাওয়ার ফলে ফুঁলিয়ার সংলগ্ন ‘গঙ্গা’ অর্থাৎ ভাগীরথন 
নদী মূল গঙ্গার চেয়ে ছোট দেখাত ( যাঁদও তখনও ভাগশরথণ পদনার তুলনায় বড় নদী 
ছিল )-_সেই জন্য মূল গঞ্গাকে “বড় গঙ্গা” বলা হয়েছে । 

কীন্তবাসের বড় গঙ্গা পার হয়ে পড়তে যাওয়ার কথা শুধু আত্মকাহনীতে নয়, 
আরও অন্তত চারখাঁন কীন্তবাসী রামায়ণের পঢুথতে পাওয়া যায়। ( ভুঁমকা, 
পৃঃ ১৭ দ্রষ্টব্য )। সুতরাং বিষয়টির সত্যতা সন্দেহের অতীত । কিন্তু প্রশ্ন 
হচ্ছে এই যে, বড় গঙ্গা পার হয়ে কৃত্তিবাস কোথায় পড়তে 'গিয়োছলেন ? নিশ্চয়ই 
বরেন্দ্রভীমতে । বিশবভারতাীর ৯১৮ নং পাথর সাক্ষ্য এ বিষয়ে 'অত্যন্ত স্পট, 


ছোট বারন্দ্র বড় বারিন্দ্র বড় গঙ্গা পার । 
তথা গয়া কৈল ওঝা বিদ্যার সঞ্চার ॥ 


বরেন্দ্রভীমতে নানা জায়গায় বহু গুরুর কাছে কীত্তবাস পড়েছিলেন ; আত্ম- 
কাহিনীতে তিনি লিখেছেন, 


২৯ উদ্ধৃত ছন্রশ্তুষ্টয়ের শেষ ছত্রের পাঠ হারাধন দত্তের পাঁথ থেকে নেওয়া হয়েছে । 
ডঃ ভট্টশালীর প্7ীথতে এই ছত্রাটর পাঠান্তর, “বারান্তর উত্তরে গেল্যাম বড় গঙ্গা 
পার ॥ ”- এর অর্থ, ‘বার পাঁরবর্তন হলে অর্থাৎ বৃহস্পাতিবার গিয়ে শুক্রবার হলে বড় 
গঙ্গা পারের উত্তর দেশ আঁভমুখে গেলাম 


২২ চণ্ডগমঙ্গলের কাঁব দ্বিতীয় মাঁণক দত্ত নাঁক পদন্নাকে “বড় গঙ্গা” বলেছেন ( “বড় 
গঙ্গা পদনাবতী উত্তারলা গঞা” )। এই মাণিক দত্ত অবাচান কাব, তাঁর আমলে হয় 
তো গঙ্গার প্রধান ধারা পদয়া দিয়েই যেত, তাই তান পদমনাকে “বিড় গঙ্গা” বললেও বলতে 
পারেন, কন্তু তাঁর টীন্তর আলোকে গণ্চদশ শতাব্দীর কাঁব কৃত্তিবাসের উক্তির ব্যাখ্যা 
করা চলে না। দ্বিতীয় মাঁণক দত্তের চণ্ডীমঙ্গলের পূথিতে “বড় গঙ্গা”র বদলে “বড় 
গাঙ্গ” পাঠ আছে কিনা, তা অনহসম্ধেয় ; “গাঙ্গ” শব্দে যেকোন নদীকেই বোঝায় । 
হন্দ্‌রা িরাঁদন ভাগীরথীকেই “গঙ্গা? বলে আসছে, পদন্নাকে “গঙ্গা” বলা তাদের 
এীতহ্যের বিরোধ! । 


banglabooks.in 


ভূমিকা ২৭ 
তথায় কারন আম শবদ্যার উদ্ধার । 
যথা যথা পাইলাম আম 'বদ্যার প্রচার !| 
সবশেষে যে গুরুর কাছে তান পড়োছিলেন, তাঁকে বিশেষভাবে শ্রদ্ধার্ঘয নিবেদন 
করে তিনি বলেছেন, 
ব্যাস বাঁশষ্ঠ যেন বালমীকি চ্যবন । 


হেন গুরুর ঠাঞ আমার 'বদ্যার প্রসন ॥ 
এই গুরুর নাম সম্ভবত আচার্য দিবাকর ( এই নামের উল্লেখ সংবাঁলত উদ্ধাতর 
জন্য পৃঃ ১৯ দ্রষ্টব্য । 
কলকাতা 'ব*বাঁবদ্যালয়ের ১৭১৭ নং ( অযোধ্যাকাণ্ডের ) পাঁথতে কীন্তবাসের 
আর একজন গরুর নাম মেলে, 


রাড়া মধৈ বাঁন্দনু আচার্যযচূড়ামাণ । 
যার ঠাই কৃত্তিবাস পাঁড়লা আপন | 


‘রাঢ়’ শব্দের প্রাচীন রূপ 'রাড়া” ‘মধৈ’ মধ্যের বিকৃত রুপ । “রাড়া মধ্যে” 
কথাটি থেকে মনে হয় কীত্তবাসের এই গুরু উত্তরবঙগাঁনবাসী হলেও তাঁর বাঁড় ছিল 
রাঢ়ে। বারবক শাহের দ্বারা প্‌ণ্ঠপোঁষত গৌড়ানবাসী 'বখ্যাত পাঁণ্ডত রায়মুকুট 
বৃহস্পতি মিশরের অন্যতম উপাঁধ ছিল “পাণ্ডিতাচাণচুড়ামাণ' ; তাঁরও বাঁড় ছল 
রাঢ়ে। এ'র পক্ষে কীত্তবাসের গুরু “আচার্য 7চূড়ামাণ'র সঙ্গে আভন্ন হওয়া অসম্ভব 
নয়, তবে এ সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। 


এর পর আমরা আলোচনা করব কৃন্তিবাসের রামায়ণ রচনার ইতিহাস সম্বন্ধে । 
কাঁবর কাব্য-রচনার হীতহাস তাঁর জীবনকাহিনীীর মধ্যে সবচেয়ে মূল্যবান অধ্যায় ॥ 
এই ইতিহাস জানতে সকলেরই ইচ্ছা হয়। কৃত্তিবাস মহাকাঁব এবং তাঁর রামায়ণ 
বাঙালীর জাতীয় কাবা বলে এই কাব্য কীভাবে লেখা হল, তা জানতে আমাদের 
দার্নবার কৌতৃহল হয়। 
সাধারণত কাঁব তাঁর আত্মকাঁহনীতে যে কথা বিশেষভাবে বলেন, তা হচ্ছে তাঁর 
কাব্য-রচনার কাঁহনী ৷ কিন্তু কাঁত্তবাসের আত্মকাহনীর বতমান-প্রচাীলিত সংস্করণে 
এই গুরুত্বপূর্ণ বিষয়াটরই কোন উল্লেখ নেই । কাব পরপর তাঁর পুর্বপুরুষদের জন্ম, 
দেশের ববরণ, নিজের জন্ম, জ্ঞাতিগোচ্ঠীদের কথা, অধ্যয়ন, গুরুর কাছে বিদ্যা গ্রহণ, 
গৌড়েশবরের সভায় গমন এবং তাঁর কাছে সংবধণনালাভ বর্ণনা করেছেন । সংবর্ধনার 
পরে রাজপ্রাসাদ থেকে বোরয়ে আসবার পরেই জনতা তাঁকে রে ধরে আঁভনন্দন 
জানায় । জনতার আঁভনম্দন-বাণীর মধ্যেই আমরা কাঁত্তবাসের রামায়ণ রচনার কথা 
প্রথম শুনতে পেলাম । ডঃ ভট্টশালীর পথ থেকে সংঁশলন্ট অংশাঁট উদ্ধৃত করাছ, 
প্রসাদ পাইয়া বাহির হইন; রাজার দুয়ার । 
অপুর্ব জ্ঞানে ধায় লোক আমা দৌখবারে ॥ 
চন্দনে ভূষিত আমি লোকে আনন্দিত । 
লোকে বলে ধন্য ধন্য ফুিয়া পাণ্ডত ॥ 
মান মধ্যে বাখানি বালনীক মহামুনি । 
শাঁণ্ডতের মধ্যে বাখানি ক্‌ত্তবাস গুণী | 


banglabooks.in 


২৮ রামায়ণ 


বাপ মাএর আশীব্বাদ গুরুর কল্যাণ । 
বাল্মীকি প্রসাদে রচে রামায়ণ গান ॥ 
সাত কাণ্ডের কথা হয় দেবের সৃজিত । 
লোক বুঝাইতে হইল কাঁত্তবাস পাণ্ডত ॥ 
উদ্ধৃত অংশের শেষ তিনটি চরণ থেকে মনে হয়, ক্‌ত্তবাস রাজার সংবর্ধনা লাভের 
আগে থাকতেই রামায়ণ রচনায় হাত দিয়েছিলেন: কারণ সংবর্ধন।র প্রায় সঙ্গে সঙ্গেই 
জনতা এই উক্ত করেছে । “রচে*_এই বর্তমান কালের ক্রিয়াপদে বোঝায় কাাত্তবাস 
তখনও রামায়ণরচনারত । শুধু তাই নয়, উদ্ধৃত অংশের সপ্তম চরণের “গুরুর 
কল্যাণ” কথাটি থেকে মনে হয়, গুরুরই আদেশে ক্‌ত্তিবাস রামায়ণ রচনা সুরু 
করেছিলেন । 
ডঃ ভট্টশালীর পুথির পাঠ বিচার করে এই আন:মাঠনক সিদ্ধান্তে পেঁছোন গেল । 
এখন হারাধন দত্তের প্যাথর পাঠ বিচার করা যাক। 'বঙ্গভাষা ও সাহত্যে এই পাঠ 
যেভাবে প্রকাশিত হয়েছে, তাতে স্পল্টাক্ষরে লেখা আছে যে কাত্তবাস অর্থসাহায্য 
নিতে অস্বীকার করার পর 
সন্তুষ্ট হইয়া রাজা দিলেন সন্তোক ৷ 
রামায়ণ রাঁচিতে কাঁরলা অনুরোধ ॥ 
এর থেকে মনে হতে পারে কাঁত্তবাস রাজারই আদেশে রামায়ণ রচনা করেছিলেন । 
'িম্তু কত্তিবাসের রামায়ণ রচনার মূলে যে তর গুরুর আদেশও ছিল, সে কথাও এই 
পহথতে একটু পরেই ল্লাখত হয়েছে, 
বাপ মায়ের আশীব্বাদে গুরু-আজ্ঞা দান। 
রাজাজ্ঞায় রচি গাঁত সপ্তকাণ্ড গান ॥ 
ডঃ ভট্ুশালীর পাথর পাঠ থেকে গুরুর আদেশের কথা অনুমান মানত করা 
গিয়েছিল, এখানে সে কথা সংস্পম্টভাবেই পাওয়া গেল । 
উপরে উদ্ধৃত পয়ার দুটির মধ্যে প্রথমটি যে আধুনিক কালের প্রক্ষেপ, তাতে কোন 
সন্দেহ নেই। “রামায়ণ বাঁচতে” এই প্রয়োগ এর কাঁরিমতার অন্যতম প্রমাণ । 
প্রাচীন বাঙালী কাঁবরা বাংলা রামায়ণকে “রামায়ণ গান”, “সাতকাণ্ড ' বা সপ্তকাণ্ড ) 
গান”, “ক্লীরাম-পাঁচাল?” প্রভাত আখ্যায় আঁভাহত করতেন, সাধারণত শুধু “রামায়ণ” 
বলতেন না ; শুধু “রামায়ণ” বলতে সাধারণত সংস্কৃত রামায়ণকে বোঝাত । দ্বিতীয়ত, 
এর প্রথম চরণে উল্লিখিত ‘সন্তোক’ শব্দ প্রাচীন বা আধুনিক বাংলা সাহত্যে 
আর কোথাও মেলে না। আচার্য যোগেশচন্দ্র রায় দোঁখয়েছিলেন যে উাঁড়য়া ভাষায় 
‘সন্তোক”’ শব্দ আছে (সা. প. প., ১২০, প্‌ঃ ৩১৬), সুতরাং আধুনিক কালের 
কোন উীঁড়য়া ভাষা জানা বাঙালণ, ক্‌ত্তিবাসের আত্মকাহনশর আলোচ্য পাঠে এই 
পয়ারাটি প্রক্ষেপ করেছিলেন । তাঁর উদ্দেশ্য ছল কাঁন্তবাস রাজার আদেশে রামায়ণ 
রচনা করোছিলেন বলে দেখানো । কিন্তু রাজা যাঁদ সাত্যই কাঁত্তবাসকে রামায়ণ 
রচনার আদেশ দিতেন, তাহলে আত্মকাহিনগতে তার বিস্তৃত বর্ণনা থাকত, এত 
সংক্ষেপে কোন রকমে তা উীল্লাখত হত না এবং ডঃ ভট্টশালীর পুথতে প্রসঙ্গ 
সম্পূর্ণভাবে বাদ পড়ত না। হারাধন দত্তের মূল প্দীর্থাট কখনও লোকচক্ষের গোচর 
করা হয় নি, তা বোধ হয় এই সব প্রক্ষেপ ধরা পড়ে যাবার ভয়েই । যা হোক, এই 


banglabooks.in 


ভূমিকা ২৯ 


পয়ারটি যে প্রাক্ষপ্ত--তাতে সংশয়ের কোন কারণ নেই । পূবেশিদ্ধৃত দ্বিতীয় পয়ারটির 
(“বাপ মায়ের আশীব্বাদে'--সপ্তকা্ড গান ॥ ”) 'রাজাজ্ঞায়’ শব্দাটও একই উদ্দেশ্য 
নিয়ে প্রক্ষেপ করা হয়েছে । এটি বাদ দিলে পয়ারুটিতে কেবল গুরুর আজ্ঞার কথাই 
থাকে । যতদুর মনে হয়_-পয়ারটির মূল পাঠ ছিল এই, 
বাপ মায়ের আশীর্বাদে গরু-আজ্ঞা দান। 
বালযীকি-প্রসাদে রচে রামায়ণ গান ॥ 
সুতরাং কাঁত্তবাসের গুরুই যে তাঁকে রামায়ণ রচনায় প্রবৃত্ত করিয়োছলেন, তাতে 
কোন সন্দেহ নেই॥ ইনিই বোধ হয় সেই গুরু যাঁর কাছে ক্‌ত্তবাস সব শেষে 
পড়োৌছলেন এবং যাঁকে তান “ব্যাস বাঁশম্ঠ যেন বালমীক চ্যবন” বলেছেন । ইন 
[যাঁনই হোন, সংস্কৃতজ্ঞ পাণ্ডত হয়েও যে 'তাঁন মাতৃভাষার প্রাতি অনুরাগী ছিলেন, 
এবং বাংলার 'প্রয়তম কবিকে তাঁর অমর কাব্য রচনায় অনংপ্রোরত করোছলেন, এজন্য 
তাঁকে শ্রদ্ধার অর্থ না দিয়ে পারা যায় না। 
যাহোক, জনতার উাঁন্ত থেকে জানা যাচ্ছে যে রাজার সঙ্গে দেখা করার আগেই 
ক্‌ত্তবাস তাঁর রামায়ণেব কিছ; অংশ রচনা করেছিলেন এবং সে খবর জনসাধারণের 
মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয়ে পড়োছল । এই সময় কাীত্তবাস শুধু পণ্ডিত হিসাবে 
নয়, কাব 'হসাবেও দেশাবখ্যাত হয়ে পড়োছিলেন,. তাই রাজার সামনে গর্ব করে 
বলেছিলেন, 
যত যত মহাপাণ্ডিত আছয়ে সংসারে । 
আমার কাঁবত্ব কেহ 'নান্দিতে না পারে ॥ 
আত্মকাহনীর বর্তমান-প্রচালত সংস্করণে ক্াত্তবাসের গৌড়েন্বরদর্শন-বণণনার ঠিক 
আগেই আছে, 


1বদ্যাসাঙ্গ হইল প্রথম কাঁরল মন । 

গুরুকে দাক্ষণা দআ ঘরকে গমন ॥ 

ব্যাস বশিষ্ঠ যেন বালগ়ীক চ্যবন । 

হেন গুরুর ঠাঞ্জি আমার বিদ্যার প্রসন ॥ 

ব্রহ্মার সদ্‌শ গুরু মহা উ্্মাকার । 

হেন গুরুর ঠাঁঞি কৈল 'বদ্যার উদ্ধার ॥ 

গুরুকে মেলান কৈল মঙ্গলবার দিসে । 

গুরু প্রশংীসলা মোরে অশেষ বিশেষে ॥ 

আমাদের নিশ্চিত বিশ্বাস, এর ঠিক পরেই গুরু কর্তৃক ক.ত্তিবাসকে রামায়ণ রচনার 

আদেশ দান এবং ঘরে ফিরে কাত্তবাসের রামায়ণ রচনা সুরু করার কথা ছল । এইসব 
কথা বর্ণনা করে তারপর কাঁন্তবাস “সাত শ্লেকে ভোঁটলাম রাজা গৌঁড়ে*বর'' বলে 
রাজদর্শন-প্রসঙ্গের বর্ণনা সুরু করোছলেন ।২৩ 


২৩ সাত শ্লোকে ভোঁটলাম রাজা গোঁড়েশ্বর । 
1সংহময় রাজা আম করিলাম গোচর ॥ 
ডঃ ভট্টশালীর পথ 
হারাধন দত্তের পাথর মুাঁদুত পাঠে এই দুই ছন্রের স্থানে আছে, 


banglabooks.in 


৩০ রামায়ণ 


রাজার কাছে সংবর্ধনা লাভ করে ক্‌ত্তবাস রাজপ্রাসাদ থেকে বোরয়ে আসার পরে 
জনতা ক্‌ত্তবাসকে ঘরে প্রশংসা করার সময় বিশেষভাবে তাঁর রামায়ণ রচনার কথা 
বলল কেন, এ প্রশ্ন মনে জাগে । এর উত্তর--_রামায়ণ রচনার জন্যই কীত্তবাস রাজার 
কাছে সংবর্ধনা লাভ করোছলেন ৷ কিন্তু ক্‌ত্তিবাস যে রামায়ণ রচনা করছেন, রাজা 
সে কথা জানলেন কী করে? এর একমাত্র সম্ভাব্য সমাধান--ক্‌ত্তবাস রাজার কাছে 
যে সাতটি শ্লোক পড়েছিলেন, তারই মধ্যে তাঁর রামায়ণ রচনার কথা বলোছলেন । 
সুতরাং রাজা যে কৃত্তিবাসকে রামায়ণ রচনার আদেশ দেন ন--তা এর থেকেও 
বোঝা যায় । 

আত্মকাহিনীর বর্ত“মান-প্রচালত সংস্করণে কত্তিবাসের পাঠসমাপন ও গুরুগহ- 
ত্যাগের বর্ণনার পরেই রাজদর্শনের বণনা আছে বলে প্রায় সকলে মনে করেন যে 
কাঁত্তবাস ছান্রজীবন সাঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গেই গৌড়ে*বরের সভায় গিয়েছিলেন । 'কিচ্তু 
আমরা আগেই দেখাবার চেষ্টা করোঁছ যে মূল আত্মকাহনীতে কত্তবাসের গুরুগৃহত্যাগ 
ও রাজদর্শন বর্ণনার মাঝখানে তাঁর রামায়ণ রচনার প্রসঙ্গ ছিল। ছান্রজীবন শেষ 
করা ও রাজদর্শন লাভ করার মধ্যবত সময়ে কাঁত্তবাস কাব হসাবেও খ্যাতি অর্জন 
করোছলেন, যা করতে সময় লাগে। সুতরাং ছান্জবন অবসানের কছ; পরে 
কাঁত্তবাস গৌড়ে*বরের সভায় গিয়োছলেন বলতে হয়। আর আত্মকাঁহনীর বতমান- 
প্রচালত সংগ্করণের সাক্ষ্য অনুসারেও বলা চলে না যে কাঁত্তবাস পাঠসমাপনের সঙ্গে 
সঙ্গেই রাজদর্শনে গিয়োছলেন । কারণ গুরুগৃহত্যাগ প্রসঙ্গে কৃত্তবাস বলেছেন, 

বদ্যাসাঞ্গ হইল প্রথম কাঁরল মন। 
গুরুকে দাক্ষণা দিয়া ঘরকে গমন ॥ 

এব মধ্যে রাজদর্শনের পাঁরকজ্পনার আভাসমান্বও নেই । সতরাং সহজেই বোঝা যায় 
গুরুগৃহ ত্যাগ করে কৃত্তিবাস ঘরে ফিরে গিয়েছিলেন । তার পরে রাজদর্শনে 
গিয়েছিলেন । কত পরে তার উল্লেখ নেই বলেই গ্রঃগ্ৃহত্যাগের সঙ্গে সঙ্গে রাজদর্শনে 
গয়োছলেন বলা ন্যায়সঙ্গত হবে না। 

ক্‌ত্তবাস ঠিক কোন: সময়ে রাজার সভায় 'গিয়োৌছলেন, সে সম্বন্ধেও আমাদের 
পারত্কার ধারণা থাকা উাঁচত। তান লিখেছেন, মাঘ মাসের কোন এক দন “সপ্ত 
ঘটী বেলা যখন 'দয়ানে ( দেওয়ানে ) পড়ে কাট” তখন তান রাজসভায় প্রবেশের 
আহ্বান পেয়োছিলেন । সপ্তঘটী বেলাতে আগে রাজাদের সভা ভঙ্গ হত। কাাত্তবাসের 
উান্ত থেকে বোঝা যায়, সভা যখন ভাঙবার জোগাড়, তখন তান রাজার আহ্বান 
পেয়ৌোছলেন । মাঘ মাসের সপ্ত ঘটী বেলা মানে সকাল সাড়ে নয়টার মত সময় । 
কণন্তবাস রাজার মল সভা ভঙ্গের পর প্রমোদসভায় গিয়োছলেন বলে আগে যে সিদ্ধান্ত 
করোছলাম তা ঠক নয়। 


রাজপাণ্ডত হব মনে আশা করে। 
পণ শ্লোক ভোঁটলাম রাজা গৌড়ে*বরে ॥ 
এই পাঠ প্রক্ষিপ্ত এবং নিতান্ত আনাঁড়র হাতের প্রক্ষেপ । প্রথম ছৱের “করে? 
(র্যা ) স্বরসগ্গাঁতর নিদর্শন, এবং তার সঙ্গে “গৌড়েন্বরে''র মিল করা অষ্টাদশ 
শতাব্দীর আগেকার কোন লোকের পক্ষে সম্ভব নয় । তা ছাড়া দুই পাঁথতেই দেখা 
যায় যে কৃত্তিবাস রাজার কাছে সাতাঁট শ্লোক পড়েছিলেন, পাঁচাট শ্লোক নয়। 


banglabooks.in 


ভূমিকা ৩১ 


ডঃ সুকুমার সেনের মতে সভাভঙ্গের পরে রাজা যখন উঠানে আসর জমিয়ে রোদ 
পোহাচ্ছিলেন, সেই সময় কাত্তবাস তাঁর কাছে গিয়েছিলেন । কিন্তু ক্‌ত্তিবাস 
স্পম্টউভাবে লিখেছেন তান রাজার “সভায় 'গিয়োছলেন, “রাজা সভাখান 
যেন দেব অবতার । তখন আমার চিত্তে লাগে চমৎকার |” এই সভাকে open-air 
court বলা চলে । 

এ সমস্ত কথা এত বস্তৃতভাবে আলোচনা করলাম, তার কারণ ক্‌ত্তবাসের 
আত্কাহনী বাংলা সাহিত্যের ইতিহাসের একাঁট অমূল্য দালল। তার 'বাভন্ন 
[বিষয় সম্বন্ধে সুস্প্ট ধারণা না হলে কৃত্তিবাসের কালনিণ্ণয়ে তাকে সাঁঠকভাবে ব্যবহার 
করা যাবে না। 


কৃত্তিবাসের আবিভণবকাল ॥ এখন কাঁত্তবাসের আবর্ভাবকাল সস্বন্ধে আলোচনা সুরু 
করা ধাক। আত্মকাহনীর সাক্ষ্য বিশ্লেষণ করার আগে এ সম্বন্ধে অন্যান্য সূত্র থেকে 
এক জানা যায় তাদোখ। 


ধুবানন্দের মহাবংশাবলী২৭ প্রভৃতি রাটী ব্রাহ্মণদের কুলগ্রন্হ থেকে ক.ত্তিবাসের কাল 
নর্ধারণের দু-একটি সূত্র পাওয়া যায় । যেমন এদের থেকে জানা যায় যে, চৈতন্য- 
দেবের পার্ষদ স্বরূপ দামোদরের উধর্বতন ষষ্ঠ পুরুষ গোঁবন্দ এবং কাত্তবাসের 
পিতামহ মুরাঁর একই সমাঁকরণে সম্মানিত হয়োছলেন (প্রবাসী, ১৩৫৬, ২য় খণ্ড, 
পৃঃ ৩০৯ দ্রঃ )। এই থেকে কাঁত্তবাস ও স্বরূপ দামোদরের মধ্যে চার পুরুষের ব্যবধান 
ধরে পণ্ডদশ শতাব্দীর প্রথম পাদে ক ত্তবাসের কাল নির্ণয় করেছিলাম ( রাজা গণেশের 
আমল, পৃঃ ১১৬) ৷ 'কন্তু গোঁবন্দ ও মুরার যে একই বয়সী ছলেন, তার যেমন 
কোন প্রমাণ নেই, তেমাঁন স্বরূপ দামোদরের জন্মের সঠিক সময়ও জানা যায় না। 
কাজেই এর থেকে ক্‌ত্তবাসের সময় সম্বন্ধে কোন সুনারর্ট সিদ্ধান্ত করা যাবে না। 
€বলমান্র এইটুকু ধরা যেতে পারে যে, কৃত্তিবাস পণ্চদশ শতাব্দীর কোন এক সময়ে 
মান 1ছলেন। তবে এই জাতীয় সমত্র কেবলমাত্র কুলগ্রন্হেই পাওয়া যায় বলে 
তনেকে হয়তো এগুুলিকে প্রমাণ বলে গহণ করতে কুণ্ঠিত হবেন । 
_ তারপর, ধ্রুবানন্দের “মহাবংশাবলী'তেও কাত্তবাসের উল্লেখ পাওয়া যাচ্ছে। এ 
চ্হের রচনাকাল সম্বন্ধে ডঃ রমেশচন্দ্র মজুমদার বলেছেন, “.---- there are good 
grounds to refer its composition to the latter part of the fifteenth 
century A. D."২৫ ৬বংশীবদন বদ্যারত্ব সংগৃহীত কুলকারকায় একাঁট শ্লোক পাওয়া 
গেছে ; শ্লোকটি এই, 


সপ্তাকাশাঁপতামহাননাঁবধোঃ শাকে গতে শ্রাশবং 
নত্বা তাং কুলদেবতাং হাদি জপন মিশ্রধুুবানজ্দকঃ 


*২৪ এই বই ১৩২৩ সনে নগেন্দ্রনাথ বসু প্রাচ্যবিদ্যার্ণব মহোদয়ের সম্পাদনায় 
1বধ্বকোষ কার্যালয় থেকে 'মহাবংশ' নামে প্রকাশিত হয়োছিল। 
২৫ History of Bengal (1. U. ), ৮০1.১ 1, 0, 623, 


banglabooks.in 


৩৭ রামায়ণ 


যষোগৈঃ কুন্র কুলং জগাদ বরতো দর্ভপ্রদানৈবুধৈঃ 
জ্ঞাতা সাংশ (ং) সতথ্যকণ কুলাঁবৎ তাঁস্মন- ব্যবন্থাপকঃ || ২৩ 
শ্লোকটিতে বলা হয়েছে ১৪০৭ শকাব্দে ধ্ুবানন্দ মিশ্র কুলতত্ প্রকাশ করেছিলেন । 
মহাবংশাবলী'র রচনাকাল সম্বন্ধে ডঃ মজুমদার প্রমুখ গবেষকদের সদ্ধান্তের সঙ্গে 
এই উীন্তর সামঞ্জস্য আছে । উীন্তীট সত্য হলে ক্‌ত্তিবাস ১৪০৭-০৮ শকাব্দ অর্থাৎ 
১৪৮৫-৮৬ খীম্টাব্দের আগেই আবির্ভূত হয়েছিলেন বলতে হবে । 
প্রাচীন বাংলা সাহিত্যে কৃত্তিবাসের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে জয়ানন্দের 
চৈতন্যমঙ্গলে ( এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, চণ্ডীদাস, বিদ্যাপাতি, গুণরাজ খান 
প্রভাত কাবদেরও উল্লেখ পরবর্তা বাংলা সাহিত্যে জয়ানন্দের চৈতন্যমগ্গলেই প্রথম 
পাওয়া যায়)। চৈতন্যমঞ্গলের প্রথম দিকেই জয়ানন্দ বলেছেন, 


চৈতন্য অনন্তরুপ অনম্তাবতার ৷ 

অনন্ত কবান্দ্রে গায় মাহমা যাঁহার ॥ 

রামায়ণ করিল বালয্নীকি মহাকাব । 

পাঁচালী কাঁরল কৃত্তিবাস অন:ভাঁব ॥ 

এই ছন্রগুলি কেবল ছাপা বইতে নয়, এঁশয়াটক সোসাইটির পথ ও অন্যান্য 
প্রাচীন পুীথতেও পেয়েছি । এখানে লক্ষ করতে হবে, জয়ানন্দ ভগবানের বন্দনাকারী 
'কবান্দ্রদের মধ্যে প্রথমেই বালমীক এবং তাঁর পরেই ক.ত্তবাসের নাম উল্লেখ 
করেছেন । এর পর জয়ানন্দ অন্য অনেক কাঁবরও নাম করেছেন, তাঁদের মধ্যে তাঁর 
সমসামাঁয়ক বৈষ্ণব কাঁব দু-একজন আছেন, অবৈষণব কেউ নেই । কত্তিবাস অবৈষ্ণব 
কাব হওয়া সত্তেও জয়ানন্দ যে রকম শ্রদ্ধার সঙ্গে তাঁর নাম উল্লেখ করেছেন, তার থেকে 
মনে হয়, কৃত্তিবাস জয়ানন্দের অনেক আগে, এমনাঁক চৈতন্যদেবেরও আগে আবির্ভূত 
হয়েছিলেন । কারণ নিজের ও চৈতন্যদেবের সমসামায়ক অবৈষ্ণবদের সম্বন্ধে 
জয়ানন্দের মনোভাব মোটেই ভালো ছিল না। নিজের রামায়েত খুড়ো জ্যাঠার 
সম্বন্ধে তান বলেছেন, “খুড়া জ্যাঠা পাষণ্ড চৈতন্যে অল্প ভান্তি ৷” 
যাহোক, জয়ানন্দের চৈতন্যমঞ্গলেই কাত্তবাসের আঁবর্ভাবকাল নির্ধারণে 

সবচেয়ে ভালো ও জোরালো সূত্র পাওয়া যায়। চৈতন্যদেব তাঁর সংসার ত্যাগে 
পাঁচ-ছয় বছর পরে ফুঁলয়ানিবাসী সাধক হরিদাসকে নীলাচলে ডেকে পাঁঠয়োছলেন 
হাঁরদাস তাঁর আহ্বানে ফুঁলয়া ত্যাগ করে নীলাচলে যান। সেই সময়কার বর্ণন, 
জয়ানন্দ এই ভাবে 'দিয়েছেন, 

শুনঞা শ্রীহারদাস চাঁলয়া উৎকল । 

ফুল্যার ( ফু'লয়ার ) স্ত্রীপুরুষ কান্দে হয়্যা চণ্চল ॥ 


২৬ বঙ্গের জাতীয় ইতিহাস, ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ, ২য় সং পৃঃ ১৮৭ 
বংশশবদন 'বদ্যারত্বের এই কুলকারিকার পথ এখন বরেন্দ্র রিসা সোসাইটির 
পর্নথশালায় আছে। ৬দীনেশচন্দ্র ভট্টাচার্য তাঁর মৃত্যুর কিছাদন আগে আমায় 
বলোছিলেন যে তান এই পথ দেখেছেন এবং এর 'লাপিকাল সপ্তদশ শতাব্দীর 


পর্বত! নয়। 


banglabooks.in 


ভ্‌াঁমকা ৩৩ 


হ'রদাসাপ্রয় বড় সুষেণ পাঁণ্ডিত ।২৭ 
মুরাঁি 'রিদয়ানন্দ সংসারে 'বাদত ॥ 
দ্‌গ বর মনোহর মহা কুলীন । 
তাহার নন্দন সেণ পণ্ডিত প্রবীণ ॥ 
ফুল্যার দেবতা শ্রীহাঁরদাস ঠাকুর | 
তান ব্রাজতে সভে চাললা কথোদুর ॥ ২৮ 
উদ্ধৃত অংশের চতুর্থ থেকে ষষ্ঠ »রণের অর্থ আমাদের বিবেচনায় এইযে বংশে 
সংসারাবখ্যাত ম.রাঁর ও হৃদয়ানন্দ এবং মহাকুলীন দুগ্গাবর ও মনোহর জদ্মোছলেন, 
সেই বংশেরই নন্দন প্রবীণ স.ষেণ পাঁণ্ডত । 
অ'নমানক ১৫১৬ প্রান্টব্দে হারদাস ফুালয়া ছেড়ে নীলাচলে যান। এইণ্সময়ে 
সুষেণ পণ্ডিত জীবত ছিলেন ও ফ:লিয়ায় বাস করতেন । এই ফ:লয়া কীন্তবাসেরও 
নিবাস ঢাঁম । ধ্রুবানন্দের মহাবংশাবলীতে  মহাবংশ”) কীত্তবাসের যে বংশাবলী 
পাওষা যায়, তাতে এক সহষেণের নাম দেখা যায় । এই বংশাবলীর প্রয়োজনীয় 
অংশটুকু মাত্র ( ম.দ্রিত গ্রন্থ, পৃঃ ৩৯ ৬%, ৯৯, ১১৩ দুষ্টব্য ) নীচে উদ্ধৃত করলাম ৫ 
“ফ,ং মুং গর্ভেশ্বরজ মুরারি 


তস্য সূনবঃ 


২৭ দ্বজ গঞ্গানারায়ণ' নামে জনৈক কাঁবর ভবানীমঙ্গল” ও 'রামলীলা' নামে 
দুখানি বই পাওয়া গিয়েছে । দুটি বইতেই কাব বলেছেন যে, ফুলিয়ার জুষেণ পাঁণ্ডতের 
বংশে তাঁর জন্ম । 

২৮ এই ছন্রগীল এাসয়াটক সোসাঁটিতে রাঁক্ষত জয়ানন্দের চৈতন্যমঙগলের 
G. 5398--০স্4 সংখ্যক প্যাথর ১৩৫ পর ২য় প্ঠা থেকে গৃহীত হয়েছে। এর 
লাঁপকাল ১০৯৬ সাল (মল্লাব্দ )। জয়ানন্দের চৈতন্যমঙ্গলের সর্বপ্রথম যে প্যাথাঁট 
আঁবঙ্কৃত হয়েছিল সাহত্য-পারষংপান্কা, ৪র্থ বর্ষ, ৩য় সংখ্যা, ১৯৬-২২৬ পৃষ্ঠার 
এই পাথর বিবরণ দ্রষ্টব্য , তার ৭০ পর্ন ২য় প্‌ণ্ঠাতেও এই কাঁট ছন ছল (সাহত্য- 
পরিধ-পান্রকা, ৪র্থ বর্ষ, ২য় সংখ্যা, পৃঃ ১৫৭ দ্রষ্টব্য )। তার পাঠ এই, 

শুনিঞা শ্রীহারদাস চাললা উৎকল । 
ফণলয়ার স্ত্রীপূর,ষ সব কান্দখা বিকল ॥ 
হরদাসাপ্রয় বড় সুষেণ পণ্ডিত। 
মুবার হৃদয়ানন্দ সংসারে 'বাঁদত । 
দুর্গাবর মনোহর মহা সে কুলীন । 
তাহার নন্দন সুষেণ পাণ্ডত প্রবীণ ॥ 
ফযীলয়ার দেবতা শ্রীহারদাস ঠাকুর । 
অন.ব্রাজ তারে সভে গেলা কথো দর ॥ 
এই পথ “শকাব্দ ॥ ১৬০১ ' মাহ চৈত্র বৃহস্পাঁতবারে কৃফপক্ষে যষ্ঠী দিবসে 


banglabooks.in 


৩৪ বামায়প 


ভৈরবশোরমর্দনোহানরুদ্ধে বনমালিকঃ । 
মার্কশ্ডেয়ো নিবাসশ্চ ব্যাসশ্চোতি মহোঁজসঃ ॥ ” 
“ফুং মং মরারিজ অনিরুদ্ধঃ 


পুরো বরাহশ্চ শুভঙ্করশ্চ 
লক্ষমীধরোহসৌ চ বীঁতো-নারাণখ 
হৃষোহাপ গোবর্ধনকঃ প্রসিদ্ধঃ | ” 
“ফুং মুং আনায়জ লক্ষনীধরঃ 
লক্ষীধরশ্যামলশ.দ্ধকীর্তিঃ 

পঃলাঃ প্রকৃন্টা ভুঁব কান্তমন্তঃ 
শান্তোবৃহৎ পৌরুষশালিনোহমণ 
সদী*বরাস্তে চ ভ্রিলোচনাদ্যাঃ । 
দুর্গাবরোধীরমনোহরশ্চ 
নরাঁনকোকৌ কমলাকরশ্চ ॥ 
শ্লীলোকনাথোহপি চ সপ্তযোগ্যাঃ 
কুল তেষাং প্রবদাম শদ্ধং | ” 
“ফুং মং লক্ষয়ীধরজ মনোহরঃ 


ce" পত্রাস্তু পব তে। 

শ্রীপন্টাননবল্লভো চ জগদানন্দঃ সষেণোহপ্যসৌ । 

গঙ্গানন্দমহাশয়ো মুখকুলাধীশোহপি তেষাং মুদা 

তদ্বক্ষ্যে পারবর্তনং মুখগণা বাঞ্চত যত্তুল্যতাং ॥ 
এর থেকে দেখা যাচ্ছে, গভে'*বরের পত্র মুরারি, তাঁর পত্র আনরুদ্ধ, তাঁর পত্র 
লক্ষমীধর, তাঁর পুত্র মনোহর, তাঁর পুত্র সযেণ। এদিকে মুরারির আর এক পত্র 
বনমালীর পুত্র কৃত্তিবাস । নীচে একাঁটি বংশলতিকা দিয়ে কৃত্তিবাস ও সষেণের 
সম্পর্ক দেখানো হল ২. 


নি 
| 
সি রি 
ও কত্তবাস 
| 
দুগগাবর মনোহর 
| 
সুষেণ 


“এই বংশলাতিকার সুষেণ এবং জয়ানন্দের চৈতন্যমঙ্গলে উল্লিখিত সুষেণ পাঁণ্ডত যে 
আঁভন্ন, তাতে কোন সন্দেহ নেই ।. কারণ দুজনেরই বাঁড় ফুলিয়ায়, দুজনেই কুলগন 
ব্রাহ্মণ এবং দুজনেরই বংশে মরার, দুগ্গাবর ও মনোহর নামে লোক ছিলেন । 


পরবর্তী নয় ! 


banglabooks.in 


ূিকা ৩6 


বংশলাতকাঁটির পিহনে জয়ান'ম্দর চৈতন্যমঙ্গলের মত প্রাচীন ও প্রামাণিক সূত্রের 
সমর্থন থাকায় এর অকীন্রমতা সংশয়ের অতীত । তাহলে এই দুই সূত্রের সাক্ষ্য মালয়ে 
আমরা দেখতে পাই যে কৃত্তিবাসের সম্পকিতি পোঁন্র সুষেণ পাঁণ্ডত ১৫১৬ খ-ীচ্টাব্দের 
অত সময়ে জীবিত ছিলেন । পিতামহ ও পৌন্রের স্বাভাঁবক ব্যবধান ৫০ বছর ধরা 
যায় । এই হিসাবে কাত্তবাস ১৭৬৬ খ:ষ্টাব্দের মত সময়ে জীবিত ছিলেন । মোটের 
উপর তান ১৪৬০ থেকে ১৪৯০ খষ্টাব্দের মধ্যে জীবিত ছিলেন বললে ভুল হয় না ।* 


* কুলগ্রন্হের আর একটি সাক্ষ্য বিশ্লেষণ করলেও এই সিদ্ধান্তে পেশছোনো ধায় । 
অধ্যাপক দীনেশচন্দ্র ভট্টাচার্য কতকগুলি কুলগ্রন্হের পুঁথি থেকে আবহ্কার করেছেন 
যে কান্তবাস তিন 'ীববাহ করোছিলেন এবং তাঁর এক শ্বশুরের নাম ছল শুকর 
€ ভারতবর্ষ, ১৩৫৩, ১ম খণ্ড, পৃঃ ৫৩৭ দ্রঃ) । এই শঙ্করের ভাই উৎসাহের বদ্ধ- 
প্রপোন্র বিখ্যাত নৈয়ায়ক কণাদ তর্কবাগীশ । 

বংশলতা £ উৎসাহ- শ্রীরঙ্গ- সুরে*বর--কুমুদানদ্দ--কণাদ তর্কবাগীশ। 

তাহলে কণাদ ক্ণান্তবাদের প্রপৌনস্থানীয় । কতকটা হ্থুলভাবে বচার করে এবং 
কতকটা প্রচলিত মতের বশবতাঁ হয়ে ইতিপূর্বে আম কণাদ তর্কবাগীশ ১৫০০ 
খীত্টাব্দের মত সময় জীবত 'ছলেন বলে অনান করোছলাম। 'কন্তু এখন 
সংক্ষম্রভাবে বিচার করে দেখছি কণাদ আব একটু পরে বর্তমান ছিলেন । কারণ কণাদ 
জানকীনাথ তকচ্‌ড়ামণির শিষ্য ছিলেন এবং জানকীনাথের নন্যায়াসদ্ধান্তমঞ্জরী*র উক্ত 
1ন্ের 'ভাষারত্ব' গ্রন্হে উদ্ধৃত করেছেন ॥ জানকীনাথের 'ন্যায়াসদ্ধান্তমঞ্জরা’তে 
আবার রঘ.নাথ ?*রোমাঁণর পদার্থখণ্ডনে'র মত উদ্ধৃত হয়েছে । রঘুনাথ [শরোমাঁণ 
ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে বর্তমান ছিলেন এবং ১৫২৬ থেকে ১৫৩০ খ্যীম্টাব্দের মধ্যে 
তাঁর শ্রেছ্ঠ “দহ 'অনমানদীধাঁত, রচনা করেছিলেন (প্রাচীন বাংলা সাহিত্যের কালক্রম, 
পৃঃ 68 দ্রুপ্টব্য )। সুতরাং কণাদ তর্কবাগীশের গ্রন্হের রচনাকালের উধর্ততম সীমা 
১৫০০ খীঃ কণাদের লেখা তত্তীচন্তামণিটীকা'র অন-মানখণ্ডের প্রাচীনতম পাথর 
িপিকাল ৭০3 শকাব্দ বা ১৫৮২-৮৩ খুবজ্টাব্দ (বাঙালীর সারস্বত অবদান, পৃঃ 
১০৯ পাদটীকা ৷ অতএব কণাদ ১৬৫০ ও ১৪৬২ থাীম্টাব্দের মধ্যে জীবিত ছিলেন 
“এবং কণাদের প্রাপতাম্হস্থানীয় কাত্তবাস তার ৮০।৯০ বছর আগে অর্থাৎ পণ্চদশ 
শতাব্দীর সপ্তম, অস্টম বা নবম দ*কে বর্তমান ছিলেন বলতে হয় । 

এখানে আর এক কথা বলা দরকার । এ পর্যন্ত বহু গবেষকই কাত্তবাসের 

ীবভগাবকাল নির্ধারণ করণে গিয়ে কুলগ্রচ্হের সাক্ষ্য ব্যবহার করার চেষ্টা করেছেন। 
কুলগ্রচ্হের সাক্ষ্যকে অনেকে খ.ব প্রামাণিক বলে মনে করেন আবার কেউ কেউ মনে 
করেন কুলগ্রন্হের সাক্ষ্য “মিথ্যার অপেক্ষাও তুচ্ছ।” এ বিষয়ে প্রকৃত সত্য এই যে, 
কুলগ্রত্হের সাক্ষর মূল্য কোন পুরোনো িংবদন্তীর সাক্ষ্যের সমান-তার বোঁশও 
নয় কমও নয় । এ বিষয়ে 'সাহত্য ও সংস্ক,তি’ পান্রিকার ১৩৭৪ বঙ্গাব্দের শারদায়া 
সংখ্যায় পৃঃ ২ ৭-২,-) বিস্তৃতভাবে আলোচনা করোছ। তবে কুলগ্রন্হেরুযে 
সাক্ষোর পিছনে অন্য কোন প্রাচীন স.ন্রের সমর্থন আছে, তা খুব প্রামাঁণক। 
ধুবানন্দের 'মহাবংশাবলী'তে সুষেণ.পাঁণ্ডতের যে বংশাবলা পাওয়। যায়, তার পিছনে 


banglabooks.in 


৩৬ প্লানারণ 


এখন আত্মকাহনণীর সাক্ষ্য বিশ্লেষণ করা যাক । আত্মুকাহনী থেকে জানা যায় 
কাৃত্তবাস বড় গঙ্গা পার হয়ে সুদূর বরেন্দ্রভমিতে পড়তে গিয়েছিলেন । অথচ বৃন্দাবন- 
দাসের চৈতন্যভাগবত ও অন্যান্য প্রামাণিক সূত্র থেকে জানা যায় চৈতন্যদেবের জচ্মের 
আগেই নবদ্বীপ বদ্যাচর্চার প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল । এই নবদ্বীপ কত্তিবাসের 
বাসভূঁম ফুলিয়া থেকে মাত্র সাত-আট কোশ দূর এবং?স সময়ে নবদ্বীপ ও ফুলয়া 
গঙ্গার একই পারে অবাঁস্হত ছিল। তা সত্তেও কাত্তবাস যখন সুদুর বরেন্দরভীমিতে 
পড়তে গেলেন, তখন বোঝা যায় তাঁর সময়ে বিদ্যাকেন্দ্র হিসাবে নবদ্বীপের অভ্যুদয় 
হয় নি; সুতরাং তান চৈতনাদেবের আগে আঁব্ভূতি হয়েছিলেন এবং চৈতন্যদেবের 
জন্মের অনেক আগেই তাঁর পাঠ সাঙ্গ হয়েছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই । 

ক্‌ত্তিবাস যে গৌড়ে*ববের সভায় গিয়োছলেন, তাঁর পাঁরচয় বা সময় নির্ধারণ করতে 
পারলে ক্ন্তবাসের কালানরৃপণ-সমস্যা আর থাকে না। সুতরাং এখন সেই চেষ্টাই 
করা যাক। 

কৃত্তিবাস-বাঁণত গোড়ে*বরের পাঁরচয় সম্বন্ধে এ পর্যন্ত অনেকে অনেক মত বান্ত 
করেছেন। একদল বলেছেন হীন সাঁত্যকারের কোন গৌড়ে*বর নন, ইন তাহিরপঃরের 
রাজা কংসনারায়ণ । কিন্তু কাত্তিবাস সাধারণ একজন জাঁমদারকে তোষামোদ করে 
গোৌড়ে*বর বলতে পারেন বলে বিনা প্রমাণে সিদ্ধান্ত করা যায় না। 

এঁ মতের স্বপক্ষে একমান্র যত এই যে কুলগ্রন্ছে কংসনারায়ণের মুকুন্দ, জগদানন্দ 
ও নারায়ণ নামে তিনজন আত্মীয়ের উল্লেখ পাওয়া যায়, আর কাাত্তবাস গোঁড়েশ্বরের 
ওই তন নামের তিনজন সভাসদের উল্লেখ করেছেন । কুলগ্রন্হের মতে কংসনারায়ণের 
ভগ্নীপাঁত শ্রীকৃষ্ণ ভাদড়ীর পিতার নাম মুকুন্দ, পত্রের নাম জগদানন্দ এবং পৌনীর 
স্বামীর নাম নারায়ণ । মুকুন্দ ও নারায়ণের মধ্যে চার পন্র,.ষের তফাৎ, সুতরাং 
তাঁদের পক্ষে এক সভায় বসা প্রায় অসম্ভব । এখানে মুকুন্দ জগদানন্দের পিতামহ । 
কিন্তু কৃত্তবাস-বর্ণিত গৌড়ে*বরের সভাসদ মূকুদ্দ জগদানন্দের পুত্র ( “মুকুন্দ রাজার 
পাণ্ডত প্রধান সুন্দর । জগদানন্দ রায় মহাপান্রের কোঙর ॥”)। সতরাং এই মত 
একেবারেই অচল । 

অনেকেই মনে করেন ( আঁমও আগে করেছিলাম ) যে এই গোঁড়েশবর হিন্দু রাজা 
গণেশ । এ-রকম ধারণার প্রধান কারণ দুটি £ঃ= 

(১) কাত্তবাস গৌড়ে*বরের যে সমস্ত সভাসদের নাম করেছেন, তাঁরা সকলেই 
হন্দু। এর থেকে মনে হয় রাজা নিজেও হিন্দু । গণেশ ছাড়া আর কোন হিন্দু 
বাংলার সিংহাসনে বসেন নি। 

২) ১৪১৫ খহেম্টাব্দে যে চীনা রাজপ্রাতীনাধদল বাংলার রাজসভায় এসোঁছনেন, 
তাঁদের একজন সদস্য লিখেছেন যে বাংলার রাজপ্রাসাদে নয়টি মহল ছিল। ঠিক এ 
সময়েই গণেশ ক্ষমতাশালী ছিলেন এবং তার দু’ একবছর বাদেই তান দনহজমর্দনদেব' 


জয়ানন্দের চৈতন্/মগ্গলের উন্তির সমর্থন থাকায় তাকে প্রামাণিক বলে গ্রহণ করা 
চন্টেন কিন্তু কণাদ তর্কবাগীশের বংশাবলী কেবল কুলগ্রন্হে পাওয়া যায় বলে তা 
ততটা প্রামাঁণক বলে গণ্য হতে পারে না। 


banglabooks.in 


ভূমিকা ৩৭ 


নামে মুদ্রা প্রকাশ করেন । সংতরাং চীনা প্রতীনাধ বার্ণত প্রাসাদেই বোধ হয় 
তান বাস করতেন । কাত্তবাস আতনকাহনীতে গোড়েখবরের নয়-মহলা প্রাসাদের 
কথাই লিখেছেন । 
প্রথম যযীন্তুট সম্বন্ধে বলা যায়, পণ্দশ-ষোড়শ শতাব্দীর যে কোন গৌড়েশ্বরের 
সভায় 'হন্দু সভাসদদের প্রাধান্য ছিল। দঙ্টান্তস্বরুপ আলাউদ্দীন হোসেন শাহের 
( ১৪৯৩-১৫১৯ খঃ) কথা ধরা যাক। 'বাভন্ন বিচ্ছিন্ন সূত্র থেকে তাঁর এতগ্ীল 
হিন্দু সভাসদের নাম জানা গেছে -'সাকর মল্লিক" সনাতন, 'দবীর খাস’ রুপ. ‘অনুপম 
মল্লিক’ বল্লভ, 'আধপান্র' চিরঞ্জীব সেন (গোঁবন্দদাস কাবরাজের পতা ), কেশব ছন্রণ, 
‘অন্তরঙ্গ’ মুকুন্দ, সুবুদ্ধি রায়, যশোরাজ খান, দামোদর, কাঁবরঞ্জন প্রভৃতি । কোন 
কাঁব যাঁদ হোসেন শাহের সভা বর্ণনা করতেন, তাহলে বোধ হয় তাতে কাত্তবাস-বণতি 
গৌড়েশ্বরের সভার চেয়েও বোঁশ 1হম্দ সভাসদের লাম পাওয়া যেত। হোসেন শাহ 
হন্দুদের প্রতি অত্যন্ত পক্ষপাতী ছিলেন মনে করার মত কোন হেতু নেই । কারণ 
তাঁর হন্দাংদ্বেষী কার্যকলাপের যথেষ্ট নিদর্শন পাওয়া যায় (যেমন উীঁড়ষ্যার মন্দির 
ভাঙা আর হে'সেন শাহের পৃবব্ত সুলতান রুকন.দ্দান বারবক শাহেরও অনেক 
হিন্দ; সভাসদ ছিলেন বলে জানা যায়। স.তরাং ক্‌ত্তিবাস বার্ণত গৌড়ে*বর যে 
মুসলমান হতে পারেন না, তা বলা যায় না। এখানে আরও একটা কথা ভাববার 
আছে। কাঁত্তবাস গৌড়ে*বরের মাত্র আট নয জন সভাসদের নাম করেছেন, 
রাজার ডাহনে আছে পাণ জগতানন্দ | 
তাহার পাছে বস্যা আছেন ব্রাহ্মণ সুনন্দ || 
বামেতে কেদার খাঁ ডাহনে নারায়ণ । 
পাত্রোমন্রে বস্যা রাজা পাঁরহাসে মন ॥ 
গন্ধব্ব রায় বাঁস আছে গন্ধব্ব অবতার । 
রাজভাপ্হাজত 'তিহো গৌরব আপার ॥ 
তন পান্র দাণ্ডাইয়া আছে রাজপাশে । 
পান্রামত্রে বস্যা রাজা করে পরিহাসে ॥ 
ডাঁহনে কেদার রায় বামেতে তরণী (পাখান্তর--তরুণী )। 
সুন্দর শ্রীবৎস্য আদ ধর্মাধকারণী ॥ 
ম.কুন্দ রাজার পণ্ডিত প্রধান সন্দর । 
জগদানন্দ রায় মহাপান্রের কোঙর ॥ 
[িচ্তু “পণ্গোড় চাঁপয়া গৌড়েনবর রাজা ।”' স.তরাং তাঁর সভায় মাত্র আট নয়জন 
সভাসদ থাকতে পারেন না। ভারতচন্দ্র রাজা ক্চচন্দ্রের যে সব সভাসদের নাম 
করেছেন, তাঁদের সংখ্যা এর চেয়ে অনেক বোশ । অথচ কৃষ্ণচন্দ্র গৌড়ে*বর নন, 
জনৈক ভুস্বামী মাত্র । কাঁত্তবাস-বার্ণত গোৌড়ে*বরের সভায় আরও সভাসদ যে ছলেন, 
তাও পরের বর্ণনা থেকে বোঝা যায় । সুতরাং সহজেই উপলব্ধি করা যায় যে, 
কাঁত্তবাস গৌড়ে*বরের বহু সভাসদের মধ্যে বাছা বাছা মাত্র আট নয় জনের নাগ্র 
করেছেন । তান যাঁদের নাম করেন ন, তাঁদের মধ্যে হয়তো মুসলমানও অনেকে 
ছিলেন। ক্যান্তবাস হয়তো “যবন"দের নাম লেখা পহন্দ করেন নি। আর তান 


banglabooks.in 


৩৮ রামায়ণ 


যাঁদের নাম করেছেন, তাঁরা সকলেই যে হন্দ?, তা কে বলতে পারে? কেদার থান 
Qadar Khan হতে বাধা কী? 

দ্বিতীয় যুক্তি সম্বন্ধে বলা যায়, গণেশের সময়ে বাংলার রাজপ্রাসাদ নয়-মহলা ছল 
বলে আর কোন গোড়েশ্বরের সময় তা থাকবে না, এরকম ভাবা কোনমতেই চলে না । 
সব যুগেই রাজাদের প্রাসাদ নর্ম'ণে একটি বিশেষ রীতি অনুসৃত হয়ে থাকে, সুতরাং 
গণেশের প্রাসাদ যাঁদ নয়-মহলা হয়, তাহলে এ যুগের অন্যান্য গোঁড়েম্বরদের প্রাসাদও 
তা'ই হওয়া স্বাভাবিক । 

সুতরাং গণেশই যে কৃত্তিবাস-উল্লিখিত গৌড়ে*বর, একথা বলবার অন:কুলে যুক্তি 
আদৌ জোরালো নয় । আর এই গৌড়ে*বর যে হিন্দু, তারও কোন প্রমাণ নেই। 

* গণেশকে কীর্তবাসের সংবর্ধক বলে ধরার বিপক্ষে আর একটি প্রবল আপত্তি আছে। 
এখন সেটি উল্লেখ করছি । গণেশ পণ্দশ শতাব্দীর দ্বিতীয় দশকে কয়েক বছর অন্যের 
বেনামীতে রাজত্ব করেছিলেন বটে, কিন্তু নিজে সিংহাসনে আরোহণ করে লাক্ষাংভাবে 
রাজত্ব করেছিলেন দুই দফায় অল্প সময়ের জন্য--প্রথম দফায় ১৪১৫ খীম্টাব্দে কয়েক 
মাসের জন্য এবং দ্বিতীয় দফায় ১৪১৭-১৮ খীন্টাব্দে প্রায় দুই বছরের জন্য ; এই 
শেষ দফাতেই তান 'দন:জমর্দনদেব নামে মুদ্রা প্রকাশ করেছিলেন ( এ’ সম্বন্ধে 
বিস্তৃত আলোচনার জন্য আমার লেখা বাংলার ইতিহাসের দুশো বছর’, তৃতীয় 

ংস্করণ, চতুর্থ অধ্যায় দ্রম্টব্য )। কিন্তু কীত্তবাস যে ১৪১৭-১৮ খষ্টাব্দে জীবিত 
ছিলেন, তার কোন প্রমাণ স্বতন্ত্র কোন সত থেকে পাওয়া যায় না। 

আগেই দেখিয়েছি, কৃত্তবাসের সম্পকিতি পৌন্র সুষেণ পাঁণ্ডতের সময় থেকে 
1হসাব করে কৃত্তবাসকে ১৪৬০ থেকে ১৪৯০ খহন্টাব্দের মধ্যে পাওয়া যায়। 
কত্তবাস যে এই সময়ে বর্তমান ছিলেন এবং এই সময়ের এক গৌড়ে*বরের সভাষ. 
গিয়েছিলেন, তার প্রমাণ আমরা পেয়োছি। 

আত্মকাহনীতে কাঁত্তধাস গৌড়েবরের যে সমস্ত সভাসদের উল্লেখ করেছেন তাঁদের 
মধ্যে কেদার রায় ও নারায়ণের নাম পাওয়া যায় । পণ্চদশ শতাব্দীর তৃতীয় পার্দে এই 
দুই নামের দু'জন গৌড়রাজসভাসংশ্লিষ্ট লোক বর্তমান ছিলেন, তা আমরা অন্য 
প্রামাণিক সূত্র থেকে জানতে পেরোঁছ । 

[বখ্যাত মোঁথল স্মার্ত গ্রন্ছকার বর্তমান উপাধ্যায় তাঁর ‘দ'ডাঁববেক’ গ্রন্ছের উপক্রমে 
তাঁর পৃষ্ঠপোষক রাজা ভৈরবাসংহ সম্বন্ধে যা বলেছেন, তা মদ্রত গ্রন্থ ( Gaekwad’s 
Oriental series, LL নং গহ, প্‌ঃ ১) থেকে উদ্ধত করছি । 

যঃ শ্রীকসেনমপনীীতসমস্তসেন- 
মাত্মীয়সেনিকামবাত্মমতে নিযুধক্তে । 
গোড়ে*বরপ্রাতিশরাঁরমতিপ্রতাপঃ*% 
কেদারায়মবগচ্ছতি দারতুল্যম ॥ 


* এই ছব্রের “গৌড়েশ্বরপ্রাতশরারগাঁতপ্রতাপ*” মুদ্রিত গ্রন্হের পাঠ হলেও ব্যাকরণ 
খা |] 

ও ছন্দের দিক দিয়ে বিচার.করলে এটি অশ:দ্ধ বলে মনে হয়। সম্ভবতঃ মল পাঠ 
“গোড়েবরপ্রীতশরাীরমাতপ্রতাপং ॥ 


banglabooks.in 


ভূমিকা ৩৯ 


(যান শ্রীকুসেনকে অপনাঁত করে তাঁর সমস্ত সেনা নিজের সৈন্যবাহিনীতে নিযুক্ত 
করেছেন এবং গোঁড়েশ্বরের প্রাতশরীর কেদার রায়কে যান ম্দীলোকের মত দেখেন । ) 

এমন 'দণ্ডাঁববেক' কোন: সময়ে লেখা হয়োছিল দেখা যাক: । ৬মনোমোহন চক্রবতঁ 
লিখেছেন, “The Danda-vivreka and the Smrti-tattvamrta are productions 
of a somewhat mature age.” গ্রন্থকার বর্ধমান সদ্বন্ধে তান লিখেছেন, “In the 
final colophon of the Danda-viveka he is called Dharmma-dhikaranika 
or Judge and of the Smrtitattvamrta he is called Mabha-dharmma- 
dhikari 01017 judge.” (J.A.S.B.,1915,D,403) সুতরাং যে সময়ে 
বর্ধমান ধর্মাধকরাঁণকের পদে আঁধাণ্ঠত ছিলেন, সেই সময়েই দণ্ডাঁববেক রাচত 
হয়োছল ৷ ঠিক এই সময়ে বর্ধমানের আজ্ঞায় লেখানো একটি যজন্বেদটীকার পাঁথ 
পাওয়া গেছে । প্যাথাঁটর প্াৎ্পকা আঁবকল উদ্ধৃত করছি । 

“লসং ৩৭২ আষাঢ় বাঁদ দ্বাদশী চন্দ্রে রত্রপুরনগরে ধর্মাধকরাঁণক মহামহোপাধ্যায় 
শ্রীবর্ধ মানমহাশয়ানামাজ্জয়ালাখতাঁমদং সত্বরপাঁণনাশ্রীগোঁণ্ডশর্মণোত” (3. 8.০. 
R. 9.১ 1928, 7. 311 )1” 

লসং ৩৭২, ১৪৫১ থেকে ১৫০১ খ্রীষ্টাব্দের মধ্যে পড়বে, কারণ, লসংএর সঙ্গে 
শ্রীষ্টাব্দের ব্যবধান ১০৭৯ বছর থেকে সুর; করে ১১২৯ বছর পর্যন্ত হতে পারে 
( মতপ্রণীত ‘বাংলা সাঁহত্যের প্রাচীন কাঁবদের পাঁরচয় ও সময়", তৃতীয় অধ্যায় দ্ুষ্টব্য) । 
সুতরাং দণ্ডাঁববেক যে পণ্দশ শতাব্দীর শেষার্ধে রাঁচত হয়েছিল, তাতে কোন সন্দেহ 
নেই । 

ভৈরবাঁসংহের রাজত্বকাল থেকেও দণ্ডাববেকের রচনাকাল নির্ধারণ করা যায়। 
ভৈরবাঁসংহের পিতা নরাঁসংহের একাঁট শিলালাঁপর তাঁরখ “শরাম্বমদনঃ” ( ১৩৭৫ } 
শকাব্দ বা ১৪৫০ প্রীন্টাব্দ ( J. 9. 0. 17২. 9১ 1934, pp. 15-19 )। ভৈরবাঁসংহ স্বয়ং 
১৪৭3 খ্রীণ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন; কারণ তাঁর কতকগুলি মুদ্রা পাওয়া 
গিয়েছে, যেগখীলতে স্পষ্টই লেখা আছে যে ভৈরবাঁসংহের রাজত্বের ষোড়শ বর্ষে ও 
১৪১১ শকাব্দে সেগীল উৎকীর্ণ হয়েছিল । সুতরাং ভৈরবাঁসংহ পঞ্চদশ শতাব্দীর 
তৃতীয় পাদের শেষাংশ ও চতুর্থ পাদের প্রথমাংশে রাজত্ব করেছিলেন বলা যায় । অতএব 
'দপ্ডীববেক'-ও এ সময়েরই রচনা । 


'দণ্ডাববেকে'র পূর্বোদ্ধৃত শ্লোকাঁটর প্রথম ছন্রে জনৈক ‘শ্রীকুসেন’-এর নাম আছে ; 
বলা বাহুল্য এখানে 'লাঁপকরপ্রমাদ আছে। প্রঙ্ত নাম সম্ভবত শ্রীহুসেন' । 
৬দীনেশচচ্দ্ ভট্টাচার্য আমায় বলোছলেন একি পীথতে 'শ্রীহুসেন’ পাঠই পাওয়া 
গগয়েছে। পাঁণ্ডত রমানাথ ঝা-ও তাই বলেন । এই 'শ্রীহুসেন’ নিশ্চয়ই জৌনপুরের 
সুলতান হসেন শাহ শঙ্কা, যানি ১৪৫৮ গ্রঙ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, ১৪৭৯ 
প্রষ্টাব্দে বাহুলোল লোদীর সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে রাজ্য হারান এবং বাংলার 
সুলতানের আশ্রয়ে বাক জীবন আঁতবাঁহত করেন । অতএব বইটি ১9৫৮ খ্রীষ্টাব্দের 
পরে লেখা সন্দেহ নেই ৷ দণ্ডাঁববেকে ‘শ্রীহুসেন’ লেখা থাকাতে বোঝা যায় যে হুসেন 
ওঁ সময় জশীবত 'ছিলেন। 

যাই হোক-, দশ্ডাঁববেক যে পঞ্দশ শতাব্দীর তৃতীয় পাদের শেষে বা চতুর্থ পাদের 


banglabooks.in 


80 রামায়ণ 


প্রথমে রচিত হয়েছিল, তাতে সংশয়ের অবকাশ নেই । এ সময়ে গৌড়েন্বরের কেদার 
রায় নামে একজন ০67০০ ছিলেন, যাঁর উপাধি ছিল প্রাতশরশীর' । মনোমোহন 
চক্রবর্তী “প্রাতিশরীর'-এর অর্থ করোছলেন পপ্রাতানাধ (]. A ৪ 8.১ 1915, 0. 417 
দুষ্টব্য )। এই অথ“ যে ঠিক তাতে কোন সন্দেহ নেই । 

[ঠিক একই সময়ে গৌড়রাজসভার সঙ্গে সথশ্লষ্ট এক 'নারায়ণ’-এর সন্ধান পাওয়া 
যাচ্ছে। সেন আমল থেকে সর করে হোসেন শাহী আমল পর্যন্ত গোড়ে*বরের 
{চাঁবৎসকরা ‘অন্তরঙ্গ’ উপাধিতে পাঁরচিত হতেন ম.সলমান আমলের কয়েকজন 
“অন্তরঙ্গের নাম আমরা জানি । শিবদাস সেনের পিতা অনন্ত সেন বারবক শাহের 
“অন্তরঙ্গ ছিলেন । চৈতন্যদেবেব পরিকর শ্রীথণ্ডের মকুন্দ ছিলেন হোসেন শাহের 
‘অন্তরঙ্গ’ ৷ মুকুন্দের পিতার নাম নারায়ণ দাস সংক্ষেপে নারায়ণ । এই নারায়ণও 
গোৌড়ে'বরের “অন্তরঙ্গ” ছিলেন । ভরত মাল্লকের চিন্দ্রপ্রভা'তে নারায়ণদাস সম্বন্ধে 
লেখা আছে, 

“নারায়ণো যোহভূৎ সোহজরঙ্গঃ কবীম্বরঃ ৷” (পৃঃ ৩৪$ ) এবং 

অথাসা নারায়ণদাসকস্য 

খানান্তরত্গস্য সুতাস্তয়োহমী 

ম.কুন্দদাসঃ সুকতৈকবাস: 

সরাজবদ্যঃ সম.জনাভিলাযঃ 1৮ (পৃঃ ৩৫০) 
চূড়াম্ণদাসের লেখা চৈতন্যচারতগ্ু্হ 'গৌরাঙ্গাঁবজ্ঞয়ে” (রচনাকাল ষোড়শ শতাব্দী ) 
এই উীন্তুর সমর্থন পাচ্ছি । “গৌরাঙ্গাবজয়ে? । মদত প্রন্হ, পৃঃ ৮৬) এক জায়গায় 
নারায়ণদাসের পত্র ম.কুন্দকে দিয়ে বলানো হয়েছে, “রাজবৈদ্য নারায়ণদাস মোর বাপ ।” 
এই নারায়ণদাসই 'রাজবল্লভ দুব্যগৃণ' নামে বিখ্যাত আয়ুবেদগ্রন্থ রচনা করোছিলেন। 
গ্রন্থের ‘রাজবল্পভ’ নাম থেকেও বোঝা যায় যে গ্রন্থবারের সঙ্গে রাজার সম্পর্ক ছিল । 
এদীনেশচন্দ্র ভট্টাচার্য আমায় বলোছলেন যে 'রাজবল্লভে'র একটি পথতে তান 
নারায়ণদাসের ‘অন্তরঙ্গ উপাধি দেখেছিলেন । 

কোন: সময়ে নারায়ণদাস গোৌড়েশবরের চিবৎগক ছিলেন; তা এবার ঠিক করতে হবে। 
“চেতন্যচরিতাম্‌তে” দেখতে পাই, গৌড়ীয় ভন্তেরা যেবার প্রথম নীলাচলে রথধান্নার 
সময়ে 'চৈতন্যদেবকে' দেখতে যান (আনুমানিক ১৫১৩ খ্রীষ্টাব্দ ), সেই সময় শ্রীচতন্য 
মুকুন্দের সঙ্গে তাঁর পুত্র রঘুনন্দনের সম্বন্ধে আলাপ করেছেন (মধ্যলীলা, ১৫শ 
পারচ্ছেদ দ্রষ্টব্য )। এই আলাপ থেকে বোঝা যায়, রঘুনন্দনের বয়স এ সময় ১৮।১৯ 
বছরের কম হতে পারে না। অতএব মুকুন্দ তখন প্রৌটুবয়স্ক । সুতরাং তাঁর পিতা 
নারায়ণদাসের কর্মজীবন স্বাভাবকভাবে পঞ্চদশ শতাব্দীর তৃতীয় পাদের শেষাংশে ও 
চতুর্থ পাদে পড়বে । “গৌরপদতরঙ্গিণ'তে সৎকাঁলত রঘুনন্দনের শিষ্য রায়শেখরের 
ভাঁণতাষুন্ত একট পদে নারায়ণদাসের কাঁনষ্ঠ পুত্র নরহরি সম্বন্ধে বলা হয়েছে, 

গৌরাঙ্গ জন্মের আগে বিবিধ রাগিণ রাগে 
ব্রজরস করিলেন গান । 

৯৪৮৬ খ্রীন্টাব্দে চৈতন্যের জন্ম হয় । এ সময়ের আগেই যাঁদ নারায়ণদাসের কানষ্ঠ 
পাত্র ব্রজরস' গান করে থাকেন তাহলে নারায়ণদাসের বয়স এ সময় ৫০ বছরের কম 


৯) 


banglabooks.in 


ভূমিকা ৪১ 
হয়না। অতএব নারায়ণদাস যে পণ্দশ শতাব্দীর তৃতীয় পাদে অথবা চতুর্থ পাদে 
গৌড়ে*বরের “অন্তরঙ্গ” বা রাজবৈদ্য ছিলেন তাতে কোন সন্দেহ নেই । অতএব তিনি 
'দণ্ডাঁববেকে' উল্লিখিত কেদার রায়ের সমসামায়ক । 

আত্মকাহনীতে কাঁত্তবাস রাজসভাসদ গন্ধ রায়ের নাম করেছেন। পঞ্চদশ 
শতাব্দীর শেষার্ধে গৌড়রাজসভার সঙ্গে সধাশ্রন্ট অনুরৃপ নামের একজন লোকের 
সন্ধানও পাওয়া গিয়েছে । কায়চ্ছদের কুলপঞ্জীতে গোপীনাথ বসু নামে একজন কায়স্থ 
সমাজপতির নাম পাওয়া যায় । “গোপীনাথ বস; সুলতানগণের প্রিয়কার্ধযসাধন কাঁরয়া 
রাজস্ব বিভাগের শ্রেষ্ঠ মান্তিত্ব লাভ করেন । তিনি প:রম্দর খাঁ উপাধি এবং তাহার 
জ্যেষ্ঠ সহোদর গোবিন্দ বসু ধনাধ্যক্ষ হইয়া গন্ধবর্ব খাঁ উপাধিতে দুষিত হন।” এই 
কুলপঞ্জীগুলি থেকে জানা যায়, পুরন্দর খাঁ ও গন্ধর্ব খাঁ শ্রীকৃষ্ণীবজয়রচাঁয়তা মালাধর 
বস;র জ্ঞাতিভ্রাতা ছিলেন। মালাধর বসু ১৪৭৩ খ্রীষ্টাব্দে শ্রীকফাঁবজয় রচনা সুরু 
করেন এবং ১৪৮০ শ্রীষ্টাব্দে শেষ করেন । সুতরাং এ'রা দুজনেও এ সময়ে বর্তমান 
[ছিলেন বলে মনে করা যায়। এনগেন্দ্রনাথ বসুর উীন্ত থেকেও এই মত সমাথত হয় । 
[তাঁন লিখেছেন, “পুরন্দর খাঁর অভ্যুদয় সম্বন্ধে সাধারণের বিশ্বাস যে স.লতান হোসেন 
শাহের সময় তান গৌড়েনবরের রাজস্ব মন্ত্রী ছিলেন । কিন্তু প্রাচীন কুলগ্রন্থ আলোচনা 
করিলে জানা যায়, সুলতান হোসেন শাহের পূর্বে তিনি কায়স্থ সমাজপাঁত ছিলেন 
এবং গোড়ের দরবারে লেখাপড়ার কর্তা বা সান্ধাবগ্রাহক ছিলেন ।” পুর্দর খাঁ ও 
গান্ধর্ব খাঁর সময় এমন ক আঁন্তত্ব পর্যন্ত 'বতকেরি বিষয়, কারণ কুলজীগ্রন্থগদীলকে 
নাতপ্রামাণক বলেই গণ্য করা হয়। কিন্তু একথা ভুললে চলবে না যে, কুলজী গ্রুন্থ- 
গহীলর উন্তি অনুসারে যে সময়ে “গৌড়েম্বরের ধনাধ্যক্ষ গন্ধর্ব খাঁ”কে পাওয়া যাচ্ছে, 
ঠিক সেই সময়েই প্রামাণ্য সূত্র থেকে বেদার রায় ও নারায়ণ নামে গৌঁড়ে*বরের আর 
দুজন ০1০০-এর নাম পাওয়া যাচ্ছে এবং কাত্তবাসের আত্মকাহনীতেও রাজার 
সভাসদদের তালিকায় “গন্ধর্ব রায়'-এর নাম পাওয়া যাচ্ছে । অতএব এক্ষেত্রে কুলজী- 
গ্রন্থগুলির কথা সত্য বলেই বিদ্বাস হয়। কাঁত্তবাস যাঁকে গন্ধর্ব রায় বণ্ছেন, 
কুলজীকাররা তাঁকেই 'গন্ধর্ব খান’ বলেছেন, এরকম অন;মান অযৌন্তক হয় না। 
বসন্তরঞ্জন রায় সম্ভবত কোন কুলজীগ্রন্হে 'গম্ধর্ব রায়’ নামই দেখেছিলেন, কারণ 
[তানি “গোপাীনাথ বসুর ভ্রাতা গন্ধর্ব রায়” লিখোছিলেন ( সা. প. প., ১৩৪০, পৃ 
১১১)। কৃত্তিবাসের আত্মকাহনীর গন্ধব রায়ের সঙ্গে এই গন্ধ খান বা গন্ধব* 
রায়* যদ আঁভন্ন হন, তাহলে ক্যত্তবাসের জীবৎকাল পঞ্চদশ শতাব্দীর শেষাধে'ই হয় । 


*ডঃ সুকুমার সেনের মতে কুত্বনের ‘ম্‌গাবতী’র (রচনাকাল ৯০৯ হিজরী বা ১৫০৩ 
খ্রীঃ) একাঁট চরণ “রায় অহ লউ গংদুয় রহহ+” ( পাঠান্তর রায় জহাঁ লহ; গন্ধর্প 
অহঙঈ”” ) থেকে বাংলার সুলতান হোসেন শাহের সভায় এক গন্ধর্ব রায়ের অবস্থানের 
প্রমাণ মেলে। কিন্তু চরণাটর আসল অর্থ --গন্ধর্বে'রা যেখানে আছে, ততদ্‌র পর্যন্ত 
রাজার গত” । এই হোসেন শাহও বাংলার সুলতান নন--জোৌনপহরের সুলতান হোসেন 


শাহ শক (আমার লেখা "বাংলার ইতিহাসের দু’শো বছর, ৩য় সং, ৮ম অধ্যায়, গং 
236-240 দঃ) | 


banglabooks.in 


6২ রামায়ণ 


সুতরাং আমরা এখন ক:ত্তবাসের আবর্ভাবকাল সম্বন্ধে চরম সিদ্ধান্তে পেৌোছোতে 
পাঁর। তান যে পণ্দদশ শতাব্দীর শেষার্ধে বর্তমান ছিলেন, সে বিষয়ে আর সন্দেহের 
অবকাশ নেই। | 

কেদার রায়, নারায়ণ ও গণ্ধর্ব রায় এই তিনজন ১৪৬০ থেকে ১৪৯০ প্রাম্টাব্দের 
মধ্যে কোন এক সময় একই সঙ্গে গৌড়রাজসভার সঙ্গে সম্পার্ক'ত ছিলেন. তাতে 
সন্দেহের অবকাশ অল্প । গণ্ধর্ব রায়কে যাঁদ বাদও দেওয়া যায়, তা’ হলেও কেদার 
রায় ও নারায়ণ যে এ সময়েই গৌড়রাজসভার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাতে সন্দেহ 
থাকে না। স.তরাং আমরা নিশ্চিতভাবে 'সদ্ধান্ত করতে পার যে কৃত্তিবাস এ সময়েই 
গৌড়ে*বরসভায় 'গিয়োছলেন । 

এখন প্রশ্ন হচ্ছে, এই গোঁড়েশবরের নাম কী? এবার আমরা এ সম্বন্ধে বিশদভাবে 
আলোচনা করব । 

১১৯৫৯ সালের জানুষারা মাসে প্রকাশিত Bihar through the Ages গ্রচ্হের 
০১৪ পৃন্ঠায় লেখা আছে “According to Mulla Taqia--....... Rukn-ud-din 
Barbak Shah (1459-74) had regained parts of Tirhut in 1470. Barbak 
Shah revived the previous arrangement of the famous llyas Shah, and 
split the region into two. He joined one portion to Bengal with 
Hajipur as its centre and appointed a Naib (Deputy), Kedar Rai, to 
collect tribute.’" Bihar through the Ages গ্রন্হের এই অণশের লেখক সৈয়দ 
হাসান আসকার। মনুল্লা তাঁকয়া কে, সে কথা আসকাঁর সাহেবের লেখা থেকে 
উদ্ধৃত করাছ, 

‘Mulla Taqyya,a courtier of Akbar and Jahangir...” (Bengal, 
Past and Present, 1948, p 48). 

41011919019, was an important personality who has been men- 
tioned by Jahangir in his Memoirs and also by sixteenth-century 
writers like Nizam-ud-din and Badauni. In the preface to his Bayaz 
(Miscellaneous collections) Mulla Taqia says that he travelled from 
Jaunpur to Bihar and Bengal, utilized the books in the library of 
Junnatabad, Gaur, and also consulted the documents of 11902 Khan, 
son of Hashim Khan Nishapuri, who had received a 19017 in Bihar. 
(Bihar through the Ages, p. 383). 

মল্লা তাঁকয়ার বয়াজের নিহতের অর্থাৎ 'মাঁথলার ইতিহাস সংক্রান্ত অংশটি পাটনার 
উদ পান্নকা ‘মাসর’-এ প্রকাঁশত হয়োছল--১৯৪৯ সালের মে-জুন মাসের সংখ্যায় ॥ 
এট প্রকাশ করেছিলেন মৌলভী মুহচ্মদ হীলয়াস রহমান ৷ ‘মাঁসর'-এ প্রকাশিত 
মূল্লা তাঁকয়ার বয়াজের রুকন;দ্দীন বারবক শাহ সংক্রান্ত অংশটির আক্ষরিক অনুবাদ 
নাচে দেওয়া হল। ( গরাসয়াটক সোসাইটির 'িশোরীমোহন মৈত্র এই অন-বাদ 
করোছলেন ৷ ) ; 

“Previously, Sultan Firoz Shah Tughlaq had brought Sultan 


banglabooks.in 


ভ্‌ঁমকা ৪৩ 


91181508001) Haji [11583 under his dominition and had annexed 
the territory of Tirhut in his possession, which later on became 
the part of the Sharqi Kingdom. But after 121 years, i.e., in the 
year 875, Rukn-ud-din Barbak Shah, the Sultan of Bengal, having 
collected Afghans in his army, which were more than locusts in 
number, invaded the territory of Tirhut, which was in the possession 
of Sultan Hussian Shah Sharqi. And after a lot of warfare, he 
became perfectly victorious and directly came into possession of the 
fort of Hajipur and its suburbs, as much as formed part of the domi- 
nion of Haji fllyas. With this, he extended to the north as far as 
the river Budi Gandak, which was in the hands of 29171111061 of-Tirhut, 
where he appointed Kedar Rai as his Naib (Deputy) for the realisa- 
tion of royal revenues and protection of frontiers. The son of the 
zeminder, Bharat Singh by name, ejected the above-mentioned Rai, 
through his extreme folly and force, and became supreme there. As 
Soon as Sultan Barbak Shah heard this news, he hastened to give 
punishment to the zeminder. But the Raja showed his submission 
and gave assurance of his loyalty to the king.” 

মুলা তাঁকয়ার লেখা এই বিবরণী নিশ্চয়ই সত্য, কারণ বর্ধমান উপাধ্যায়ের 
“ণ্ডাববেকে'র উান্তর সত্গে এর মিল আছে এবং রুকন:ুদ্দ'ন বারবক শাহের রাজত্ব- 
কালের একটি বছর ৮৭৫ 'হজরা এর মধ্যে সঠিকভাবে ডীল্লাখত হয়েছে । সুতরাং 
কেদার রায় রুকন,দ্দীন বারবক শাহেরই ০০০ ছলেন এবং ৮৭৫ হিজরা বা ১৪৭০ 
ধীঞ্টাব্দে ন্রহতে (মাঁথলায়) বারবক শাহের নায়েব 'নষস্ত হয়োৌছলেন ( মুল্লা তাঁকয়ার 
[বিবরণীতে উীল্লাখত “ভরতাসিংহ” সম্ভবত ভৈরবাঁসংহের নামেরই বিকৃত রূপ । ) 
কেদার রায় অন্য গোঁড়ে*বরের অধীনে কাজ করোছিলেন বলে জানা যায় না । অতএব 
কৃত্তিবাস যে গৌড়ে*বরের সভায় গিয়েছিলেন, তিনি নিশ্চয়ই রুকনহদ্দীন বারবক শাহ । 

বারবক শাহ 'বদ্যা ও সাহত্যের একজন 'বখ্যাত পন্তপোষক ছিলেন । শ্রীকষ্ণ- 
বজয়-রচাঁয়তা মালাধর বস? তাঁর পৃজ্ঞপোষণ লাভ করেছিলেন । রায়মুকুট বৃহস্পাত 
মশ্রের (যান প্রথম জীবনে সুলতান জলাল.দ্দীন ম.হদ্মদ শাহ ও তাঁর সেনাপাত রায় 
রাজ্যধরের পঞ্ঠপোষণ পেয়োছিলেন ) শেষ জীবনের পৃন্ঠপোষক তিনিই । সম্ভবত 
বাসুদেব সার্বভৌমের {পতা নরহাঁর 'বিশারদও তাঁর পঞ্ঠপোষণ লাভ করেছিলেন। 
সুতরাং তাঁর পক্ষে কাব কাঁত্তবাসকে সংবার্ধত করা একান্ত স্বাভাবিক ৷ বারবক 
শাহ নিজে যেমন, তেমনি তাঁর অমাতোরাও (যেমন শুভরাজ খান, 'ঁবশ্বাস রায় 
প্রভাত ) বিদ্যা ও সাহত্যের পঙ্ঠপোষক ছিলেন । 

আর একাঁট বিষয় দেখতে হবে। সুষেণ পাণ্ডত ১৬১৬ খ্রীষ্টাব্দে জীবিত ছিলেন। 
প্রচাঁলত হিসাব অন_্যায়ী তাঁর সময় থেকে ৫০ বছর বাদ দিলে তাঁর 'পিতামহ্স্থানীয় 
কাঁত্তবাসকে ১৪১৬: খ্রীষ্টাব্দে জীবিত পাওয়া যায়। এ বছরাটি বারবক শাহের রাজত্ব- 
কালের অন্তর্গত । 


banglabooks.in 


88 ন্নামাম়নণ 


মুকুন্দের পিতা নারায়ণ নারবক শাহের “অন্তরঙ্গ বা চিকিৎসক হতে পারেন কি 
না, তা বিবেচ্য । হোসেন শাহের সেনাপতি ও লস্কর পরাগল খানের পিতা রাঁপ্ত খান 
বারবক শাহের কর্মচারী ছিলেন । সুতরাং হোসেন শাহের চিকিৎসক মুকুন্দের পিতা 
নারায়ণ সময়ের হিসাবে স্বাভাঁবকভাবেই বারবক শাহের চিকিৎসক হতে পারেন । 
অবশ্য বারবক শাহের অনন্ত সেন নামে আর এক জন “অন্তরঙ্গ” ছিলেন বলে 
প্রামাণকভাবে জানা যায়। কিন্তু বারবক শাহের মত একজন প্রবলপ্রতাপাঁদ্বিত 
গৌড়েন্বরের দৃজন “অন্তরঙ্গ” বা খাস চাকৎসক থাকা মোটেই অসম্ভব নয় । তাছাড়া 
প্রথমে একজন এবং পরে আর একজন এ পদে নিযুক্ত হতে পারেন । কান্তবাসের 
আত্মকাণহনীতে নারায়ণের নাম আছে, অনন্ত সেনের নাম নেই । বোধ হয় এর কারণ, 
নারায়ণ এ সময়ে থারবক শাহের চাকৎসক ছিলেন, অনন্ত সেন ছিলেন না। 


আগেই বলা হয়েছে, কৃত্তিবাসের আত্মকাহনঁতে উল্লিখিত গোঁড়ে*বরের সভাসদ 
গন্ধর্ব রায় ও কুলগ্রন্হে উল্লিখিত “গোড়েশ্বরের ধনাধ্যক্ষ” গন্ধর্ব খান সম্ভবত আঁভন্ন। 
কুলগ্রন্ছ অনুসারে গন্ধর্ব খান মালাধর বসংর জ্ঞাতিভ্রাতা ছিলেন ৷ মালাধর বস: যখন 
সুলতান বারবক শাহের কাছে প্‌ষণ্ঠপোষণ লাভ করেছিলেন, তখন তাঁর জ্ঞাতিন্রাতার 
পক্ষে বারবক শাহের সরকারে কাজ করাই স্বাভাবিক । 


যাহোক, মল্লা তাঁকয়ার পূর্বোদ্ধূত বিবরণ আবচ্কৃত হবার পরে এবং উপরে 
বাঁণত বিষয়গণল মিলিয়ে দেখার পরে? কৃত্তিবাস যে গোঁড়েশ্বর রুকনংদ্দীন বারবক 
শাহের সভায় বগয়েছিলেন, তাতে কোন সন্দেহ থাকে না। 

আরও দহ”ট বব থেকে মনে হয়-ক্যাত্তবাস রুকনযদ্দীন বারবক শাহের কাছে 
সংবর্ধনা পেয়েছিলেন । 

(ক। ইব্রাহম কায়ূম ফারুকী নামে বারবক শাহের সমসাময়িক জনৈক পাঁণ্ডত 
‘শ্রফ নামা’ নামে একাঁট ফাসঁ ভাষার শব্দকোষ রচনা করোঁছলেন। এই গ্রন্ছে তিনি 
বারবক শাহের এই প্রশান্ত রচনা করেছেন, 

“আবুল-মহজাফফর বারবক শাহ শাহ-ই-আলম | পাাথবীপাঁত ) হোন: এবং [তান 
তাই। জমাঁশদের রাজ্য তাঁর অধানে থাকুক এবং তা’ আছে ।* যান প্রার্থাকে বহ; 
ঘোড়া দিয়েছেন । যারা পায়ে হেটে যায়, তারা হাজার হাজার ঘোড়া দানস্বরপ 
পেয়েছে । এই মহান আবুল মুজাফফর, ইান অন:গ্রহের সাগর, যাঁর সবচেয়ে সামান্য 
ও সাধারণ উপহার একটি ঘোড়া ” 

এর থেকে বোঝা যায়, বারবক শাহ ঘোড়া দান করতে খুব ভালবাসতেন । এর 
সমর্থন পাওয়া যায় বারবক শাহের পৃজ্ঞপোিত 1হন্দু পাঁণ্ডত বহস্পাঁত গিশ্রের উান্ত 
থেকে । বৃহস্পাতি মিশ্র তরি 'পদচীন্দ্রকা'য় লিখেছেন যে তিনি নহপের (বারবক শাহ ) 
কাছ থেকে ঘোড়া উপহার পেয়োছিলেন 'রায়ম;কুট’ উপাধি লাভের সময়, 


যঃ প্রাপ্য দ্বিদোপাঁবন্টকনকয়্ানৈরবিন্দপা- 
চ্ছত্রেতৈস্তুরগৈশ্চ রায়মুকুটা ভিখ্যামাভখ্যাবতীম ॥ 


কৃত্তিবাসের আত্মকাহিনী থেকে জানা যায়, তাঁর সমসামাঁয়ক গোৌঁড়েবর তাঁর পিতৃব্য 
{নশাপাঁতকে ঘোড়া উপহার দিয়েছিলেন, 


banglabooks.in 


ভূমিকা 86 


রাজা গোড়েশ্বর দল প্রসাদ ঘোড়া । 
পান্রমন্র সকলে দলেন খাসা জোড়া ॥ 

এর থেকেও মনে হয়--কৃত্তিবাসের সমসামাঁয়ক এই গোড়েশ্বর রুকন:ুদ্দীন বারবক 
শাহ ভর আর কেউ নন ।* 

(খ) আগে আমরা বলেছি যে, কৃত্তবাসের আত্মকাহনশতে উাল্লাখত গৌড়েনবরের 
সভাসদ কেদার খাঁ হন্দ; না হয়ে মুসলমান হতে পারেন এবং কেদার খাঁ Qadar 
Khan হতে পারেন ৷ বারবক শাহের সমসামাঁয়ক এক রাজপ,র,ষ Qadar Khan-এর 
সন্ধান আমরা পেয়োছ; এর নাম বারবক শাহের পতা নাসিরুদ্দীন মাহ-মুদ শাহের 
কওয়ারজোরে প্রাপ্ত ৮৬৩ 'ঁহজরার এক শিলালীপতে পাওয়া যায় Dani, 
Bibliography of the Muslim Inscriptions of Bengal, pp. 136-137 J} । এই 
Qadar khan কাত্তবাস-উল্লাখিত “কেদার খাঁ” হতে পারেন । 

অতএব ক্‌ত্তবাস যে রুকনহদ্দীন বারবক শাহের সমসামায়ক ছলেন ও তাঁর কাছে 
সংবর্ধনা পেয়োছলেন, তাতে সন্দেহের অবকাশ বিশেষ নেই । রূ;কনহদ্দীন বারবক শাহ 
১৪৫৫ থেকে ১৪৫৯ খ্রীঃ পর্যন্ত তার পিতা নাসরদ্দীন মাহমুদ শাহের সঙ্গে যুক্তভাবে 
রাজত্ব করেন, ১3৫৯ থেকে ১৪৭৪ খ্রীঃ পর্যন্ত এককভাবে রাজত্ব করেন এবং ১৪৭4 থেকে 
১৪৭৬ প্রাঃ পর্যন্ত তাঁর পাত্র শামসুদ্দীন যূসুফ শাহের সঙ্গে য.ন্তভাবে রাজত্ব করেন। 
সুতরাং ১৪৫৯ থেকে ১৪৭৬ ধ্ীষ্টাব্দের মধ্যে কোন এক সময়ে কাঁত্তবাস বারবক শ হের 
সভায় গিয়োছলেন । 

দীর্ঘকাল ধরে কৃত্তবাসের আবির্ভাবকাল নিয়ে যে বাদানুবাদ চলছে, তা কবে শেষ 
হবে জানি না। তবে ভাবাবেগের দ্বারা চালিত না হয়ে শুক তথে,র উপর 'নিভ'র করে 
কাঁত্তবাসের আঁবভবকাল সম্বন্ধে একটা মীমাংসা করার চেষ্টা আমরা করলাম । 
কতদূর সফল হলাম, তা সুধাঁগণ বাচার করবেন । 

ইাঁতপূর্বে প্রাচীন বাংলা সাহত্যের কালক্রমে গ্রন্থে (১৯৫৮) আম দেখাবার 
চেষ্টা কার ষে কীত্তবাস ১৪৬০ থেকে ১৪৯০ খ্রান্টাব্দের মধ্যে বর্তমান ছিলেন । এর 
পর 'কাঁত্তবাস-ারচয়' বইয়ে (১৯৬৯ ) নবাবিৎকৃত তথ্য ও প্রমাণের সাহাষে। দেখাবার 
চেণ্টা কার যে, ক্‌ত্তিবাস বুকনুদ্দীন বারবক শাহের কাছে সংবর্ধনা পেয়েছিলেন । 
তারপর “বাংলা সাহত্যের প্রাচীন কাঁবদের পাঁরচয় ও সময়” (১১৭৩) ও বাংলার 


ডঃ হবীব-ল্লাহ এক চিঠিতে আমাকে লিখেছেন যে ঘোড়া দেওয়া যদ বারবক 
শাহের রোগাঁবশেষ হয়, তা হ’লে কত্তিবাসকেও তান ঘোড়া 'দিলেন না কেন? তাঁর 
প্রশ্নের উত্তর কাঁন্তবাসের আতম়কাহনীর মধ্যেই রয়েছে ; আতমকাহিনীতে লেখা আছে 
যে ক্াত্তবাসকে চন্দনচ্চিত ক'রে পাটের পাছড়া দেওয়ার পরে “রাজা গৌড়েশবর বলে 
কিবা দিব দান ৷’ কত্তিবাস তখন দান গ্রহণ করতে অস্বীকার হয়ে “লেন, “কার বিছ; 
নাঞ লই কাঁর পাঁরহার ।” ক্যাঁত্ববাস যখন রাজার কাছে কোন দান নেনান, তখন 
তাঁর কাছ থেকে তাঁর ঘোড়া পাবার কোন প্রশ্ন ওঠে না। তান রাজার কাছ থেকে 
যৎসামান্য মুল্যের পাটের পাছড়া নিয়োছলেন ; কিন্তু “পাটের পাছড়া”' দান নয়, 
সম্মান-অভিজ্ঞান, কঠাত্তবাসের কাঁবত্বের স্বীক্যতর প্রতীক । 


banglabooks.in 


6৬ রামায়ণ 


ইতিহাসের দ:’শো বছর’ বইয়েও ( ১ম সংস্করণ ১৯৬২, ২য় সংস্করণ ১৯৬৬, ৩য় 
সংস্করণ ১৯৮০ ) আম এই সিদ্ধ ন্তের পুনর,ন্তি কার । 

বহু গবেষকই কাঁন্তবাসের আঁবভণবকাল সম্বন্ধে আমার সদ্ধান্ককে সম্পূর্ণ বা 
আধাঁণকভাবে গ্রহণ করেছেন । এদের মধ্যে ডক্টর শ্্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর রমেশচন্দর 
মজুমদার, ড্র আহমদ শরীফ, ডক্টর ভূদেব চোৌধুরী--এদের নাম বিশেষভাবে 
উল্লেখযোগ্য । 

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ১৩৬৮ বঙ্গাব্দের বৈশাখ মাসের 'প্রবাসী'তে (পৃঃ ৬২- 
৬৫) ও ১৯৬১ গ্রীন্টাব্দের পাকিণ্তান দিবস সংখ্যা “মাহে নও"তে দু টি প্রবন্ধ লিখে 
( প্রবন্ধ দশট আসলে একই ) আমার মতের বিচার করেন ও এই মত ব্যন্ত করেন যে-- 
বারবক “শাহ নয়, জলাল:দ্দান মুহদ্মদদ শাহ (রাজা গণেশের পাত্র) কাত্তবাসকে 
সংবার্ধত করেছিলেন । আমি ১৯৬৩ বঙ্গাব্দের চৈত্র মাসের প্রবাসী'তে (পৃঃ ৭৭৪- 
৭৭৭) ও ‘বাংলার হীতহাসের দ:ু’শো বছর’-এর ১ম সংস্করণে ( পৃঃ ৩৫৭-৩৬৩ ) 
ডঃ শহগদূল।হর বিচারের উত্তর দিই এবং দেখাই যে, ডঃ শহ'দ-ল্লাহ্‌ যে সমস্ত “তথ্যের”? 
উপর নির্ভর করে জলালহদ্দীন মুহম্মদ শাহকে ক-ত্তিবাসের সংবর্ধক বলে সাব্যস্ত 
করেছেন, সেই “তথ্য”গঠীল পর্যাপ্ত বা নির্ভুল নয়। 

এ ছাড়া, ১৩৬৭ বঙ্গাব্দের কা্তক মাসের ‘ভারতবর্ষে (পৃঃ ৬৯৪-৬৯৮ ) অধ্যাপক 
প্রমোদকুমার ভট্টাচার্য “কাব কাঁত্ববাসের কাল” নামে এক প্রবন্ধে আমার কাঁত্ববাস 
সংক্রান্ত সিদ্ধান্তের প্রাতবাদ করেন । তান প্রধানত কুলজীগ্রন্হের ডীন্তর উপর নির্ভ'র 
করে ক্ণাত্তবাসের সময় সম্বন্ধে আলোচনা করেছেন এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন 
যে, কীন্তবাসের সংবর্ধনাকারী গৌঁড়ে*বর আসলে ডীঁড়ষ্যার রাজা কাঁপলেন্দ্রদেব (১৪৩৫- 
৬৭ খনীঃ)। আ'ম “বাংলার ইতিহাসের দৃ'শো বছর'-এর ১ম সংস্করণে (পে ৪৬৫- 
৩৬৮) প্রমোদবাবুর প্রাতবাদের উত্তর দিয়ে তাঁর মত খণ্ডন করোছ। 

তারপর, ডঃ সতী ঘোষ ও ডঃ প্রভা রায় ১৩৭০ বঙ্গাব্দের ভাদ মাসের 'সমকালীন?- 
এ প্রকাশিত এক প্রবন্ধে এই মত ব্যস্ত করেন যে, ক্ীত্তবাপ যে গৌড়েবরের সভায় 
সংবর্ধনা পেয়োছলেন, তান লক্ষণসেন । এই মত এত আজগুবী যে আদৌ 
ববেচনার যোগ্য হতে পারে না; তা সত্তেও আম ১৩৭০ বঙ্গাব্দের চৈত্র মাসের 
সমকালীন'-এ এদের মতের প্রতিবাদ কার এবং দেখাই যে ক্‌ত্তবাসের আতমকাহনীতে 
এত বোঁশ মুসলমান! প্রভাব রয়েছে (যথা আরবী-ফারসী শব্দ, "খা উপাধধারী 
অমাত্য ) যে কাঁত্তবাসকে মুসলমান-ীবজয়ের পূর্ববতাঁকালে লক্ষম্নণসেনের রাজসভায় 
পাঠাবার কোন উপায় নেই । জানি না, এরপর হয়ত কোন গবেষক কাাত্ববাসকে মৌর্য 
সম্রাট অশোকের রাজসভায় পাঠাবেন । 

'ক্ণত্তবাস পাঁরচয়” প্রকাশের পরে বেশ কয়েকখানি বাংলা সাহিত্যের হীতিহাস 
প্রকাঁশত হয়েছে । এদের আধকাংশের মধ্যেই ক্ঠাত্তবাসের আবির্ভাবকাল সম্বন্ধে 
পুরোনো ( এবং অনেকাংশে বাতিল ) মতগহীলর পুনরাবাঁত্ত করা হয়েছে । কোন কোন 
বইয়ের লেখক যেন দয়া করেই উল্লেখ করেছেন যে কেউ কেউ কাঁত্তবাসের সন্বর্ধনাকারা 
গৌড়েশবরকে বারবক শাহ বলে 'নার্দভ্ট করেছেন। ?কম্তু এই গৌড়ে*বরকে বারবক 
শাহ বলার পক্ষে যে সমস্ত যুক্ত ও প্রমাণ রয়েছে, সেগযালর উল্লেখ ও বচাব কবার 


banglabooks.in 


ভুমিকা 8৭ 


প্রয়োজন তাঁরা বোধ করেন ন । এই জাতীয় পাশ কাঁটয়ে যাওয়া গবেষণাকে মোটেই 
সমর্থন করা যায় না। 

সেই রকম সমর্থন করা যায় না এ সম্বন্ধে আলোচনা করতে বসে ভুল উীন্ত করা 
ও বাতিল মতকে আঁকড়ে ধরে থাকাকে । যেমন ডঃ সুকুমার সেন, ডঃ আসতকুমার 
বন্দ্যোপাধ্যায় এবং বাংলা সাহিত্যের ইতিহাসের আরও কোন কোন লেখক দের 
বইয়ে লিখেছেন কৃত্তিবাসের আত্মকাঁহনী দীনেশচন্দ্র সেনের 'বঙ্গভাষা ও সাহত্যে'র 
দ্বিতীয় সংস্করণে প্রথম প্রকাশত হয়। এই ভুল উীন্তাট প্রথমে নলিনীকান্ত ভট্টণালী 
করেছিলেন । এই সমস্ত লেখক তাঁকে অন্ধভাবে অনুসরণ করেছেন। আসলে 
কাঁত্তবাসের আত্মকাহন? 'বঙ্গভাষা ও সাহত্য'র প্রথম সংস্করণে প্রথম প্রকাশিত হয়। 

সেইরকম যোগেশচন্দ্র রায় বিদ্যানাধ জ্যোতিষ-গ্ণনা করে কৃত্তিবাসের জল্মসাল 
প্রথমে ১৪৩০ প্রাঃ, পরে ১৩১১ খ্রীঃ পেয়োছিলেন-এ কথাটা এখনও অনেকে ঘটা 
করে উল্লথ করেন ও তার উপর গুরুত্ব দেন। কিন্তু যোগেশবাবহ প্রথমে “পুণ্য মাঘ 
মাস”এর জায়গায় “পূর্ণ মাঘ মাস” পাঠ ধরে ও তার অর্থ মাঘ-সংক্রান্ত ধরে - 
রাঁববার, শ্রীপণ্চমী ও মাঘ সংক্রান্ত এক 'দিনে পড়ার বছর 'হসাবে ১০৩৩ খ্রীন্টাব্দকে 
বার করেন । কিন্তু “পর্ণ মাঘ মাস” পাঠকে ও তার এ অর্থকে মোটেই স্বাঁকার করা 
যায়না । তাই যোগেশচন্দ্র “প.ণ্য মাঘ মাস” পাঠ স্বীকার করে দ্বিতীয়বার গণনা 
করলেন রাজা গণেশের 1 ংহাসনে বসার ১৯।২০ বছর আগে কোন: বছরটিতে রাঁববার 
ও শ্রীপণ্মণর সাঁঘমলন ঘটেছিল। এবার তান ১৩৯৯ ঘ্রীঃ পেলেন । কিন্তু এই 
গণনার কোনই মূল্য নেই _কারণ কৃত্তবাস রাজা গণেশের সভায় গিয়েছিলেন বলেই 
কোন প্রমাণ নেই এবং কাঁত্তবাস যে ১৯।২০ বছর বয়সে রাজদর্শন করোছিলেন, তারও 
কোন প্রমাণ নেই । 

যা হোক, কাত্তবাসের আঁবভবকাল নির্ণয়ের মত একটি জাঁটল ও গুরত্বপূর্ণ 
[বিষয়ের আলোচনায় সকলে সাবধানতার সঙ্গে সমস্ত যতুক্তিপ্রমাণ বিচার-বিশ্লেষণ করে 
সিদ্ধান্তে উপনীত হবেন, এটাই আমরা আশা কার। 

দীনেশচন্দ্র সেন “বঙ্গভাষা ও সাহত্য”র তৃতীয় সংস্করণে (১৯০৮) লেখেন, 
“১৪৪০১ কিম্বা তৎসান্লাহত কোন সময়ে ফুলিয়া গ্রামে. মাঘ মাসে শ্রীপণ দর দিন 
রাঁববার তান ( ক্‌ত্তিবাস ) জন্মগ্রহণ করেন ।” এর কয়েক বছর পরে ১৯১৬ ধ্রান্টাব্দে 
ফুিয়া গ্রামে ক্‌ত্তবাসের একটি স্মাতফলক বসানো হয় তাতে লিখে দেওয়া হয় 
“আবিভাব--১৪৪০ খন্টাব্দ, মাঘ মাস, শ্রীপঞ্চমী, রাঁববার 1৮ ১৩৪০ প্রজ্টাব্দের 
শ্রীপণ্চমী তি যে রাঁববার পড়ে নি, তাও স্মাতিফলকের প্রীতিষ্ঞঠাতারা জানতেন না। 
যা হোক এর পরে দীনেশচন্দ্র কাত্তবাসের জন্মতারখ সম্বন্ধে মত পাঁরবর্তন করেছেন, 
অন্যান্য গবেষকরাও এ সম্বন্ধে নানা মত ব্যস্ত করেছেন, কিন্তু স্মতফলকের তারখাঁট 
আজ পর্যন্ত অপারবার্তত রয়ে গেছে। এই স্মাতিফনকের পূর্বাদকে আর একাঁট 
ছোট পুরোনো স্থাতফলক আছে, লোকে এাটকে বলে ক্‌ত্তিবাসের সমাধি । এটি 
সম্প্রতি সংস্কৃত হয়েছে । এতে লেখা আছে “মহাকবি কীর্ত'বাস পাণ্ডতের সমাধি 
৯০০ বঙ্গাব্দ ২য় সংস্কার ১৩৬৪” এরাই বা “৯০০ বঙ্গাব্দ” সালাট কোথা থেকে 


Slot বেক AT EET আগা তি আগত ॥ 


banglabooks.in 


6৮ রামায়ণ 


আসল কথা, কাঁত্তবাসের আবির্ভাবকাপ, সম্বন্ধে এ পর্যন্ত যাঁরা আলোচনা 
করেছেন, তাঁদের বোঁশর ভাগই বিশুদ্ধ সাহিত্য-ব্যবসায়ী । কিম্তু এই জাতীয় 

লোচনা করতে হলে প্রকৃত ইতিহাস-চর্চার পদ্ধাত সম্বন্ধে, অর্থাৎ সমন্রগুলির 
নির্ভরতা বিচার, তাদের থেকে তথা-প্রমাণ আহরণ এবং তথা-প্রমাণ বিশ্লেষণের 
প্রণালী সম্বন্ধে সূম্যক- জ্ঞান থাকা দরকার । তা না থাকার এজন্য এইসব সাঁহত্য- 
ব্যবসায়ীদের আঁধকাংশেরই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তাঁদের প্রচেষ্টা 
অনেকাংশে সাধারণ লোকদেরও (যেমন ফ.লিয়া গ্রামের স্মৃতিফলক দ:ুটর 
প্রতিষ্ঠা তাদের ও চলীচ্চন্র-নির্মা তাদের ) বিভ্রান্ত করেছে । 

সম্প্রতি বিশিষ্ট এাতহাঁসক ডঃ আবদুল কাঁরম বাংলার ইতিহাস 
[ সলতানী আমল ]’ বইয়ে (১৯৭৬ সালে প্রকাশিত ) দেখাবার চেষ্টা করেছেন যে, 
কাত্তবাসষে গৌড়ে*বরের সভায় গিয়োছলেন, তান গিয়াস্‌দ্দীন আজম শাহ। 
আমার ‘বাংলার হীতিহাসের দহশো বছর' বইয়ের তৃতীয় সংস্করণে (প:ঃ 389-395 ) 
আম ডঃ কারিমের মত খণ্ডনের চেষ্টা করোঁছ । 


ক্‌ত্তিৰাসের জন্মের তারিখ ॥ এখন আমরা একি দঃ£ঃসাহাসিক প্রচেষ্টায় ব্রতী হব 
ক্‌ত্তবাসের সম্ভাব্য জন্মতারিখটি নির্ণয়ের চেষ্টা করব । ইতিপূর্বে আচার্য 
যোগেশচন্দ্র রায় একাধিকবার এই চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর চেষ্টা সার্থক হয় নি । 
প্রথমবার তান আত্মকাণহনশতে উীল্লাখত কত্তবাসের মূল জন্মাতাঁথর “'আদত্যবার 
শ্রীপণ্মী পর্ণ মাঘ মাস” পাঠ ধরে এবং “পূর্ণ মাঘ মাস” অর্থে মাঘ সংকান্ত' ধরে 
গণনা করোছলেন ; কিন্তু এ পাঠ ও তার এঁ অর্থ বহুকাল আগেই বাতিল হয়েছে । 
দ্বিতীয়বার আচার্য যোগেনচন্দ্র “পুণ্য মাঘ মাস” পাঠ ধরে এবং কৃত্তিবাস ১৯/২০ 
বছরের মত বয়সে ছান্রজীবন শেষ করে রাজা গণেশের সভায় গিয়োছিলেন ধরে গণনা 
করেছিলেন ; শকন্তু কাঁত্ববাস রাজা গণেশের সভায় যান ন এবং এখন আমরা 
দেখতে পাচ্ছ যে তান ছান্রজীবন অবসানের সঙ্গে সঙ্চেই গোড়েশ্বরের সভায় যান 
নি; সুতরাং আচার্য যোগেশচন্দরের দ্বিতীয় গণনাও এখন মূল্যহীন হয়ে পড়েছে। 
আচার্ধ যোগেশচন্দ্র কিংবা আর কোন পাঁণ্ডিত একট বিষয়ের দিকে দ:ণ্টিপাত 

করেন ন। সোঁট এই যে, কাঁন্তবাসের জীবনের একাদশ বর্ষের শেষ দন ছিল 
বৃহস্পতিবার এবং দ্বাদশ বর্ষের প্রথম দিন ছল শুক্রবার, 

এগার নীড়ে যখন বারতে প্রবেশ । 

হেন বেলা পাঁড়তে গেল্যাম উত্তর দেশ ॥ 

বৃহস্পাতবারের উষা পোহালে শরবার । 

পাঠের নিমিত্ত গেল্যাম বড় গঙ্গা পার ॥ 
কাত্তবাসের জন্ম হয়োছল মাঘ মাসের শ্রীপণ্মী (অর্থাৎ শ.ক্লা পঞ্চমী ) তিথিতে 
রববারে-ধরা যাক- ক' সালে ৷ তাহলে বাংলা রীতি অনুযায়ী “ক'+১১ সালের 
মাঘ মাসের শ্রীপণ্চমী তাঁথতে 'তাঁন এগার বছর পূর্ণ করে (“এগার নীবড়ে” ) বার 
বছর বয়সে পদার্পণ করেছিলেন এবং এঁ সালের (‘ক’'+১১) এ 'তাঁথ পড়েছিল 


banglabooks.in 


ভূমিকা ৪৯ 


শুকুবারে । এই যোগাযোগ খুব সচরাচর ঘটে না । কিন্তু পঞ্চদশ শতাব্দীর মাঝামাধি 
সময়ে কীত্তিবাস রুকনংদ্দীন বারবক শাহের সভায় গেলে (যে সময়ে কৃত্তবাসের 
জন্মগ্রহণ করার কথা ) এই যোগাযোগ সত্যই ঘটোঁছল* ১৪৪৩ ও ১৪৫৪ খ্রান্টান্দের 
ক্ষেত্রে । স্বামী কানু পিল্লাইয়ের Indian Ephemeries ( Vol ৬, 9. 88 এবং 
0. 1109) থেকে দেখাঁছ যে ১৪৪৩ ধ্রীষ্টাব্দের মাঘ মাসের শ্রীপণমী ( শুক্লা পঞ্চমী ) 
তাঁথ পড়েছিল রাঁববারে-_-৬ই জানুয়ারী তারিখে, এবং তার এগার বছর পরে ১৪৫৪ 
ধষ্টাব্দের মাঘ মাসের শ্রীপণ্মী তাঁথ পড়ছিল শুক্রবারে_-৪ঠা জানুয়ারী তারিখে । 

সুতরাং আমরা সিদ্ধান্ত করাছ যে, কীত্তবাস ১৪৪৩ শ্রীষ্টাব্দের ৬ই জানুয়ারী 
জন্মগ্রহণ করেছিলেন, ১৪৫৪ খান্টাব্দের ৪ঠা জানধয়ারণী তিনি উচ্চ 'শক্ষালাভের জন্য 
উত্তরবঙ্গের দিকে রওনা হয়োছলেন এবং ১৪৬৫* থেকে ১৪৭৬ শ্রীষ্টাব্দের মধ্যে কোন 
এক সময়ে তান রুকনহদ্দীন বারবক শাহের সভায় গৌড়েশ্বরের কাছে সংবর্ধনা লাভ 
বরে।ছলেন 


কঠত্তবাসী রামায়ণের সম্পাদনা | আগেই বলা হয়েছে-ইাতিপূর্কে হীরেন্দ্রনাথ দত্ত 
ও নালনীকান্ত ভট্টণালী প্রাচীন পথ অবলদ্বনে কাীত্তবাসী রামায়ণ সম্পাদনা ও তার 
মূল রূপ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন । এদের প্রচেষ্টা কতখানি সফল হয়েছে, 
সে সম্বন্ধে এখন আমরা আলোচনা করছি । 

হীরেন্দ্রনাথ দত্ত ধরে 'নিয়োছলেন যে বর্তমান প্রচালত ছাপা বইগহীলতে কৃত্তিবাসী 
রামায়ণের কিছুই অবশিষ্ট নেই । এই বইয়ের প্রামাঁণক সংস্করণ প্রকাশ করতে হলে 
পুরোনো পথ ব্যবহার করতে হবে । হারেন্দ্রনাথ সেই চেষ্টাই করলেন । ১৩০৭ 
বঞ্গাব্দে তান কৃত্তিবাসী রামায়ণের ‘অযোধ্যাকাণ্ড’ প্রকাশ করলেন । এটি ১০০৯ 
সনের ( মল্লাব্দ ) অর্থাৎ ১৭০৩-৪ খ্রাপ্টাব্দের একটি পাথর হুবহু মুদ্রণ । এরপর 
১৩১০ বঙ্গাব্দে তাঁর সম্পাদনায় কৃত্তিবাসী 'উত্তরকাণ্ড' প্রকাশিত হয়। এর প্রথমাংশ 
দু’খান পাথর পাঠ মিলিয়ে করা হয়েছে, শেষাংশে ১$০২ শক বা ১৫৮০-৮১ খনাঃব 
( এই তারিখের অক্ন্রিমতা সম্বন্ধে কেউ কেউ সাঁন্দহান ) একটি পাথর পাঠ হুবহু 
মুদ্রিত হয়েছে । হারেন্দ্রনাথ কাত্তবাসী রামায়ণের দু” কাণ্ডের মূল রূপ উদ্ধার 
করোছিলেন বলে আত্মতপ্ত লাভ করেছিলেন, 'কন্তু এই সাফল্য যে তান অর্জন করতে 
পারেন ন--তা তাঁর সম্পাদিত বই দহটর সঙ্গে অযোধ্যাকাণ্ড ও উত্তরকাণ্ডের 
অন্যান্য পুরোনো পহুথর পাঠের প্রচণ্ড পার্থক্য থেকেই বোঝা যাবে । কেন পাঠের 
এই পার্থক্য, তা তান বোঝার চেষ্টা করেন নি এবং বিভিন্ন পযুথির তুলনামূলক বিচার 
করে ভেজালের স্তৃপের মধ্য থেকে আসলকে উদ্ধার করার*চেম্টাও 'তাঁন করেন 'ন। 


*য্ঠ অধ্যায়ের কীন্তবাসের যে আবর্ভাবকাল আমরা নির্ণয় করোছ, তার সমর্থন 
এর থেকেও পাওয়া যায়। 
* ১৪৬৫ গ্রীষ্টাব্দকে উধ্বসীমা ধরার কারণ, পাজদর্শনের সময়ে কৃত্তিবাসের বয়স 
২২ বছরের কম ছিল বলে মনে করা যায় না.। 


banglabooks.in 


&০ রামায়ণ 

নালনীকাস্ত ভট্টশালীর চিন্তাধারা ছিল হ'রেন্দ্রনাথের তুলনায় স্বতন্ত্র ও অমেব 
গরিণত ॥ তান বহুসংখ্যক পাথর পাঠ বিচার করে দেখান বা কীভাবে একই 
প্রসঙ্গের বর্ণনা বিভন্ন পুঁথতে প্রায় অভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে তাঁর সম্পাদিত 
কাৃত্তবাসী রামায়ণ 'আঁদকান্ডে'র ভুমিকা, পৃও ৮১০ - ১০০ দুষ্টব্য। ) এর থেবে 
তিনি সিদ্ধান্ত করেন, “বিভিন্ন স্থান হইতে প্রাপ্ত প্রাচীন ও আধাীনক পাঁথগহীল 
সম্পূর্ণ । ঘাঁটলে কীত্তবাসের স্বরূপ ধরা পাড়বে ।৮ (এ, পৃঃ ১০০) 

নালনীকান্ত তাঁর পদ্ধতি অবলদ্বন করে ক্‌ত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড 
সম্পাদনা ও প্রকাশ করেন। এর, ভমকার ( পৃঃ 0৬০) তিনি লিখেছেন, “সুন্দর 
কাণ্ডেরসম্পাদনও সম্পূর্ণ হইয়াছে ' উত্তরকাণ্ডের সম্পাদনও অনেক দূর অগ্রসর 
হইয়াছে ।” কিন্তু এই দুই কাণ্ড প্রকাশিত নি। 

আদিকাণ্ডের সম্পাদনায় নাঁলনীকান্ত ভট্টণালাঁ এই পথিগনুল ব্যবহার করেছিলেন, 

(ক ঢাকার জগন্নাথ ইন্টারামাঁডয়েট কলেজের একটি প্রায় সম্পূর্ণাঙ্গ সপ্তকাণ্ডের 
পথ । িঁপিকাল ১৫৭১ শকাব্দ বা ১৬৪৯৫০ গ্রাঁঃ । 

(খ) এ কলেজেরই আর একাঁট প্রায় সম্পূর্ণজ্গা সপ্তকাণ্ডের পাঁথ। এর 
আদিকাণ্ডে কীত্তবাসের ভানভায় অদ্ভুতাচাষের রচনা পাওয়া বায় । 

(গ) বঙ্গীয় সাহত্য পাঁরষতের একাঁট সম্পূর্ণ আঁদকাণ্ডের পুথি । 

(ঘ) এ পাঁরষতেরই আর একটি সম্পূর্ণ আঁদকাণ্ডের পাঁথ। 'লাঁপকাল 
১৬২২ শকাব্দ বা ১৭০০-০১ খ্রীঃ | 

(ও) এ পাঁরষতেরই একাঁট অসম্পূর্ণ আঁদকাণ্ডের পুথি । 

(6) ঢাকা বিশ্বাবদ্যালয়ের একাঁট সম্পূর্ণ আদিকাণ্ডের পথ । পাথর “বয়স 
১০০/১২৫ বছরের***অপেক্ষা বেশী” । 

ছ) ঢাকা 'বশ্বাবদ্যালয়ের একাঁট সম্পূর্ণ সপ্তকাণ্ডের পুথি । “পাঁথখানির 
বয়স বেশী নহে” । 

(জ) জনৈক বৈষ্ণবের কাছ থেকে সংগৃহীত একাঁট অসম্পূর্ণ আদিকাণ্ডের পাঁচ 
পাতার পথ । 

(ঝ) কলকাতা "ব*্বাবদ্যালয়ের একাঁট সম্পূর্ণ আঁদকান্ডের পুথি । ণপিকাল 
১৬২৬ শকাব্দের ১১ই ফাল্গুন অর্থাৎ ১৭০৪ প্র । 

(৫) বঙ্গীয় সাঁহত্য পাঁরষতের একাট সম্পূর্ণ সপ্তকান্ডের পুথি । লাঁপকাল 
১২১৮ বঙ্গাব্দের ৮ই বৈশাখ অর্থাৎ ১৮১১ থীঃ। 

কীত্তবাসী রামায়ণের মূল রূপ পুনরুদ্ধারে নলিনীকান্ত ভট্টুশালী যে পারশ্রম 
করেছেন, তুলনা হয় না। কিন্তু তা সত্বেও দুঃখের সঙ্গে বলতে হয় যে তাঁর প্রচেষ্টা 
সার্থক হয় নি। কারণ প্রাচীন গ্রন্থ সম্পাদনার স্বীকৃত পদ্ধাত অনুসারে তাঁর 
উচিত ছিল একটিমাত্র পথকে আদর্শ ধরে বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্যান্য পাথর 
সাহায্য নয়ে পাঠ নির্ধারণ করা। 'কিম্তু তা তিনি করেন নি। তাঁর (ক) পথ 
সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে লেখা, এই জন্য তাকে তিনি আদর্শ বলে গ্রহণ করবেন 
বলে 'প্থর করোছলেন । কিন্তু যেহেতু (ক) পথির আরম্ভ অংশটি পাওয়া 


banglabooks.in 


ভূমিকা 6১ 


চেষ্টা করলেন । তানি ধরে নিলেন যে কীন্তবাস পাণ্ডত ছলেন বলে ফখ্যত 
সংস্কৃত রামায়ণকেই অনুসরণ করোঁছলেন ; তাই সংস্কৃত রামায়ণের কাছাকাছি 
যায়-এমন একটি পাঠ কোন পাীথতে পেয়ে তাকেই (তান কীন্তবাসী রামায়ণের মূল 
প্রারম্ভ-অংশ বলে গ্রহণ করলেন। তারপর (ক) পাথর পাঠ যখন সুর: হল, তখনও 
তাকেই যে তান সর্বত্র গ্রহণ করলেন. তা নয়, খনীশমত কখনও এ-পাঁথ, কখমও 
সে-পুথি থেকে পাঠ নিয়ে তান জোড়াতালি 'দিতে লাগলেন । কোন: প্রসঙ্গের প্র 
কোন: প্রসঙ্গ আসবে তাও তান ঠিক করলেন নিজের খেয়ালখযাশ মত। এইভচ্ছব 
প্রাচীন গ্রন্থের সম্পাদনা করা যায় না। 

আসলে ভট্টশালী মহোদয়ের (ক -পুথও আদর্শ পথ হবার যোগ্য ছন্ন না। 
কারণ পূুর্িটি কীন্তবাসের নিজের এলাকা থেকে বহ: দূরে--বিক্রমপুর অঞ্চলে 
লাপকৃত ; এর ভাষার উপরেও পূর্ববঙ্গের ভাষায় প্রভাব খুব স্পম্ট। আসলে 
কৃত্তিবাসী রামায়ণের মূল রূপ উদ্ধারের চাবিকাঠি হাতে পেয়েও ভট্ুশালী মহোদয় 
তার সদ্ব্যবহার করতে পারেন নি। তান 'নিজে লিখেছেন, তাঁর ব্যবহৃত (চ)-পাথ 
মোদনীপহরের এবং (ঝাপ্যাঁথ বাঁকুড়ার । এই দুই' পঁথর পাঠে চমৎকার মিল আছে । 
(গাঁ-পথর সাঁহতও এদের মিল অত্যন্ত স্পম্ট। মনে হয় এই তিনখাঁন পার্থ 
“পশ্চিমবঙ্গের প্রচালত কৃত্তিবাসী পাঠধারা রক্ষণ কাঁরয়া আসিয়াছে ।” যান্তুক 
নাঁলনীবাবু “পাঁশ্চমবঙ্গে প্রচীলত কীন্তবাসী পাঠধারা” বলেছেন, তা'ই যে কাত্রধাসের 
মূল রামায়ণের সবচেয়ে কাছাকাছ--তাতে সন্দেহ নেই, কারণ কী্তবাস পাশ্চমবঙ্থে, 
জন্মগ্রহণ করোছিলেন ও বড় হয়েছিলেন এবং পাঁচ পুরুষ ধরে তাঁর পাঁরবার এখানকারই 
আধিবাসী 'ছলেন। অতএব নাঁলনীবাব? যাঁদ এই তিনটি পাথর সাহায্য নিয়ে এবং 
প্রয়োজন মত (ক)-পৃঁথকে ব্যবহার করে অনায়াসে কীত্তবাসী রামায়ণের শএকাঁট 
(নভ'রযোগ্য পাঠ প্রস্তুত করতেন, এতে তাঁর যে পরিশ্রম হত--তার অনেক গৃণ 
বোঁশ পারিশ্রম করে তান কৃন্তবাসী রামায়ণের আঁদকাণ্ডের একাঁট বতাঁকত রূপ 
আমাদের উপহার দিলেন । নালনীকান্ত ভট্টশালীর প্রসঙ্গে আর একাঁট কথা গভীর 
দুঃখের সঞ্চে মরণ করতে হয় ॥ কৃত্তিবাসী রামায়ণের যে মূল পুথিগুল দীর্ঘকাল 
তাঁর কাছে ছল, সেগ.ল (স:প্রাচীন ক-পাঁথ সম্লেত ) তাঁর আকাঁম্মক ম্‌ভ্যুর পরে 
একেবারে নিখোঁজ হয়েছে, গবেষকদের সেগুাঁল ব্যবহার করার আর কোন উপায় নেই। 


বর্তমান গ্রন্থের সম্পাদন-পদ্ধতি ॥ কয়েক বছর আগে “ভারাবিশ্র স্বত্বাধিকারী 
শ্রীধন্ত গোপীমোহন সংহরার আমাকে প্রাচীন পথ অবলদ্বনে ক্ণাত্তবাসী রামায়ণের 
একাঁট প্রামাঁণক সংস্করণ প্রস্তুত করতে অনুরোধ জানান। তাঁদের অন;রোধ 
অনুসারে আম এ কাজে হাত 'দিই। অতঃপর আমি কণ্ত্তবাসী রামায়ণের বিভন্ন 
পীর্থর পাঠ পর্যালোচনা করতে থাঁক। নানা পথ দেখার পরে দুটি সত্য আমন 
“কাছে পারস্ফুট হয়ে উঠেছে । 

(ক) কুক্তিবাসী রামায়ণের বিভিন্ন কাণ্ডের যে সমস্ত আলাদা পুথি পাওয়া যায়, 


banglabooks.in 


৫২ রামায়ণ 


গাওয়া হত বলে এদের উপরে গায়ন-ও লাঁপকরদের প্রক্ষেপের মাত্রা বোশ হয়েছে। 
এই জাতীয় পঢ্‌ঁথকে অবলদ্ৰন কয়াই হারেন্দুনাথ দত্তের ব্যর্থতার মূল কারণ । 

(খ) ক্‌ত্তবাসী রামায়ণের সম্পূর্ণ পহাথগ্রালর পাঠের মধ্যে খুৰ বেশি মিল 
দেখা যায় । 

শেষোক্ত {বষয়াট আমাকে অত্যন্ত উৎসাহিত করল । তাই আম প্রধানত ক্‌ত্তবাসাী 
রামায়ণের সম্প.্ণ প:ঁথগুলির উপরে নির্ভর করে এবং প্রয়োজনমত অন্যান্য পাথর 
সাহায্য নিয়েই সংস্করণ প্রস্তুত করব ঠক করলাম । 

সম্পূর্ণ পাঁথগুলির পাঠের মল যে কত বোঁশ, বিভিন্ন অঞ্চল থেকে সংগহীত 
[তনাট সম্পূর্ণ পথ থেকে একই অংশের পাঠ উদ্ধৃত করলে তা সহজেই দেখা যায় । 

পরে অবশ্য বিভিন্ন কাশ্ডেরও এমন সব পদাথ পেয়েছি, যাদের পাঠ সম্পূর্ণ 
পৃথিগীলর পাঠের কাছাকাছি । সেই পুথিগুলও ব্যবহার করেছি । আর একটা 
জানস লক্ষ্য করোছ যে পুথগ্যাল যতই প্রাচীন হয়, তাদের মধ্যে পাঠের পার্থক্য 
ততই কম হয়। 

মোটের উপর আমাদের অবলাঁদ্বত পন্থা দ্বারা কৃত্তিবাসী রামায়ণের মূল পাঠের 
কাছাকাঁছ পেশছানো গিয়েছে বলে আমরা বিশ্বাস কার । কাতুবাসের 
আমলের ভাষা আমরা পাই নি। তাছাড়া, যে সব জায়গায় বাভন্ন পাথর পাঠের 
মধ্যে মল নেই, সে সব স্থানে আমাদের নিজেদের বিচার বৃদ্ধির উপরে নিভর করোছ। 
তার ফলে এ সব জায়গায় আমাদের নির্ধারত পাঠ হয়ত সর্বসম্মত হবে না। তৎ- 
সত্ত্বেও এই পন্থায় ক্‌ত্তবাসের আসল লেখার আঁধকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে 
--এতে সংশয়ের কারণ দোখ না । 

নগ্নীলাথত প্যাথগুলি ব্যবহার করে আমরা বর্তমান সংস্করণ প্রস্তুত করোছি। 

(ক) লণ্ডনের 'ত্রীটশ 'মিউাঁজয়মের ( বর্তমানে এর পন্তক ও পুঁথি বিভাগের 
নতুন নাম হয়েছে 'ব্রিটিশ লাইব্রেরী ) Add. 5599 এবং 5591 নংপ্যাথ । এই দুটি 
পুথর মধ্যে আসলে কৃত্তিৰাসা রামায়ণের একটি সম্পূর্ণ সপ্তকাণ্ডের পাথর দুই অংশ 
পাওয়া যায়__প্রথমাঁউতে আদিকাণ্ড থেকে সংন্দরকাণ্ড এবং দ্বিতীয়াটতে লগকাকাণ্ড ও 
উত্তরকাণ্ড । এই সম্পূর্ণ সপ্তকাণ্ডের পথটি ন্যাথানিয়েল ব্রাঁস হ্যালহেডের 
সংগ্রহ । হ্যালহেড ১৭৮৫ প্রীষ্টাব্দে ভারতবর্ষ ত্যাগ করে দেশে চলে যান। তার 
আগেই কোন এক সময়ে তান পাট সংগ্রহ করেন । এই পুঁথর লাপকরের লেখা 
একাঁট ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের পথও হ্যালহেডের সংগ্রহে পাওয়া গিয়েছে, এ কথা 
Catalogue of Marathi Gujarati, Bengali, Assamese, Oriya, Pushtu and 
Sindhi manuscripts in the Library of the British Museum-4 J. 17০ 
Blumhardt লিখেছেন [ এ C৭tal০৪Ue-এ বাংলা পাথর বিবরণ দ্রণ্টব্য ]। সুতরাং 
আলোচ্য প:ঁথাট ১৭৫২ ( ভারতচন্দ্রের অন্নদামগ্গলের রচনাকাল) ও ১৭৮৫ 
প্রা্টাব্দের মধ্যে লিপিকৃত হয়োছল । আসল কথা, আমরা যেমন নতুন বই কান, 
হ্যালহেডের আমলে তেমনি নতুন পুথি কেনারই রেওয়াজ ছিল। হ্যালহেড্‌ 
সংগৃহীত কৃত্তবাসী রামায়ণের এই পুথ্থিটি অষ্টাদশ শতাব্দীর হলেও এতে কোন 
প্রপাচীন পুথিকে হবেছ? নকল করা হয়েছে বলে মনে হয়; কারণ এর ভাষা বেশ 


banglabooks.in 


ভূমিকা 6৩ 


প্‌রোনো ধরনেব, এতে আঁভশ্বাতিব কোন নদর্গ'ন মেলে না । অথচ এর সমসামীয়ক 
পথ অবলম্বনে প্রস্তুত মীবামপুবধ 'িশনের কাঁত্তবাসী রামায়ণ প্রথম সংস্করণের 
ভাষায় আঁভশ্রহৃতির ভূরি ভূর নিদর্শন পাওয়া যায় । 

(খ) বিশবভারত 'বন্বাবদালয়েব ( শাঁম্বীনকেতন ) বাংলা বিভাগের পৃাঁথশালার 
৯১৮ নং পথি । এই পহীথাঁট পুৰীৰ 'বাশম্ট বাঙালী অধিবাসী বামভূজ রায়ের 
বাড়তে ছল, ডঃ প্রবোধচন্দ্রু বাগচী সেখান থেকে অন্য অনেক বাংলা পাথর সথ্চে 
সংগহ করে বিশবভাবতীকে দান করেন ৷ এতে কাত্তবাসী রামায়ণের সাতাঁট কাণ্ডই 
সম্পূর্ণভাবে পাওয়া যায়। পীথাটর লাপকাল ১২৩৭ বঙ্গাব্দ বা ১৮২৭-২৮ শ্রীঃ। 
এর আগেই শ্রীরামপুর মিশন থেকে কীন্তবাপী রাখায়ণের প্রথম সংগ্কবণ বোরয়েছিল, 
কিচ্তু এই প:াঁথাট তার নকল নয় । 

(গ) বঙ্গীয় সাহিত্য পাঁরষতের ২৫৭৪ নং পথ । কীত্তবাসী রামায়ণের সাতাঁট 
কাণ্ডই এর মধ্যে সম্পূর্ণভাবে পাওয়া যায় । এর 'লাঁপকাল ১২১৮ বঙ্গাব্দের ৮ই 
বৈশাখ অর্থাৎ ১৮১১ খ্রীঃ । নাঁলনপীকাদ্ত ভট্টশালীও এই প্বার্থাট ব্যবহার করে" 
ছলেন । 

(ঘ) 'বশ্বভারতা ব*্বাঁবদ্যালয়ের বাংলা বিভাগের পঁথশালার ১৫৯২ নং পাঁথ। 
এতে কেবল লঙকাকাণ্ড পাওয়া যায় । প্া্থাট অসম্পূর্ণ | 

(ঙ) বগ্গীয় সাহিত্য পাঁরষতের ৫ নং পাথ। এতে কেবল সংন্দরকাণ্ডটি 
সম্পূর্ণভাবে পাওয়া ধায়। এর 'লিপিকাল “সন ১১৭৩ সাল তাঁরখে ১৮ বৈশাখ 
রোজ মঙ্গলবার” অর্থাৎ ১৭৬৬ খনরেঃ। 

(6) শ্রীধুন্ত অক্ষয়কুমার কয়াল সংগৃহীত একটি প্যীথ। এতেও সান্দরকাণ্ডটি 
সম্পূর্ণভাবে পাওয়া যায় । এই পাথর পর্ণ্পকাঁট নীচে উদ্ধৃত করা হল, 

“বধু রস গ্রহ বাণ করহ গণন। নির্ণয় করিয়া বুঝ সক নিরূপণ ৷৷ তৃতীয় 
তাঁথয়ে পুস্তক সমাপ্ত হইল ।। বেলা তিন প্রহরের সময় পরগণে ঘড় তালুক) 
শ্রীযুক্ত (2) কুম্পাঁন ইঙ্গরেজ সাহেব জাঁমদার---শ্রীযুক্ত তারাঁণচরণ চোধুরি 
মহাশয়ে সঅক্ষর শ্রীআঁভরাম মণ্ডল ৷৷ নিবাস মৌজে মহাদেবপুর ৷ পরগণে ঘড় 
তাঁরখ ১০ ভাদ্র রোজ রাঁববার সন ১২১০ সাল” । 

এর থেকে দেখা যায়, এই পাথর লাপকাল ১২১০ বঙ্গাব্দের ২০ ভাদ্র অর্থাৎ 
১৮০৩ খ্‌ঁীঃ এবং এর আদর্শ প্যাঁথর লাপকাল “বধু রস গ্রহ বাণ” ( ১৬৯6 ) 
শকাব্দ বা ১৭৭৩-৭৪ খন । 

এইসব পাথর পাঠে খুব বোঁশ মল আছে। তবে (ক) ও (চ) এবং (খ) ও 
(৩) পাথর পাঠ খুবই কাছাকাছি--জায়গায় জায়গায় একেবারে আঁভন্ন । 

এ ছাড়া এই গ্রন্থের পাঠ নির্ধারণের জন্য এই সব মহাদুত গ্রন্থও ব্যবহার করোছ। 

(১) শ্রীরামপুর 'মশন থেকে প্রকাশিত কীন্তবাসা রামায়ণের প্রথম সংস্করণ 
৯৮০৩ )। 

এই বইটি সম্বন্ধে রামগতি ন্যায়রত্র, হীর়েন্্নাথ দত্ত ও নাঁলনীকান্ত ভট্টশালা 
অত্যন্ত বিরূপ মন্তব্য করেছেন। 'কল্তু ডঃ সংকুমার সেন এসম্বম্ধে লিখেছেন, 
“প্রথম সংস্করণ না দেখিয়া 'দ্বিতীর সংস্করণের উপর নির্ভর করিয়া কাত্তবাসের কাব্যের 


banglabooks.in 


68 রানায়ণ' 


আলোচনাকারণরা (ন্যায়রত্ব হইতে ভট্টশালী পর্যন্ত ) শ্রীরাধপূর মিশন প্রকাশিত 
সংস্করণের অযথা নিন্দা কাঁরয়াছেন। আসল কথা শ্রীরামপুরের প্রথম সংস্করণের 
পাঠ প্রামাণ্য পথ থেকে নেওয়া এবং ভালো ৷” 'ড£ সেনের উন্তি নির্ভুল । 'কিল্তু 
এ লম্বন্ধে একাঁট কথা বলার আছে । শ্রীরামপুর 1মশনের প্রথম সংস্করণ কৃঁত্তবাসী 
রামায়ণের অযোধ্যাকাণ্ড থেকে উত্তরকাণ্ড পর্যন্ত বেশ প্রামাণক, কারণ আমাদের 
আদর্শ পুথি ও অন্যান্য প্রাচীন পাথর সন্চে তার বেশ মিল আছে, কিন্তু 
আঁদকাণ্ডের ক্ষেত্রে এই মল অপেক্ষাকৃত কম । উপরন্তু এই সংস্করণের আদিকাণন্ডে। 
প্রিপদীর ছড়াছাঁড় এবং তরল উচ্ছবাসের আধিক্য দেখা যায়, মনে হয় আঁদকাণ্ডটি করোনা 
অর্বণচ'ন গায়নের পুথি অবলম্বনে প্রস্তুত হয়েছিল । 

(২-(৩) হীরেদ্দ্রনাথ দত্ত সম্পী'দত ‘অযোধ্যাকাণ্ড’ ও উত্তরকান্ড? । 

(8) নাঁলনীকান্ত ভট্টশালী সম্পাঁদত 'আদকান্ড? । 

এই গ্রন্থ সম্পাদনার সময়ে আমরা যে পদ্ধতি অবলম্বন করোছ, তা সংক্ষেপে 
বর্ণনা করছি । 

(৯) সর্বত্র (ক) পাথর পাঠকেই আদর্শ বলে গণ্য করা হয়েছে । নিম্নবার্ণত 
কারণগালর জন্য কোথাও যাঁদ অন্য পাথর পাঠ গ্রহণ করা হয়ে থাকে; তাহলে 
একাধিক চরণের ক্ষেত্রে গৃহীত-অংশের সুরহতে ও শেষে, এবং একাঁটমাত্র চরণের ক্ষেত্রে 
তার শেষে ( * ) তারকাচিহ 'দয়ে 'নার্দস্ট করা হয়েছে। 

(২) যে সব স্থানে (ক) পথতে কোন পয়ারের একাঁট চরণ লাঁপকর প্রমাদে 
বাদ পড়েছে, সে সব জায়গায় অন্য পাথর থেকে তা নিয়ে পয়ারাঁট পুরণ করা হয়েছে। 
অন্য পাথর প্রাসাঁঙ্গক চরণাটর সঙ্গে ক) পাথর অসম্পূর্ণ“ পয়ারের অবাঁশম্ট চরণাটর 
যেখানে অন্ত্যামল নেই, সেখানে সম্পূর্ণ পয়ারটিই অন্য পুঁথি থেকে নেওয়া হয়েছে। 

(৩) যে সব স্থানে (ক) পুথির কোন চরণ ছন্দ বা মিলের দিক দিয়ে ভ্রু 
পূর্ণ অথবা আধুনিক ভাষার ছাপ-মারা, সেখানে সেই চরণাটকে বর্জন করে অন্য 
পঁথ থেকে উৎকৃষ্টতর চরণ নেওয়া হয়েছে । এক্ষেত্রেও অন্ত্যামলের অনুরোধে 
কোন কোন স্থানে অন্য পুথি থেকে একটি চরণের বদলে দ:ট চরণ নিতে হয়েছে । 

(8) কোন স্থানেই--আদর্শ পথতে যে কাহনী নেই, তা অন্য পাঁথ থেকে 
নিয়ে গ্রন্থের অন্তভুর্ত করা হয়নি । তবে, যেখানে স্পম্টতই 'ল?পকর প্রমাদ অথবা অন্য 
কারণে কোন প্রসঙ্গের বর্ণনায় মূল পাথর মধ্যে ছেদ লক্ষ্য করা "গিয়েছে, সেখানে 
প্রাসীঙ্গক অংশটি অন্য পাাঁথ থেকে নিয়ে ছেদ পৃরণ করা হয়েছে । এর খুব বোশ 
প্রয়োজন হয় নি। এই ছেদ পূরণের সময়ে সেই পযাথাটিই ব্যবহার করা হয়েছে» 
প্রার্সাঙ্গক বষয়ের বর্ণনার যার পাঠ (ক) পাথর সব চেয়ে কাছাকাছ। 

(6) কোন কোন ক্ষেত্রে (খুব অল্প ক্ষেত্রেই ) দেখা গিয়েছে যে (ক) পুথির 
পাঠ ও অন্য কোন সূত্রের পাঠ প্রায় একই, কিন্তু সংশ্লিষ্ট প্রসগ্গাঁটর বিন্যাস (ক) 
পুথির পাঠের তুলনায় "দ্বতীয় সূত্রের পাঠে সুষ্ঠুতর ৷ সেই সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় 
সূত্রের পাঠকেই৷ অনুসরণ করোছি। এর একটি 'বাশিম্ট দণ্টান্ত পাওয়া যাবে সতা 
ও হধ-মানের প্রথম সাক্ষাৎকারের বর্ণনায় ( সংন্দরকাণ্ড, পৃঃ ১৪৫-১৪৬ দুষ্টব্য )। 

(৬) যে সব ক্ষেত্রে মূল পাথতে সুস্পষ্টভাবে একটি প্রসঙ্গের বর্ণনা শেষ 


গরিবর্তী নয় । 


banglabooks.in 


হয়েছে অথচ কাঁবর ভনিতা নেই, সে সব ক্ষেত্রে অন্য পুথিতে এ জায়গায় ভানতা 
থাকলে তা আমরা গ্রহণ করোছ । 


(৭) বানানের ক্ষেন্রে আমরা সাধারণত তদ্ভব শব্দকে পাথর বানানে রেখেছি 
আর তৎসম শব্দের মূল বানান দিয়েছি । ‘বয়স’ ও 'আন্ভরণ’ কে সবই প্াঁথতে 
‘বয়েস’ ও 'অভরণ” লেখা হয়েছে বলে এগ:লিকে সেকালের তদ্ভব শব্দ বলে স্বাকার 
করে নিয়ে (হরিচরণ বন্দ্যোপাধ্যায়ও তা করেছেন বঙ্গীয় শব্দকোষে’ ) এদের এ 
রূপই গ্রন্থে দিয়েছি । পাথর ‘শ্‌কাল’, "গাধানি'” 'ইন্দ্রজিত’ প্রভাত শব্দকে 'লীপকর 
প্রমাদ বলে ধরে নিয়ে তাদের জায়গায় যথাক্রমে ‘শ্‌গাল', গৃধিনী' ও ন্দ্রাীজৎ রূপ 
দিয়োছ। সবশেষ শব্দাটকে কোথাও কোথাও অন্ত্যামলের অনুরোধে 'ইন্দ্রজিত’ 
লেখা হয়েছে । এই নামের আসল বানান 'ইন্দ্রঞ্জিত' (যার অথ" ‘ইন্দু যাকে জয় 
করেছেন’ )-কীন্তবাস এ কথা কোনমতেই ভাবতে পারেন না, কারণ তান সঞকৃতজ্ঞ 
পাণ্ডিত ছিলেন । ইন্দ্রুজং' শব্দের অর্থ ইন্দ্রকে যে জয় করেছে’ এবং এটিই এ 
নামের আসল রূপ । 

(৮) ষেক্ষেত্রে ক) পাথর কোন অংশ প্রক্ষিগ্ত বলে নিঃসন্দেহ হয়েছি, সে 
ক্ষেত্রে সেই অংশকে বন করে অন্য পথ থেকে এ অংশ গ্রহণ করেছি। এরও খুব 
বোঁশ প্রয়োজন হয় ন ৷ এর সব চেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত পাওয়া যাবে রামচল্দ্রের 
সেতুবন্ধনের বর্ণনায় (সংন্দরকাণ্ড, পৃঃ ১৭২ দুষ্টব্য )। এক্ষেত্রে সেই প্থাঁটই 
ব্যবহার করা হয়েছে--বাঁজত অংশের আগের ও পরের (ক) পাথর পাঠের সঙ্গে যার 
পাঠ সবচেয়ে কাছাকাছি । 

উপরে ডীল্লাখত নাঁতগীলর মধ্যে চতুর্থ নশীতাঁট সম্বন্ধে কিছ; বলার আছে 
এই নীতি অনুসরণ করার ফলে আমাদের বই যেমন ০০079০0516০ text-এ পরিণত হয় 
নি, তেমনি আবার অনেক সূপাঁরচিত আখ্যান আমাদের বইয়ের অন্তর্ভুক্ত হয় নি। 
দৃষ্টান্তস্বরূপ- রত্বাকরের বালম্ীকতে রূপান্তরিত হওয়া, কাঠাঁবড়ালঈর সাগর বন্ধনে 
সাহায্য করা, তরণীসেন বধ, রাবণের মৃত্যুবাণ আনানো প্রভৃতি অনেক কাহন?র 
সবগূলিই হয়তো প্রাক্ষপ্ত নয়, কিন্তু আমাদের অবলাদ্বিত নাতির ফলে এগুলি বাদ 
পড়ে গিয়েছে, তার ফলে কৃত্তিৰাসের নজের রচনার কিছ অংশই হয়তো এই বইয়ে 
স্থান পায় নি। প্রশ্নীট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এ সম্বন্ধে আমরা পৃথকভাবে 
অনুসন্ধান করেছি। তার ফলে দেখতে পেয়োছ যে,__যে কাঁহনী আমাদের (ক) 
পথতে নেই, সৌঁট অধিকাংশ পুরোনো পাথতেই নেই এবং এই জাতীয় কাহনীর 
বোঁশর ভাগই শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত কীত্তবাসী রামায়ণের প্রথম সংঙ্করণেও 
নেই। এর দস্টান্ত হিসাবে কাঠাবিড়ালীর সাগর বন্ধনে সাহায্য করার কাহনীটর 
উল্লেখ করা যেতে পারে । এই কাহিনীট আমাদের ব্যবহৃত সমস্ত পথ ও মাদ্রুত 
গ্রন্থের মধ্যে কেবলমাত্র খ) পহাঁথতে পাওয়া গিয়েছে । কাঁহনাট যে প্রাক্ষপ্ত, তার 
আরও প্রমাণ আছে । (খ) পাথির যে অংশে এই কাঁহনীটি আছে, সেই অংশের 
সঙ্গে (ও) পাথর প্রায় প্রতিটি শব্দে মিল আছে, (ও) পাযাথতে কাঠাবড়ালীর কাঁহনীর 
ঠিক আগেকার ও ঠিক পরের (খ) পাথর চরণগুলি আবকলভাবে আছে, কেবল এই 
কাঁহনীটি বাদ। অতএব কাঠাঁবড়ালীর কাহনীটি ধতই সুন্দর ও শিক্ষামূলক হোক: 


banglabooks.in 


৬৬ রামায়ণ 


-_তা যেকীত্তবাসের রচনা নয়, সে বিষয়ে কোন সন্দেহ নেই 5 (খ) প্যাথ ও (ছ) পথ 
সংশিষ্ট অংশটিই সম্ভবত কীন্তবাসের রচনা নয় ; এই 'অংশাঁট রাঁচত হবার অনেক পরে 
কেউ কাঠাঁবড়ালীয় কাঁহনগীঁট রচনা করে তার মধ্যে প্রক্ষেপ করোছিল ; (খ) পথ ও 
(ছ) পাঁথ এই অংশের যথাক্রমে প্রক্ষে পযন্ত ও প্রক্ষেপমন্ত সংস্করণ বহন করছে। 

তরণীসেন বধ কাহিনী শঙ্কর কাঁবচন্দ্রের “বিষ্ণুপুর রামায়ণ” থেকে নিয়ে 
কৃন্তিবাসী রামায়ণে প্রক্ষেপ করা হয়েছিল । অনেকের আঁভমত এই যে, অঙ্গদ রায়বারও 
“বষ্ণুপুরী রামায়ণ থেকে গৃহীত” কিন্তু এই ধারণা ঠিক নয়। অঙগদ রায়বার 
অর্থাৎ রাবণের সভায় অগ্গদের গমন ও রাবণকে ভর্চসনার বর্ণনা বালমীক রামায়ণেও 
আছে। সুতরাং কীত্তবাসের মূল রচনার মধ্যেও যে তা ছল, তাতে কোন সন্দেহ নেই। 
আমাদের (ক) পথতে অঙ্গদ রায়বারের যে বর্ণনা পাই, তার মধ্যে যেমন আধ; -নিকতার 
ছাপ নেই তেমাঁন 'বফ্ণুপুরণী রামায়ণের অঙ্গদ রায়বারের সঙ্গে তার িলও নেই এবং 
বিষ্ণুপুর রামায়ণের অঙ্গদ রায়বারের অশ্লীল ও গ্রাম্য রাসকতাও তার মধ্যে দেখা যায় 
না। তবে এটা ঠিক, এ অশ্লীল ও গ্রাম্য রাঁসকতার জন্যই বিষ্ণুপুর রামায়ণের অঙ্গদ 
রায়বার নিয়ন্তরের রুচিসম্পন্ন লোকের কাছে জনপ্রয় হয়েছিল এবং তার বহুলাংশ 
৮৬ রামায়ণের অনেকগুলি অর্বাচীন পথ ও মুদ্রিত গ্রন্থের মধ্যে প্রাক্ষিপ্ত 
হয়েছিল । 


কাত্তবাসন রামায়ণের প্রারড অংশ ও আত্মকাহিনী | বাজার-চপঠাতি “কৃত্তিবাসী 
রামায়ণে” দশরথের প্রসঙ্গ সুরু হওয়ার আগে অনেক কিছ? বর্ণনা আছে । সেই 
সব বর্ণনার অনেকখা নিই প্রাক্ষ্ত বলে মনে হয় ; এর মধ্যে দশরথের পূর্বপুরুষদের 
কণর্তিকাহনীর যে সুদীর্ঘ [বিবরণ রয়েছে, তা উনাবংশ শতাব্দীর আগেকার কোন 
পথতে আম দোখ ন এবং এর ভাষা অত্যন্ত আধুঁনক। সুতরাং এই 'ববরণ 
নিঃসন্দেহে প্রক্ষিগত। অথচ এই প্রীক্ষপ্ত বিবরণের উপর নির্ভ'র করেই কোন কোন 
গবেষক কালিদাস ও কীন্তবাসের তুলনামূলক আলোচনা (যেহেতু উভয়েই রঘ--বংশের 
তাঁলকা 'দয়েছেন ! ) করেছেন । 

আমাদের আদর্শ (ক)-প্াথতে দোঁখ আদিকাণ্ডের প্রথম সংস্কৃত শ্লোকে রামের 
প্রশাঁস্তি, সাতকাণ্ডের বষয়বস্তুর পাঁরচয় দান এবং বালনীকর সংক্ষণ্ত বন্দনার 
পরেই দশরথের প্রসঙ্গ সুর হয়েছে । এখন প্রশ্ন হচ্ছে, কৃত্তবাসের মূল রচনা কি 
এইভাবেই আরম্ভ হয়েছিল ? 

ডঃ নাঁলনাকান্ত ভট্টশালী বাঁভন্ন পাথর সাক্ষ্য বিশ্লেষণ করে কতকটা অনুমানের 
সাহায্যে আঁদকান্ডের প্রথমাংশের পুনর্গঠন ( তাঁর সম্পাঁদত আঁদকাণ্ড, পৃঃ ১-১৬ 
দ্রষ্টব্য ) করোছলেন । তাঁর মতে কৃত্তবাসের মূল রচনায় দশরথের প্রসঙ্গের আগে (৯) 
বন্দনা, (২) বালমীক ও নারদের কথোপকথন, (৩) বালমীকর আঁদ শ্লোক রচনা, 
(8) বালমীকির রামায়ণ রচনা করতে বসা ও সংক্ষেপে সগ্তকাণ্ডের 'বিবরণ দেওয়া, 
(6৫) "রাবণ ও রাক্ষপদের জন্ম ও বিবাহাঁদ, (৬) কুশ রাজ্য ও তার রাজধানী 
অযোধ্যা নগরীর বর্ণনা--এই কট প্রসঙ্গ ছিল। 


banglabooks.in 


ভূমিকা 6৭ 


পরে ডঃ নাঁলনীকান্ত ভট্টশালগ দেখান যে, বৎগ্ধীয় সাহত্য পাঁরষতের ১৫ নং 
পুথিতে কৃত্তিবাসের আত্মকাহিনী ছিল, (ভারতবর্ষ, জ্যৈষ্ঠ, ১৩৪৯, পৃঃ 6৫০-৫৫১ 
দ্রষ্টব্য )। এ প:াঁথয় প্রারদ্ভ-অংশাঁটর যে বিবরণ ডঃ ভট্টশালী দিয়েছেন, তা উদ্ধৃত 
করাছ, 

“তৃতীয় পাতার প্রথম পৃষ্ঠায় "কীত্তবাসের আত্মাববরণ শেষ হইয়াছে। তাহার 
পরে দশ অবতারের বর্ণনা আরম্ভ । উহা তৃতীয় পাতার শেষ পর্য্যন্ত উদ্ধৃত 
কাঁরলাম £ 

জত জত অবতারে হৈল জত নাম। 
সংসারে দুর্লভ রাম নাম অনুপাম ॥ 
্রহ্মমন্ত্র কাহা হৈতে হইবেক প্রচার । 
ভুবনে দুর্লভ কথা রাম অবতার । 

মনেতে 'চান্তয়া ব্রহ্মা ডাকে সর়স্বতাঁ। 
বহ্মাকে আসিয়া দেবী কাঁরল প্রণাতি ॥ 
ব্রহ্মা বলেন শুন দেবী আমার যুগাঁত। 
আমার আরতি তুমি যাহ বসুমতী ॥ 

রাম নাম বিনা ষেবা আজ নাহ জান । 
তার কণ্ঠে থাকি প্রচারহ রাম বাণী ॥ 
এতেক বালয়া ব্ৰহ্মা গেলা নিজ স্থান । 
ব্রহ্মার বরে গেলা দেব! 'ক্ষাত সারধান ॥ 
ব্রহ্মার বচনে দেবী বেড়ান সংসারে । 
অনেক খ'ঁজল নাম না পাইল প্রচারে ॥ 
ব্রহ্মার চরণে গয়া কৈল নিবেদনে । 
অনেক খখাঁজলাম নাম না শুনি ম্রবণে ॥ 
এতেক বলিয়া দেবী গেলা নিজ স্থান । 
দেবগণ লইয়া ব্রহ্মা করেন অনঃমান ॥ 
নিশ্বাস ছাড়িয়া ব্রহ্মা ভাবেন মনে বেথা । 
কোনজনে প্রচারর অদ্ভুত রাম কথা ॥ 
চান্তত হইয়া ব্ৰহ্মা ভাবে মনে মনে । 

হেন কালে নারদ মান দলা দরসন ॥ 
পাদ্য অর্থ দিলা মহীনকে বাঁসতে আসন । 
নারদ বলেন কেন গোসাঁঞ বিরস বদন ॥ " 
ব্রহ্মা বলেন নারদ মান শুন বান্রাসার | 
কাহা হৈতে রাম কথা হবেক প্রচার ॥ 
নারদ বলেন গোসাঞি শুন মোর বাণা। 

এই ছত্রেই তৃতীয় পাতা শেষ । ওঁদকে পাঁরষতের ১৫ নং পাঁথর'**৪র্থ পাতায় 
আরম্ভ 

আরিক মীনর পত্র আছে চ্যবন নামে ম্যান ॥ 


banglabooks.in 


6৮ রামায়ণ: 


তাহার ঘরেতে হব বিষ্ণু অবতার । 
তিহো শ্রীরামের কথা কাঁরবেন প্রচার 
এত যাঁদ বাঁলল নারদ ম.ীনবর । 
নারদের বোলে ব্রহ্মা হরিল অন্তর || 
আপনে ঘর গেলা ব্রহ্মা ভাঙ্গিয়া দিআন । 
সকল দেবগণ গেলা আপনার স্থান || 
ণকাত্তবাস আরাধল বালনীক চরণে । 
প্রথম সকাল গাইল আদ্য রামায়ণে ॥ 
চ্যবন মুনি আন্রক মুনির নন্দন । 
ধচ্মেতে ধাঁম্মক মূনি তপে তপোধন || 
ইত্যাদি I” 


বলা বাহুল্য এর পরেই এ পুথতে আছে বালমীকির জন্ম এবং তার পরে আছে ব্রহ্মা 
ও নারদের ভাঁবষ্যৎ-অবতার রামচন্দ্র সংকান্ত কথোপকথনের বিবরণ ৷ সুতরাং কেউ কেউ 
মনে করতে পারেন যে কৃত্তবাসের মূল রচনায় দশরথের প্রসঙ্গের আগে ষথাক্রমে এই 
প্রসঙ্গগ-ল ছল, 

(১) আত্মকাহিনী, (২) দশ অবতারের বর্ণনা, (৩) রাম-নাম প্রচারের জন্য 
ব্রহ্মার উদ্যোগ এবং সরস্বতী ও নারদের সঙ্গে তাঁর কথোপকথন, (৪) বাল্মীকর 
জম্ম, (৫) বাল্মীক ও নারদের কথোপকথন, (৪) বালমীকির আদ শ্লোক রচনা, 
৭) বাজ্মীকর রামায়ণ রচনা করতে বসা ও সংক্ষেপে সপ্তকাণ্ডের বিবরণ দেওয়া, 
(৮) রাবণ ও রাক্ষসদের জন্ম ও 'ববাহাঁদ, (৯) কুশ রাজ্য ও তার রাজধানী অযোধ্যা 
নগরীর বর্ণনা । 

1কচ্তু এইভাবে অনুমানের সাহায্যে বোঁশ দর অগ্রসর হওয়া যায় না। আমাদের 
আদর্শ পাথর প্রারদ্ভ-অংশই যে কীত্তবাসের মূল রচনার যথার্থ প্রারদ্ভ-অংশ নয়_ 
তা'ও জোর করে বলতে পাঁর না। প্রাচীন বাংলা কাব্যে কবিদের আত্মকাহিনী কোন 
কোন ক্ষেত্রে কাব্যের সূরূতে থাকত, আবার কোন কোন ক্ষেত্রে শেষে থাকত। বগা 
সাহিত্য পাঁরষতের ১৫ নং পাথর সাক্ষ্য থেকে মনে হয়, কৃত্তিবাসের আত্মকাহনা 
কাব্যের প্রথমে থাকারই বোঁশ সম্ভাবনা, কন্তু আত্মকাহিনীকে গ্রন্থের অন্তভুক্ত 
করতে হলে আরও কতকগুলি প্রসঙ্গ অন্য পুথি থেকে নিয়ে আমাদের আদর্শ‘ পাথর 
সূচনা অংশের আগে বসাতে হয়। এরকম করা হ্যান্তসঙ্গত নয় । তাই কীন্তবাসের 
আত্মকাহনীকে আমরা গ্রন্থের মধ্যে নাঁদয়ে ভূমিকায় দিলাম এবং কাব্যের প্রারম্ভ- 
অংশ সম্বন্ধে আমাদের আদর্শ পুঁথকেই অনুসরণ করলাম । 


কৃত্তিবাসের কবিত্ব | যান লক্ষ লক্ষ বাঙালীর হৃদয় জয় করেছেন, যাঁর নাম: 
শতাব্দীর পর শতাব্দী পার হয়ে আজও মধ্যাহ সূর্যের মত জৰলজৰল করছে, তাঁর 
কাঁবত্ব বিচার করা আমাদের পক্ষে সীমাহীন স্পর্ধার পাঁরচায়ক হবে । এ বিচার করেছেন 
মহাকাল এবং তিন তাঁর রায়ও দিয়েছেন । আমরা শুধ: কৃন্তিবাসী রামায়ণের নিজস্ব: 


banglabooks.in 


ভূমিকা ৫৯ 
সাহাত্যিক প্রক্কাতাট কী, বর্তমান সংস্করণের 'রভাত্ততে সে সম্বন্ধে কিছ? আলোচনা 
করব। 


কীত্তবাসী রামায়ণের প্রচলিত সংস্করণগ্ীল থেকে দেখা যায়-_তার চীরন্রগণল 
বাঙালী-চারম্রের ছাঁচে ঢালা । বর্তমান সংগ্করণেও এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় । 
রাম, সীতা, লক্ষন্নণ, দশরথ, কৌশল্যা, কৈকেয়ী--সবাই যেন বাঙালী । তাঁদের 
কথাবর্তা যেন বাঙালধদেরই মত। কৃত্তবাস বোঁশর ভাগ জায়গাতেই বাল্নীকর 
রামায়ণকে অনুসরণ করেছেন, কিন্তু এমনই তাঁর লেখার যাদু যে প্রত্যেকটি চারন্র, 
প্রত্যেকটি বর্ণনা খাঁটি বাংলা ভাবধারায় মাঁণ্ডত হয়ে গিয়েছে । 

এর কিছ; দৃষ্টান্ত দই । সীতা রামের সঙ্গে বনবাসে যাচ্ছেন। যাবার প্রাক্কালে, 
কৌশল্যা তাঁকে বললেন যে তানি যেন রামের অনাদর না করেন। বালমীকর রামায়ণ 
অনুসারে সীতা এর উত্তরে তাঁকে বললেন, 


“আর্ষে ! আপাঁন আমাকে যেরূপ আদেশ কাঁরতেছেন আমি অবশ্যই তাহা পালন, 
কাঁরব। স্বামীর প্রাত কিরূপ আচরণ কাঁরতে হয়, আমি তাহা জানি ও শনিয়াছি। 
আপনি আমাকে অসতাদের তুল্য মনে কাঁরবেন না। শশাঙ্ক হইতে রশ্মির ন্যায় 
আম ধর্ম হইতে 'বাচ্ছন্ন নাহ । যেমন তন্তীণূন্য বীণা এবং চক্রশন্য রথ নিরর্থক 
হয়, সেইরূপ স্ত্রীলোক শত পুত্রের মাতা হইয়াও যাঁদ ভর্তুহীন হয়, কদাচই সুখী হইতে 
পারেনা । পিতা মাতা ও পঢুত্র পাঁরামত বস্তুই দান কাঁরয়া থাকেন ; কিন্তু জগতে 
স্বামী ভিন্ন অপারমেয় পদার্থের দাতা আর কেহ নাই । সুতরাং তাঁহাকে কে না আদর, 
কারবে 2 আমি মাতার নিকট সামান্য ও বিশেষ ধর্মোপদেশ পাইয়াছি, আম কি. 
কারণে স্বামীর অবমাননা কারিব ? পাঁতই আমার পরম দেবতা ।” 

( হেমচন্দ্ৰ ভট্টাচার্যের অনুবাদ )। 


সংস্কৃত ভাষার ধৰনিগাম্ভীর্য ও আর্য নারীর তেজাঁস্বতা এই উীন্তর রন্ধে রম্ধে 
বর্তমান। অপর দিকে, কীন্তবাসী রামায়ণে কৌশল্যার কথার উত্তরে সাতার উীস্ত 
কীরকম একান্তভাবে খাঁটি বাংলা রূপ 'নয়েছো তা দেখুন-- 


সীতা বলেন শুন কৌশল্যা ঠাকুরাণন । 

স্বামীর সেবা কারতে আম ভাল জান ॥ 

মনোবাক্যে স্বামীর সেবা আম কাঁরতে চাই । 

তে কারণে ঠাকুরাণী বনবাসে যাই ॥ 

যত ধৰ্ম্ম কর্ম আম িখ্যাছি বাপঘরে । 

আর হেন স্ত্রীর জ্ঞান না জানহ মোরে ॥ 

তবে মা অধিক আমারে করে ব্যথা | 

হিত উপদেশ মোরে কাহলা সকল কথা ॥ (প:ঃ ৪৮ ) 

কত্তিবাপী রামায়ণে দীপ্তপূর্ণ বর্ণনারও অভাব নেই। দট্টান্তগ্বরংপ পাহাড়ের 

উপর থেকে রামের লঙকা-্দর্শনের বর্ণনার কিছ: অংশ উদ্ধৃত করাছ, 

ধবলবরণ পাঁচীর যেন চৌতরা শালা । 

রন্তবর্ণে পাঁচীর দেখ যেন গুঞ্জামালা ॥ 


banglabooks.in 


১০ রামায়ণ 


কাণ্চন পাঁচীর যেন হরিতালের জ্যোতি । 

ৰ দহা পাঁচীর যেন অন্ধকার রাত 

সুনল জল শোভে ডা সরোবর । 

কমল উৎপল শোভে গুঞ্জরে ভ্রমর ॥ 

নানা বর্ণে পক্ষ সভ জলে করে কোল । 

কাঁচ চাল করিয়া ঘাট বাঁধিয়াছে তুল ॥ 

অশোক কিংশুক আর চাপা নাগেশবর 

যাতি যুথ! বকুল দৌখতে মনোহর ॥ 

কোকিল কুহয়ে রব গুঞ্জরে ভ্রময় । 

ময়ূর পেখম ধরে দোখতে স:ন্দর ॥ 

চিন্রকুট পৰ্ব্বতে সেই অশেষ আকৃতি । 

দিবা অন্ত হৈল আস অন্ধকার রাত ॥ ( পৃঃ ১৯০) 

কৃত্তিবাসী রামায়ণের একটি সুন্দর ও 'শিল্পমাণ্ডত অংশ বালার মৃত্যুর পর তারার 

রামচম্দ্ুকে শাপ দেওয়ার দৃশ্যটি । তারা রামকে বলেছে, 

মঞি শাপ দিব যেন ফলয়ে নিশ্চয় ॥ 

সীতা উদ্ধারবা তোমায় মনে এই আশ । 

কথক 'দিন সেই সাঁতা ছাড়বে তোমার পাশ ॥ (পৃঃ ১১৪) 


বালমণীকর রামায়ণের এই প্রসত্গের কোন উল্লেখ নেই । এটি সম্ভবত কৃত্তিবাসেরই 
সখুষ্ট। মাধব কন্দলীর রামায়ণেও ওই গুসথ্গের উল্লেখ আছে । কিন্তু মাধব কন্দল 
যে কৃন্তিবাসের পরবর্তী কবি এবং কী্তবাসের কাছ থেকেই এই প্রসঙ্গ নিয়েছেন, তাতে 
কোন সন্দেহ নেই। 
কৃত্তিবাসী রামায়ণে বহু চিত্তাকর্ষক কাঁহনা সরস ভাষায় বার্ণত হয়েছে । এদের 

মধ্যে অনেকগুলি কাণহনই পাঠকদের কাছে সুপাঁরাচিত। আমাদের সংস্করণে একটি 
নতুন কাহিনী পাওয়া ধায় । রাবণ সাঁতাকে হরণ করে নিয়ে গিয়েছে, রাম চারদিকে 
সাঁতাকে খজছেন। খংজতে খ*জতে রামের দেখা হল চকোরের সঙ্গে । তানি 
জিজ্ঞাসা করলেন, “তুমি কি সাঁতাকে দেখেছ?” চকোর তার উত্তরে কর্কশ কথা বলল । 
রাম তখন তাকে শাপ দিলেন, “তুমি স্ত্রীকে দেখতে পারবে না।” তখন চকোর তাঁর 
পায়ে পড়ে ক্ষমা চাইল । রাম তখন তাকে এই দয়া করলেন যে--চকোরের আকাশে 
ওড়ার সময়ে এই শাপ কার্যকরী হবে না। এরপর রামচন্দ্র বকের দেখা পেলেন । 
সীতাকে সে দেখেছে কিনা জিজ্ঞাসা করাতে বক বলল--সে দেখোন, তবে তাঁর কান্না 
শুনেছে । রাম তার কথায় সন্তুষ্ট হয়ে বর দিলেন যে বর্ষার সময়ে কোথাও না 
গিয়েই সে আহার পাবে । এরপর রামের দেখা হল মাছরাঙা পাঁখর সঞ্চে । সীতাকে 
ধসে দেখেছে কিনা এই প্রশ্নের উত্তরে মাছরাঙা বলল, 

চতুর্থ দিবসের কথা কাঁর বিবরণ ॥ 

আকাশগমনপথে যার নিশাচর । 

কাঁড় হস্ত কুঁড় চক্ষু দশমনণ্ডধর ॥ 


banglabooks.in 


ভূমিকা ৬৯ 


তার রথে দোঁখলাম নারী একজন । 

রাম রাম বাঁলয়া কন্যা কাঁরছে ব্রুন্দন ॥ 
কাঁহতে না পারি আমি তাঁর রূপের কথা । 
অনমানে বুঝলাম সেই তোমার সীতা ॥ 
ত্বরিত গমনে রথ চালায় দাঁক্ষণে। 

বস্ত্র চার ফোঁল ধান করিয়া কুন্দনে ॥ 
সেই বন্দ রাখিয়াছি কাঁরয়া যতন । 

আজ্ঞা কর আঁনয়া দি তোমার সদন ॥ 
শ্রীরাম বলেন বস্ত্র ঝাট আন দোঁখ। 

রামের বচনে বস্ত্র আনিয়া দলা পাঁখ ॥ 
সেই ভগ্ন বন্দ রাম সর্বাঙ্গে বুলাইয়া ! 
ক্রন্দন করেন রাম জানক! বালয়া ॥ 

শ্রীসাম বলেন পক্ষ কাঁরাল সন্তোষ । 

বর 'দিয়া তোমারে কাঁরব পাঁরতোষ ॥ 

এই বদ্বের বর্ণ যেমত হউক তোমার । 
প্রতিবার জলে তোমার 'মালবে আহার ॥ 
সন্তুষ্ট হইলা পক্ষ রামের পায়্যা বর । 
প্রতিবার ভক্ষ্য পায় জলের ভিতর ॥ ( পৃঃ ৯৬৯৭) 


এই কাহিনী সত্যই সুন্দর । 

কীন্তবাী রামায়ণে গভীর ভাবোদ্দীপক ও করুণ রসাত্মক বর্ণনা যথেষ্টই মেলে'। 
এই সমস্ত বর্ণনার মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য সীতার বিরহে রামের বিলাপের অংশাটি । 
1বশেষ করে পিঙ্গল ছন্দে রচিত নীচের পদটি তুলনারৃহিত, 


জানক! জানক! বোলত রাম । 
ধরণী লোটায়ত গোলোকধাম । 
সজল সচেতন লোচনের বার । 
[তিমির সমীরণ 'বিহল নার ॥ 
রজনী উজাগরে সমূহ লোর । 
দারুণ দাবানলে রাঁহত ভোর ॥| 
মরমে গতাগাঁত কামনী কোর । 
মন প্রজবালত রাখব ভোর | 
সদায় কাতর প্রেম কিলাগি। 
চাতক কলরব দাহন আগি ॥ 
কোকিল গায় গীত বড়ই রসান। 
বিরহ জনের হলাহল,জান ॥ 
মুগ্ধ মদনে হৃদয় অস্থির | 
বিরহ সখোয়ত রাঘব বার ॥ 


banglabooks.in 


৬২ রামায়ণ 


সপনে যেমন কামনা মাল । 
মালতী কুসুমে ভ্রমর করে কেলি ॥ 
জবহ: চেতন বিরহ 'বথার । 
রোদে সুখায় যেন কুসমহার ॥ 
একক শয়নে বাঢ়ে এ আগ । 
দ্বিগুণ উত্তাপত জানকী লাগ ॥ ( পঃ ৯১৯২) 
পর্দাট ব্রজব্ীল ভাষায় রাঁচত। এট ষাঁদ কাত্তবাসেরই রচনা হয়--তা হলে 
বলতে হবে, বাংলা দেশে কাঁত্তবাসই প্রথম ব্রজবুনল ভাষায় সাহিত্য সৃষ্ট করেন। 
কণন্তবাসী রামায়ণের প্রচালত সংস্করণে লঙকাকাণ্ডের যুদ্ধশীবগ্রহের বর্ণনা বেশ 
চিত্তাকর্ষক । এই সব বর্ণনার অনেকগুলি বর্তমান সংস্করণে বাদ পড়েছে, তবে 
ভগ্মলোচন ও মহণরাবণের কাহিনী রয়েছে । মহীরাবণের পাত্র আহরাবণের কাহনীও 
'আছে। 
কীত্তবাসী রামায়ণে হাস্যরসের অজন নিদর্শন মেলে । স্ব হাস্যরস হয়তো সমান 
উচ্চাঙ্গের নয়, গিন্তু খুব উপভোগ্য হাস্যরসের নিদর্শনও এ কাব্যে যথেণ্টই পাই'। 
এর কিছ? দণ্টান্ত 'দচ্ছি। লক্ষমণ শূর্পণখার নাক-কান কাটবার পর শূর্পণখা কাঁদতে 
কাঁদতে খরের কাছে গিয়ে আঁভযোগ করল। কেন লক্ষ্মণ তার এই শান্তীবধান করল 
-_পে সম্বন্ধে শর্পণথা আসল কথা না বলে বলল, 


মনুষ্যের মাংস খাইতে গেল মোর সাধ । 
নাক কান কাটল মোর এই অপরাধ ॥ (পৃঃ ৭৫) 


পরাধাট কত সামান্য ! 
মহীরাবণের কাছে রাবণ যেভাবে রামের পারচয় দিয়েছে, তার মধ্যেও হাস্যরসের 
পরশ আছে । রাবণের বিবরণ অনুসারে দশরথ রামকে ত্যাজ্যপত্তর করে তাড়িয়ে 
“দয়েছেন, 
দুই স্ত্রীর বেটা তারে খেদাড়ল বাপে । 
রাজ্য না পাইয়া বনে বেড়ায় নানা তাপে ॥ (পৃঃ ২৫৭) 


শুর বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনার অভ্যাসাঁট রাবণ বেশ ভালই আয়ত্ত করেছেন 
"দেখা যাচ্ছে। 
শূর্পণখা তার নাক-কান কাটার কারণ সম্বন্ধে ভাইয়ের কাছে যতই ভাঁওতা দিক্‌, 
আসল সত্য বুঝতে রাবণের কোন অসযাবধা হয়নি । তাই দৌথ রাবণ মহীরাবণের 
‘কাছে বলছে, 
পণ্গবট বনে বৈসে শ্রীরাম লক্ষণ । 
শৃর্পণখা ভগ্নী গেলা তার দরশন ॥ 
ভালমতে জান শর্পণখার চাঁরত । 
লোকধন্্ম না মানে রাঁড়ি বলে বিপরীত ॥ ( পূঃ ২৫৭) 


রাবণের কথাবার্তা এমানে শু হাস্যরসের খোরাক জোগায় নি, এর মধ্য দিয়ে 
কহিলা আতান্ঞা জীবন্ত হয়ে উাসাভ | 


banglabooks.in 


ভুমিকা ৬৩ 


কীত্তবাসের রচনায়ীতর আর একটি বৈশিষ্ট্য আমাদের চোখে পড়েছে । অনেক 
সময়ে (তান একট পয়ারের দ্বিতীয় চরণের প্রথমাংশে ও পরবর্তী পয়ারের প্রথম চরণের 
প্রথমাংশে অবিকল একই শব্দ ব্যবহার করেন। যেমন 
(৯) রাম রাজা কাঁরতে আমরা চল সব্বজন। 
রাম রাজা কাঁরয়া পাঠাইব দেশে | পৃঃ ৫৮) 
(২) মনির সাহস দোঁখ কৌতুকী [তিনজন ॥ 
মুনির সাহস রাম দেখিয়া হইল বিস্ময় । পৃঃ ৬৭) 
(৩) গাঁথবাঁর বানর সভ দশ দমে আইসে ॥ 
প্াঁথকীর বানর সভ হইল হ.লস্থ্ল। (পৃঃ ১১৯) 
এই জাতীয় উদাহরণ এ বইয়ের যন্ত্রতন্ত্র মিলবে। 
পুনরযান্ত কীত্তিবাসের একটি প্রধান বৈশিষ্ট্য । একে তাঁর একাঁট ভ্রাটও বলা যায়। 
একই ধরনের 'বাঁভন্ন পরিস্থিতির বণনা দেবার সময়ে তাঁন আঁবকল একই ভাষা ব্যবহার 
করেছেন, এরকম বহু উদাহরণ এই গ্রন্থে পাই । যেমন, লঙকাকাণন্ডে ইন্দ্রীজৎ যতবার 
রাম-লক্ষরণের সঙ্গে যুদ্ধে বিজয় হয়েছে--তার প্রত্যাবর্তন ও অভ্যর্থনা বর্ণনা 
ততবার একই ভাষায় বা্ণত হয়েছে । দুই বীরেব দ্বন্দ্বযুদ্ধের বর্ণনা দেবার সময়ে 
প্রান প্রত ক্ষেত্রেই কাঁব বলেছেন, “কেহো কারে জানতে নারে দইজন সৌঁসর |” 
কৃত্তিবাস অন্য অনেক প্রাচীন কবির মত ছোট ছোট উীন্তর মধ্য দিয়ে চমকপ্রদ 
স:ভাষিত রচনা করেছেন৷ দণ্টান্তগ্বরূপ রাবণের প্রাত নিকষার এই টীন্তাট উদ্ধৃত 
করাছ, 
রামের গুণে সহায় হৈল বনের বানর। 
তোমার গুণে ঘরে বৈরী হইল সহোদর | পৃঃ ১৮৪) 
আর একটি উীন্তও এখানে উদ্ধৃত করাছি। উীস্তটি শুধু সুন্দর নয়, কাঁবর উদারতার 
ভঙ্গীরও পারচায়ক। গুহক রামচন্দ্রকে তার জাতি অর্থাং চণ্ডাল জাতি সম্বন্খে 
বলছে, 
মৎস্য খায মৎস্য মারে মংস্য উৎপাত । 
এই অনাচার করে চণ্ডালের জাতি ॥ 
মধুর সুস্বাদ দাধ ঘৃত রসাল । 
তবু উত্তম জাত বালবেক ছুইল চণ্ডাল ॥ (পৃঃ ৫০ ) 
সেই সুদূর অতীতের জাতিভেদ ও স্পৃশ্যতা-অগ্পৃশ্যতা-কণ্টকিত সমাজে বসে ব্রাহ্মণ 
কাঁব চ'ডালদের গ্রাত “উত্তম জাতি”-র লোকদের এই আঁবচারের কথা উপলব্ধি করে 
ছিলেন ও লাপবদ্ধ করছিলেন, এ কথা ভাবলে আমরা আঁভভূত হই ! 


সুখময় মুখোপাধ্যায় 


banglabooks.in 


banglabooks.in 


আরদিকা 


রামং লক্ষমণপূর্বজং রঘুবরং 
সীতাপাঁতং সুন্দরং 
গৃণানধিং 
বিপ্রাপ্রিয়ং ধাঁম্মকম,। 
রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং 
শ্যামলং শান্তশার্তং 
বন্দে লোকাভিরামং রঘুকুলতিলকং 
রাঘবং রাবণারমূ॥ 


কাকুৎস্থং করুণাময়ং 


আদ্যকাণ্ডে রামের জন্ম সাঁতাদেবীর বিয়। 
অযোধ্যাকাণ্ডে গেলা রাম রাজা হারাইয়া ৷ 
ধ্লাজ্য হারাইলা' রামচন্দ্র অযোধ্যাকাণ্ডে। 
অরণ্যকাণ্ডে সীতা হরিয়া নিল দশমুণ্ডে॥ 
কাণ্ডে কান্ডে পাইলেন রঘুনাথ অপচয়। 
[কাঁচ্কন্ধাকাণ্ডে মৈন্রলাভ কটক সপ্য় ॥ 
সুন্দরকাণ্ডে সেতুবন্ধ কটক হৈল পার। 
লঙ্কাকান্ডে রাবণ মারিয়া সীতার উদ্ধার ॥ 
দেশেতে আসিয়া রাজা হইলা উত্তরকাণ্ডে। 
এই ক্রমে সাতকাণ্ড কীন্তবাস তৃণ্ডে॥ 
সাতকাণ্ড রামায়ণ প্রথম আদ্যকাণ্ড। 
শুনতে অমৃতকথ্য অমৃতের খণ্ড॥ 
রঘূমীনর পুত্র বাল্মীকি মহামুনি। 
আদ্যকবি বলি তাকে সব্লোকে জানি॥ 
ঘাঁটি হাজার বংসর থাকিতে অবতার। 
অনাগম কারলেক 'বাঁদত সংসার ॥ 

যাহার প্রসাদে হইল গীত রামায়ণ। 
তাহার প্রসাদে গীত শুনে সর্বজন॥ 


দশরথ নামে রাজা জন্ম সর্য্যবংশে। 
অস্বেশাস্রে পাণ্ডত সে ধৰ্ম্মে রাজ্য শাসে॥ 
সয্যবংশে দশরথ সবে একেম্বর । 

খাপ মা নাহ রাজার ভাই সহোদর ॥ 
রাজচক্রবর্তরঁ রাজা সভার উপরে। 
[তিনশত বংসর রাজা বিভা নাহি করে॥ 
দৈবের ঘটনে রাজার হইল 'নব্বন্ধ। 
যাহাতে হইবে রামের জন্ম অনুবন্ধ ॥ 
১কে-রা) 


কোশল রাজ্যের রাজা কুশল নাম ধরে। 
ধার্মিক রাজা সে ধম্মেতে রাজ্য করে॥ 
কৌশল্যা নামে কন্যা তার পরম সূন্দরী। 
কারে বিভা দিবে রাজা অনমান কার॥ 
পাত্রমিত্র সঙ্গে রাজা যুক্তি অনুমানি। 
প্রধান পুরোহিতে রাজা ডাক দিয়া আনি! 
পুরোহিতের ঠাঁঞ রাজা কাহল বিশেষ। 
দশরথ আনিতে চল অযোধ্যার দেশ॥ 
পরমসুন্দর রাজা রাজচক্রবত্তী। 

তাহার সমান রাজা নাহ বসুমতাঁ॥ 
আমার সংবাদ তুমি কহিও রাজারে। 
কৌশল্যা নন্দিনী মোর বিভা দিব তারে ॥ 
তাহা বিনে কৌশল্যার বর নাহি দেখি। 
তারে কন্যা দিব আমি হইয়া কোতুকাী 
চলিলেক 'দবজবর পরম হরিষে। 
উত্তরিল গিয়া দ্বিজ অযোধ্যার দেশে ॥ 
রাজার দুয়ারে দ্বিজ দিল দরশন। 
রাজার গোচরে দ্বারা নিলেক ব্রাহ্মণ 
ব্রাহ্মণ দোঁখয়া রাজা কারল প্রণাম। 
আশীর্বাদ দয়া বলেন আপনার নাম] 
কোশল দেশে ঘর মোর রাজপুরোহত। 
তোমা লৈতে রাজা মোরে পাঠান ত্বারত॥ 
কোশল্যা নাঁন্দনী তার পরমস:ন্দরী। 
রূপেগুণে দেখি যেন স্বর্গাবদ্যাধরী | 
তোমা বাঁহ কৌশল্যার বর নাহ আর। 
[ববাহ কাঁরতে চল কোশল নগর 
এতেক শানিয়া রাজা বিশেষ বচন । 
পান্রামত্ আনি রাজ্য করে সমপণ॥ 
বিভা করি যাবৎ না আসি নিজ স্থান।* 
রাজ্যরক্ষা তাবৎ কারহ সাবধান ॥ 
সঙ্গেতে কারিয়া নিলা বাঁশম্ঠ পুরোহিত । 
রথে চাঁড় দশরথ চলিলা ত্বরিত॥ 
সৈন্যসামন্তে রাজা যায় কৃতৃহলে। 
উত্তীরল গিয়া রাজা কোশল নগরে॥ 
দ্বারা জানাইল গিয়া রাজার গোচরে। 
দশরথ মহার'জা আস্যাছেন দ্বারে ॥ 
বার্তা পাইয়া তবে কুশল মহারাজা । 
পাদ্য অর্ঘ্য দিয়া করে দশরথের পুজা ॥ 
শাস্নবিধানে রাজা কন্যাদান করে। 
নানারত্র দাসদাসী দিল হরিষ অন্তরে 
কৌশল্যা লইয়া রাজা আইল নিজ দেশে। 
আদ্যকান্ড রচিল পাঁণ্ডিত কীন্তবাসে ॥ 


banglabooks.in 


২ 


গিরিরাজনগরে কেকয় রাজার ঘর। 
সুখে রাজ্য করে রাজা অনেক বংসর॥ 
কেকয়! নামে কন্যা তার পরমস.ন্দরী। 
তার রূপে আলো করে গাররাজনগরী ॥ 
স্বয়ম্বরা হবে কন্যা কারয়াছে মনে। 
প্‌থিবার যত রাজা ডাক দিয়া আনে॥ 
দশরথ আনিতে দূত চলিল সত্বর। 
সকল রাজা আইল তথা পৃথিবী ভিতর ॥ 
স্বয়ম্বরস্থল রাজা কৈল শুভক্ষণে। 
সভা করি বসিলা সকল রাজাগণে ॥ 
হেনকালে আইলা তথা কেকয় নান্দনী। 
চন্দ্র উদয় কৈল যেন শোভিত রজনী ॥ 
কন্যার্প দেখি সভে করে সার ভাঁর। 
অমরাবতাঁ হৈতে যেন আস্যাছে বিদ্যাধরী॥ 
{কবা রম্ভা উব্্বশণ কিবা তিলোত্তমা । 
তার রুপে ইহার রুপে দিতে নার সীমা ॥ 
পুব্র্ব রাজার কন্যা ছিল নাম ইন্দুমতাঁ। 
সে যেন বারল অজ মহানরপাঁত॥ 
ইন্দমতার রূপের কথা গেল দেশে দেশে । 
কারতে আইল সভে পরম হরিষে॥ 
ইন্দুমতী বাঁরলেন সেই একজন। 
লজ্জা পাইয়া গেল দেশে রাজাগণ॥ 
জ্বয়ম্বরা মাল্য দিল দশরথের গলা। 
তুমি আমার পাঁত বাল দিল বরমালা ॥ 
দশরথের সমান রাজা আছে কোন্‌ জন। 
সকল রাজারে রাজা করিল সম্মান॥ 
বিবাহ দেখিয়া সভে করিলা গমন। 
যার যেই ঘর তথা গেল সর্্বজন॥ 
কন্যাদান করে রাজা পরম কৌতুকে। 
মন্থরা কুজী চোঁড় রাজা দিলেন যৌতুকে ॥ 
ভালর তরে রাজারে দিলেন প্রসাদ। 
এই চেঁড় হইতে রাজার পাড়বে প্রমাদ ॥ 
কেকয়ী লইয়া রাজা আইল নিজ দেশে। 
আদ্যকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে॥ 


কৌশল্যা কেকয়ী তারা দুই তো সাতিনণ। 
অন্তঃপুর মধ্যে থাকে দুই মহারাণী॥ 
সিংহল দেশের রাজা সিংহল নাম ধাঁর। 
সুমিত্ৰা নন্দিনী তার পরমস-ুন্দরাী 
যেজন দেখয়ে কন্যা সে হয় মচ্ছিত। 
কন্যার্প দেখি রাজা বড়ই চিন্তিত 


রামায়ণ 


পুরোহিত আনি রাজা কাঁহল বিশেষ। 
দশরথ আনতে চল অযোধ্যার দেশ॥ 
পরম সহন্দর রাজা সব্ব শাস্ত্র জানে। 
দেবতা গন্ধর্্ব কাঁপে যে রাজার বাণে॥ 
আমার সংবাদ কৈও রাজার গোচর। 
তাহা বাঁহ সামিত্রার আর নাহ বর॥। 
এতেক শানিয়া দ্বিজ চলিলা সত্বর। 
উত্তরিল গিয়া দ্বিজ অযোধ্যানগর ॥ 
আবিলম্বে গেলা দ্বিজ রাজার গোচর। 
পাদ্য অর্ঘ্য দিয়া রাজা করিল আদর ॥ 
যোড় হাথ কার রাজা জিজ্ঞাসে কারণ। 
কোন দেশ হৈতে আইলা কহ বিবরণ॥৷ 
সিংহল দেশে ঘর মোর রাজপুরোহত। 
তোমায় লৈতে রাজা মোরে পাঠাল্যা ত্বারিত। 
তার রূপে আলো করে সিংহল নগরাঁ॥ 
এত রূপে কন্যা রাজা নাহ কোন দেশে 
তোমায় বিভা দিবে রাজা পরম হরিষে। 
কন্যারূপ শুনি রাজা বড় হরাঁষত। 
রথে চাঁড়য়া রাজা চাঁললা ত্বারত॥ 
কৌশল্যা কেকয় তারা না জানে দুজন . 
মৃগয়া কারবার ছলে কারলা গমন ॥ 
দশরথের বার্তা পাইয়া মহারাজা । 
পাদ্য অর্ঘ্য দিয়া তারে কারলেন প্‌জা! 
দশরথের রূপ দেখ্যা হারষ বদন। 
যেন কন্যা তেন বর শোভে দুইজন॥ 
অধিবাস করিল রাজা পরম হরিষে। 
বিবাহের লগ্ন হৈল গোধ্যাল প্রবেশে ॥ 
কৃষ্ণপক্ষে বিভা হৈল দুইজন ছামান।* 
শুরুপক্ষের চন্দ্র যেমত শোভিত রজনা॥ 
বাঁস বিবাহ তথা করিলা দশরথে। 
সুমৰা সহিত রাজা চাঁড় 'দব্রথে॥ 
সৃমিত্রার রূপে রাজা হইলা মোহিত। 
কালরান্র সেই দিন ধারতে নারে চিত॥ 
র্‌পগুণ দেখ্যা রাজা হইলা ফাঁফর। 
সেইদিন শৃঙ্গার কৈলা রথের উপর॥ 
বাঁস বিভার পর দিন হয় কাল রাতি। 
স্ঁপুর্ষ দুজনে না থাকয়ে সংহাতি॥ . 
সেই কালরান্রে যাঁদ স্ত্রী করে সম্ভাষণ। 
কোন কালে প্রীত তবে না হয় দুজন॥ 
সৃমিৰা লইয়া রাজা আইলা নিজ দেশে। 
অন্তঃপ্‌র ভিতরে রাজা কাঁরল প্রবেশে ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


কৌশল্যা কেকয় ছিলা দুই সাঁতনী। 

” সুমিত্ৰা সহিত হৈলা তিন মহারাণী ॥ 
কৌশল্যা কেকয়ী সতিনী দুইজন। 
সুমন্রার রূপ দেখ্যা বিরস বদন॥ 
ইহার রূপ দেখ্যা রাজা হইল কাতর। 
সুমিৰা দুভগা হউক এই মাগ বর] 
পার্বতীশঙ্কর পূজে হৈয়া এক চিত্তে। 
রাজা যেন না চাহেন সহমিন্রার ভিতে ॥ 
তিন রাণী লৈয়া রাজা করে কুতূহল। 
সুখে রাজ্য করে রাজা নয় হাজার বংসর॥ 
এতাঁদন অপত্য না হয় ভাবে মনে। 
শতেক বিবাহ করে পুত্রের কারণে ॥ 
সকল সাতনী মাঝে সুমিত্রা সুন্দরী । 
হেন স্ত্রী দুর্ভ গা হৈল লোকে বিস্ময় কার॥ 
হেন রাণী দুভগা হৈলা লোকেতে বিষাদ । 
কালরান্র দোষে এত হৈল পরমাদ ॥* 
প্রাণের অধিক রাজা কেকয়ীরে দেখে। 
রান্রিদিন কেকয়ীর নিকটে রাজা থাকে॥ 
কৌতুকে থাকেন রাজা কেকয়ী সম্ভাষণে। 
রাজ্যে অনাব্‌চ্টি রাজা কিছুই না জানে॥ 
হেনকালে আইলা নারদ রাজসম্ভাষণে । 
পাদ্য অর্ঘ্য দিল রাজা বাঁসতে আসনে ॥ 
যোড় হাথে বলেন রাজা ধারে ধারে। 

কি কার্য কারণে আইলা আমার গোচরে 
নারদ বলেন শুন রাজা আমার বচন। 
রাজ্যে অনাবৃন্টি প্রজা দুঃখ পায় কি কারণ ৷ 
তম হেন রাজার রাজ্যে অনাবৃন্টি হয়। 
তোমার কারণে লোক এত দুঃখ পায়৷ 
সব্বলোক দুঃখ পায় তাম আছ সংখী। 
নরকে ডুবিলা রাজা পাছে নাহ দোঁখ॥ 
স্ৰীগণ লইয়া রাজা থাকহ হরিষে। 

পাছে দুঃখ পাবে রাজা আপনার দোষে॥ 
রাজা বলে আমি কারো নাহ কর দণ্ড। 
কোন দোষে অপযশ বলে রাজ্যখণ্ড ॥ 
দুঃখ যত পায় লোক নিজ কম্মফলে। 
আঁবচারে লোক কেন মোরে মন্দ বলে॥ 
নারদ বলে দশরথ শুন আমার বাণী। 
শনির দৃষ্ট পাঁড়য়াছে নক্ষত্র রোহণী ॥ 
তে কারণে অনাবৃন্টি হইল তোর রাজ্যে। 
অনাবুষ্টে অনাহারে লোক সকল মজে ॥ 
রথে চাঁড়ুয়া রাজা বেড়াও স্থানে স্থানে। 
লোকে অপযশ কহে শুন নিজ কানে॥ 


এতেক বাঁলয়া নারদ চলিলা সত্বরে। 
রথে চড় গেলা রাজা দক্ষিণ 'দগান্তরে॥ 
দক্ষিণ দিগে গেলা রাজা গহন কাননে । 
অনেক জন্তু দেখে রাজা সেইত পবনে॥ 
অনেক বৃক্ষ দেখলেন নাহ ফুলফল। 
সরোবর দেখলেন তাহে নাহ জল 
অবসাদ পাইয়া রাজা বৈসে গাছের তলে। 
দুই পাঁখ বাসা কর্যাছে সেই গাছের ডালে॥ 
শাঁলকা বলে শালাকনী শুনহ বচন। 
এ বন ছাড়িয়া চল যাই অন্য বন॥ 
সপ্তম পুরুষে আমরা এই বনে বাঁস। 
হেন বন ছাঁড়য়া যাব দুঃখ বড় বাস ॥ 
শাঁলাকনী বলে বন ছাড়ব কি কারণ। 
শালিকা বলে শালাকনী শুনরে বচন॥ 
সূ্যযবংশের রাজ্যে বাস দুঃখ নাহ জানি। 
পাঁচ বংসর অনাবৃষ্টি না মিলে আহারপানি॥ 
পাঁচ বৎসর হইতে রাজার আঁবচার। 
আর কতকাল মোরা কাঁরব অনাহার॥ 
এই কথা কহে তারা পক্ষ দুইজনে। 
গাছের তলায় বাঁস রাজা সকল কথা শুনে॥ 
নারদের কথা রাজা পাইলেন সাক্ষী । 
আশ্বাস করিয়া রাজা রাঁখলা দুই পাখ॥ 
এই বন তোমারে দিলাম আঁধকার। 
আহারপানি ালবেক দুঃখ না পাইবে আর॥ 
পক্ষরে আশ্বাস দিয়া রাজা রথে চাঁড়। 
অমরাবতাঁ গেলা রাজা ইন্দ্রের নগরাী॥ 
অমরাবতাঁ গেলা রাজা ইন্দ্রসমাজে। 
দেবতা দেখিয়া রাজ! দশরথ গর্জে ॥ 
তঙ্জনগত্জন করে রাজা দশরথে। 
যুঝিবারে আইল; ইন্দ্র তেমার সাহতে ॥* 
দেবগণ বলে রাজা যুদ্ধ চাহ কি কারণ। 
তোমার সাঁহত ইন্দ্র না কারবে রণ॥ 
রাজা বলে হেনকালে ইন্দ্র বিদ্যমানে। 
মোর রাজ্যে অনাবৃন্টি হইল কি করণে ॥ 
পাঁচ বংসর মোর রাজ্যে নাহ বারষণ। 
সব্বলোক পায় দুঃখ মোর অপমান ॥ 
বৃন্টি কয়া ইন্দ্র রাখহ বসুমতী। 
নহে এখন জানয়া লইব অমরাবতাী ॥ 
দেবগণ চলিলা সভে রাজার বচনে। 
যুক্ত করি দেবগণ ইন্দ্র রাজার সনে॥ 
ইন্দ্র বলেন দশরথ আইলা কি কারণে । 
মনুষ্য হৈয়া বিরুপ বল শঙ্কা নাহি মনে॥ 


banglabooks.in 


8 


দেবগণ বলে ইন্দ্র না কর অহঙকার। 
দশরথের যুদ্ধে কারো নাহিক নিস্তার! 
শব্দভেদী জানে রাজা শব্দ পাইলে হানে। 
বিনা যুদ্ধে ইন্দ্র তোমায় মারবে পরাণে॥ 
যাবং দশরথ মনে না পায় তাপ। 
মধুর সম্ভাষণে তুমি করহ আলাপ॥ 
দেবগণের যুক্তি ইন্দ্র না কাঁরল আন। 
পাদ্য অর্ঘ্য দিয়া রাজার করিল সম্মান॥ 
হেনকালে দশরথ বলে ইন্দ্রস্থানে। 
আমার রাজ্যে অনাবৃষ্টি হইল ক কারণে ॥ 
ইন্দ্র বলে দশরথ শুনহ বচন। 
রোহিণীতে শানদৃম্টি নহে বাঁরষণ ॥ 
শনির তরে কহ গিয়া 

রোহিণনতে ছাড়্ক দ্‌াষ্ট। 
তবে আমি তোমার রাজ্যে 

কারতে পার বৃন্টি॥ 

চিল দশরথ রাজা ইন্দ্রের বচনে। 
রথে চাঁড় গেলা রাজা শান 1বদামানে॥ 
শানর দরশনে রাজার ছিণ্ডিল রথের দড়।। 
আকাশ হৈতে পড়ে রাজার রথের অষ্ট ঘোড়া ॥ 
রথের দড়া ছিন্ন রাজার রাহতে নাহ স্থল। 
আকাশ হইতে রাজা পড়ে ভূমিতল॥ 
আকাশ হইতে রাজা আছাড় খায়্যা পড়ে। 
হেন জন নাহ যে রাজার রক্ষ। করে॥৷ 
উড়তে উড়িতে পক্ষ তথা হইতে দেখে] 
পক্ষ বলে দশরথ রাজা মহাবল। 
হাড়গোড় চূর্ণ হবে পড়লে ভাীমিতল ॥ 
হেনকালে রাজার যদ করি অব্যাহাত। 
যতকাল থাকবে রাজা বাহবে খেয়াতি ॥ 
অদ্ধপথ আছে রাজার ভূমিতে পাঁড়তে। 
হেনকালে জায়; পক্ষ দুই পাখা পাতে ॥ 
পাখা পাতিয়া দিল জটায়ু মহাবীর। 
স্থান পায়্যা দশরথ তাহে হইলা 'স্থর | 
স্থর হৈয়া দশরথ রথে যোড়ে ঘোড়া। 
ধবজপতাকা বাঁধে তখন 'দিয়া রথের দড়া ॥ 
আরবার দশরথ করিল সাজন। 
পক্ষরাজ সঙ্গে রাজা করে সম্ভাষণ 
হাড়গোড় চূর্ণ হইত পাইল; নিস্তার। 
প্রাণরক্ষা কৈলা মোর কাঁরলা উপকার ॥ 
সূ্য্যবংশে রাজা আমি সবে একেম্বর। 
মা বাপ নাঁহ মোর ভাই সহোদর, 


রামায়ণ 


সূয্যবংশ রক্ষা পাইল তোমার কারণে। 
কোন্‌ দেশে বৈস তুমি কাহার নন্দনে॥ 
পারচয় দেহ তুমি কোন্‌ মহাজন। 

রাজা বলে তুমি মোর রাখিলা জীবন॥ 
পক্ষরাজ বলে আম বিহঙ্গম জাতি। 
জ্যেণ্ঠভাই আমার পক্ষরাজ সম্পাঁত॥ 
জটায়; নাম ধরি আমি গরুড়নন্দন। 

উড়া কাঁরয়াছিলাম উপর গগন ॥ 

আকাশ হইতে পড় তুম তথা হৈতে দোখ। 
দুই পাখা পাত্যা আম তোমার তরে রাখ ॥ 
দশরথ বলেন পক্ষ তুমি আমার হৈল। মিত 
প্রাণদান দলা মোর কৈলা বড় হত৷ 
রথে ছিল চন্দনকাণ্ঠ আগ্ন জবালিল। 
আঁগ্ন সাক্ষী দূহে* কার মিতালি কাঁরল 
উড়্যা গেলা আপন বাসে জায়; মহাবার। 
কার্যাসাদ্ধ করিয়া দশরথ হৈলা 'স্থর ॥ 
কীত্তবাস পণ্ডিত ভনে মধুর পাচালি। 
আদাকাণ্ডে গাইল গীত দশরথের মিতালি ॥ 


আরবার গেলা রাজা শান বিদ্যমানে। 
দশরথ দোঁখয়া শান ত্রাস পাইল মনে॥ 
শান বলে দশরথ আইল আরবার। 
আমার দৃন্টে পড়া কেমনে পাইল নিস্তার ॥ 
মোর দূস্টে পাঁডলে কারো না রহে জীবন। 
আছুক মানুষের কাজ দেবের মরণ ॥ 
এতেক প্রমাদ পড়ে আমা দরশনে। 

সে কথা কাঁহলে রাজা ত্রাস পাবে মনে॥ 
গণপতি জল্মিলেন গোরাঁর নন্দন। 
দেখবারে গেলেন সকল দেবগণ ॥ 
দেবতা সকল তথা আইলেন আদেশে । 
সকল দেবতা আইলা শান নাহ আসে॥ 
দূত পাঠাইয়া মোরে লইলেন সত্বর। 
গণেশ দোখতে গেলাম কৈলাসাঁশখর ॥ 
দেখিতে গেলাম গণেশ তাহার সমখে। 
দেখিতে ছিশ্ডিল মাথা গেল অন্তরাক্ষে ॥ 
দেখিয়া সকল দেব হইলা চিন্তিত। 
পুত্রমূখ না দেখিয়া পাৰ্ব্বতী কোপত॥ 
দেবী বলে এইখানে ছিল দেবগণ। 
আমার পত্রের মুণ্ড কাটিল কোনজন 
দেবগণ বলে মাতা শন ইহার কথা। 
দোঁখবারে গেলা শান ছিশ্ডিয়া গেল মাথা ॥ 


| 


banglabooks.in 


আদিকাণ্ড 


ঈদেবগণের কথা শনন্যা রুষিলা ভবানা। 
দেখিয়া আমার ডর হইল তখান॥ 
আদ্যাশতি মাতা তাম জগৎ কারণ । 

তুমি সৃজিলা সৃষ্টি এ তিন ভূবন ॥ 
তুমি তো 'দয়াছ বর শনিরে কৌতুকে। 
শনি সনে দেখা হৈলে মুণ্ড নাহি থাকে৷ 
তোমার বর তোমার দেখাল পরাক্ষ'। 
তুমি তারে ক্রোধ কৈলে কে করিবে রক্ষা ৷৷ 
দেবগণ বলে মাতা তুমি আদ্যাশন্তি। 
তোমার পুত্রের মুণ্ড হবে গো পার্বতী ॥ 
দেবীরে কহিয়া কথা চলিলা দেবগণ। 
দোখলা সুন্দর হস্তী কাঁরছে শয়ন ॥* 
ইন্দ্রহস্তী শয্যা আছে উত্তর শিওাঁর। 
মাথা কাট্যা দেবগণ আনিলা ত্বরা করি! 
গজমুণ্ড গণপাঁতির কারল যোজন। 
সেই হৈতে গণপাঁত হৈলা গজানন॥ 
গজানন লম্বোদর হইল আকীাতি। 
দেখিয়া পুত্রের মুখ হরিষ পাব্বতী॥ 
বিদায় হইয়। সভ দেবগণ ৮লে। 

আমা দরশনে রাজা এ তো প্রমাদ পড়ে৷ 

মনুষ্য হইয়। আইস মোর বিদামান। 
সূ্য্যবংশে জন্ম তেঞ রাখলাম প্রাণ 1 
কোন্‌ কার্যে দশরথ আইলা মোর পাশ। 
( মাগ লহ তুমি পাবে অভিলাষ ॥ 
শঁনকথা শন্যা রাজা বলে ততক্ষণ। 
রোহণীতে তোমার দৃষ্টি নহে বারষণ॥ 
শনি বলেন আম দাম্ট ছাঁড়ল।ম রোহিণী। 
নিজ দেশে যাহ রাজা দিলাম মেলানি॥ 
'রশহণীর সনে মোর না হবে দরশন। 
আজি হৈতে তব রাজ্যে হবে বরিষণ॥ 
সব্বকার্য্য 'সাদ্ধ কর্যা রাজা আইলা দেশে। 
গাদ্কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে॥ 


স.খে রাজ করে রাজা হৈয়া কুৃতহল। 
অনাবৃণ্টি ঘুচিল বৃম্টি করে পুরশ্দর 
য়া কাঁরতে রাজা কাঁরল গমন। 

দাক্ষণ দিগে গেলা রাজা গহন কানন ॥ 
মগের উদ্দিশে বেড়ায় রাজা বনের ভিতর 
সেই বনে আছে এক দিব্য সরোবর ॥ 
মগ না পাইয়া রাজা গেলা সেই স্থল। 
অন্ধ মুনির পূত্র কলাঁসতে ভরে জল॥ 


কলির শব্দ রাজা দূরে হইতে শুনে। 
মগ জল খায় বুঝি হেন লয় মনে॥ 
শব্দভেদী জানে রাজা শব্দে এড়ে বাণ। 
ছুটিল রাজার বাণ আঁগ্নর সমান॥ 
মহাশব্দে যায় বাণ তারা যেন ছুটে। 

জল ভরিতে মূনিপুত্রের বুকে গিয়া ফুটে ॥ 
প্রাণ গেল বলিয়া ডাকে মুনির কুমার। 
মৃগজ্ঞানে তথা রাজা গেলা আগুসার॥ 
মানপ,৪ বলে রাজা পড়ল প্রমাদ। 

মোর প্রাণ নিলা রাজা কোন্‌ অপরাধ ॥ 
মানপুন্রের বুকে বাণ দেখিলা আপান। 
প্রা প ইলা দশরথ উীঁড়ল পরাণি॥ 
ম.নিপূত্র বলে রাজা বধিলা জীবনে । 
অন্ধ পিতামাতা মোর পাঁষ রান্রীদনে ॥ 
১1০ এ আবি মাঁববেক আমার মরণে। 
মণ্ধ বাপ মা আছেন শ্রীফলের বনে॥ 
মোরে লৈয়। যাও রাজা যথায় মা বাপ। 
মোরে না দোখলে খাপ পাইবেক তাপ॥ 
ঠঠ। বাহ বাজা তোমার নাহি প্রাতকার। 
এতেক বাঁলয়া প্রাণ তোঁজলা কুমার ॥ 
অন্ধ বূড়াব্যাঁড় বস্যা আছে যেই ঝুন। 
মড়া কোলে করি রাজা গেলা সেই স্থানে ॥" 
7. শগ'। রাজ! গেলেন সমুখে। 
রাজার শব্দ পাইয়া মানি পুত্র বল্যা ডাকে॥ 
কোন্‌ কারে বিলম্ব হইল এতক্ষণ । 
অনাহারে বুড়াবাঁড় মার দুইজন 
পত্র বাঁলয়া ডাকে না পান উত্তর। 
ধ্যান করিয়া মীন দেখিলা সত্ব ॥ 
দশর্থ মারলা পন্ত্র ধ্যানে মুন দেখে। 
মড়া কোলে করি রাজা আস্যাছে সম্মুখে ॥ 
মুন বলে রাজা তুঁঞ বড় দুরাচার। 
বিনা অপরাধে পূত্র মারিলা আমার॥ 
পুত্ৰশোকে বুড়াবাঁড় যাই পরলোকে। 
বৃদ্ধকালে রাজা তুম মরিবা পুত্ৰশোকে 
শাপ শুনিয় রাজার হারষ অপার। 
শাপ নহে মুনি মোরে দিলা পত্রবর॥ 
পত্র হবে বরে রাজা দেখিল নয়নে। 
তোমার শাপে পত্র মোর হবে কথ দিনে॥ 
মান বলে রাজা তুমি বাক্য পাল্যা ছল। 
এত অপরাধে রাজা পাইলা পূত্রবর ॥ 
আমার শাপ রাজা কভু না যায় খণ্ডন। 
এক বিষণ তিন গৰ্ভে জল্মিবেন চারজন ॥ 


banglabooks.in 


আপনি হইবেন বিষ্ণু রাম অবতার। 
রাম নাম লৈয়া হবে পাপনীর নিস্তার ॥ 
আমারে ধারয়া লও সরযূর কূলে। 
পুত্রের তর্পণ করি সরযূর জলে ॥ 
মনরে ধরিয়া সরযূর কূলে আঁন। 
পুত্রের তর্পণ করিলা অন্ধ মুনি৷ 
এত অপরাধে রাজা পাইল পন্ত্রবর। 
পূত্র হইলে বে রাজা এগারো বংসর॥ 
এত বাল বুড়াবাঁড় গেলা স্বর্গ বাসে। 
পৃত্রবর পাইয়া রাজা আইলা নিজ দেশে ॥ 
মধুর পাঁচালিতে ভনিল কৃত্তিবাস। 
শাপে বর হইল রাজাব বড়ই উল্লাস ॥ 


হেনকালে ইন্দ্র আইলা অযোধ্যা নগবন। 
পাদ্য অর্থ দিয়া রাজা ইন্দ্রপূজা করি॥ 
ইন্দ্র বলেন দশরথ তুমি আগাব মি৩। 
প্রমাদে ঠেক্যাছি মিতা যাঁদ কর হিত॥ 
সম্বর নামে দৈত্য তারে যুদ্ধে নাহ পাব। 
খেদাইযা দেবগণ নিল স্বর্গপুরী॥ 
সহায় হইয়া দৈত্য কর নিবারণ। 

তবে রক্ষা হয় সকল দেবগণ॥ 

ইন্দ্রকথা শুনিয়া রাজার হইল হাস। 
আশ্বাস করিলা রাজা দৈত্য করিব বিনাশ ॥ 
সাজন কারয়া রথ সুমন্ত সাবাথ। 
সৈন্যসামন্তে রাজা চলে শীঘ্রগাও ॥ 
দৈত্য মারতে রাজা কারল সাজন। 
দশরথের সাজন দেখ্যা কাঁপে 'ত্রভুবন ॥ 
সৈন্যসামন্তে রাজা চলিল কুতৃহলে। 
উত্তারল গিয়া রাজা ইন্দ্রের নগরে ॥ 
সাজিয়া তো গেলা রাজা দব্যরথে চাঁড়। 
দেখিয়া রাজার ঠাট দৈত্য আস বোঁড়॥ 
রাজার উপরে ফেলে জাঠিয়া ঝকড়া। 
অমরাবতাঁ হইল যেন বাঁরষার ধারা ॥ 
নানা অস্্ ফেলে দৈত্য রাজার উপবে। 
দশরথ বিশধয়া দৈত্য করিল ফাঁফরে॥ 
ঠাটকটক ভঙ্গ দিল রাজা একেশ্বর। 
চতাঁদগে চাহে রাজা ঘায়েতে জঙ্জরি॥ 
দশরথ রাজা এখন পারল সন্ধান। 
'বপধয়া দৈত্যের শরীর লইছে পরাণ ॥ 
গান্ধব্ব অস্ত্র রাজার তখন পড়ে মনে। 
এাঁড়লেক অস্ত্র তখন দৈত্য মনে গণে॥ 


রামায়ণ 


একে বাণে হইল গন্ধৰ্ব্ব তন কোটি। 
তিন কোটি গন্ধৰ্ব্ব হৈয়া করে কাটাকাটি ॥ 
ধনুক শিক্ষা বড় রাজার অদ্ভুত বাণ। 
পাঁড়ল সকল দৈত্য নাহ একজন ॥ 
সকল সৈন্য পাড়ল মান্র আছয়ে সম্বর। 
দশরথের সনে যুদ্ধ করে একেশ্বর॥ 
সম্বর অসব বাণ এড়ে ঝাকে ঝাকে। 
লক্ষ কোট বাণ গিয়া অমরাবতী ঢাকে॥ 
সন্ধান পৃবয়া বাণ আচ্ছাদল দশরথে। 
বাণে অন্ধক।ব হইল না পায় দৌখতে ॥ 
বিশ্ধয়া রাজাব তবে কর্যাছে ফাঁফর। 
দশরথ বধিয়া দৈত্য কারছে জঙ্জর॥ 
শব্দভেদী জানে রাজা শব্দ পাইলে হানে। 
দোঁখতে না পায় দৈত্য থাকে কোন্খানে॥ 
যাহাতে সম্বব দৈত্যের হবেক মরণ। 
দুরে থাকি করে দৈত্য তঙ্জনগত্জন॥ 
বাজা দশবথ এড়ে শব্দভেদী বাণ। 
ছুটিল রাজার বাণ আঁগ্নর সমান ॥ 
চক্রবাণ এডে রাজা দৈত্য আছে যথা । 
চক্রবাণে কাটিলেক সম্বরের মাথা ॥ 
মনুষ্য হইয়া বাজা বধে অসুর সম্বর। 
অমরাবতাী সুখে রাজ্য করে পুরন্দর॥ 
অমরাবতন রাজ্যে ইন্দ্র থাঁকলা কুতূহলে। 
দৈত্য বধিয়া রাজা নিজ দেশে চলে ॥ 
দেশেতে চিল রাজা এড়াইয়া প্রমাদ। 
অন্তঃপুবে গেলা পায়্যা অবসাদ ॥ 
রাত্রাদন কেকয়ী রাজার কাছে থাকে। 
রাজা যত দুঃখ পায় কেকয়ী তাহা দেখে॥ 
দৈত্যসনে যুদ্ধে রাজা ঘায়েতে কাতর । 
রাজার সেবা কেকয় কারলা বিস্তর! 
অবসাদ দূরে গেল কেকয়ী কারণে। 
বর মাগ দেবী তুমি দিব এই ক্ষণে॥' 
হেনকালে কুজী বলে কেকয়' গোচর। 
আম যখন বর চাহ তখন দিবা বর॥ 
কুজীর কথা কহে কেকয়ী রাজার গোচর। 
কুজী যখন বর চাহে তখন দিও বর॥ 
কেকয়ীর শুনি কথা রাজা তবে হাসে। 
আদ্যকাণ্ড রচিল পাণ্ডিত কান্তবাসে॥ 


যখন যে ঘটনা হয় দৈবে সকল করে। 
বিম্ফোট হইল রাজার গঢহ্যের দুয়ারে ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


সবচ্ফোটের ব্যথায় রাজা হইলা কাতর। 
পান্রমত্র ডক দিয়া আনিল সকল॥ 

এই ব্যথায় দোখ আমার নিকট মরণ। 
আম মৈলে স্যাবংশে নাহ অন্যজন ॥ 
ধন্বন্তারর পূন্র আইলা প্রভাকর নাম। 
রাজার তরে বার্তা কহে করিয়া প্রণাম] 
শুভক্ষণে দেখিলাম পাইবা প্রাতিকার। 
দুই মতে দেখি রাজা তোমার উপকার ॥ 
সাম্‌কের ব্যঞ্জন খাও না কারও ঘৃণা। 
আর গ্ৃহ্যদ্বারে চুম্বক দেউক একজনা॥ 
ইহা শন দশরথের উাঁড়ল পরাণ। 
কেমনে খাইব সামুক নাহ পাঁরন্রাণ॥ 
বগ্তপ্‌জ ভরিয়া আছে গুহ্যের দুয়ারে। 
ইহাতে চুম্বক দিতে কোন জনে পারে॥ 
রান্রদন কেকয়ী রাজার কাছে থাকে। 
রাজা যত দুঃখ পায় কেকয়ী তাহ। দেখে ॥ 
স্বামী বাহ স্ত্রীলোকের আর নাহ গাতি। 
আমি দিব চুম্বক তোমার হউক অব্যাহতি ॥ 
গৃহ্যদুয়ারে চুম্বক রাণী দিল ততক্ষণ । 
বিজ্ফোট সুখাইল রাজার দুঃখ বিমোচন ॥ 
কেকয়ীীর সেবা হইতে রাজা পাইলা প্রাতিকার 
কেকয়ঈরে বর দিতে রাজা চাহে আরবার॥ 
হেনকালে কেকয় কয় রাজার গোচর। 
কুজী যখন বর চাহে দিও তখন বর॥ 
দুই বারের দুই বর থাকিল তোমার ঠাঁঞি। 
কুজা যখন চাহে বর তখন যেন পাই৷ 
কেকয়র কথা শুন্যা দশরথ হাসে। 
আদ্যকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে॥ 


নয় হাজার বসর রাজ্য করে নৃপবর। 
পান্রমন্র লৈয়া যুক্তি করেন সত্বর॥ 


এতাঁদন না হইল সন্তাত একজন। 
রাজভোগ সুখ মোর সভ অকারণ 
অন্ধ মুনির পুত্র মার তাহে হৈল শাপ। 
পুত্ৰশোকে মারবে রাজা পাইাঁব বড় তাপ৷ 
খণ্ডন না যায় জানি মুনির বচন। 


আছুক শাপের কার্য্য পত্র নাহ দরশন॥ 
এত যাঁদ বলে রাজা পান্রমন্র শুনে। 
যোড়ঞ্হাথ করিয়া বলে রাজ বিদ্যমানে॥ 
অন্ধ মুনি তোমায় যাঁদ দয়া থাকে শাপ। 
অবশ্য হইবে পত্র না ভাঁবহ সন্তাপ 


পুল্রার্থে যজ্ঞ কর বলে পান্রী মনত্রগণ। 
যজ্জফলে পত্র তোমার হইবে চারিজন॥ 
এতেক শুনিয়া রাজা আইল বাহিরে। 
ডাক দিয়া স্মন্তেরে আনল সত্বরে। 
সরযূর কূলে স্থান করহ নিষ্মাণ। 
সকল কাৰ্য্য কর মোর হইয়া সাবধান ' 
হেনকালে সুমন্ত বলে রাজার গোচরে। 
খষ্যশৃঙ্গ মুনি আন যজ্ঞ কাঁরবারে ॥ 
ধষ্যশৃঙ্গ মূনি আন্যা কর তার পূজা । 
যে বর কামনা কর সেই বর পাবে রাজা ৷ 
চোদ্দ বংসর বয়েস মুনির কুমার। 

তপের কথা শুনলে রাজা পাবে চমৎকার ॥ 
ধাষ্যশৃঙ্গের জন্ম হৈল হরিণা উদরে। 
হরিণের দুই শঙ্গ মাথার উপরে॥ 
[বভাণ্ডকের তপ দেখ্যা কাঁপে দেবগণ। 
তবে ইন্দ্র পাঠাইলা দেবতা পবন! 
বিভাপ্ডকের কাছে পবন ল:কাইয়া থাকে। 
গাছের ছাল খায় মুনে পবন তাহা দেখে ॥ 
গাছের ছাল খুল্যা মান করেন ভক্ষণ। 
গাছের ছালে অমৃত মাখ্যা রাখল পবন॥ 
গাছের ছালের সঙ্গে মুনি অমৃত করে পান। 
মহাতেজস্পুঞ্জ মুনি কামে অচেতন ॥ 
কামে অচেতন হৈয়া বীর্য টল্যা পড়ে। 
মুনিবীর্যয টল্যা পড়ে বনের ভিতরে ॥ 
সেই ঘাস হরিণী করয়ে ভক্ষণ । 

হরিণীর গর্ভে হইল খধ্যশৃঙ্গের জনম ॥ 
হেনকালে আকাশে হইল দৈববাণী। 

যে বলবে সেই সিদ্ধ খষ্যশঙ্শ মুনি ॥ 
অঙ্গপাদ রাজ্যে আছে লোমপাদ রাজা । 
তার রাজ্যে অনাবৃন্টি দুঃখ পায় প্রজা॥ 
পান্রমন্র লৈয়া যুন্তি করে অনূক্ষণ। 
কোন যুক্তে মোর রাজ্যে হয় বরিষণ॥ 
এত যাঁদ রাজা বলে পান্রামত্র শুনে। 
যোড় হাথ কার বলে রাজ বিদ্যমানে ॥ 
বিভাণ্ডক মহামুীন কশ্যপনন্দন। 
পিতামাতা নাহি মুনির মহাতপোধন॥ 
খায্যশৃঙ্গ নামে আছে তাহার তনয়। 
িতাপুন্রে বনে থাকে কারো নাহ ভয়॥ 
একেশ্বর খধ্যশৃঙ্গ থাকে শুন্য ঘরে। 
বিভাণ্ডক তপ করে তমসার জলে॥ 
দিবা অস্ত হয় যখন প্রবেশে রজনী । 
হেনকালে ঘরে আইসে বিভাণ্ডক মানি॥ 


banglabooks.in 


৮ 


মন্দণা করিয়া আন মুনির নন্দন। 

তবে তোমার রাজ্যে রাজা হবে বাঁরষণ॥ 
এত শন্যা রাজা বলে সভার ভিতরে। 
বিভাণ্ডকের পুত্র আম আনিব কোন ছলে ॥ 
বিভাণ্ডকের শাপে কারো নাহক 'নিস্তার। 
শাপে পনড়্যা পুরী পাছে করে ছারখার | 
একে অনাবৃন্টি রাজ্যে লোক পায় তাপ। 
অধিক দুঃখ পাবে লোক মুনি দিলে শাপ॥ 
এত যাঁদ রাজা বলে পান্নামন্র শুনে। 
পান্রীমন্র বলে তবে রাজ বিদ্যমানে॥ 

এক যুক্তি বলি রাজা যাঁদ লয় মনে। 
দিবসের মধ্যে আন মূনির নন্দনে॥ 
সোনার নৌকা আনি রাজা করহ সাজন। 
বাছ্যা বাছ্যা দেহ কন্যা বিদ্যাধরীগণ ॥ 
সূরঙ্গ নারঙ্গ দেহ অমৃত রসান। 

খাইয়া পাগল হবে মুনির নন্দন | 

কন্যা সভ তারে যদি দেয় আলিঙ্গন। 
কৌতুকে আসিবে তবে মুনির নন্দন ॥ 
মন্ত্ণা শাঁনয়া মহারাজা তখন হাসে। 
এই যুক্তে ধধ্যশৃঙ্গ আনিতে পার দেশে ॥ 
সুবর্ণের নৌকা রাজা করিল গঠন। 
অদ্ভূত কাঁরল রাজা নৌকার সাজন॥ 
নৌকার উপর রাজা কৈল সোনার ছৈঘব। 
পরমস্ন্দর নৌকা দেখিতে মনোহর ॥ 
চালের উপরে শোভে সুবর্ণের বাব'। 
চারাভতে শোভে গজমূকুতার ঝাবা॥ 
সুরঙ্গ নারঙ্গ দিল অমৃতের সাব।' 
গুবাক নারকেল দিল আম্র কাঠাল ৷ 
নানা র্জো সন্দেশ দিল অমৃতেখ পঢ়াব। 
তিনশত কন্যা দিল পরমস,ন্দরী ॥ 
দেবগণ মোহ যায় কন্যা সভার বেশে। 
নদনদী বাহয়া নৌকা গেল সেই দেশে॥ 
দিবা অস্ত যায় যখন প্রবেশে বজনী। 
হেনকালে ঘরে আইলা বিভাণ্ডক মুনি ॥ 
[বভাণ্ডক দৌখয়া কন্যা সভ কাঁপে। 

ভস্ম পাছে করে মুনি শাপ দিয়া কোপে॥ 
নৌকাপথে আমরা যাইব আর দেশে। 
তবে নৌকা বনমধ্যে করিল প্রবেশে॥ 
বনে থাকে কন্যাগণ চার প্রহর রাতি। 
প্রভাতে কারয়া যুক্তি সকল যুবতী ॥ 
তপ কাঁরতে গেলা মুনি তমসার কূলে। 
হেনকালে কন্যাগণ গেল খধ্যশৃঙ্গ স্থলে ॥ 


রামায়ণ 


কন্যা সভ নাচে গিয়া নানা অঙ্গভঞ্গে । 
দেখিয়া কৌতুক হইলা খষ্যশৃঙ্গে॥ 
কন্যাগণের রুপ দেখ্যা খষ্যশৃঞ্গ হাসে। 
কন্যাগণ গেলা তবে খ্যশৃঞ্গের পাশে ॥ 
কন্যাগণ বলে তুমি কাহার নন্দন। 
একেশ্বর বনে থাক কোন্‌ মহাজন ॥ 
প্রথম যৌবন তুমি পরমসহন্দর। 

সুন্দর হইয়া কেনে আছ একেম্বব॥ 
আমা সভার রূপ দেখ্য। দেবতাশণ ভুলে । 
আমা সভা লৈয়া তুমি থাকহ কুঁতূহলে ॥ 
ধষ্যশৃঙ্গ মুনি বোলেন শুন কন্যাগণ। 
বিভান্ডক মুন জান কশ্যপনন্দন ॥ 
খষ্যশৃঙ্গ নাম আমার তাহার তনয়। 
পিতাপুত্রে বনে থাকি কারো নাহ ভয়॥ 
বিহান হইলে পতা যান তপ করিবারে। 
সন্ধ্যা হইলে পিতা আইসেন নিজ ঘরে॥ 
সকল দেবতা কাঁপে দেখিয়া মোর বাপ। * 
মনুষ্যের সঙ্গে মোর নাহক আলাপ ॥ 
ভাগ্যপুণ্যে আতাঁথ আইলা মোর তপোবনে। 
চার প্রহর দিন থাকব তোমা সভার সনে ॥ 
ধষ্যশৃঙ্গের কথা শুন্যা কন্যা সভ হাসে। 
মনে যুক্তি করে সভে নিতে পারব দেশে ॥ 
সুরঙ্গ নারঙ্গ দিল অমৃত রসাল ।+ 
খাইয়া পাগল হইল মুনির কুমার ॥ 
গায়ের কাপড় ঘুচইয়া দিল আলিঙ্গন। 
পরম কৌতুক বাসে ম্দীনর নন্দন॥ 
স্ীসম্ভাষণ মুন কভু নাহ জানে। 
হাথ বাড়াইয়া স্বর্গ পায় হেন বাসে মনে॥ 
কন্যা সভ বলে যত খাইলা সন্দেশ। 

ইহা হৈতে আঁধক আছে আমা সভার দেশ ॥ 
আমা সভা হইতে আছে পরমসুন্দরী। 
অমরাবতাঁ স্বর্গ যেন আমার নগরা॥ 
ম্‌ানর কুমার বলে যাঁদ ইহার অধিক পাই। 
আমা লৈয়া যাও যাঁদ তোমার দেশে যাই॥ 
যাবং আমার পতা নাহ আইসে ঘরে। 
আমা লৈয়া দেশে তোমরা চলহ সত্বরে॥ 
ধধ্যশৃঙ্গের কথা শুনি কন্যাগণ হাসে॥ 
নৌকায় চড়হ যাঁদ যাবা মোর দেশে ॥ 
পরম কৌতুকে নৌকায় চাঁড়ল খষ্যশৃঙ্গে। 
চলিলেন খধ্যশৃঙ্গ কন্যাগণ সঙ্গে ॥ 
নৌকার উপরে আছে সে'ন'র ছৈঘর। 
কন্যা লৈয়া কেলি করে ঘরের ভিতর ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


সূর্য্য অস্ত যান যখন বেলা অবশেষে। 
হেন সময় খষ্যশৃঙ্গ লৈয়া আইল দেশে॥ 
লোমপাদের দেশে আইল মুনির নন্দন। 
অনাবৃন্টি ছিল রাজ্যে হইল বাঁরষণ॥ 
তপ কর্যা বিভাণ্ডক আইল 'নিজ ঘর। 
পুত্র না দেখিয়া মন হৈলা ফাঁফর॥ 
অগ্নিতে ঘৃত দিলে যেমত উথলে। 
লোমপাদ দেশে তবে বিভাণ্ডক চলে ॥* 
কথ দুরে গিয়া মুনি মনে ভাবে সার। 
পুত্র পরিবার দেখ সকাল অসার! 
“এতেক ভাবিয়া মুনি গেল নিজ বাস। 
আঁদকাণ্ড রচিল পণ্ডিত কাত্তবাস 1” 


ধধ্যশৃঙ্গ আনিল রাজ। এতেক সঙ্কটে । 
দুরেতে ছিলেন মুনি আসছেন নিকট ॥ 
লোমপাদের দেশে তুমি চলহ আপাঁন। 
রাজারে কাহয়া আন খধষ্যশৃঙ্গ মণ 
এত য্ীন্ত রাজারে কাঁহল সুমন্ত পান্রে। 
মুক্তি শুনিয়া রাজা কহেন পান্রমন্রে ৷ 
ধষ্যশৃঙ্গ আনিতে রাজা দশরথ চলে। 
সৈন্য সামন্ত রাজার যায় কোলাহলে ৷৷ 
পাণামৱ লয়া র জা করিলা গমন। 
লোমপাদের ঘরে রাজা দিলা দরশন ৷ 
দশরথের বার্তা পাইয়া লোমপাদ রাজ। 
পাদ্য অর্থ দিয়া রাজার বিস্তর কৈল পুজা ॥' 
হেনকালে দশরথ লোমপাদেরে বলে। 
সব্বকার্যয সিদ্ধি হয় খষ্যশৃঙগ দিলে৷ 
অশ্বমেধ যজ্ঞ কারব পনের কারণ। 
ধষ্যশৃঙ্গ মুন দিলে হয় প্রয়োজন 
লোমপাদ বলে যে আজ্ঞা করহ। 
ধষাশৃত্গ লৈয়া তুমি দেশেরে চলহ ৷৷ 
লে'মপাদ বলে শুন ধধ্যশৃঙ্গ মুনি । 
তোমায় নিতে দশরথ আস্যাছে আপনি। 
রাজচক্রবত্তা রাজা সভার উপর । 
পুত্র নাহক রাজা চাহে পুতবর ॥ 
অশ্বমেধ যজ্ঞ করিতে চায় মহারাজ। 
তুমি যজ্ঞ করিলে রাজার সিদ্ধ হয় কাজ॥ 
লোমপাদের কথা শ.ন্যা খব্যশৃঙ্গ হাসে। 
ধধ্যশ্বুঙ্গ লৈয়া রাজা চলে নিজ দেশে 
দেশে আস্যা খষ্যশৃঙ্গের কৈল পৃরস্কার। 
পত্রবর চাহে রাজা করিয়া পরিহার 


ধধ্যশৃঙ্গ বলে শুন রাজা মহাশয়। 

চারি পুত্র হবে তোমার জানিল; নিশ্চয়৷ 
অশ্বমেধ যজ্ঞ কর সকল যজ্ঞের সার। 
চার পুত্র হবে তোমার বিষ্ণু অবতার! 
এত শান দশরথ হইলা হরাষত। 

ডাক দিয়া সুমন্তেরে আনল ত্বারিত ! 
সরযূর কূলে স্থান করহ নিম্মাণ। 
পাত্রমিত্র চাললা সকল মাল্নিগণ ॥ 

সরযূর কূলে স্থান করিলা নিম্মাণ। 
আশী যোজনের পথ হইল যজ্ঞস্থান ৷ 
সোনার আওয়াস ঘর সোনার আওয়ার । 
সোনা দিয়া বাঁধিল ঘাট দীঘী আর পৃখাঁব॥ 
দাধ দুগ্ধ ঘৃত মধুর করিল সরোবর । 
দুই লক্ষ বাঁধল সোনার পাইঘর॥ 
ধধ্যশৃঙ্গ বলে যজ্ঞ কর আরম্ভণ ।* 
যজ্স্থানে আসবেন যত মুনিগণ। 
দশরথের যজ্ঞে আসবেন রাজাগণ। 
বিচিত্র আওয়াস ঘর করিল গঠন ॥ 
আশা যোজনের পথ কারল ীনম্মাণ। 
পাত্রামন্র কহে গিয়া দশরথের স্থান ॥ 
যক্ঞস্থানে দশরথ চলিল আপনি। 

সংবাদ দয়া আনিল পৃথিবীর যত মূনি ॥ 
দশে দেশে গেল যজ্ঞের নিমন্ত্রণ । 

বার্তা দয়া আনাইল যত রাজগণ॥ 
শাল্ব দেশের রাজা আইল নিজ দেশ কাশী * 
নেপালের রাজা আইল দুজ্জয় মহাবল। 
রাজাঁগাঁরর রাজা আইল সৈন্য বস্তর ॥ 
অঙ্গদেশের রাজা আইল লোমপাদ নাম। 
বেহারের রাজা আইল নীলাগার শ্যাম৷ 
বিদ্যানগর বিজয়নগর কাণ্ড কর্ণাট। 
চার রজ্যের রাজা আইল বিস্তর লৈয়া ঠাট ॥ 
আশ লক্ষ রাজা আইল অযোধ্যার দেশে। 
'ববাশন লক্ষ রাজা আইল উত্তর দেশে বৈসে ॥ 
যত যত রাজা আছে পাথবী ভিতর। 
বাজচব্রবত্তর্ঁ রাজা সভার উপর ॥ 
পৃথবীতে রাজা বৈসে লক্ষ কোটি অযুও। 
আশা কোটি লক্ষ রাজা দুয়ারে মজুত 
আটাইশ লক্ষ কোট রাজা হইল 'নয়ম ৷ 
দশরথের যজ্ঞস্থানে আইল রাজাগণ॥ 
বশিম্ঠ বলেন শুন সুমন্ত সারাথ। 
যজ্ঞে যত দ্রব্য বল আন শীঘ্রগতি ॥ 


banglabooks.in 


১০ 


যব গোম ধান্য আন আতপ তণ্ডুল। 
দখধিদুগ্ধ মধু ঘৃত আনহ প্রচুর! 
পর্বত প্রমাণ চাহ তিল রাশ রাশি। 
তিরাশী লক্ষ বিল্বদল ঘৃতের কলাঁস॥৷ 
এক বর্ণ অশ্ব চাহ তিনশও অযূত। 
অটাইশ কোট আনিয়া করহ মজুত 
তিন শত শ্ৰীফল চাহ শ্রীফলের কান্ঠ। 

এ সকল দ্রব্য আনহ' যজ্ঞের নিকট ॥ 
রঘুবংশের প্রধান পাত্র সুমন্ত সারাথ। 
কলসি ভায়া সমূদ্রজল আনল তিন কোটি ॥ 
বাঁশচ্ঠদেব যত বলে সুমন্ত সভ শুনে। 
রাশ! সহস্র ঠাট সঙ্জ বৈয়া আনে॥ 
কুবের বরুণ যম আইলা পবন। 

যজ্ঞ কাঁরতে বাঁসলা সকল মুনিগণ৷ 
আচম্বিতে আকাশেতে হইল দৈববাণী॥ 
রঘুবংশে নারায়ণ জান্মবেন আপানি॥ 
দক্ষিণ বাহু স্পন্দে রাজার দক্ষিণ লোচন। 
মুনিগণ বলে রাজাব পত্রের লক্ষণ ॥ 
এই মতে দশরথ আছে যজ্ঞস্থানে। 
বিধাতার নি্বন্ধে পুত্র হইবে যেমনে॥ 
{তন লোক জানিয়া বেড়ায় রাজা ত রাবণে॥ 
স্বর্গ মর্ত্য পাতাল রাবণ লংট্যা আনে॥ 
*কাঁড়য়া লৈয়া গেল যত দেবেব কন্যাবে। 
কত অপমান সহে দেবের শরীরে ॥+ 
সকল দেবতা গিয়া ব্রক্মাবে গোচরি। 
রাবণের ডরে ব্রহ্মা ছাড়ল স্বর্গপ্রী॥ 
রাবণের যুদ্ধ ব্রহ্মা না পারি সাহিতে। 
স্বর্গ এাঁড় দেবগণ পলায় চাঁরাঁভতে ॥ 
দেবগণের কথা শন্যা ব্রহ্মার বিষাদ । 
রাবণেরে বর দিয়া করিল প্রমাদ॥ 
ৰহ্মা বলেন ভয় আর না কর দেবগণ। 
রাবণের দেখ এই নিকট মরণ॥ 

দশরথ যজ্ঞ করে চাহে পূত্রবর। 

রাবণ মারতে বিষ্ণু জাঁল্মবেন তার ঘর॥ 
ক্ষীরোদ সাগরে বিফ আছেন শয়নে। 
স্তৃতি কর গিয়া তোমরা বিষ্ণুর চরণে॥ 
চারাদগে স্তুতি করে সকল দেবগণ। 
বৈকুণ্ঠ ছাড়িয়া গোসাঁঞ জলেতে শয়ন॥ 
তোমার মায়া বুঝতে পারে কোন্‌ জন। 
কপার সাগর গোসাঞি দেব নারায়ণ ॥ 
তোমার মায়া বাঁঝতে নারে বারা শঙ্কর। 
কাল রানি দিবা তুমি মায়ার সাগর ॥ 


রামায়ণ 


তুমি তো পরম যোগন তুম রন্ষজ্ঞান। 
তোমার চরণ বিনে গাঁত নাহ আন॥ 
সব্বজীবের গতি তুমি নারায়ণ স্বরূপ । 
ব্রহ্মা বলিতে নারে তোমার লীলার্প॥ 
*আগম পুরাণ বেদ ব্রৈলোক্য ভূবনে। 
সেই তোমার চরণ যে ভাবে এক ধ্যানে ॥* 
চারদিগে সকল দেবতা করে স্তুতি। 
হাসিয়া উত্তর কহে দেবতা শ্রীপতি ॥* 
আমার তরে স্তুতি তোমরা করহ কি কারণ। 
কি ভয় পায়্যাছ তোমরা কহ দেবগণ | 
অন্তর্য্যামন্‌ গোসাঁঞ জানলা অন্তরে ।* 
ভয় পায়্যা আসয়াছ আমার গোচরে॥ 
মোর কাছে আ'সয়াছ দুঃখ না পাইবে আর। 
আম গিয়া দেবগণের করিব উদ্ধার ॥ 
বিষ্ণুর আজ্ঞা পায়্যা কাহছে দেবগণ। 
ভয় পাইয়া আস্যাঁছ গোসাঞ তোমার চরণ | 
তুমি যদি ভয় ঘুচাও দেব নারায়ণ । 
প্রমাদে ঠৈক্যাছি গোসাঁঞ সকল দেবগণ॥ 
যমের ঘুচল গোসাঁঞ লোকের আঁধকার। 
চন্দ্র সূর্যয উদয় নাহ ঘোর অন্ধকার ॥ 
চন্দ্রের উদয় নাহ সূর্যের নাহ গাঁতি। 
দশ হাজার বৎসর গোসাঞি অন্ধকার রাতি ॥ 
বরুণের ঘ্দাচল গোসাঁঞ অধিকার জলে । 
আগ্ন ভয়ে নাহ জহলে নিভিল অনলে॥ 
কুবেরের ধন নিল করিয়া অপমান। 
নক্ষত্রগণ উদয় নাহ গগনমণ্ডল ॥ 

পবন বায়ু সম্বারল বড় পায়্যা ভয়। 
সাগরের ঢেউ এখন ধীরে ধীরে বয়॥ 
নারদ বীণা ছাড়লে তম্বূরা ছাড়ে গাঁত 
অমঙ্গল সব্বপুরী দেখ্যা বিপরীত 
বসন্তলনীলা ছাড়ল সকল খাতু। 

এতেক প্রমাদ কথা শুন তার হেতু॥ 
পৌলস্ত্যের নাতি বিদ্বস্রবার নন্দন। 
রাক্ষসের গব্ভে জন্ম নাম তার রাবণ 
রন্মার বর পায়্যা সে হৈয়াছে দুজ্জয়। 
আপনি বর দিয়া ব্রহ্মা আপনি করে ভয়॥ 
ব্রহ্মার পাইয়া বর লঙ্ঘে ব্রহ্মার বচন। 
স্বর্গস্থানে আসিয়া খেদায় দেবগণ ॥ 
দেবকন্যা বলে ধর্যা জাতনাশ করে। 
কত অপমান দেবতাগণে করে॥  * 
শুনিয়া দেবতার কথা কোপানলে জবলে। 
অগ্নিতে ঘৃত দলে যেমন উলে ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


আর ভয় না করিও শুন দেবগণ। 
রাবণের দেখ এই নিকট মরণ 
সর্য্যবংশে দশরথ সব্বলোকে জানি। 
তার পত্র হৈযা আমি জন্মিব আপাঁন॥ 
পিতৃসত্য পালিবারে যাব বনবাসে। 
বানর কটক লৈয়া তারে মারব সবংশে॥ 
আপনা পাসরিব শুন তাহার কারণ। 
আপনা জানলে তবে না মরে রাবণ॥ 
ব্রহ্মা বর দিয়াছে রাবণের তরে। 
সবংশে মারব তারে নর আর বানরে॥ 
ইন্দ্র যম চন্দ্র সূ্যয দেবতা আছে যত। 
বানরী লইয়া সভে হও উপগত॥ 
যথা তথা বানর! পায়্যা লৈয়া কর কেলি। 
তোমার সভাব বীর্ধযতে হইবে মহাবলী 
তাহা সভা লইয়া রাবণ কারিব সংহার। 
স্বর্গবাসে থাক গিয়া না কর ভয় আর॥ 
এতেক আশ্বাস যাঁদ পায় দেবগণ। 
যোড় হস্তে লক্ষী বলেন বিষ্ণুর চরণ॥ 
তুমি অবতার হবে পৃথিবীমণ্ডলে। 
আম তোমার চরণ দেখব কতকালে॥ 
লক্ষনীকথা শানয়া বলেন নারায়ণ। 
তুমি আম পাঁথবীতে জন্মিব দুইজন॥ 
[মাথলা নামেতে দেশে উত্তম সমাজ। 
সেই দেশে রাজা আছে জনক মহারাজ 
তাহার বীঁষ্ে জন্মিবা পৃথিবী উদবে। 
অযোনিসম্ভবা হৈয়া থাকিবা তার ঘরে ॥ 
তথা গিয়া তোমায় আমি কাঁরব পািগ্রহণ। 
সবংশে মাঁবব বাবণ তোমাব কারণ ॥ 
এতেক শুনিয়া দেবী কারল গমন। 
অযোধ্যায় আপাঁন প্রবোৌশলা নারাষণ ৷ 
অন্তরাক্ষে যজ্ঞকৃণ্ডে কারলা প্রবেশে । 
নুত্যগীত আনন্দিত অযোধ্যাব দেশে ॥ 
ধয্যশৃঙ্গ মুনি দিল যজ্ঞে আহুতি । 
যজ্ঞ হইতে চরু উঠে দেখে নরপাঁতি॥ 
বিষ্ুর তেজ দেখলেন চরুর ভিতব। 
দুই চরু লৈল রাজা পাতিয়া দুই কর! 
মুনিগণের ঠাঁঞ রাজা লৈয়া অনুমতি । 
অন্তঃপুর ভিতরে প্রবেশে নরপাতি॥ 
কৌশল্যা কেকয়ী তারা দুই সতিনী। 
দুই*চরু লৈয়া গেলা যথা দুই রাণী 
দুই চর? দিলা রাজা দুইজনার করে। 
ইহা খাইলে পাত্র দুহে* ধারবা উদরে॥ 


১৯ 


এতেক বাঁলয়া রাজা রহে অন্তঃপুরাী। 
হেনকালে ধাইয়া অ'ইলা সুমিত্ৰা সুন্দরী ॥ 
উদ্ধশ্বাসে ধায় রাণী এাঁড়য়া নিশ্বাস 
কি দব খাইতে রাজা কাঁরলা নৈরাশ॥ 
দৌভাগ্যা স্ত্রীর জীবনে নাহ কাজ। 
সমিত্রার বচনে দুই সাঁতনাী 

পাইলা লাজ॥ 
কৌশল্যা কেকয়ী তারা দুই তো সাঁতনী। 
রাজার নিকটে তারা গেলা দুই রণী॥ 
সুমিন্রার তরে রাজা না কৈল অবধান। 
চরু ভাগ দিতে তারে না কৈলা সন্নিধান॥ 
রাজ আজ্ঞা পাইয়া তারা দুই সাতিনী। 
দুই চরু ভাঁঞ্গয়া করিলা চারিখানি॥ 
দুইজনে ভাগ দিলা সামিন্রার তবে। 
চরুভাগ পায়যা সুমিন্রা হারষ অন্তরে ॥ 
কৌশল্যা বলেন শুন সুমিত্রা সাতনী। 
আমার চর; খাইলে তুমি হইবে প্রাণী 
আমার চরুতে যে পত্রে ধাঁরবা উদরে। 
আমার পুন্রের যেন হয় তো দোসরে॥ 
কেকয়ী বলে চরুর ভাগ দিলাম তোমারে । 
তোমাব পুত্র হৈলে যেন মোর পুনের 

কাজ করে! 

হেনকালে সুমিন্রা বলে কর অবধান। 
তোমা সভা বাঁহ মোর গাঁত নাহি আন॥ 
দুই পত্র হয় যাঁদ যমজ সহোদর। 
তোমা সভা পুত্রের তরে হবেক দোসর ॥ 
একেবারে চরু খাইল তিন সাঁতনী। 
রাজার কাছে গেলা তবে তন মহারাণন॥ 
পৃজ্পশয্যায় তিনজন করিল শয়ন। 
কথ রান্রে স্বপ্ন দোখলা তিনজন ॥ 
সপনে দৌখলা তিনজন শ্রীহরি। 
শঙ্খচক্রগদাপদ্ম সারঙ্গ ধনূর্ধারী॥ 
দূর্বাদল শ্যাম তনু আপনি নারায়ণ। 
এক বিষ্ণু তিন গর্ভে জাঁণ্মলা চারজন ॥ 
সপন শুনিয়া রাজার লাগে চমৎকার । 
রঘুবংশকুল মোর হইল উদ্ধার ॥ 
তিন রাণী লৈয়া রাজা সুখে বণ্ডে রাতি। 
সেই রান্নে তিনজন হইলা গর্ভবতী ৷ 
কথ 'দনে জানাজানি সকলে 'বাঁদত। 
শুন্যা দশরথ র'জা পরম পিরীত॥ 
মৃত্তিকা পোড়াইয়া ভক্ষ করে তিনজন । 
সদাই আলস্য হয় ভূমিতে শয়ন॥ 


banglabooks.in 


১২ 


দিনে দিনে মার্ত হয় পাণ্ডুর বরণ। 
নিত্য আসিয়া জিজ্ঞাসা করেন রাজন॥ 
কৃষ্ণবর্ণ হৈয়া আইসে দুই স্তনের বোটে। 
গায় কাপড় নাহি সহে নিত্য বল টুটে॥ 
প্রাতাঁদন জিজ্ঞাসা করেন নরপাঁত। 

কি সাধ খাইতে বাসনা কহ অনুমাত॥ 
লাজে হেট মাথা করিলা তিনজনে । 

সাধ খাইতে নাহ আমা সভার মনে॥ 
যখন সাধ খাইতে চাহ তখন যেন পাই। . 
সে সকল কথা রাজা কি কব তোমার ঠাঁই ॥ 
সুখে রাজ্য কর রাজা সাধে নাহ কাজ। 
সাধ খাওনের কথা কহিতে হয় বড় লাজ॥ 
এতেক শ.নয়া রাজা হরিষ অন্তরে। 
নৃত্গীত আনান্দিত অযোধ্যা নগরে ॥ 
অষ্টমাস গৰ্ভ হইল সৰ্ব্বলোকে জানে। 
চন্দ্রকলা যেন গব্ভ বাঢ়ে দিনে দিনে॥ 
দশ মাস প্ার্ণত গব্্ভ হৈল তিন রাণী। 
প্রসব বেদনার দুঃখ কভু নাহ জান॥ 
ডাক দিয়া বলেন রাণী তিনজনে। 
অন্তঃপুর ভিতরে গেলা যত রাণীগণে ॥ 
হেনকালে কৌশল্যা দেবী প্র প্রসাঁবল। 
জয় জয় হলাহল রাণীগণে দিল 
দশাঁদগ আলো কারয়া পড়ে ভাঁমতলে। 
পূর্ণিমার চন্দ্র যেন গগনম'ডলে | 
শুভকাল নবমী তিথি বসন্ত চৈত্রমাস। 
সেইদিনে রঘুনাথের জন্ম প্রকাশ 
রাজার ঠাঁঞ দৃত শিয়া কহিল সত্বর। 
কৌশল্যা দেবা প্রসাবলা উত্তম কোঙ্র ৷ 
শুনিয়া হরাষত দশরথ রাজা। 
নানারত্ব দিয়া দূতের কৈল পজা॥ 
ভাণ্ডার বিলাইতে রাজা করিল অগীকার। 
রাজার আজ্ঞা পায়্যা লোক ল-টয়ে ভাণ্ডার ॥ 
তার পাছে বেদনা খায় কেকয়ী মহারাণী। 
প্রসব বেদনার দুঃখে চক্ষে পড়ে পানি॥ 
পরম ধাঁম্মক পত্র প্রসাবলা সুন্দরী । 
জয় জয় হুলাহ্‌লি দেয় সকল নারী॥ 
দৃত গিয়া কাহল রাজার গোচর। 
কেকয়! দেবীর পুত্র হইল শুন নৃপবর॥ 
আর পাত্রের কথা শুনি রাজা হরিষ অন্তর । 
সকল ধন বিলায় রাজা না হয় কাতর ॥ 
তার পাছে ব্যথা খায় সমতা রুপসী । . 
যমজ সহোদর জল্মিল রাজা মহাখুসাী॥ ' 


রামায়ণ 


*চাললেন দশরথ পরম কৌতুক। 

{তন নারীর 'ঘরে দেখে চার পূত্রমূখ ॥ 
দণ্ড তিন বেলা হৈল গণকের মেলা । 
খাঁড়তে গণিয়া চাহে শুভক্ষণ বেলা ॥* 
চার পূত্র হইল রাজা হারষ অপার। 
ধন ধেন্‌ বস্ত্র বলায় না করে বচার॥ 
*গণকে তুষিল রাজা দিয়া নানা ধন। 
আদিকাণ্ড গাইলা কীত্তবাস বিচক্ষণ ॥ 


হেনবেলা রাবণের সর্বাঞ্ঞ লড়ে। 

মাথার মুকুট রাজার ভূমিতলে পড়ে ॥ 
ডাক দিয়া রাবণেরে বলে দেবগণ। 

তোমা মারতে জান্মলা আপান নারায়ণ ॥ 
আজ হইতে রাবণ তোমার নাহিক নিস্তার। 
তোমা মারতে জন্মিলা বিষ্ণু অযোধ্যা নগব ॥ 
এতেক আকাশবাণ শুনিয়া রাবণ। 
বস্ময় হইয়া রাবণ ভাবে মনে মন॥ 
হেনকালে সেইখানে সর্বজ্ঞ আইল। 
সব্বজ্ঞ দেখিয়া রাবণ রাজা জিজ্ঞাসল ৷ 
রাবণ বলে সব্কজ্ঞ খাঁড়বাঁট জান। 

খাঁড় পাঁতয়া দেখ দেখি কিসের কাৰণ৷ 
মাথার মুকুট মোর পড়ে ডুমিতলে। 
শরীর কাঁপিয়া মোর আসন কেন টলে॥ 
খাঁড় পাতি সৰ্ব্বজ্ঞ দেখল আগযয়ান। 
রাবণেরে বলে সব্বজ্ঞ সাবধান | 

খাঁড় পাতিয়া অমঙ্গল দেখিল সত্বর। 
কহিতে লাগিল সকল রাজার গোচর ৷ 
সবব্বজ্ঞ বলে শুন লঙ্কার আঁধকারা । 
অযোধ্যা নগরে আজি জান্মল তোমার বৈরী ॥ 
(তোমার বিরুম সহিতে নারে কোন্‌ জন॥ 
তোমার বধের তরে জল্মিলা নারায়ণ | 
এতেক কথা সব্ব্বজ্ব বলেন রাবণ রাজা শুনে । 
রাবণের আগে 'বক্তম করে যত পান্রগণে ॥ 
বীরদাপ করিয়া রাক্ষস রহে চারভিতে। 
ছাত্তশ কোট সেনাপাঁতি রহে যোড় হাথে ॥ 
সেনাপাঁতগণ বলে শুন লঙ্েম্বর। 
ন্রিভুবন যাঁদ আইসে কারো নাহ ডর॥ 
ছাত্তশ কোট সেনাপাঁতি কাঁরছে ব'ড়াই। 
ডাক দিয়া আনে রাবণ খর দূষণ ভাই॥ 
রাবণ বলে শুন ভাই খর দূষণ । 


তোমার সমান ভাই নাহ ব্রিভুবন ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


সাগরের কূলে তুমি গিয়া দেহ থানা। 
চৌদ্দ সহস্র রাক্ষস লৈয়া যাও দুই জনা ॥ 
দেবদানবগন্ধ্্ব যার আইসে সেনাগণ । 
সাগরের কূলে যে আইসে তার বাঁধবা জীবন ॥ 
সাগর পার হৈয়া কেহো আসিতে না পারে। 
দেখলে মারবা তারে পাঠাবা যমঘরে ॥ 
খর দূষণের তরে এত বাঁললা লঙ্কেশ্বর। 
আজ্ঞা পায়্যা খর দূষণ চলিল সত্ব! 
চৌদ্দ সহস্র রাক্ষস দলেন সংহাতি। 
বাবণ বলে সেনাগণ যাহ শীঘ্রগতি ॥ 
বাজার আদেশ পায়্যা চলে দুইজন । 
চোদ্দ সহস রাক্ষস চাঁললা িড়ন ॥ 
নাগরের কূলে গিয়া উত্তরিল সৈন্যগণ ৷ 
সুবর্ণের পুরীখান কাঁরল 'নর্ম্মাণ॥ 
কন্তিবাস পাণ্ডিতের অমৃতকাহনী। 
আদ্যকাণ্ডে গাইল খর দূষণের পাঁাল॥ 


এথাষ অযোধ্যায় ব জা দশরথ পশ.পাঁত। 
চার পত্র দেখিযা বড়ই হ্টমাতি। 
কৌশল্যার সনে বাজ৷ কাঁব অনমান। 
তোমার পুত্রের নাম থুইলন শ্রীরাম | 
/ককষণীর পত্র দেখি বাজা হাবষ অ*তব। 
ভরত নাম থুইণ তাৰ দোখ মনে'হব॥ 
। বুমিন্ার তনয় যমজ দুইজন । 

দজনাব নাম থুইল লক্ষণ শতুঘা॥ 
একই দিবসে কৈল চারিজনের নামকরণ । 
বাম লক্ষ্মণ আর ভবত শন্লুঘ্মা॥ 

চৌধষট্রি বিদ্যা পারগ হইলা রঘ্দবীর। 
ভ্রভুবন জিনিয়া বৃপ মদনমোহন শবীব॥ 
বাপমায় ভন্ত রাম গুণের সাগর । 

বৈকুণ্ঠের নাথ আইলা অযোধ্যা নগর॥ 
যথা রাম খেলেন তথাই লক্ষণ ৷ 

ভরত শন্তুঘম দুহে* হইল মলন॥ 
সীতার জন্মকথা শুন সভে হৈয়া এক মাতি। 
ভুবন জিনিয়া রূপ লক্ষমী মৃর্তুমতা॥ 
রে তপ করেন বিষ্ণুর উদ্দিশে। 
"হেনকালে রাবণ রাজা আইল তার পাশে॥ 
কামে পাঁড়ত হৈয়া ধরিতে চাহে বলে। 
শাপ দিয়া লক্ষমীদেবী নামিলা পাতালে॥ 
মথিলা নামে দেশ সমাজ উত্তম। 

বার বংসর যজ্ঞভূম চসে দেশের নিয়ম ॥ 


১৩ 


যজ্ঞ কারতে জনক রাজা যজ্ঞভূমি চসে 
মেনকা নামে অপ্সরা দেখে যায় আকাশে ॥ 
আকাশে যাইতে বাতাসে কাপড় উড়ে। 
তাহা দোঁখ জনক রাজার কাম টিয়া পড়ে ॥ 
চাঁসতে পাইল এক ডিম্ব আকাতি। 
ভাঙ্গিয়া দেখল তাহে কন্যা মূর্তিমতী॥ 
সেই বীষ্যে পৃথিবী হইলা গব্ভবতী। 
অযোনিসম্ভবা কন্যা হইলেন তাথ॥ 
চাসভূমে কন্যা পাইল জনক মহাখাঁষ। 
পৃঁথবী আলো কাঁরলা কন্যা এমাত রূপসী 
কন্যাবুপ দেখ্যা সভে মনে অনুমানি। 
স-্বলোক বলে লক্ষ্মী আইলা আপাঁন॥ 
কন্যাবপে আলো করে মিথিলা নগরাঁ। 
আচম্বিতে পষ্পবৃন্টি হইল স্বর্গপুরী॥ 
স্বর্গে দুন্দুভি বাজে হরিষ দেবগণ। 
জনকেরে ডা'কয়া বলেন দেবগণ ॥ 
চাসভাঁম কন্যা তোমায দিলেন বিধাতা । 
লাঙ্গলের মুখে জন্ম নাম থুইল সাঁতা॥ 
কন্যা লৈয়া রাজা আইলা নিজ অন্তঃপুরে। 
মহাদেবী সভে আইল কন্যা দেখিবারে ॥ 
নাবীগণ দেখে কন্যা বডই রৃপসী। 
কার কন্যা আনলেন জনক মহাখাঁষ॥ 
দেবীগণ দেখ্যা কন্যা রাজাবে_জিজ্ঞাসে। 
অযোনিপ-ভবা কন্যা পাইলাম চাসে॥ 
প্রধান মহাবাণী স্থানে দিলেন দুহিতা। 
যত কাব পাঁলবা এই কন্যা সীতা ॥ 
নৈলোক্য জি'নয়া রূপ পরমসনন্দরা। 
সীতাব বপে আলো কবে মাঁথলা নগরী ॥ 
সীতার রূপ দেখ্যা সভে হয তে মোৌহত। 
কন্যাব রুপ দেখ্যা রাজা পবম পিরীত॥ 
কারে কন্যা বিভা দিব রাজা ভাবে মনে মন। 
সব্বক্ষণ করে সীতা রাম আরাধন॥ 
হেনকালে আইলা তথা দেব মহেমবর। 
মৃগযাতে গিয়াছিলেন কৈলাস [শিখর ॥ 
মহাদেবের হাতের ধনুক অদ্ভুত গঠন। 
জনকেব দ্বারে থুইয়া গেলেন তখন ॥ 
প্রাতজ্ঞা কাঁরল বাজা সভার ভিতর। 

এ ধন্‌কে গুণ দিবে যেই সেই সাতার বর॥ 
গুণ দিয়া এই ধনুক যেই ভঙ্গ করে। 
সীতা নামে কন্যা মোর সেই বিভা করে॥ 
প্রাতজ্ঞা কারল জনক পৃথিবীর সার। 
প্রাতজ্ঞার কথা শূন্যা আসে রাজার কুমার ৷ 


banglabooks.in 


১৪ 


যত যত রাজা বৈসে চন্দ্রসূর্যকুলে। 
বিবাহ করিতে আইলা মিথিলা নগরে॥ 
রাজপন্রগণে মহারাজায় কহান। 

ধনুক ভাঙ্গিব মোরা সভা বিদ্যমান ॥ 
দশ হাজার ঠাট রাজা দিল পণঠাইয়া । 
আনিল ঈশের ধনু কান্দেত কারিয়া।* 
সত্তার যোজন পথ ধনুকখান যোড়ে। 
দেখিয়া রাজপতত্রগণ পলায়্যা যায় ডরে। 
কত রাজপূন্রগণ উদ্যত হইয়া। 

ধনুকে যায় গুণ দিতে কাপড় সারিয়া॥ 
সুমের পর্বত যেন ধনুকখান ভাঁর। 
গুণ দিবার কাজ থাকুক লাঁড়তে নাহি পাঁর॥ 
আপনার পরাজয় মানিল আপনি। 
জনকের ঠাঁঞ গিয়া মাগল মেলানি॥ 
সীতা লক্ষী রাম আপাঁন নারায়ণ । 
বৈকুণ্ঠ ছা'ড়য়া বিষ আল্যা অবনীভূবন ॥ 
সীতা সাত বৎসরের রম দশ বংসর। 
রাম বাঁহ সীতাদেবীর আর নাহি বর! 
*কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ । 
আপদিকাণ্ড গাইল লক্ষ্মীর জনম ॥* 


পুণ্যযোগ পাইয়। দশরথ নৃপাতি। 
চাঁরিপুত্র লৈয়া রাজা গেলা গঙ্গা ভাগীরথাী॥ 
হেনকালে গ্‌হক চণ্ডাল কথক সৈন্য লৈয়া। 
ভাগীরথীী পরশনে মিলিল আসিয়া ॥ 
গঙ্গাজলে করে রাজা স্নান তর্পণ। 
হেনকালে গুহক সনে হইল দরশন॥ 
তর্পণ এাঁড়য়া রাজা চাহে কোপমনে। 
কোপিল চণ্ডাল যুদ্ধ করে বাজার সনে॥ 
স্বভাবে চণ্ডাল জাতি বড়ই চণ্চল। 
চণ্ডাল দেখিয়া বাণ এড়িল 'বস্তর॥ 

দাম গূড়গূড বাদ্য বাজে যাঁঝবাবে আইসে। 
চণ্ডালের সাজ দেখ্যা দশরথ হাসে॥ 
দুই কটকে মহাযুদ্ধ বা'ধল বিস্তর । 
সাঁহতে না পারে চণ্ডাল হইল ফাঁফর॥ 
দশরথের যুদ্ধে দেবতা না সহে টান। 
চতুর্দগে পলায় চণ্ডাল লইয়া পরাণ॥ 
দশরথ রাজা জানে রাগের বড় সন্ধি। 
একেবারে সভ চণ্ডাল কাঁরল বন্দী॥ 
হেনকালে চণ্ডাল সনে বামের দরশন ৷ 
প্বকথা গূহকের পাঁড়ল স্মরণ॥ - 


রামায়ণ 


জাতি স্মরে চণ্ডাল রামের দরশনে। 
পূর্বজন্মের কথা কহে রাম স্থানে ॥* 
পূব্বজন্মে আমি আঁছলাম ব্রাহ্মণ। 
অনেক পাপে হৈল মোর চণ্ডাল জনম ॥ 
অক্রু মূনি প্জীমারে কৈয়াছেন কারণ। 
আপনি জন্মিবেন প্রভূ অবনীভূবন॥ 
রামের সাহত যবে তোমার হবে দরশন। 
সেই দিন হইবে তোমার শাপ বিমোচন ॥ 
এত যাঁদ রঘুনাথ চণ্ডালের কথা শুনে। 
চণ্ডাল মাগিয়া নিল বাপ বিদ্যমানে॥ 
রঘুনাথের কথা রাজা না করিলা আন। 
প্রসাদ দিয়া রঘুনাথ কারলা ছোড়ান॥ 
অগ্নি যে জবালিল গুহা ভাগীরথনর কূলে ॥* 
অগ্নি সাক্ষী কাঁর রামে মিতা মিতা বলে॥ 
বিদায় হইয়া গুহক গেল নিজ দেশে। 
আদ্যকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তবাসে॥ 


পুনব্বার করে রাজা স্নান তর্পণ। 
চার পুত্র লৈয়া দেশ কারল গমন ॥ 
সূর্যের কিরণ যেন রথখান চলে। 
ভরদ্বাজের বাড়ী রাজা গেলা সন্ধ্যাকালে॥ 
চার পত্র লৈয়া রাজা করিলা পারিহার। 
ভরদ্বাজ মুন কৈলা আঁতাঁথ ব্যবহার ॥ 
রাম দৌখ ভরদ্বাজ কাঁরলেন ধ্যান। 
ধ্যানে জানলা মুনি আপনি ভগবান ॥ 
পৃজ্পশয্যায় রাম কারলা শয়ন। 
হেনকালে ইন্দ্র আইলা লৈয়া দেবগণ ॥ 
ধনুক বাণ দয়া ইন্দ্র রামচন্দ্র দেখে। 
তোমা হইতে পরিত্রাণ হবে দৈবলোকে॥ 
এত বল্যা অমরাবতণী গেল দেবগণ। 
প্রাতঃকালে বন্দে রাম পিতার চরণ ॥ 
যোড় হাথে কহে রাম পিতার গোচর। 
ধনুক বাণ রাত্রে মোরে দিল পুরন্দর॥ 
ভরদ্বাজের বাড়ী ছিলেন এক রাত। 
প্রভাতে বিদায় হৈয়া চলিলা শীঘ্রগাত ॥ 
নিজ দেশে গেল রাজা চাঁর পুত্র লৈয়া। 
রাজকার্যয করে রাজা সাবধান হৈয়া 
বি্বামত্র নামে মুনি মহা তপোধন। 
যজ্ঞ কারতে বসিলা মুনি লৈয়া মনিগণ॥ 
যক্ঞরক্ষা হেতু মুনি ভাবে মনে মন। 
এত ভাবি বিশ্বামন্র করলা গমন 


banglabooks.in 


আদিকাণ্ড 


চারি পুত্র লৈয়া রাজা আছেন কুত্‌হলে। 
হেনকালে বিশ্বামিন্র আল্যা রাজার দুয়ারে ॥ 
বারী গিয়া গোচরল রাজারে ততক্ষণে । 
পাদ্য অর্থ দিল রাজা বাঁসতে আসনে ॥ 
যোড়হস্ত করি রাজা বলছে ধারে ধারে। 
কোন্‌ কার্ষেয আইলা মুনি আমার গোচরে ॥ 
এত যাঁদ মহারাজা মুনির তরে কহে। 
মুনি বলে ভয় প্যায়্যা আল্যাম তোমার কাছে ॥ 
যজ্ঞ আরম্ভিলাম পাইয়া মুনিগণ। 
রাক্ষসে আসিয়া করে রন্তু বরিষণ॥ 
মুনির উপকার কর বাঁলয়ে তোমারে। 
এক পত্র দেহ মোরে যজ্ঞ রক্ষা করে॥ 
এতেক শুনিয়া রাজা মুনির বচন। 
সাত পাঁচ দশরথ চিন্তে মনে মন॥ 
সয্যবংশকুলে মোর আছে ব্যবহার । 
আমার বংশ আগে হইতে মুনির অঙ্গীকার ॥ 
পন্ত্র যাদ নাহ দেই মুনির কারণ । 
তবে বিশ্বামিত্র দিবেন শাপ বচন! 
বিশ্বামিন্রের শাপে কারো নাহক নিস্ত'র। 
শাপে পাঁড়য়া পুরী হইবে ছারখার ॥ 
এ তো যাঁদ দশরথ চিন্তে মনে মন। 
ভরত শন্রুঘনন রাজা আনল দুইজন ॥ 
দুই পুত্র দেখ্যা মুনি কহে রাজার ঠাঁই ৷ 
আর দুই পূত্র আন দেখতে আমি চাই 
মনরে বণনা নহে মান সকল জানে। 
রাম লক্ষমণ দুই ভাই আনল ততক্ষণে ॥ 
রামর্প দেখ্যা মুনি রাজারে সম্ভাষে। 
রামলক্ষ্মণ দেহ মোরে যাই লৈয়া দেশে ॥ 
রাজা বলে মান তোমায় দিল 
শ্রীরামলক্ষনরণ। 
এই দুই পত্র শোকে আমার মরণ ॥ 
মুনি বলে চিন্তা রাজা না করিহ চিতে। 
রামলক্ষণ আনিয়া দিব তোমার সাক্ষাতে ॥ 
রামলক্ষণ লৈয়া আমি তপোবনে যাই। 
কিছুকাল গোঁণে তোমায় আন্যা দিব 
দুই ভাই৷ 
রামলক্ষমণ লৈয়া যায় বিশ্বামিত্র মূনি। 
উদ্ধমুখে রাজা চাহে চক্ষে পড়ে পানি॥ 
কথ দূর গিয়া রাম হইল অদর্শন।* 
আছদ্ড় খাইয়া পড়ে রাজা হইয়া অচেতন ॥ 
ওথায় পণ্টবটণী রাম নারায়ণস্বরূপ | 
সংসারে কৌতুক বড় দেখ্যা রামরূপ॥ 


৯৫ 


কোমল শরার দেখ্যা রামেরে ভয় পায়। 
শোকে ভুখে রাম পাছে ক্ষুধায় দুঃখ পায় ॥ 
দুই ভাইরে মন্ত্র দল বশ্বামন্র মান। 
বারো বংসর ভোখ শোক কিছুই না জানি॥ 
দুই ভাইরে মন্ত্র দিল উপদেশ। 

অরণ্য বনের ভিতর করিল প্রবেশ ॥ 
*কাঁত্তবাস পাঁণ্ডতের কাবত্বের শিক্ষা । 
আদ্যকান্ড গাইল রামের মন্তুদীক্ষা ॥* 


মান বলে রামলক্ষমণ শুনহ কারণ॥ 
এই বনের কথা শুন বড়ই বিষম॥ 
তাড়কা নামে রাক্ষস নিত্য আইসে এথা । 
যত খাইয়াছে দেখ মনৃষ্যের মাথা॥ 
মনুষ্যের চম্ম তার গায়ের কাপড় । 
মনুষ্যের মণ্ড তার কানের কুণ্ডল ॥ 
সত্তার যোজনের পথ রাক্ষস আস্যা যোড়ে। 
পৃথিবী কম্পমান রাম রাক্ষসীর ডরে॥ 
দুঙ্জয় শরীর তার পূব্বতগ্রমাণ। 
তাহারে ভাণ্ডিতে রাম হইবা সাবধান ॥ 
এতেক শুনিয়া রাম ধনুক বাণ লোফে। 
ধনুক টঙ্কার শন্যা ভ্রিভুবন কাঁপে॥ 
ধনুক টঙকার শুন্যা বিশ্বামিত্র হাঁস। 
হেনকালে ধাইয়া আইল তাড়কা রাক্ষসী॥ 
রামের কাছে ধাইয়া চলে পর্ব তপ্রমাণ। 
রামেরে ডাঁকয়া বলে বাঁধব পরাণ ॥ 

চম্ মোর গায়ের কাপড়। 

মুণ্ড মোর কানের কুণ্ডল৷ 
মন্ষ্যের মাথায় আম পর্যাছ মুণ্ডমালা। 
মনৃষ্যের মাথায় মোর শোভা করে গলা ॥ 
*রাক্ষসী বোলএ মোর নাহক আসন। 
তোর চম্ম লইব আজি করিতে শয়ন ॥ 
তাড়কার কথা শুনি রঘুনাথ হাসে। 
এঁষীক জাুঁড়ল বাণ আত বড় বোষে॥* 
সন্ধান পুরিয়া বাণ এড়িলা রঘুবার। 
বাণেতে তাড়কা কাট্যা কৈল দুই চীর॥ 
বুকে বাণের ঘা পায়্যা আছাড় খায়্যা পড়ে। 
সত্তার যোজনের পথ রাক্ষসী আড়ে যোড়ে। 
দেখিয়া দেবতাগণ ছাড়ে সিংহনাদ । 
বিশ্বামিত্ৰ বলেন রাম এড়াইলাম প্রমাদ ॥ 
দেবগণ ডাক্যা বলে প ইল. পরিত্রাণ। 
নির্ভ'য় করিয়া পথ দিলেন শ্রীরাম 


banglabooks.in 


১৬ 


*কাত্তবাস পাণ্ডতের কাঁবত্ব মাতিশয়। 
প্রথম যুদ্ধেতে হৈল প্রভু রামের জয় ॥* 


বিশ্বামিন্র মুনি দেখ্যা হইলা হরাঁষত। 
অস্ত্রশিক্ষা করাইলা মন্ত্র সাহত॥ 
যতেক অস্ত্র মুনা বশবামন্রে বাদত। 
সে সভ অস্ত শ্রীরামে দলা মন্ত্র বাহত॥ 
একে রাম আপনি নিজে 1বঙ্কু অবতার । 
নানা মল্তে অস্ব্বশক্ষা করাইল অপার 
অস্ত্রশিক্ষা শ্রীরাম পাইলা উপদেশ। 
আপনার পুরা গিয়া করিলা প্রবেশ ৷ 
বশবামন্র বলেন শন শ্রীরামলক্ষণ | 
এই পুরী সাঁজলা দেব নারায়ণ ॥ 
যেইকালে 'বিষ্ণ্‌ ব্াহ্মণরূপ ধাঁরলা। 
সেই কালে এই বনে পুরা সৃজিলা॥ 
পুরীর ভিতরে আছে দিব্য সরোবর। 
তাহে স্নান করিলে রাম শুন তার ফল॥ 
এক "দন যে জন করে স্নান তপ্ণ। 
সপ্ত যুগের পাপ তার হয় বিমোচন ॥ 
হেন পণ্যস্থান রাম সাঁজলা গোসাঞ। 
ইহার বড় পণ্যস্থান পাঁথবীতে নাঁঞ॥ 
মুনির কথা শুনিয়া শ্রীরামলক্ষমণ। 
পুরা প্রদক্ষিণ করিয়া চলিলা তিনজন ॥ 
রাম লক্ষমণেরে মুন দেখ ইলা সব্বদেশ। 
মাঁনর দেশে গিয়া রাম করিলা প্রবেশ 
বম্বামিত্র বলেন শুন শ্লীরামলক্ষয়ণ। 
এই পুরী সৃজিলেন দেবতা মদন | 
পুরী দোখতে আইসা দেবতা মহেশ্বর। 
মদন দরশনে তিনি হইলা বিকল! 
কৃপলেন মহাদেব আগ্নচক্ষে দেখে। 
মদনভস্ম করিলেন চক্ষুর নামকে! 
ভঙ্ম হৈয়া রাঁহলা মদন মহাদেবের কোপে। 
মদনের অঙ্গ নাহি মহাদেবের শাপে॥ 
সেই পুরী দেখিয়া চলিলা শ'ঘ্রগাতি। 
দুই ক্রোশ বহিয়া গেলা গঙ্গা ভাগীরথা॥ 
মান বলে শুন রামলক্ষণ এক চিতে। 
যে মতে আনিল গঙ্গা রাজা ভগীরথে ॥ 
তোমার পর্বপুর্ষ আছিল সগর রাজা । 
সুমাত নামে তার দুই ভার্য্যা | 
পু্‌ত্ৰ নাহ সগর রাজা ভাবে মনে মনে। 
ক্রতু মুনির সেবা করেন রানি দিনে 


রামায়ণ 


মুনর সেবা স্গর রাজা চিন্তে নিরন্তর । 
তুষ্ট হইয়া মান দিলা পুত্রবর॥ 
পুত্রবর পাইয়া রাজ্য কুতূহলে করে। 
অসমঞ্জা পুত্র হইল কোঁশনীর উদরে॥ 
সুমতির প্রসব কথা শুনিতে চমৎকার 
একাঁদনে পাত্র হইল ষাট হাজার॥ 
ষাঁট সহস্র পুত্র তার হইল বলবান। 
কেহো কাহারো ছোট নহে একই সমান! 
যাঁট হাজার বেটা তার দূরাচার করে। 
দেখিবামান্র নিয়া থুইল দেশের বাহিরে) 
অসমপঞ্জার পাত্র হইল নাম অংশুমান। 
নাতর তরে সগর রাজা রাজ্য দিল দান! 
অংশুমানের পিতামহ সগর নরপাতি। 
অশ্বমেধ যজ্ঞ করিতে হইল তার মাত॥৷ 
যজ্ঞের ঘোড়া রাখে যাটি সহস্র মহাবলে। 
অশ্ব হরিয়া ইন্দ্র থুইলা লৈয়া পাতালে 
ঘোড়া হারাইল রাজা যজ্ঞ কাঁরবে কিসে । 
ষাটি সহমত পত্র ধায় ঘোড়ার উীদ্দশে ॥ 
পৃথবী খুজিয়া তারা হইল [বিফল। 
পৃথিবীতে না পাইয়া সাধাইল পাত ল। 
এক ভাই খুঁজল সাগর এক যোজন। 
ষাটি সহমত যোজন সাগর খুঁজল তখন 
সাগর খজিয়া তারা চারিদিগে চায়। 
কোনখানে আছে ঘোড়া দেখিতে না পাম! 
[তনাদগ পাতালে করিল নিরাক্ষণ। 
পর্ব পশ্চিম উত্তরাদগে না পাইল দরশন। 
ষাঁটি সহস্র ভাই একত্র হৈয়া ভাবে মনে মন 
দাক্ষ্ণাদগে সকল ভাই করিল গমন॥ 
কাঁপল মুনি বসিয়াছে ধ্যান নাহি টুটে ৷ 
যজ্ঞের ঘোড়া দেখে গিয়া মুনির নিকটে। 
ঘোড়া দেখিয়া ভাই সকল হাঁরষ অল্তরে। 
রুষয়া চলিল তারা কপ্পল মারিবারে ] 
ঘোড়াচোরা বাঁসয়াছে কপট কাঁরয়া। 
কোপে মুনির পৃষ্ঠে লাঁথ মারিল আটিয়া ৷ 
ধ্যানভঙ্গ হইল মুনির চাঁরাঁদগে চাই। 
কোপানলে ভস্ম হইল ষাটি সহস্র ভাই! 
ভস্ম হৈয়া রাঁহল তারা পাতাল ভিতরে 
ষাট হাজার পনৃত্রের বার্তা না পায় নৃপবরে 
এক বংসর হইল তারা গিয়াছে অন্বেষণে । 
অংশুমান নাতি পাঠায় উদ্দিশ কারণে ॥ 
যেই পথে ষাট সহস্প ভাই পাতালে প্রবেশে 
সেই পথে অংশুমান চলিল উীদ্দশে | 


banglabooks.in 


আদিকাণ্ড 


যজ্ঞের ঘোড়া দেখল গিয়া কাঁপল সকাশে। 
অঙ্গার ভস্মরাশি দোখলা কাঁপলমুনর 
পাশে॥ 

কাঁদয়া অংশুমান হৈলা বড়ই ‘বকল। 
তর্পণ কারতে অংশুমান চাহিয়া বেড়ায় জল ॥ 
কাপল মুনি বলে কি চাহ অংশুমান । 
বিনা গঙ্গাজলে ইহা সভার নাহ পাঁরত্রাণ॥ 
বাট সহস্র খুড়া তোমার পণড়য় ছে নরকে 
গঙ্গা আনিয়া উদ্ধারহ তুমি পরলোকে॥ 
ঘোড়া লৈয়া যাহ তুম ‘পত মহেব স্থানে। 
যজ্ঞে পূর্ণা দেহ গিয়া হহল অবসানে॥ 
খুড়া সভার বার্তা কাঁহতে 

অংশুমান চলে। 
যন্ঞের ঘোড়া লৈয়া আইল অযোধ্যা নগরে॥ 
পুত্রসভ র মরণবার্ত। পাইয়া সগর। 
ষাট সহস্র পত্র লাগ রাজা কাঁদেন বিস্তর 
যজ্ঞের আহৃতিকালে আইলা দেবগণ। 
কুবের বরুণ যম আর অ ইলা পবন॥ 
যম বলেন রাজা যজ্ঞ করহ কোন সুখে। 
ষাট সহস্র পাত্র তোমার পড়্যছে নরকে॥ 
যাঁদ গঙ্গা আনতে পারহ নরপাঁত। 
ষাট সহস্র পত্র তোমার পায় অব্য হাতি॥ 
যজ্ঞ পুর্ণা দিয়া সভে গেলা দেবগণ। 
গঙ্গা আনতে সগর রাজা চিন্তে ততক্ষণ ॥ 
দশ হাজার বংসর তপ কাঁরল নরপাতি। 
গঙ্গ অ নিতে না পারিল তাহার শকাতি॥ 
অংশুমান নাতির তরে দিল রাজাদান। 
স্বর্গবাসে গেলা রাজা তেজিয়া পরাণ ॥ 
অভিমানে মরিয়া গেলেন স্বর্গবসে। 
অংশুম ন তপ করে গঙ্গার উদ্দশে॥ 
কাঁড হাজার বংসর তপ করে অনাহারে। 
গঙ্গা আনিতে না পারল পূ; থবা ভিতরে ॥ 
মহারজা অংশুমান বড় পাইল? ভয়। 
অংশমানের পত্র হইলা দলপ মহাশয় ॥ 
দিলশপেরে রাজ্য তবে দিলা অংশুমান। 
স্বর্গবাসে গেলা রজা তেজিয়া পরাণ ॥ 
দাঙ্গা আনতে না পাণরয়া গেলা স্বর্গবসে । 
এদলনপ র জা তপস্যা করে গঙ্গার উ'দ্দশে॥ 
চৈ'দ্দ হাজার বংসর তপ কাঁরল অনাহারে। 
গঙ্গা,আনিক্ত না পরল পথিবী 'ভতরে ॥ 
গঙ্গা আনতে না প গরল দলঈপের পরাণে। 
গঙ্গা আনিবার যুক্তি করে পাত্রামন্র সনে॥ 


২কে-রা) 


১৭ 


পান্রমন্র বলে রজা বিষম জিজ্ঞাসা । 
গঙ্গা অ নিতে ভগীরথ কারবে আশা॥ 
বাপ পিতামহ আছল মহারাজা । 
গঙ্গা আনতে না পাঁরয়া পাইল বড় লজ্জা ॥ 
গঙ্গা আনতে না পা”রয়া মৈলেন আভিমানে। 
হেন গঙ্গা ভগটরথ আনবে কেমনে ॥ 
এক উপদেশ আছে শুনহ কারণ। 
হিমালয় পর্বতে রাজা করহ গমন ॥ 
ব্রহ্মার এক পুরাঁ আছে হিমালয় পব্বতে। 
সেই পুরীর ডীদ্দশে চলে ভগশরথে ॥ 
গে কর্ণ নামে পুরী আছে হিমালয় উপর । 
অযোধ্যা থাঁকয়া সে দুই শত বংসর॥ 
পান্রামন্তর স্থানে রাজ্য করিল সমপণ। 
{হমালয় পৰ্বতে রাজা কারল গমন ॥ 
গাছের বাকল পরে জটা ধরে শিরে। 
সগর বংশ উদ্ধর কারণ ভগীরথ চলে॥ 
দুই শত বংসর রাজা ভ্রাময়া পথে পথে। 
উত্তীরলা গয়া রাজা হমালয পর্কতে॥ 
পাঁচ হাজার বংসর রাজা কাঁরয়া উপবাস। 
সর্বাঙ্গ শুখাইল রাজার আছে মাত্র শ্বাস! 
আপাঁন অ'সয়া ব্ৰহ্মা হইলা আধ ঠান। 
বর মাগ ভগণীরথ কার বরদান॥ 
ব্রহ্মার ঠাণঞ বলেন রাজা বলিয়া পাঁরহার। 
গঙ্গা পাইলে পিতৃলোকের হয় তো উদ্ধার ॥ 
ব্রহ্মা বলেন গঙ্গা তোমায় দিলাম ভগণস্থ। 
গঙ্গা লৈয়া ভগণরথ যাইবা কোন্‌ পথ ॥ 
ন্রিভুবনে গঙ্গার তেজ কে সাহতে পরে। 
মহাদেব বাহ আর না দোখ সংসারে ॥ 
সাত হাজার বংসর তপ করিল আরব র। 
গঙ্গা আনতে মহাদেব কারিল অঙ্গীকার ॥ 
মহাদেব বাঁসলা গিয়া কৈলাসশিখর। 
ব্ৰহ্মাণ্ড ফুটিয়া গঙ্গা বাহির হইল সত্বর॥ 
গঙ্গার ধার পড়ে মহ দেবের শিরে। 
এক বৎসর ভ্রমেন গঙ্গা জটার "গভতরে॥ 
বাহর হইতে না পারেন গঙ্গা জটার 
ভিতর 'ফিরে। 
জটা ঝাঁড়য়া গঙ্গা বাহর কাঁরলা 
মহেশ্বরে॥ 
গঙ্গা বাহির হইলা জটার এক পান্শ। 
গঙ্গার ধারা বহে এখন পর্বত কৈলাসে॥ 
গহমালয় রাখে গঙ্গা বেগ সাঁহত। 
কাঁদিয়া বিকল হইল র জা ভগটীরথ॥ 


banglabooks.in 


১৮ 


ব্রহ্মা বলেন না কাঁদ ভগ'ীরথ। 
ইন্দ্রের ঠাঁঞ তুমি গিয়া মাগ এঁরাবত॥ 
ইন্দ্র আরাধনে তপ করে অ'রবার। 
দুই শত বংসর তপ করে অন হার॥ 
অনাহারে তপ করিল ইন্দ্র আরাধনে। 
আপান আইলা ইন্দ্র এর বত বাহনে॥ 
অন হারে কত তপ কর ভগ'রথ। 
লঙ্জা পাইয়া ইন্দ্র তারে দিলা এরাবত॥ 
দন্তে বিদারিয়া পর্বত করিল দুই চশর। 
সেই পথে গঞ্গাদেবী হইলা বাহির॥ 
পৃথিবীমন্ডলে গঙ্গা হইলা অবতার । 
জয় জয় ধহনি হইল সকল সংসার॥ 
*গঙ্গা বেগ সহিতে নরে পথবীমণ্ডলে॥ 
প তালেত থাঁকয়া বাসুকী কাঁপে ডরে ॥* 
জহ মুনি তপ করে বনের ভিতরে। 
গণ্ডুষ করিয়া গঙ্গা দেবী থুইলা উদরে॥ 
মুনির উদরে থাঁকলা গঙ্গা দ্বাদশ বৎসর । 
গঙ্গা না দেখিয়া রাজা হইলা ফাঁফর॥ 
তিন বৎসর রাজা মুনির সেবা করে। 
জান; চিরিয়া মুনি গঙ্গা বাহর করে॥ 
মুনি সভার তপের কথা চমৎকার শুনি । 
সমুদ্র গিললা যেন অগস্ত্য মহামূনি ॥ 
গঙ্গা লইয়া ভগনরথ যান কুতৃহলে। 
জহ্বী বাঁলয়া গঙ্গা সর্বলোকে বলে॥ 
যেই পথ দিয়া যায় রাজা ভগীরথে। 
সেই পথের সর্বলোক চমৎকার দেখে॥ 
ধম্মকেতু নমে বিপ্র পাপ অনাচার। 
বনের ভিতরে বাঘে তারে কাঁরল সংহার॥ 
অস্থিমন্ত আছিল তর বনের 'ভিতর। 
মহানরক পাপ ভাঁজ অনেক বংসর॥ 
হেনকালে আঁস্থ তার ছুঞিয়া 
লইল কাকে। 

গঙ্গা বাহয়া যায় ভগীরথে দেখে॥ 
হেনকালে সপ্টান উড়্যা যায় অ কাশে। 
সণ্টান দেখিয়া কাকের লাগিল তরসে॥ 
দুইজনে দেখাদেখি হইল সেইখানে । 
গঙ্গার উপর জডাজাঁড় করে দুইজনে ॥ 
কাকের মুখে হইতে অপ্থ 

পাঁড়ল গঞ্গাজলে। 
দেবশরীর পাইয়া ব্রাহ্মণ দেবপুরী চলে॥ 
স্বর্গবাস গেল ব্রাহ্মণ চাঁড়য়া 'দব্যর্থে 
চমৎকার লাগিল দোখয়া রাজা ভগণীরথে॥ 


রামায়ণ 


গঙ্গাজলে আসিয়া যে স্নন তপরণ করে।। 
পাপে মুত হৈয়া যায় অমরনগরে ॥ 
স্তীহত্যা ব্হ্মহত্যা করে যেইজন। 
স্ননতর্পণ কারলে সেই পাপ বিমোচন ॥ 
স্নান করিলে মুত হৈয়া য'য় স্বর্গবাসে। 
যার যখন আঁস্থকেশ গঙ্গাজল পরশে ॥ 
ককিলাস কুক্কুর আর কাঁটপতঙ্গ ৷ 
গঙ্গা পায়্যা স্বর্গে যায় ভগণীরথ দেখে রঙ্গ ॥ 
যে পথ দেখাইয়া যায়'র জা ভগীরথে। 
তার সঙ্গে গঙ্গা দেবী যান সেই পথে॥ 
ষাট সহস্ব ভাই ভস্ম হৈয়াছে যেইখানে। 
সেইখানে গেলা গঙ্গা ভগণরথের সনে॥ 
যেক্ষণে গঙ্গ'র পাইলা দরশন। 
স্বর্গবাসে গেলা তারা রন্গশাপে তরণ 
এত দূরে 'সাদ্ধ হইল ভগীরথের কাজ। 
সর্য্যবংশে নাহক এমত মহারাজ ॥ 
ভগীরথনন্দন এগড়য়া গেলা অর দেশ। 
কশ্যপের দেশে গিয়া কাঁরলা প্রবেশ ॥ 
বিশ্বামন্র বলেন শুন শ্রীর মলক্ষমণে। 
সর্য্যবংশের জন্ম হইল এই তপোবনে॥ 
[দাত আঁদাত ছিলা দক্ষ মুনির কন্যা । 
কশ্যপের স্ব তারা রূপেগ্ণে ধন্যা॥ 
আঁদতির পত্র হইলা সূ্য্য মহ শয়। 
'্রিভুবন আলো করে সূর্যের উদয় ॥ 
ক্ষীরোদ মন্থনে আইলা যত দেবগণ। 
সূর্য্য লইয়া ব্রহ্মা চলিলা সেই স্থান॥ 
মন্থন করেন সাগর অন্ধকারময়। 

হেন কার্যেয সর্য্য তথা করলা উদয়॥ 
বাসুকি ছাঁদন দাঁড় মন্দার হইলা দণ্ড। 
সপ্ত পাত ল ফুটিয়া বাহির হইল দণ্ড! 
ভগবান ছাঁদন দাঁড় ধারলা আপানি। 
প্রথম মথনে উাঠিলা লক্ষ্মী ঠাকুরাণী ৷ 
তারপর চন্দ্রের রাশ্ম হইল স্‌জন। 
এরাবতের জন্ম হইল ইন্দ্রের বাহন॥ 
তবে অমৃত হইল পাছে ধন্বন্তরি। 
কালক জন্মিল দোঁখয়া ভয় কাঁর॥ 
পৃথিবীতে থুইলে পৃঙ্থবী পড়িয়া যায়। 
প্রমাদ গাঁণয়া দেবগণ ভয় পায়॥ 
লক্ষী লইয়া গেলা আপাঁন নারায়ণ। 
এরাবত লইয়া গেলা ইন্দ্রের বাহন ॥' 
চন্দ্র হইতে হইল তবে রজনণ? প্রকাশ । 
ধন্বন্তার হইতে হইল রেগের বিনাশ 


banglabooks.in 


আদিকাণ্ড 


{বষ খাইয়া নীলকণ্ঠ হইল মহেশ্বর। 
অমৃত খায়্যা দেবগণ হইলা অমর 
অমৃতমল্থন রাম সূয্যের ক রণ। 
হেন সূযে্ের জন্ম হইল এই তপোবন॥ 
সেই দেশ এড়িয়া চলিল তিনজন। 
পূর্ব শকুন গোঁতমের তপোবন ॥ 
বিশ্বামিত্ৰ বলে শুন শ্রীরামলক্ষযুণ । 
এই পুরীর কথা কাঁহ শুন দয়া মন৷ 
গৌতম মুন তপ করে তমসার ক্‌লে। 
হেনকালে ইন্দ্র আইলা পাঁড়বার ছলে॥ 
গোৌঁতমের বেশ ধাঁরয়া গেলা গোঁতমের বাঁড়। 
অহল্যা গৌতমের স্ত্রী পরমসুন্দরী 
পাঁতৱতা অহল্যা সব্বলোকে জানি। 
স্বামীত্ঞানে তারে দিলা আসন পান॥ 
বিধাতার নি বন্ধ ঘূচাবে কোন্‌ জনে। 
কমে অচেতন হৈয়া গেলা সেইখানে ॥ 
স্লীবৃদ্ধে না ব্যাবলেক কপট বেশ ধার। 
গোঁতমের বেশ ধরিয়া ইন্দ্র হরিলা সুন্দরী ॥ 
কেলি ক'রয়া গেলা ইন্দ্র আপনার স্থ'নে। 
হেনকালে গৌতম আইলা আপন ভবনে ॥ 
অহল্যা দেখিয়া মুনি বিচলিত মন। 
ধ্যান করিয়া গেতম মুনি জানিল তখন ॥ 
অহল্যরে আগে শাপ দিলা মাঁনবর। 
পাষাণ হইয়া থাক বনের ভিতর 
অহল্যা পাষাণ হইল গোঁতমের শাপে। 
পশ্চাৎ ইন্দ্রকে শাপ দিলা মণন কেপে॥ 
ভগে আভলাষা হৈয়া গুরুপত্বী হরে। 
সেই ভগ সহস্র হউক ইন্দ্রের গাত্রে॥ 
মুনির শাপে ইন্দ্রের গায় ভগ হইল সহস্রেক। 
পশ্চাং মুনির বরে তার গায় 

ভগ হৈল সহস্্রাক্ষ॥ 
পাষাণ হইল অহল্যা মুনির তরে বলে। 
আমার শাপ ঘুচিবেক মান বল কত কলে॥ 
অহল্যার কথা শুনিয়া বলে মুনিবর। 
পাষাণ হইয়া থাক তিনশত বংসর॥ 
রামরপ জন্মিবেন আপনি নার য়ণ। 
িশ্বামিত্রের সঙ্গে আসবেন তপোবন॥ 
রাম যাঁদ পদধূঁল দেন আমার শিরে। 
তবে মুক্ত হৈয়া আসিবা নিজ ঘরে॥ 
পাষণে হইয়া অহল্যা তিনশত বৎসর আছে। 
তোমার পায়ের ধূলা পাইলে 

পাষাণ তার ঘুচে॥ 


১০৯ 


বিশ্বামিত্রের কথা শুনিয়া রম চমৎকার। 
সেইদিন অহল্যার শাপ হইল পার॥ 
অহল্যা লইয়া কেলি করেন গৌতম। 
শ্রীরামের স্পর্শে হইল শাপ বিমোচন ॥ 
রামের চরিত্র দেখিয়া বিশ্ব“মন্র হাসে। 
রামলক্ষমণ লৈয়া মুনি আইলা নিজ দেশে॥ 
যজ্ঞস্থানে গেলা মুন যথা শিষ্যগণ। 
সকল শিষ্য আসিয়া বন্দে মৃঁনর চরণ 
যজ্ঞে পূর্ণা দিতে মুনি গেলা যজ্ঞস্থান। 
যজ্ঞস্থনে লৈয়া গেলা » শ্রীরামলক্ষমণ ॥ 
{তন শত রাক্ষস আঁসয়া ছাইল গগন। 
যজ্ঞনাশ করে রাক্ষস রন্তু বারষণ॥ 
সুবাহু মারীচ নামে রাক্ষসের কর্ত্তা। 
শজ্ঞনাশ করতে তারে সৃজিল বিধ তা॥ 
ম্‌ুনিরে বেঁডয়া আইল তিন শত র ক্ষস। 
টোনে হইতে বাণ রাম এাঁড়লা ককর্শ॥ 
এঁষীক বাণ শ্রীরাম যাঁড়লা ধনুকে। 
সিংহের গঞ্জনে বাণ উঠে অন্তরীক্ষে ॥ 
মহাশব্দে বাণ গিয়া উঠিল গগনে। 

পল ইতে চাহে রাক্ষস শুনিয়া গণ্জনে॥ 
এক বাণে সকল রাক্ষস হইল দই চশর। 
{তন শত রাক্ষস মারল একা রবী ॥ 
হাথে হইতে রঘুনাথ এড়িলা ধনক! 
যজ্ঞে পূর্ণা দিয়া মুন হইলা কৌতুক 
জনক রাজা আসয় ছেন যজ্ঞ দে খবারে। 
রামের গুণ দেখিয়া জনক বিশ্বামত্রে বলে॥ 
সতার যত রুপগূণ সকল জান মযান। 
রামের কাছে সীতার কথা কাঁহও আপান॥ 
দেশে গিয়া কর আমি যজ্ঞের অনুবন্ধ। 
রামের তরে সীতা 'দিব দৈবের নি বন্ধ 
নিমন্ত্রণ পাঠাইয়া দিব তোমার স্থানে । 
র মলক্ষণ লৈয়া মুনি যাইন। সেখ নে॥ 
বশ্বামিন্রের ঠাঁঞ কহিল কথন। 
দেশের তবে জনক বাজা করল গমন ॥ 
রামলক্ষমণ বিশবামিত এক ঠাঁঞ বসিলা। 
সঈতার কথা 'বিশ্বামত্র রামেরে কহিলা॥ 
মুনি বলেন শ্রীরাম বলি যে তোমারে। 
অযোনিসম্ভবা সীতা মিথিলা নগরে ॥ 
মনি বলেন সকল জান দৈব্র 1নব্বন্ধা। 
সীতার জন্মের কথা শন মনবন্ধ॥ 
জনক রাজার রাজ্য 'মাথলা নাম ধরে। 
বার বংসর চসে ভূমি যজ্ঞ করিবারে॥ 


banglabooks.in 


VU 


ভূমি চাঁসতে জনক রাজা কন্যা প ইল চাসে। 
রজনী আলো করে যেন চন্দ্র প্রবাশে॥ 
শুভক্ষণে তাহারে সজিলেন বিধাতা । 
দশ প্রহবের পথ রূপে আলে কবে সীতা 
যেজন সাঁতারে দেখে হয় সে মৃছিতি। 
দেখিয়া সীতার রূপ জনক হয় চাশতত॥ 
হেনকালে মহাদেব পুরীর ভিতরে। 
ভ্রিপুর মারিয়া ব্রপুরাবি 

আইলা নিজ ঘরে॥ 
যে ধনূকে মহাদেব ত্রিপ্‌র মারষ । 
জনকের দ্বারে গেলা সেই ধনুক এাঁড়য়া॥ 
সেই ধনুক আছে জনকের ঘরে। 
তাহা দৌখয়া জনক রাজা প্রাজ্ঞ করে! 
সেই ধনুক যেন দেখে পরত শিখন। 
ত হতে গুণ দিবে যে সেই সীভাব বর॥ 
যত যত রাজা আছে পাঁথবী 'ভতনে। 
সশতাব তবে আইল তারা মি'থলা নগবে॥ 
তিবাশী কোট বাজাব বেট অ ইল সাজিযা। 
সীতাবে বিভা কাঁববেক ধনকে গণ দিযা ॥ 
রাজকৃমাব বলে সভে জনক বিদ্যমান । 
ধনুকেতে গণ দিব তোমাব সামধ ন॥ 
রজা সব লৈয়া গেল ধনুক যেই স্থানে। 
ধনুক দেখিয়া বাজা সভ তাসযন্ত মনে॥ 
যেই যেই রাজার বুমার বাদ্ধ ‘বিশেষ৷ 
অগেচবে পলাযা যাম আপনাব দেশ॥ 
যতেক র জাব কুমাব উদন্ত হইয়া । 
ধনুকে গুণ দিতে নাবে যায় 

কাপড মুখে দিয়া 
সুমেবু পর্বত যেন ধন্কখান ভ'বি। 
গুণ দিবার কার্য থাকক ল ডতে না পার 
যেই যেমতে যায় বাঁঝয়া আপন কাজ । 
ধন্‌কে গুণ দিতে নারয়া বড পায় লাজ॥ 
অ'পনার পবাজয় মানিল আপাঁন। 
জনকেব ঠাঁঞ সভে মা গল মেলান॥ 
কার্তবীর্যাজ্জ্ন রজা বড় মহাশয়। 
দেবদানব গন্ধ ্ব সভে করে ভয়৷ 
ভূবন 'জীনষ' বেড়ায় রাজা তো রাবণ। 
যাহার নামে কাঁপে সভে এ তন ভুবন ॥ 
অঞ্জনের সনে গেল যাঁঝবার তরে। 
অজ্জ্ন রাজা রাবণেরে থুইল কক্ষতলে ॥ 
পৌঁলস্ত্য আসিয়া তরে কাঁরল পাঁরহার। 
তবে সে রাবণ রাজা পাইল নিস্তাব॥ 


নানায়ণ 


হেন অঞ্জন রাজা গেল ধনুক দোখিতে। 
তাহার শক্তি না পারল ধনুক ল়িতে॥ , 
ক্ষীরোদের.তীরে আছে পর্ব তাশখর। 
ধম্মলোচন রাজা তায় আছে মহাবল॥ 
রাজচক্রবত্তাঁ রজা সর্বলোকে জান। 
সপ্তদ্বীপের রাজা তারে পরাজয় মানি॥ 
সেই ধন্‌কে গুণ যাঁদ তাম দিতে পার॥ 
সীতা সুন্দরী তবে তুমি বিভা কর॥ 
সীতার রুপগ্ণ কথা শন রাম হরাষত। 
রাম বলেন মান গে সাঁঞ চলহ ত্বরত॥ 
বিশ্বামিত্র বলেন তোমাব আসবে নিমন্ত্রণ । 
সেই ছলে যাইবা তুম ধণ্যকে দিতে গুণ ॥ 
তোম র মহিমা দোখয়া জনক গেলা ঘরে * 
লাজে কিছ, না বালল তোমাব গোচতে 
সোই কথাবার্ভাতে আছেন তিনজন । 
হেণকালে জনুপ দূত আইল ততক্ষণ ॥ 
যজ্ঞ পণ হহল রাজার যজ্ঞ 
হইল শেষ। 
রামলক্ষমণ লৈয়া চল 
মালার দেশ॥ 
সংবাদ প ইযা যখন 1বশ্বামিত্র চলে। 
বামলক্ষমণ লৈষা শেল। মিথল নগরে॥ 
রাম দেখিতে সবলোক ধষ রড়ারাঁড়। 
রামরুপ দে'খয়া সভে 
বিস্ময় মনে করি॥ 
সব্বলোক জিজ্ঞাসে বশ্বামৱের ঠ ৭1 
ধন্‌কে গুণ যাঁদ 1দতে না পাবে দুই ভাই॥ 
যাঁদ রাম ধনূকে গণ নাহ পাবে দিতে। 
তবে তো সীতার বিবাহ 
ন দোৌখ কোনমতে! 
রাম বই সীতার বর অন্য নাহ দোঁখ। 
রাজকুমার রাম সাঁতা চন্দ্রমখী॥ 
যেনন রাম তেমন সীতা শোভে দুইজন । 
কেন হেন প্রাতিজ্ঞা রাজা কারল দারণ ॥ 
রামের বার্তা পাইয়া আইল জনক মহারাজা । 
পাদ্য অর্ঘ্য দিয়া কৈল রঘ.নাস্থব পূজা 
ব*্বামন্রের তরে রাজা কাঁবছে স্ভবণ। 
বড় ভগ্যে মুনি আনিলা শ্রীবাম ল্মনণ॥ 
তোমার প্রসাদে মুন সব্্বীসান্পি কাজ। 
তোমার প্রস দে মোর কলের সম জ॥ 
হেনকালে সেইখানে শতানন্দ ম্যান।' 
গোঁতমের পূত্র (তহোঁ সর্বলোকে জানি! 


banglabooks.in 


আঁদকাণ্ড 


/বশ্বামিত্র শতানন্দ হইল দর্শন। 

{বনয় ব্যবহারে দুহে* দুহাঁ করেন স্তবন॥। 
ি*বামিত বলে শুন শতানন্দ মূনি। 
তোম র মাএর শুন অপব্ব কাহিনী॥ 
তোমার মাতা মন্ত্র হইল] রামপরণনে। 
তোমার মা বাপে পিরীত হইল দুইজনে॥ 
শত নন্দের ঠাঁঞ এত 'বশ্বামত কয়ে। 
ময়ের কথা শুনিয়া শতানন্দ আনন্দ হয়ে॥ 
বি্বামিন্রের তপের কথা শতানন্দ জানে। 
বশ্বামত্রের কথা কহেন জনক রাজা শুনে॥ 
দশ সনের পনর হইলা গণ্গ মহাশয়। 
বিশ্বামন্র মন হইলা তাহার তনয়॥ 
রাজা হইয়া প্রজলোক করেন পালন। 
মগ মারতে বিশ্বামন্র গেলা তপোবন॥ 
বশিষ্ঠ মুনি তপ করে সেই তপে বনে। 
“বধাতার 'নব্বন্ধ রাজা গেলা সেইখানে ॥ 
ববামিনত্ন বাঁশচ্ঠে হইল দরশন। 

সৈন্য সমে বন্দে রাজা বাঁশষ্ঠ চরণ ॥* 
[বিশ্বামিত্ৰ আশ্রমে মোর আতাথ তুমি। 
আতাঁথ ব্যবহারে অজ জিজ্ঞীসব আমি॥ 
বাশ্ঠের ক মধেনু নানা মায়া ধরে। 

যে চাই তাহা পাই আছে যেন ঘরে॥ 
বাঁশন্ঠ বলেন কামধেনু অ তাঁথ আজি রজা। 
জ'তাঁথ ব্যবহারে আজ কর তার পূজা ॥ 
দধ দুগ্ধ ঘৃত মধু দিবেক পকল। 
অন্নব্ঞজন দিবেক সুগন্ধ কমল ॥ 

[মষ্ট ফলফুল 'দবেক পায়স পিণ্টক। 
সখেতে ভোজন করে যেন রাজা কটক ॥ 
যত চাহে বাঁশষ্ঠ মুনি তত বস্তু পায়। 
সেই সকল দ্রব্য কটকে বাঁসয়া খয়॥ 

যে দ্রব্য লোকে নাহ দেখে তো সংসারে। 
সেই সখ ভুঞ্জে লোক বাঁশন্ঠের ঘরে ॥ 
ভোজন করিয়া কটক সিংহাসনে শয়ন। 
বদ্যাধরী আঁসয়া করে পায়ের সেবন॥ 
যতেক সুন্দরী কন্যা কটবের কোলে। 
সুখে রা বণ্ডে লোক শৃঙ্গার কূতৃহলে ॥ 
দৈখিয়া বশ্বামিত্রের লাগল চমৎকার। 
বাঁশম্ঠের ঠাঁঞ বলে কঁবয়া পারিহার ॥ 
দুই লক্ষ ঘোড়া দুই সহস্র হাথী। 

দুই শত রথ দিব্য স জয়া সারাথ॥ 

নৈ সহস্ৰ ব্ৰাহ্মণ দিব তোম র যাজন। 
কামধেন: পাইলে কার দেশেরে গ্রমন॥ 


২১ 


বাঁশষ্ত বলেন ধেনু দিতে মোর 

নাহ অনুমাঁত। 
কামধেন্‌ দিতে নাহ আমার শকাতি॥ 
কাঁপল বিশ্বামত বাঁশন্ঠের বচনে। 
ক মধেন্‌ নিতে যুদ্ধ করে তার সনে॥ 
সেনা সমস্ত রাজার যতেক যুঝার। 
কামধেনু নিতে ঠাট সাজিল অপার॥ 
কাঁপল কামধেনু চাহে বিশ্ব।মন্রের পানে। 
আমকে নিতে না পারবা রাজা 

তোমার পরাণে॥ 
মহাশদে কামধেনু ডাকিল গভাঁর। 
লক্ষ কোট সেনাপাঁত হইল বাহর॥ 
কামধেনূর যতেক ঠাট কাল অনল। 
বিশ্বািতের যত ঠাট কাটিল সকল ॥ 
কামধেনূর যুদ্ধে কারো নাহ অব্যাহাঁত। 
শত পত্র বশ্বামন্রের হইল সংহাতি ॥ 
কাঁপল যে বশ্বামন্র ধনূকে বণ যোড়ে। 
কামধেনুর যত ঠাট বাণে কাটিয়া পাড়ে॥ 
কোপে কামধেন্‌ সৃজে কালযবন। 
বিশ্বামন্রের সঙ্গে তারা আসিয়া করে রণ॥ 
কালখবন যেন যমের আকার। 
বিম্বা।ত্রের সকল পাত্র করিল সংহার॥ 
।বনবামন্র দোখলেন সভার বন শ। 
যদ্ধ এড়িয়া (বশ্বামনত্র গেল বনবাস ৷ 
মহে*বিব আরাধনে অনেক কঠোর করে। 
দ5 “[৬ বংসব তপ কবে অনাহারে ॥ 
[ববা।মন্ত্রে বাশন্ঠে হইল মহারণ। 
কেহো ঠারে জ*নতে নারে সমান দ,ইজন॥ 
রক্ম অস্ত বশিষ্ত তুলিয়া লইল হাথে। 
ত্রাস পাইয়া বিশবামিত্র চাহে চ রাভতে॥ 
বরক্ম অ-এৰ এড়িলে কারে' নাহক নিস্তার। 
অস্ণ এড়ি বিশ্বামিত্ৰ হয় পাঁরহার॥ 
শু)চম,খ |শলাীমুখ ঘোর দরশন। 
্ক্মা অস্ত্র বজ্র বাণ অস্ত্র বিরোচন॥ 
কালদণ্ড এষীক বাণ কার্ণকার। 
চন্দ্রমূখ সূর্যযমূখ বাণ সপ্তধার॥ 
নীল হরিত অনীক বাণ কটক শঙকর। 
অন্ধচন্দ্রস্বর্প বাণ যামিনী মনোহর ॥ 
এত বাণ বিশবামিত্র করে অবতার । 
রক্মার দণ্ডে ঠোঁকয়া সকল সংহার॥ 
ব্রহ্মদণ্ড এড়িতে বাঁশল্ঠ করেন মনে। 
না বুঝিয়া বিশ্বামিত্ৰ যুদ্ধ করে তার সনে 


banglabooks.in 


২২ 


ক্ষত্রিয় হৈ বিশ্বামিত্র মুনির সনে নারে। 
মুনি হইতে চহে রাজা তপ কাঁরবারে॥ 
পাঁচ হাজার বংসর তপ করে অনাহার। 
সর্বাঙ শুখাইল রাজার আস্থচণমসার॥ 
ব্ৰহ্মা আসয়া তারে বর দেন অপাঁন। 
আজ হইতে বশ্বামন্্র তুমি হও মুনি৷ 
রহ্ষধাষ কারয়া তোম কে দিল ম বর। 
দ্বিতীয় ব্রহ্ম হও তুমি আমার সোঁসর॥ 
আজি হইতে রক্ষধাঁষ হও মহারাজ। 
যখন যাহা তুমি চাহ সিদ্ধি হইবে কাজ॥ 
সৌদাস নামে রাজা জন্ম সূ্য্যবংশে। 
স্বশরীরে যাইতে চাহে রাজা স্বর্গবাসে॥ 
রাজ। বলে শুনহে বশিষ্ঠ পুরোহিত । 
স্বর্গবাস যাইব শরীর সাহত॥৷ 
বাঁশম্তঠ বলেন রজা না বল ভাল বচন। 
শরীর লৈয়া স্বর্গবাসে গিয়াছে কোনজন ॥ 
যত যত রাজা হইল চন্দ্রসূ্যয বংশে। 
কোন্‌ রাজা অমর হৈয়া গেলা স্বর্গবাসে ॥ 
মনে দুঃখ পাইলা রাজা বাঁশম্ঠের বচনে। 
তপস্যা করিতে যায় রাজা তপোবনে॥ 
*সেই বনে তপ করে বাঁশম্তকুমার। 
তাহার চরণে রজা করে পারহার॥ 
আমার বংশে পুরোহত তোম র বাপ। 
তহর বচনে আম পাইল: বড় তাপ॥ 
মু'নপ্্র বলে দুঃখ পাইলা কি কারণে। 
সকল কথা কহ র জা মোর বিদ্যমানে॥ 
রাজা বলে দোষ যদ বল আমর তরে। 
আমার পুরোহত আন যজ্ঞ কারবারে ॥ 
শুনিয়া কাঁপল তখন মুনির কুমার। 
চণ্ড ল হৈয়া থকহ রাজা সর্ককাল॥ 
আমার পুরোহত রাজা 
ঘূচাও কোন দোষে। 
চণ্ডাল হইয়া রাজা বেড়াও দেশে দেশে॥ 
এত শপ দল যাঁদ মানর কুমার। 
চণ্ডাল আকার ॥ 
কৃষ্ণবৰ্ণ হইল রাজা লো'হত লোচন। 
সর্বঙ্গে হইল রাজা লোহ র অভরণ॥ 
{বিশ্ব মিত্র তপস্যা করেন যেই তপোবনে। 
বিধাতার নিত্বন্ধ রাজা গেল সেইখানে ॥ 
*বনশ্বামত্ৰ বলেন রাজা দেখ বিপরাত। 
চণ্ডাল আকার কেন শরীর কুচ্ছিত ]* 


রামায়ণ 


রাজার কথায় 'িশ্বামন্র পইলা বড় তাপ। 
বশিম্টেরা বাপ পোয় দিয়াছে ব্ৰহ্মশাপ ॥ 
যজ্ঞ করিয়া যাইতে চাহি আমি স্বর্গবাসে। 
বাপ পোয় চণ্ড ল মোরে কারল এই দোষে॥ 
বিশ্বামন্র বলে রাজা না ভাবও দুখ। 
স্বর্গবাসে পাঠাই তোমায় দেখহ কৌতুক॥ 
বিশ্বামিত্ৰ শিষ্য পঠয় বাঁশন্ঠের স্থানে। 
সৌদাস যজ্ঞ করিবেক তোমরা চল দ.ইজনে ॥ 
কাপল বশিষ্ঠ মুন শুনিয়া িষ্যের বচন। 
চণ্ডালের যজ্ঞ কারতে যাবে কোন জন! 
শিষ্য আঁসয়া কহে শুনিল বিশ্বামিত্ৰ মনন । 
তোম য় বিস্তর মন্দ বালল বাশষ্ঠ অপান॥ 
বাপে পোয়ে মন্দ ত রা বলে দুইজনে । 
চণ্ডালের যন্ত্রে যাব কাহার বচনে॥ 
বিনা অপরাধে রাজ রে কাঁরল। চণ্ডাল। 
আপাঁন চণ্ডাল হইয়া থাকহ স ব'্কাল॥ 
বিশ্বামত্রের শাপ কভু না যায় খণ্ডন। 
চণ্ডাল হৈয়া মুনির পত্র বেড়ায় বনে বন॥ 
ব্ৰহ্মশাপ যারে হয় তার আছে প্রাতিকার। 
[বশ্বামন্রের শাপে কারো নাহিক নিস্তার ॥ 
বিম্বামিত্র বলেন শুন রাজা সৌদ,স। 
মোর তপস্যার ফলে তুমি 

যাও স্বর্গবাস ॥ 
যত তপস্যা কর্যাছি আম তোমায় 

দিলাম দান। 

সেই ফলে রাজা তুমি যাও স্বগ্স্থন॥ 
স্বর্গবাসে যাবে রাজা লইয়া কলেবর। 
রাজা স্বর্গে গেলে ত্রাস পাইবে প:রন্দর ॥ 
দেবতা মনুষ্য কেমতে থাকবে সংহতি । 
কোথাও না দেখি দেবতা মনুষ্যে বসাত্র॥ 
স্বর্গে থাকিয়া ফেলে তাহারে প রন্দর। 
অছাড খাইয়া পড়ে বিশ্বামিন্রের গোচর॥ 
প্রাণ যায় বিশ্বামত্র ডাক্যা বলে সৌদাস। 
ইন্দ্র কারলা মোরে স্ব্গেতে নৈরাশ॥ 
বিশ্বামিত্র বলে ইন্দ্র করে অহতকার। 
আর সৃন্টি করিব আজ আর লোকপাল॥ 
আর ইন্দ্র করব আজ অর দেবগণ। 
ন্লাস পাইয়া দেবরাজ আইলা ততক্ষণ ॥ 
বিশ্বামিত্রের পায় ইন্দ্র বদ্তর স্তুতি কাঁর। 
সৌদাস লইয়া আমি যই স্বর্গপুরী॥ 
তোমার মায়া বুঝিতে পারে কার পরাণে। 
অপরাধ হইল মোর তোম.র চরণে ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


ইন্দ্ূকে কাতর দে'খয়া বশবামত্র হাসে। 
"সৌদাস লইয়া ইন্দ্র আইলা স্বর্গবাসে॥ 
'অম্বরীষ নামে রাজা হৈল সূযযবংশে। 
নরনেধ যজ্ঞ কার যাইবে স্বর্গবাসে ॥* 
যন্ঞে পূর্ণা দিবেক মনুষ্য কিনিয়। আনে। 
লুকাইয়। ইন্দ্র তারে এড়ে অন্য স্থানে॥ 
স্বগ বাস লবেক ইন্দ্রের অধিকার। 
এই ডরে ইন্দ্র পায় পড়ে বারেবার॥ 
আর মনুষ্য কানতে পাঠায় দেশে দেশে। 
[বর ট মণনর দেশে গেলা নরের উদ্দিশে॥ 
বিরাট মুনির দেশ পরম পাবন্র। 
বিধাত র 'নব্বন্ধে সেই কুল পাবন্র॥ 
তন পুত্র আছে তার সব্বলেকে জান। 
এক পত্র কানতে রাজা চলিলা আপাঁন॥ 
অম্বরীষ রাজা নামে জন্ম স্যবংশে॥ 
নরমেধ যজ্ঞ কাঁরলে যাইবে স্বর্গবসে॥ 
এক লক্ষ ধেন আমি 'দিয়ে তোমার তরে। 
এক পত্র যাঁদ দেহ যজ্ঞ করিবারে॥ 
মুনি বলে জ্যেম্ঠপত্র অ মার ভক্ত বড়। 
তাহা আম দিতে নাঁরব কৈল; তোমায় দড় ॥ 
কনিষ্ঠ দ:ই ভ ই যুক্তি করে এক স্থানে। 
আমা সভায় বৌচবে বাপ বুঝ অন:মানে॥ 
বাপ সুখে থকেন পত্রের এই কাজ। 
বাপ যাঁদ পুত্রকে বেচে ইথে নাহ লাজ॥ 
মুকেশ নামে পূত্র বলে সভার কানম্ঠ। 
আমায় বে।চয়া ধন লহ থাকুক দুই জেম্ঠ॥ 
এক লক্ষ ধেন; রাজা দিল ম'নিবরে। 
সুকেশ লেয়া অম্বরীষ গেলেন দেশেরে ॥ 
ক'নম্ঠ পাত্রের ল গ্যা মায়ের বড় ব্যথা ৷ 
মায় ডাকিয়া বলে পত্র তুমি যাও কোথা॥ 
সুকেশ বলে বপ বে।চল মোরে 

তৃমি কি কারতে পার। 
সূকেশ আকুল হইল দুঃখে 

পড়ুয়া মার॥ 

সুকেশ লইয়া রাজা গেলা কথ দুর। 
তৃষ্ণায় মুনির পত্র হইল ব্যাকুল॥ 
জলপান কাঁরতে গেলা প্রভাস নদীর কূলে। 
বিশ্বামিনত্র তপ করে সেই নদীর জলে॥ 
দেখিয়া যে 'বশ্বামিত্র 'জিজ্ঞাসল তারে। 
কোন্‌ দেশে ঘর তোমার যাও কোথা করে॥ 
পরমসূন্দর তুমি কোমল শরার। 
{ক কারণে তুমি আইলা প্রভাস নদীতীর॥ 


২৩ 


সুকেশ বলেন মান কি কহিব কথা । 
অ.মায় বাপ বৌচলেক তিলেক ন হি ব্যথা॥ 
আমার মাতা পিতা বড় দারুণ । 
আমারে বেচিলেন পতা ধনের কারণ 
অম্বরীষ রজা আমায় লৈয়া যায় দেশে। 
আমারে বধ ক'রয়া রাজা যাবে স্বর্গবাসে॥ 
আমার মাংসে হবে তর যজ্ঞের আহত । 
তোমায় কহিল আমি কর অব্যাহতি ॥ 
মনির পুত্রের কথা বিশ্বামিত্ৰ শ.নে। 
আপনার শতেক পত্র ডাক দয়া অনে॥ 
মুনি বলেন শুন বলি পূত্র শতজন। 
তোমরা একজন গিয়া রাখহ ব্রাহ্মণ ॥ 
এতেক শুনিয়া তারা বলে বাপের তরে। 
এমত দারুণ বাপ নহি তো সংসারে॥ 
আপন পরত্রবধ কাঁর পরের পত্র রা খ। 
পৃঁথবীমণ্ডলে এমত বাপ নাহি দেখি॥ 
কাপল যে বিশ্বামিত্ৰ শাপ দিল ততক্ষণ । 
ব্যাধ হৈয়া পশ বধ তোমরা কর স-বক্ষণ॥ 
বিশ্বামিত্ৰ শাপ দিল পড়ল প্রম দ। 
শত পুত্র বলে মোরা হই গিয়া ব্যাধ॥ 
বশবা'মন্র মন্ত্র দল সকেশের কানে। 
এই মন্ত্র সকেশ জাঁপহ রান্নীদনে॥ 
এই মন্ত্র হৈতে হইবে তোম র অবাহতি। 
তোমায় বধ করিতে পারে কাহার শকাঁতি॥ 
সুকেশ লৈয়া র জা আইল যজ্ঞস্থান। 
যজ্ঞের আহুতিকলে আইলা দেবগণ॥ 
ইন্দ্র বলেন অম্বরীষ তুমি মহারাজ। 
ব্রাহ্মণের মংসে দেবতার নাহ কাজ॥ 
সুকেশ বধ না করিহ বাল তোমার তরে। 
স্বর্গ বাসে চল তুমি সকল দেবের বরে॥ 
এথা সুকেশ বিশ্বা'মন্রের মন্ত্র জপে। 
বন্ধনমান্ত হইল তার মন্ত্র প্রভাবে ॥ 
অম্বরীষ ইন্দ্র লৈয়া গেলা স্বর্গবাসে। 
বিমবামিত্রের প্রসাদে সকেশ আইলা দেশে ॥ 
বিশ্বামত মুনি তপ করিল বারেবার। 
আশা হাজার বংসর তপ করে অন হার॥ 
পঁথবীমণ্ডলে যত হইয়াছেন মুনি 
এমত তপের কথা কারো নাহ কভু শান ॥ 
গবশ্বা"মন্রের তপের কথা কাঁহল শতানন্দ। 
শুনিয়া জনকের মনে হইল আনন্দ॥ 
শবশ্বামিত্র তপ শুন রামচন্দ্র হাস। 
অদ্যকাণ্ডে বার্ণল পণ্ডিত কৃত্তিবাস ॥* 


banglabooks.in 


২৪ 


সভা করিয়া বসিলা জনক যজ্ঞ অবশেষে । 
জনক বলেন বিশ্বা মত বল যে যুক্ত আইসে ॥ 
বিশ্বামিত্ৰ বলে শুন জনক মহারাজ । 
প্রতিজ্ঞা পালন অ মার 'সাদ্ধ হবে কাজ॥ 
তোম র ঠাঁঞ রামের কৈয়াপ্ছ কথন। 
ধনুকে গণ দিতে আইলা শ্রীরামলক্ষমণ॥ 
কিছ; বিস্ময় তাম না কাঁরহ মনে। 
ঝাট ধনুক আনিয়া দেহ রঘুনাথের স্থানে ॥ 
বিশবামিন্রের কথা শুনিয়া 

জনক রাজার হাসি। 
রমের পানে ঘন ঘন চাহে জনক খাঁষ॥ 
পরমস্ন্দর রাম কে'মল শরীর। 
ধনুক কঠিন বড় পরম গভীর! 
কোথায় ধনকে রাম দিতে পারেন গুণ। 
কেমত প্রতিজ্ঞা আম করিলাম দার,ণ॥ 
ধনুকে গুণ দিতে আইল যত মহারাজ । 
ধনুক দেখ্যা পল য় সভে পায়্যা বড় লাজ॥ 
যাঁদ বা ধনুকে গুণ রাম দিতে নাহি পারে। 
প্রীতজ্ঞা ভাঙ্গয়া সীতা দিব রামের তরে॥ 
সাত পাঁচ ভাবে রাজা দেখ্যা পায় তরাস। 
ধনুক আনিতে রাজার না হয় সাহস॥ 
বিশবা মন্র বলে রাজা বুঝতে নারি মন। 
ঝাট ধনুক আনিয়া দেহ বিলম্ব কি কারণ॥ 

র আজ্ঞা জনক রাজা শনে। 

ত্রশ হাজার ঠাট দিয়া ধনূকখান আনে॥ 
বশ হাজার ঠট রাজা দিল পাঠাইয়া। 
আনিল ধনূকখান কান্দেত করিয়া ॥* 
আনিল ধনূকখান ন্রিশ হাজার ঠাটে। 
এ'ড়ল ধনূকখান রামের নিকটে ॥ 
ধনুক দেখিয়া হইল শ্রীর মের হাস। 
এই ধনুক দোৌঁখয়া রাজা সভে পায় তরাস॥ 
আড়ে ধনুকখান বিংশাতি যোজন। 
সত্তার যোজনের পথ উভে ধন.কখান॥ 
ধনকে গুণ দিতে রাম উঠিলা সত্বর। 
অ ক'শমণ্ডলে দেখে দেবতা সকল॥ 
আটাইশ লক্ষ কেটি রাজা পাঁথবামণ্ডলে। 
সীতার বিয়া দোখতে সভে 

আইলা কুতৃহলে ॥ 
লক্ষণ বলেন পাঁথবা তুমি হও সাস্থর। 
ধনুকে গুণ ‘দতে উঠিলা রঘুবীর॥ 
কর্ম বাসুকী তে মরা থাকহ সাবধানে । 
পৃথিবী চলিবা তোমরা ধারবে অবধানে॥ 


রামায়ণ 


যত দেবতা আছেন দশ 'দিগ্‌পাল। 
সাবধানে থাকহ সভে না প ইও ডর 
ধনুক তুলিয়া রাম ধাঁরলা বাম হাথে। 
ধনক নোঙাইয়া গুণ দিলা রঘনথে ॥ 
ধনুকের কুটি গেল পৃথিবী ভিতরে ।* 
সাঁহতে না পারে ক্ষিতি টলমল করে॥ 
পাতলে থ।কিয়া বাসুকী ভয়ে লড়ে। 
ভূমিকম্প হইল যেন প্রিভুবন উপাড়ে॥ 
দগৃঁদিগান্তরে লোক কাঁরছে বিলদ। 
আচ'ম্বতে ভূমিকম্প হইল প্রমাদ॥ 
ধনুকে গুণ দিয়া রাম দক্ষিণ কর্ণে অনি। 
ধনুক ভাঙ্গিয়া রাম কৈলা দুইখানি॥ 
ধনক ভাঁঙাল শন্দ প.'রল গগন। 
স্বগমর্ত্তয পাতাল কাঁপল (ব্রভূবন॥ 
কৈলাস পর্বতে থাকিয়া মহাদেব শুনে। 
শব্দ শাঁনয়া পরশুরাম ত্রাস পাইল মনে॥ 
লঙ্কার ভিতরে থাকিয়া শ দ শুনিল রাবণ। 
রাবণ বলে ইহার যুদ্ধে অমার মরণ ॥ 
দেখিতে সুন্দর রাম বিক্লমে অপার। 
চূড়াকর্ণ বেধ না হয় লোকে চমৎকাব॥ 
হাথে হইতে রাখেন রাম ভগ্ন ধনূক। 
দেখিয়া জনক রাজা পরম বোৌতৃক॥ 
*দেবগণ বলে প্রভু পাইল ম রক্ষা । 
কৃত্তিবাসে ভনে রামের বকলম পরাঁক্ষা ৷* 


জনক বলে শুভকার্যয ন হক বিলন্বন। 
রামের তরে সীতা কন্যা কর সমর্পণ॥ 
বিশ্বা"মন্র বলে জনক বল তোমার তরে। 
দূত পাঠাইয়া দেহ অযেধ্যা নগরে॥ 
সীতা দিয়া তুমি কর রঘনাথের পূজা । 
অযোধ্যা হইতে আসবেন দশরথ রাজা ॥ 
শুনিয়া জনক র জা হইল হরষিত। 
অযোধ্যায় পাঠাইলা' ব্রাহ্মণ ত্বারত 
তোমার পাত্র দুই ভাই শ্রীরামলক্ষযণ। 
বিশবাঁমন্রের যজ্ঞ রাম করিলা রক্ষণ॥ 
যজ্ঞবক্ষা করিয়া রাম মারিলা রক্ষসী। 
বিশ্বামন্রের সঙ্গে রাম 'গমথিলায় আস॥ 
পৃথিবীতে জন্ম রাজা জনক মহাখধাঁষ। 
মহাধাশ্মিক রাজা জনক তপস্বী॥ * 
সীতা নামে কন্যা তার পরমসংন্দরী। 
তার রূপে আলো করে 'মাথলানগরা॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


সীতার রূপ দেখিয়া লোক করে অন:ুমান। 
বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী আইলা আঁধঠ ন॥ 
মহাদেবের ধনুক আছে জনকের ঘরে। 
তাহা দেখিয়া মহারাজা প্রতিজ্ঞা করে॥ 
সেই ধনুক দর্ঘে যেন পর্ব তাঁশখর। 
তাহাতে যে গুণ দিবেক সেই সীতার বর॥ 
সেই সভ কথা শরনয়া বিশ্ব মিত্রের ঠাঁঞ। 
ধনুকে গুণ দিতে আইলা 

রামলক্ষমণ দু ভাই॥ 
ধনুকে গুণ দিলা রাম সভা 'বিদ্যমানে। 
দুইখান কাঁরয়া ভ ঙ্গিল। ধনুকখানে॥ 
প্র।তজ্ঞা পালন কাঁরলা 'সাঁদ্ধ হইল কাজ। 
শ্রীরামচন্দ্রে সীতআ দিবেন জনক মহার জ॥ 
আম য় পাঠাইয়া দিলা তোমায় বার তরে। 
মাঁথলায় চল রাজা পত্র {বভা করে॥ 
এতেক শনিয়া মহারাজা ব্রাহ্মণের 

কৈলা পৃজা। 

ননা দুব্য দিলা তারে দশরথ রাজা ॥ 
অন্তঃপরে গিয়া রাজা বসিলা সিংহাসনে। 
কে.শল্য' কেকয়ী সুমিৱা ডাক দিয়া আনে ॥ 
রাজার বর্তা পাইয়া আইল রাণী 'তিনজন। 
সাবধানে তোমরা কর মঙ্গল আচরণ ॥ 
ভরত শন্রুঘ| লইয়া রাজা চাঁললা ত্বারত। 
আনন্দে হইল। রাজা বড় হরাঁষত॥ 
রথে চাঁড়য়া সৈন্য লৈয়া যন কোলাহলে। 
ত্বরায় উত্তরিলা গিয়া মিথিলা নগরে॥ 
শুনিয়া সত্বরে আইলা জনক মহাতেজা। 
1নজ পূরে লৈয়া গেলা দশরথ রাজা ॥ 
পাদ্য অর্ঘ্য লৈয়া গেলা শ্রীরামলক্ষরণ। 
বন্দনা করিল গিয়া বপের চরণ॥ 
কোল 'দয়' দশরথ কাঁরলা চুদ্বন। 
শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শরুঘ/॥ 
সুখে রানি বণ রাজা চারি পত্র লৈয়া । 
বড় সখে অছেন রাজা অনান্দত হৈয়া॥ 
প্রভাতকালে সভা কাঁরয় বাসলা রাজাগ্রণ। 
দেবসভা যেন দেখ ইন্দ্রের ভবন॥ 
+দুই রাজা সভা কার এক ঠ ই বাস ।* 
স্য্যবংশের কথা কহেন বঁশি'ঠ মহাখাঁষ॥ 
শত নন্দ নামে মুনি গোৌতমনন্দন। 
চন্দ্রবংশৈর রাজার কথা কহেন মুনির নন্দন৷ 
কীত্তবাস পাণ্ডতের শুন অমৃতকাঁহিনী। 
দুই কুল বিচার করিতে লাগিল৷ দুই মুনি 


২৫ 


প্রথমে মরীঁচি হইলা বক্মার নন্দন। 
তার পুত্র কশ্যপ হইলা মহাতপোধন। 
কশ্যপের পত্র হইলা সর্য্য মহাশয়। 
'ন্রভুবন অলো করে সূর্যের উদয় ॥ 
সূর্যের পত্র হইলা মনু মহাতেজা। 
দেবদানব গন্ধর্বে যার করে পূজা ॥ 
ইক্ষ্বাকু নামেতে হইল মনুর তনয়। 
জগত বখ্যাত রাজা কেবল ধম্মময়॥ 
ইক্ষবাকুর পুত্র হইল রাজা বিকুক্ষ। 
তিশ হাজার বংসর রাজ্য কারল 
লোক হৈল সৃখাঁ॥ 
তাহার পুত্র হইল বসু মহাগুণী। 
তার তনয় হইল ফল রাজা 
সব্বলোকে জান॥ 
জরা রাজার পত্র হইল রাজা সুদর্শন। 
ভারতচন্দ্র নামে রাজা তাহার নন্দন॥ 
তার পাত্র মহ রাজা পথ; নাম ধরে। 
[তন শত বংসরের পথ লৈয়া সে 
রাজা করে॥ 
রথের সাত চাকায় হইল সাত সমুদ্র । 
সংহত নামে রাজা ধরে রাজদণ্ড ছন্র॥ 
রাজা সংহত হইল র জর'জেশ্বর। 
রাজা হৈয়া তপ করিল 
আশ হাজার বংসর॥ 
মাধব রাজা হইল তাহ র নন্দন। 
সপ্তদ্বীপ পাথবী সে করিল শসন। 
মান্ধাতান সৃষ্টি হইল সর্লোকে বলে। 
পৃথু মহারাজা ছিল পাথবী'নণ্ডলে॥ 
মান্ধাতার পুত্র হইল ভরত মহাগ্ণা। 
যার নামে ভ রতভূমি সর্লোকে বাল॥ 
ভরতের পত্র হইল বৃক্ষ বাতায়ন। 
[ক্ৰম নামে মহারাজা তাহার নন্দন॥ 
সগর বসু হইল অ শা হাজার কুনার। 
সগরবংশ খদলেক ষাট যোজন পাথার॥ 
অশ্বমেধ যজ্ঞ কারল সগর মহারাজা ৷ 
জ্যেন্ঠপুরের নাম থুইল অসমঞ্জা | 
অসমঞ্জার পাত্র হইল নম অংশুমান। 
অংশমানের পত্র হইল দিলীপ তার নাম॥ 
তার পত্র ভগরথ ভগেতে খেয়াতি। 
পৃথিবীমণ্ডলে আনিলা গঙ্গা ভাগীরথী॥ 
পৃথিবীমশ্ডলে হইলা গঙ্গা অবতার! 
এক রাজা ধন্য কারল সকল সংসার ॥ 


banglabooks.in 


২৬ 


ভগারথের প্‌ত্র হইল সৌদাস। 

শরীর সহিতে র জা গেলেন স্বর্গবাস॥ 
সৌদাসের পুন হইল রাজা দারুবন। 
সুকেশ নামে রাজা হইল আহ র নন্দন॥ 
ককুস্থ নামে মহাগুণী তাহার তনয়। 
তর নামে কাকুস্থবংশ সর্বলোকে কয়॥ 
কাকুস্থের প.ত্র হইল নমে দশবাহ। 
নবগ্রহ আদ তার দ্বরে খটে রাহু॥ 
তর পূত্র হইল রাজা অনারণ্য নাম। 
রবণের যুদ্ধে পড়ে করিয়া সংগ্র ম॥ 
তার পত্র দিলীপ হইল ধরে নানাগুণ। 
সূর্যবংশে দুই দিলীপ কেহো নাহ শুন॥ 
তার পুত্র রঘু হইল খ্যাত মহাীতলে। 
যার নামে রঘবংশ সর্লোকে বলে॥ 
সপ্তদ্বীপ পাঁথবীর রাজা হইল কর্তা। 
অসমসাহস রজা হয় বড় দাতা॥ 

তার পুত্র অজ রাজা স ্বলোকে জানে। 
অজের পত্র দশরথ দেখ বিদ্যমানে ॥ 
কৃত্তিবাস পাঁণ্ডতের মধুর পাঁচাল। 
আদ্যকাণ্ডে রচিল সূর্যবংশের বংশাবলী॥ 


শতানন্দ নামে মন গৌতমনন্দন। 
জনক পরে হত 'তহো চন্দ্রবংশ কন॥ 
শতানন্দ মুন চন্দ্রবংশের রাজা জানে। 
চন্দ্রবংশের কথা কহে সকল রাজ। শুনে॥ 
ক্ষীরে,দ মল্থনে যখন হইল অনুবন্ধ। 
প্রথম মন্থনে যাহে উপ জল চন্দ্র 
রজন? প্রভাত হইল গগনমণ্ডলে। 
[হিত রাজা কারয়া তরে সব্বলেকে বলে॥ 
বুধ নামে পুত্র হইল চন্দ্রের কুমার । 
বুধের পুত্র পুর,রবা শুনতে চমক র॥ 
পুরুষের গর্ভে হইল পুরষেতে জনম। 
তহার কথা কহ শুন অপূর্ব কথন! 
ইলা রাজা নামে তারে সর্্বলোকে কাঁপে। 
স্ৰী হইলা ইলা রাজা মহাদেবের শাপে॥ 
পুরুষ হৈয়া স্ত্রী হইল সুন্দর! কুতৃহলে। 
বুধের সঙ্গে কোল করিতে গর্ভ 

ইলার উদরে॥ 
সেই গ্রে জন্মিলা পুরুমাদ্র 

বস, মহ'রাজা। 
শ্রা্থকালে বিপ্রগণে করে তার পূজা ॥ 


রামায়ণ 


নহুষের পাত্র হইল নাম যযাঁত। 
জগতাবখ্যাত রাজা সুবিখ্যাত ক্ষিত॥ 
যযাতির কথা শুনতে চমংকাব। 
ত্ৰিশ হজর বংসর তপ করে অনাহার॥ 
অতি বৃদ্ধ হইল রাজা কেলি করিতে নারে। 
আপনার জরা দিল কনিষ্ঠ প.ন্রেরে॥ 
আরবার হইল রাজা প্রথম যৌবন। 
স্ত্রী লৈয়া কেলি করে হরাষত মন॥ 
শুক মুনির কন্যা তর প্রথম রমণী। 
পরমস্‌ন্দরী কন্যা নাম দেবযানী ৷৷ 
দেবযানীর পত্র হইল যদু নাম ধরে। 
রাজ্যভোগ যষাঁত দলা যদুর তরে॥ 
যদু রাজার কথা শুন বড় চমংক র। 
মহা ধনুদ্ধর 'তহোঁ বিকমে অপ র॥ 
চন্দ্রবংশে যদু র জা আণছল চিরজীবা। 
চল্লিশ হাজার বৎসর পাঁলল পাঁথবা॥ 
তার ন মে যদুবংশ সব্বলোকে বলে। 
এমাঁত মহারাজা আঁছলা চন্দ্রকুলে॥ 
যদ:র পুত্র হইল শাঁব মহারাজা । 
পাঁথবী শাসিয়া পালে লোকজন প্রজা॥ 
শাবি নামে পুত্র হইল শানর তনয়। 
মহ ধাৰ্ম্মিক রাজা ধম্মশীলময় ॥ 
শিব মহারজা ছিল পাঁথবীর কর্তা । 
পৃঁথবীমণন্ডলে নহি শিবির সমান দাতা 
এক ব্রাহ্মণ ছিলা তার দুই চক্ষু অন্ধ। 
মহা দরিদ্র ব্রাহ্মণ নাহ মিলে অন্ন॥ 
কাতর হইয়া গেলা শাবি রাজার স্থানে। 
আপন র চক্ষু রাজা ব্রাহ্মণে দিলা দানে॥ 
আপাঁন অন্ধ হইল রাজা চক্ষে ন হি দেখে। 
স্বগব সে গেলা রাজা ঘোষে স বলোকে॥ 
1শ'বর পত্র আছিলা মাথল নাম ধরি। 
যাহার নামে দেখ এই মিথিলা নগরী ॥ 
দুঃসন্ত নামে রাজা হইল তাহার তনয়। 
তার পত্র হইল মর্ত্ত মহাশয়৷ 
মরত্ত র জা যজ্ঞ করে শুনিতে চমংকার। 
সুবর্ণের যজ্ঞরুন্ড পর্বত আকার॥ 
সোনার পান্রে ভোজ্য দয়া করিত বজ্জন। 
সেই সোনা ভরিয়াছল তিনশত যে জন॥ 

বাঁশয্ঠ মহামান। 
সেই পাত্র আন্যা যজ্ঞ কৈলা 

যাধন্ঠির আপন" 


banglabooks.in 


আদিকাণ্ড 


কুবেরের ধন জিনি মরত্ত রজার ধন। 
মরুত্ত হেন ধনী না ছল ত্রিভুবন॥ 
মরুত্তের ধনের কথা সর্বলোকে ঘোষে। 
এমত মহ রাজা আছিলা চন্দ্রবংশে ॥ 
মরুত্তের পুত্র হইল রাজা প্রসাধন। 
সুখে রাজ্য করে রাজা প্রজার পালন ॥ 
[বাঁচত্রবীর্য্য রাজা হইল তাহার তনয় । 
অর পূত্র হইল কর্তবীর্যয মহ'শর॥ 
দুর্জয় শরীর তার ছয় শত যোজন। 
কার্তবীষ্ের নামে পাই হারাইলে ধন ॥ 
সহম্ত্র পর্বত যেন সহস্র হাথ ধরে। 
দেবদ নব গন্ধ ব্‌ সভে কাঁপে ডরে॥ 
যার যুদ্ধে পরাজয় পাইল র বণ। 
হেন মহারাজা তার চন্দ্রবংশে ক্রনম॥ 
হেন মহারাজা অ ছিল চন্দ্রবংশে। 
কশীর্ত থংইয়া গেলা রজা 

সরবলোকে ঘোষে॥ 
বিশনর্ণ ন'মে রাজা হইল তাহার তনয়। 
তাহার দনের কথা লেকে অপূ্্ব কয়॥ 
রাজ্যভান্ড বিলায় রাজা যেই যত চয়। 
যত বিলায় তত রাজা আরবার পায় ॥ 
বিশীর্ণের পত্র হইল 'বাশার্ণ নাম ধরে। 
কাঁড় সহস্র বংসর রাজা 

সুখে রাজ্য করে॥ 
তার পত্র কীর্ত নাম জগতে খেয়াত। 
গায়ের লে মাবল' যেন আঁ নর জ্যোতি॥ 
পাঁচ সহস্ বংসর তপ কারিল উপবাসে। 
্বর্গবাসে যায় রাজা মনের আভলাে ॥ 
শরীর সাঁহতে রাজা হইল স্বর্গব।স্ণ। 
তার পত্র দেখ এই জনক মহাখাষ॥ 
দই রাজার কুলশনীল কাঁহলা দুইজনে । 
চন্দ্রসূযযবংশকুল স্ব রাজা শুনে ॥ 


জনক রাজা বলে বেহাই তোমার আজ্ঞা পাই। 
আজ্ঞা হইলে তোমার অন্তঃপুরে যাই ॥ 
তেমার আজ্ঞা বেহাই আঁত সলক্ষণ। 
ঝাট রামের তরে সীতা করি সমর্পণ! 
হেনকালে দশরথ বাঁললা উত্তর। 

চার পূত্র আনিয়াছি তোমার গোচর॥ 
চার পুত্রের বিব হ আমি দৌখবাধে চাই। 
চার পুত্রের বিবাহ দিলে তবে দেশে যাই॥ 


২৭ 


অন্ধ মুনির শাপে মোর নিকট মরণ । 
না জানি বিধাতা মোর কি করে কখন॥ 
বিশ্বামত্র বলেন জনক বলয়ে তোম রে। 
উম্মিলা বিভা তুমি দিব। কার তরে॥ 
জনক বলে সে কথা আম চান্ত মনে মন। 
দ্বিতীয় জাম তা মোর বীর লক্ষণ ॥ 
সেইখানে কুশধবজ জনক সহোদর। 
যোড় হাথ ক রয়া বলে রাজার গেচর॥ 
আমার দুই কন্যা আছে আঁত স.লক্ষণ। 
অজ্ঞা কর বিভা করুন ভরত শন্রুঘ॥ 
শ্ুতকীত্ত মণ্ডবী পরমসমন্দরী। 
দুইজনের তরে দুই কন্যা দান কাঁর॥ 
দশরথ বলে বেহাই এই যুক্তি আইসে। 
চার পাত্রের বিবাহ হইলে তবে যাই দেশে॥ 
শুনিয়া সকল কূল হইল হরাঁষত। 
অধিবাস কাঁরল গিয়া হৈয়া আনান্দত ॥ 
রজ্যখণ্ড লইয়া উল্ল'সত 

সীতা দেবীর বিয়া । 
সকল রাজাগণ আইল হরধিত হৈয়া॥ 
সংসারের লোক আইল বিভা দে'খবারে। 
রাজা [নমন্ণ হইল মিথিলা নগরে ॥ 
ব্রহ্মা আদি দেবগণ আইলেন দেখতে । 
অন্তরীক্ষে আঁসয়া রাহলা 'দিব্যরথে ॥ 
স্্ীপুরুষে ধাইয়া আইসে 

মিথিলা নগরাী। 
নার য়ণ তৈলের উট সার সার॥ 
জনক কুশধবজ তারা গেলেন অ ওয়াসে। 
চাঁর কন্যার আঁধবাস কাঁরলা হারষে॥ 
আগে চারি কন্যার কৈল মঙ্গল অচর। 
তবে অধিবাস করিলা চ রি কুমার॥ 
নানা গীতবাদ্য বাজে নান' শদ শুনি। 
রামজয় মহাশব্দ হইল আকাশবাণী ॥ 
সকল দেবতা করে পুষ্প বরিষণ। 
রামের আঁধবাস দেখিয়া হরিষ দেবগণ ॥ 
ব্রহ্মা বলেন আজ থাকব অন্তরীক্ষে রথে। 
রাম সীতার বিবাহ কাল চাহ দোখতে ॥ 
কন্যাবরে আঁধবাস হইল অন্টজন। 
পুরী সমেত কে'তুকে রহিলা জগরণ॥ 
রান্র প্রভাতে উঠিলা দুই মহারাজা । 
স্নান তর্পণ কাঁরয়া দেবতা কৈলা প্‌জা॥ 
দুই রাজার আইলা দুই পুরোহিত। 
নান্দীমুখের যত সঙ্জ আনিলা চ রাভত॥ 


banglabooks.in 


৮ 


শুভক্ষণে আরম্ভিলা দুই নরপাঁত। 
পাদ্য অর্থ দিয়া পূজিলা প্রজাপাতি॥ 
সুবণ্ণের পত্র দিয়া করলা নান্দীমূখ। 
হরাষত দুই রাজা পরম কৌতুক॥ 
রাজা বলে বাঁশচ্চ মুনি শন সাবধানে । 
রামের চূড়া আগে 'গয়া করহ আপনে॥ 
ক্ষৌরকম্ম করিয়া স্ননের অনুবন্ধ। 
স্নানের সঙ্জ আনেন দেবকন্যা সমস্ত৷ 
চার প্র স্নান করায় মঙ্গল হুলাহুলি। 
সুবর্ণের বস্ত্র সুবর্থমলা 
চার কুমার পার॥ 
সব্্বাঙ্গ লেপিয়া দিল সুগন্ধি কস্তুরি। 
নানা অলঙকার ধন চার কুমার পাঁর॥ 
সোনার ম:কুট শিরে সোনার অভরণ। 
গোধূলি লগ্নে বিয়া ক'রবে চ রি জন॥ 
চর কন্যা স্নান করাইয়া পরায় অলগকার। 
রূপে আলো করে সীতা লক্ষী অবতার 
মাথলা নগরে যত আছিলা নাগরা। 
সাঁতার বিয়া দেখিতে আইলা 
জনকের বাড়ি॥ 
কন্যা সভ বেশ করে অদ্ভুত সাজনি। 
হংসগমনে সুবর্ণ নূপুরের ধান] 
নয়নে কঙ্জল কারো করয়ে শোভিত। 
মুকুতার হার কারো গলায় ভূ'ষত॥৷ 
তিল ফুল জিনিয়া করো নাসিকা উজ্জল । 
হরের ডমর, যেন সভার মধ্যস্থল ॥ 
হর কেয়ূর পরে পায়েতে পাশদীল। 
রে দ্রে মিলায় যেন ল:নির পুথলি ॥ 
দুই বাই শঙ্খ কারো 'বাচত্র নির্ম্মাণ। 
হাথ প.র অঙ্গীল রাঙ্গা 
বিচিত্র নখের ঠাম ॥ 
কানেতে কুণ্ডল পরে 'বাচন্র পাটসাড়া। 
সীত:র বিবাহ দৌখতে আইলা 
জনকের বাঁড়॥ 
নয়ন কটাক্ষে তারা যার 'দগে চায়। 
তার রূপ দোঁখয়া পুরুষ মাছত হয়॥ 
এত বেশ করিয়া গেল রূপেতে পৃরিল। 
সীতার নিকট আসয়া রুপ মালন হইল॥ 
জনক রজার মহারাণন মলয়া নাম ধরে। 
বিয়র যত ব্যবহার শিখায় সীতারে॥ 
বাম হাথে কজ্জল 1দতে বাসয়ে সঙ্কোচ 
সোহাগে আগুলবা দেখবা পরতেক॥ 


রামায়ণ 


বাম হাথে কজ্জল দিতে বাসয়ে সঙ্কে চ। 
বিভায় ব্যবহার অছে কিছ; নাহ দোষ॥ 
গলার মালা বদলিলা বাম হাথ 'দিয়া। 
পুষ্পবৃন্ট করিলা র মচন্দ্র দেখিয়া ॥ 
লঙ্জা না কারহ চাহও নয়নে নয়নে। 
তবে সোহাগিনী হবে রঘুন থের স্থানে ॥ 
কাপড় দিয়া চা রাঁদগ ঢাকল দুইজন। 
এক দ্‌ণ্টে চাহও শ্রীর মের বদন॥ 
মলয়া দেবী শিখান যত বব হের কথা। 
সীতা দেবী শুনে সকল হেট করিয়া মাথা ॥ 
ঘরে ঘরে চিত্র বিচিত্র মণ্ডল। 
উপরে চাদওয়া টানায় পরম উজ্জল! 
কুলের কুলবধু সভ প্রজ র কুমারী । 
ঘতের প্রদীপ তারা জবলে সারি সার॥৯ 
সুবর্ণের কলসাঁ উপরে আহসার। 
গুবাক নারকেল কাঁদি আনিল অপার॥ 
এই মত আনন্দে আছেন পুরীজন। 
বিবাহ সময় হইল গোধূলি লগন॥ 
দশরথ বলে বেহ ই কর অবধান। 
গে ধল সময় হইল বেলা অবসান! 
সময়ে বিবাহ হইলে আঁত সুলক্ষণ। 
ঝাট সাঁতা রামের তরে কর সমর্পণ॥ 
এতেক শখনয়া দুই রাজা 

গেলা অন্তঃপ:রে। 
চার কন্যা সজাইল নান অলঙকারে॥ 
ছালনা মণ্ডবে কন্যা আনিল চ রিজন। 
সীতার রূপে আলো করে দশ যেজন॥ 
দুই দগের দুইজন আইল পুরোহিত 
বরণের সঙ্জ লৈয়া রাখে চাঁরিভিত॥ 
সোনার আসন অঙ্গুরী সোনার 


আনে ঝার। 
স্লীলোক আসিয়া রামের 
স্ত্রী অচার কাঁর॥ 
নানা বাদ্য নত্যগীত 
বিভা করেন রঘুনন্দন। 
খাঁষর বানতাগণ আইলা আনন্দিত মন] 
মাথলা নগরে আইলা অরান্ধতী অনুসয়া। 
লোপামযূদ্রা অহল্যা অনুগত! সঙ্গে লৈয়া॥ 
দুর্বাধান্য করে লৈয়া অ ইলা ত্ব'রত। 
রামসীতা একন্রে দেখ্যা অনান্দিত॥ 
কৃত্তবাস পন্ডিত ভনে অমৃতকাহিন। 
রামসীতার বিবাহ হয় সব্বলোকে শুনি ॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


জনক রাজা বরণ করে শ্রীরামলক্ষমণ। 
'কুশধবজ বরণ করে ভরত শন্রুঘ॥ 
চার কুমার উঠিলেন সুবর্ণের খাটে। 
চারি কন্যা তুলিয়া ঢা কল অন্তঃপটে॥ 
সাতবার প্রদ ক্ষণ বিভার পাঁরামত। 
সাতবার প্রদক্ষিণ কাঁরছে ত্বারত॥ 
হেনকালে দেখে রাজা বধূর চন্দ্রমখ। 
সীতার মুখ দোখিয়া রাজার পরম কৌতুক ॥ 
সাঁতার রূপ দেখিয়া রজা য্যান্ত অনমানি। 
বৈকুণ্ঠ ছাঁড়য়া লক্ষী আস্যাছেন আপান ॥ 
সাতবার প্রদাক্ষণ কৈলা চারি জন। 
কন্যা বরে পন্পবৃন্টি হইল অট জন॥ 
রাম সীতা দুইজনে করল চাহনি। 
দুইজনের রূপে আলো ক'রছে রজনী ॥ 
চন্দ্র জিনিয়া রুপ শোভে দুইজন। 
দুহে" দ,হাঁর মুখ দেখ্যা হরিষ বদন॥ 
চাল বেড়া ভাঁঙ্গয়া স্টলে ক 

উকি দিয়া চায়। 
রামর্প দেখিয়া ম্বীগণ মূচ্ছিতি যায়॥ 
রামর্প দৌখয়া স্ব্গণ মাঁজয়া গেল চিত্তে। 
চক্ষ র কোণে না চন রাম পরস্ত্রীর ভিতে॥ 
যেমন রাম তেমন সীতা শোঁভল দ.ইজন। 
পরস্তর্র ভিতে রাম চাবেন ‘ক কারণ ॥ 
বাম হাথে রামের তবে দিলেন কঙ্জল। 
ণম হাথে গল র মালা কারল বদল ॥ 
রামসীতা করেন এখন পূজ্প বাঁরষণ। 
বহ্মা আদি পৃঞ্প করিল দেবগণ॥ 
নারায়ণ তৈলে জবালে তিন লক্ষ 'দিউটণ। 
ন্রভুবনে নাহি হেন 'ববাহের পারপাটী ॥ 
নন শদ্দে বাদ্য বাজে করে বেদধবাঁন। 
আঁখল ভূবন ভণ্রয়া বাদশদ শূনি॥ 
*:তকণীর্ত মান্ডবী উ।ম্মলা আর সাঁতা। 
চার কন্যা তুলাইল ছায়ামণ্ডপের ভিতা 
কন্যা বর তুল্যা লইল ছায়ামণ্ডব ভিতরে । 
চার কন্যা দান করে চার সহোদরে॥ 
সোনার খাটপাট ‘ছল রত্রীসংহ'সন। 
সোনার সাপুড়া ভরিয়া দিল 

ননা অভরণ॥ 
দানে শূন্য ভান্ডার কৈল জনক মহাখাঁষ। 
লক্ষ লুক্ষ দুই ভায়া ‘দল দাসদাসা 
পট্ুবস্ৰে গ্রন্থি বাঁধলা অস্টজন। 
যজ্ঞ করিয়া প্রদক্ষিণ আগ্নর চরণ॥ 


২০ 


শ্রীরাম কারলেন সাতার পাণিগ্রহণ। 
উীর্্মলা বিভা কৈলা ঠাকুর লক্ষণ 
*চাঁর ভাই পণগ্র সী করিল ভোজন। 
চার কন্যা লৈয়া শয়ন করে চ রিজন ॥* 
যত নরাঁগণ তরা উাক "দয়া চায়। 
সীতা কোলে করিয়া রাম সুখে নিদ্রা যায়॥ 
প্রভাতকালে বাস বিয়া কারল চার জনে। 
নমস্কার করিলা রাম বাপের চরণে॥ 
শয্যা তুলিতে আইল যত অন্তঃপুরশী। 
শয্যা তোলা ন কাঁড় চাহিল সোনার 
একইশ বড় ॥ 
তবে জনক রাজা দান করে বর বর। 
অদ্ধেক রাজ্য মাথলা দিল রামে আঁধকার॥ 
বিভা দৌখতি আসিয়াছে যত রাজাগণ। 
[নণ্ট:। পন দিয়া করাইল ভোজন ॥ 
বহুমুল) ধন দিযা ববিল পরস্নার। 
দানে শূন্য কাঁরল রাঙ্গা তিন লক্ষ ভান্ডর॥ 
বিশ্বামন্রের তরে রাজা কাঁরছে স্তবন। 
রঘুনাথ জামাতা পাইল; গে সাঞি 
তোমার কারণ॥ 

দশবথ বলে বেহাই কর অবধান। 
এক যান্তি কারব বেহাই তোমার স্থান॥ 
তেমা আমা বেহাই সম্ব'্ধ 

আছিলা 'নব্বণ্ধ। 
তে করণে দুইজনে হইল; বেহাই সম্বধ॥ 
তোমার সনে বেহাই সম্বন্ধ 

অনেক পণ্যে পাই। 
পত্রবধূ পাঠাইয়া দেহ দেশে লৈয়া যাই॥ 
রাজ্য শূন্য কারয়া অস॥ছি আপাঁন। 
রাজ্যের ভালমন্দ কিছ ই না জান॥ 
আমার প্রতাপে কাঁপে সকল রাজাগণ। 
আমার রজ্য আঁসয়া পাছে লয় কোনজন 
এত শ:নিয়া জনক রাজা গেলা অণ্তঃপরে। 
কাঁদতে কাঁদতে জনক বাঁলছেন সাঁতারে ॥ 
চাসভূমে প ইল; তোমায় অযোনসম্ভবা। 
জননী পরাণ তুমি জনকদ'র্ল্লভা॥ 
রাজার বধু তুম রাজার দ্যাহতা । 
ধর্ম্মাধ্ম যত কিছু সকল জান সাতা॥ 
তোমা কন্যা আমি পাইল; অনেক পণ্যফলে। 
স্বামীর সেবা করিও যেন লোকে ভাল বল ॥ 
আমার কথা সীতা দেবী শন এক চিতে। 
*বশূর শাশুড়ির সেবা করিবা ভাল মতে॥, 


banglabooks.in 


৩০ 


মহাগুরু জানিহ সীতা শ্বশুর শশাঁড়। 
তাহাঁ সভার আশা বাদে সব্বন্ততে তাঁর॥ 
শ্রীরাম দোঁখবা তুমি পরম দেবতা । 
স্ত্রীর আর ধৰ্ম্ম নাহ শনেন দেবী সীতা ॥ 
আমি জানি তুমি আপনি লক্ষনীমূরাতি। 
তোময় বুঝতে পারে কাহার শকতি॥ 
আপনে লক্ষী তুমি সকল শাস্ব জান। 
অবধান করিয়া মা আমার কথা শন॥ 
জনক রাজা কহে সভ হিতে পদেশ কথা । 
হেট মাথা করিয়া শুনেন দেবী সীতা ॥ 
শনয়া মলয়া দেবী আইল হেনকালে। 
সব্বাঙ্ তিতিল রাণীর দুই চক্ষুর জলে॥ 
চাসভূমে মহ রাজা পাইল তোমারে। 
কেমনে ধাঁরব প্র ণ যাও কোথাকারে॥ 
কেমনে র হব ঝিয়ে তোমা না দৌখিয়া। 
বুক শুন্য হয় ঝিয়ে তোমা বিভা 'দিয়া ॥ 
দেশের ভিতর তোমার বাপ না পাইল বর। 
কেমনে পঠাইব তোমা দেশদেশান্তর ॥ 
সীতা বলিয়া না ডাকিব আরবার। 

মধুর বচন তোমার না শূনিব আরবার॥ 
সাঁতা বলেন মা তুম কুন্দনে কর ক্ষমা। 
আমা বিয়ের তরে তুমি না হইও বিমনা॥ 
মা বাপের কন্যা অত ব্যবহার । 
বিবাহ হইলে স্বামীর ঘর সেই মাত্র স'র॥ 
{ক কাঁরবে মা বাপ ভাই সহোদর। 
সুখ মোক্ষ স্বামী বিনে কেবা দেয় আর॥ 
অ'মা ঝাঁর তরে কেন কাঁরছ সন্তপ। 
তুমি কার ঘর কর কোথা তোম র মা বাপ॥ 
তোমার জন্ম হইল মাগো কৌনদ নগরে। 
মা বাপ ছাঁড়য়া অ ইলা জনকের ঘরে॥ 
রাম হেন স্বামী পাইল: অনেক পুণ্যফলে। 
ক্রন্দন সম্বর যাব অযোধ্যা নগরে ॥ 
মলয়া বলেন ঝি তুমি লক্ষী মূরাতি। 
তোমায় বুঝাতে পারে ক'হার শকতি॥ 
সব্বশাস্্ জন তুমি লক্ষ্মী আপাঁন। 
তোমা বুঝাইতে মা আম কবা জাঁন॥ 
চতুদ্দোলে চড়িয়া কন্যা কারলা গরমন। 
সর্বাদগ অন্ধকার হইল ভবন! 

ধমাঁথলা ছাঁড়য়া চাললা আপনি লক্ষনী। 
অন্ধকার হইল রাজ্য বিপরীত দোখ॥ 
দশরথের যোগায় রথ সুমন্ত সারখি। 
চার পত্র লৈয়া রাজা চলিলা শীঘ্রগাত ॥ 


রামায়ণ 


জনক কুশধহজ চণ্ড়লা দুই রথে। 

ঝি জামাই 'অনুবাঁজ্জয়া যায় সাথে॥ 
দশরথ বলে বেহাই না কর ক্রন্দন। 

রাজ্য শুন্য করিয়া বেহাই আইস ক কারণ॥ 
অছূক অন্যের কাজ আমার লাগে ডর। 
পাছে কেহো লয় আসয়: মিথিলা নগর॥ 
*বদায় কণ্রয়া আইল দুই ভাই দেশে। 
আদ্যকাণ্ডে গাইল পণ্ডিত কৃত্তবাসে ॥* 


অর্ধেক পথ আইল রাজা দেশের নিকট। 
হেনকালে দশরথ দেখে বড়ই সঙ্কট ॥ 
আচম্বিতে দেখে রাজা ঘোর অন্ধকার। 
বড় ভয় পাইল রাজা দেখয়ে জঞ্জ ল॥ 
রন্তু বারষণ রাজা দেখে বড় কড়। 
রথের ধবজ পতাকা করয়ে লড়বড॥ 
বাঁশষ্ঠের ঠাঁঞ রাজা 'িজ্ঞাসে কারণ। 
প্রমাদ পাঁড়ল যেন হেন লয় মন৷ 
বশিন্ঠের বচনে রজা না যায় প্রতাঁত। 
রাজ্য লইয়া প্রমাদ পাঁড়ল আচম্বিত ॥ 
হেনকালে পরশুরাম হাথে কুঠার লৈয়া। 
কটকের মাঝখানে পাঁড়ল ঝাপ দিয়া ॥ 
এক দোখ বষম। 

যমদাগ্নর পত্র সক্ষাৎ সে যম॥ 
ত্ৰিভুবনে বীর নাহি পরশরামের সম। 
দুই হাথ পসারিয়া রাখে শ্রীরাম 
ডাঁহন হাথে কুঠার ধনুক বাম হথে। 
কালন্তক যম যেন দেখয়ে সাক্ষাতে ॥ 
যামদাগ্নর শরধনূক পর্ব তপ্রমাণ। 
তঙ্জজন শুনিয়া রাজার উড়িল পরণ 
নিষ্ঠর শরীর তর তিলেক নাহ দয়া । 
মায়ের মাথা কাটিলেক 

বাপের আজ্ঞা পায়্যা॥ 
পর্বতপ্রমাণ দেখি শরীর দুঙ্জয়ি। 
দেখিয়া রাজার লাগল বড় ভয়॥ 
চার পুত লইয়া দশরথ নৃপতি। 
আগ বাড়িয়া দশরথ রাজা করে স্তুতি 
রামনাম দুইজনে মিত্র গেয় নে। 
চার পত্র লৈয়া রাজা গেলা অন্য স্থানে 
ভয় বড় পায়্যা রজা পত্রের লাগে ব্যথা। 
আগ বাঢ্যা দশরথ নোঙাইয়া মাথা ॥৯ 


banglabooks.in 


আঁদকাণ্ড 


সূর্যবংশের রজা তোমর সেবক হয়। 
সোঁসর সেবকে ক্রোধ কর কেনে মহাশয় ॥ 
কাঁপল পরশহরাম রাজার বচনে। 
আমার নমে পুন্রের নম 

"্ুয়্যাছ আপনে॥ 
একই রাম আম পাথবীমণ্ডলে। 
তোর রাম কাট্যা আণ্জ পাঠাব যমঘরে॥ 
তের রাম কট্যা আজ দিব বলিদ।ন। 
পাথবীমণ্ডলে যেন থাকে এক রাম॥ 
নিষ্ঠুর শরীর তার তলেক নাহ দয়া। 
রামেরে রুষয়া যায় দুজ্জয় কুঠ র লৈয়া 
এডিল কুঠারখান পর্বত আকার। 
দশরথ বলে পান্রের নাহিক নিস্তার ॥ 
এড়িল কুঠারখান স-্বলোকে দেখে। 
হেন কুঠার রঘুনাথ ধরে বাম হাথে॥ 
কৃঠারথ ন ব্যর্থ হইল পরশরামের ভয়। 
নাকে হাথ 'দিয়া বলে এ তো মানুষ নয়॥ 
আমার কুঠারে কারো নাণহক নিস্তার। 
হেন কুঠরের দেখি হয় প্রাতকার॥ 
যে ধনুকের প্রসাদে দশাদগ ভাঙ্গে । 
হেন ধনক পরশুরাম থুইল রামের আগে॥ 
মহাদেবের ধনুক ভাঙ্গিলা প,রাতন। 
তোর শান্ত বুঝব আমার ধনুকে দেহ গুণ 
পুরাতন ধনকখ ন ঘুণেতে জজরি। 
বোদ্রে শুখাইলে ধনূক করে মড়মড়॥ 
সে ধনুক ভাঁঙ্গয়া তোর ব ডিয়াছে আশ। 
আমার ধনুকে গুণ দিলে 

জানি তের সাহস॥ 

তবে সে বর্ম আম তোমার বাখান। 
শ্রীরাম নম তোমার তরে সে আম জানি॥ 
তবে সে বাখান আমি তোমার শরার। 
আমার ধনূকে গুণ দিস তবে জান বীর॥ 
আমার ধনক দৌখয়া রাম যাঁদ কর ভয়। 
প্রাণ রক্ষা নাহবেক জানিহ নিশ্চয় ॥ 
পরশ রামের কথা শনন্যা শ্রীরামের হাস। 
পরশুরামের তরে রাম বলেন বিশেষ ॥ 
মহাদেবে শিক্ষা তোমার স ্বলোকে জানে। 
গুরুনন্দা পরশুরম কর কি কারণে ॥ 
গরুনিন্দা মহাপাপ পরম পাতক। 
অনেক কাল পরশ:রাম ভূঞ্জিবা নরক॥ 
রহ্মা বিষ মহেশ্বর একই শরাীর। 
হেন জন নন্দা কর সের তৃমি বীর] 


৩১ 


অনমানে বাঁঝল? তোমার নিকট মরণ । 
মহাদেবে নিন্দা কর কিসের কারণ 
তোমার ধনকখানে যাঁদ গুণ দিতে পাঁর। 
তোমার ধনুক বাণেতে 

তোমায় শেষে মাঁর॥ 
এই প্রতজ্ঞ কারল আম তে ম.র স্থানে। 
তোমার প্রাণ লব আজ 

তোমার ধনুক বাণে॥ 
পরশুরামের ধন:ক তু'লয়া লইল বাম হ থে। 
নোঙাইয়া গুণ তায় দিল রঘ নাথে॥ 
অবশ্য এঁড়ব বাণ বলনু নিশ্চয়। 
তোমারে মারিলে আম র ব্ৰহ্মবধ হয়॥ 
আম র জন্ম ক্ষত্রিয় বংশে তুমি তো ব্রাহ্মণ। 
তোমায় বধ না কাঁরব ব্রক্মবধের কারণ ॥ 
'্রভুবন ভিতরে আমার অব্যর্থ বাণ। 
কাহারে মারব বাণ থুইব কোন: স্থান॥ 
শুনিয়া যে পরশুরাম রামের উত্তর। 
যোড় কর করিয়া স্তুতি করিল বিস্তর॥ 
বৈকুণ্ঠ ছাড়িয়া আপাঁন আসাছ নারায়ণ। 
ব্ৰহ্মা বাঁলতে নারে তোমার যত গুণ! 
আগম পুরাণ বেদে তোমার 

সকল নহি জানে। 
ব্ৰহ্মা মহেশ্বর তোমায় না প.ন ধে)য়ানে॥ 
সর্বলোকের নাথ তুম অনাথের গাঁতি। 
তোমার গুণ বলিতে পারে কাহার শকাঁত॥ 
তুমি তে আপনা জান তোমায় জানে কে। 
ম'রয়া না মরে সে তেমার নাম লয় যে 
স্বর্গ বই পৃর্ষের গাঁত নাহ অর। 
বাণে রুদ্ধ কর আমর স্বর্গের দুয়ার ॥ 
স্বর্গে যাইতে রাম আমার নাহি আভলাষ। 
তোমার দেখা পাইল; হেথা 
কি কাৰ্য্য স্বর্গবাস॥ 

রণপাণ্ডত রঘুনাথ রণের জানে সন্ধি। 
পরশ রামের স্বর্গদ্বার বাণে কৈল বন্দী ॥ 
সহস্মুখ হৈয়া বাগ রহিল আকাশে। 
স্বর্গদ্বার বন্দী হইল না যয় স্বর্গবসে॥ 
হাথে হইতে রঘুনাথ এড়িল ধনুকখান। 
পরশুরামের হইল ধনুক অচলপ্রমাণ ॥ 
পরশ'রামের তেজ লইলা কমললোচন। 
চিহমান্্র কাঁধে পৈতা করেন ব্লক্ষণ॥ 
সহত্রমূখে রহিল বণ উপর আকাশ। 
স্বর্গপথ বন্ধ হইল না যায় স্বর্গবাস॥ 


banglabooks.in 


৩২ 


ধনুক লাড়তে না পারিয়া 

গেলা মহাদেবের পাশ। 
পরশরামে দৌঁখয়া মহাদেবের হস॥ 
বিফূতেজ নাহি দেখি তোমার শরণীরে। 
অহঙকারে সব্বনাশ জ নহ সংসারে॥ 
এত শান পরশুরাম করিলা গমন। 
অন্রছায়য় অন্তরাীক্ষে বেড়ান গগন ॥ 
*কৃত্তবাস পণ্ডতের সুমধুর বাণী। 
শ্রবণে পরম সুখ হয় দিব্য জ্ঞানী ॥* 


পূত্রজয় দেখিয়া হরিষ দশরথে। 
পুনজর্্ম হইল পত্রের পরশরামের হাথে॥ 
রামের জয় দেখয়া সীতা হাঁরষ অন্তরে। 
রাম হেন স্বামী পাইল; অনেক প ণ্যফলে॥ 
পৃথবীতে অছে যত রাজার মূরাতি। 
যোড় হাথে রামেরে সকলে করে স্তুাতি॥ 
এই পুরুষ রাম গোসাঁঞ ভ্রিভুবন জিনে। 
হেন জন কে আছে পরাজয় না হয় 
তোমার বাণে॥ 

পবশুরাম জি'নতে গোসাঁঞ 

পারে কেন জন। 
সাক্ষাৎ গোসাঁঞ দেখ তুমি নারায়ণ ॥ 
পরশুরাম 'জানয়া রাম আইল। হরিষে। 
উত্তরিলা গিয়া রাম আপনার দেশে ॥ 
দূরে থাঁকয়া রাম দেখে পুরী জন। 
হরিতে ধাইয়া আইসে পরীর স বঁজন॥ 
চার ভাই বিবাহ কাঁরয়া আইল হ'রষে। 
রাম দৌখয়া আনাঁন্দত লোক 

অযোধ্যার দেশে ॥ 
নানাবর্ণে পতাকা উড়ে সকল ঘরের ঢালে । 
উপরে চাঁদওয়া শোভে গগনমন্ডলে ॥ 
কুলবধ্‌ যত আছে প্রজার কুমারী। 
ঘৃতপ্রদীপ জৰলিল দ্বারে সার সার॥ 
সুবর্ণকলসণ উপরে দিয়া আমুস র। 
গুবাক নারিকেল কাঁদ কদলী অপার॥ 
কৌশল্যা কেকয়ী আর সুমিত্রা সতিনী। 
চার বধ আনতে আইল তিন মহার ণণী। 
বুড়া রাজার আর আইল সাত শত স্তরী। 
আনান্দত হইল রাজ্য অযোধ্যা নগরী ॥ 
তবল বিশাল ঢাক বাজে জয়ঢোল। 
পাঁথবীমণ্ডলে শুন রামজয় রোল ॥ '. 


বানায়ণ 


দেবগণ আসিয়া করে পৃজ্প বরিষণ। 

জয় জয় হূলাহু?ল দেয় ন রাগণ॥ 
কৌশল্যা কেকয়ট আর স্যামন্্রা সাতিনী। 
তোন্রা তিনে বধ পরিচয় করহ আপানি॥ 
চার কন্যার কাঁখে দিল সুবর্ণ কলসণ। 
দেখতে রূপসী সকল ধায়্যা ধায়যা আঁস॥ 
কাঁখে কলস দিলা মাথায় দিল ডালা। 
পত্রবধ্‌ 'নাছয়া ফেলিলা খৈ কল ॥ 
শুভক্ষণে কে শল্যা দেখেন পভ্রবধ্‌ মুখ । 
চন্দ্রবদন দেখিয়া রাণীর পরম কে তুক॥ 
সীতার রূপে অযে ধ্যা নগরী আলো করে। 
কৌশল্যা বলেন অ মার লক্ষ্মী আইলা ঘরে॥ 
রত্মমান্দরে দম্পাতি করল, প্রবেশ । 
আনন্দ কোতৃক বড় অযোধ্যার দেশ] 
নানারত্ব যৌতুক লৈয়া আইসে পরাঁজন। 
রত্র অলঙ্কার দিল, বহুমূল্য ধন ॥ 
যতেক যৌতুক রাম পাইল অলঙ্বাব। 
যে।তুক ভারল রামের সত শত ভান্ডার ॥ 
যতেক যৌতুক পাইল সাতা ঠাকুরাণী। 
লক্ষমীর ভাণ্ডার কার বাপে লাখতে জান॥ 
শ্বীরালক্ষমণ অর ভরত শন্ুঘ। 

চার ভাই বন্দে গয় বাপের চরণ॥ 

চার পুত্র দৌখয় রাজার বড কুতূুহল। 
স:খে রাজ্য করে রাজা নয় হ জাব বংসব॥ 
অন্ধ মুনির শাপ রাজা চিন্তে দিনে দিন। । 
দেয়ানে বাঁসয়া রাজা চিন্তে অলক্ষণ॥ 
রাজ্ভোগে সুখ আমি করিলু এতকাল ॥ 
বিপরত অমঙ্গল দোখলাম জগ্তাল॥ 
বাকে ঝাকে গাঁধনী পড়ে প্রাত ঘরের চাল। 
রার দিন ‘নদ্রা না যাই শগলের রোল ॥ 
পৌর্ণমাসীর চন্দ্র গালতে রাহ বিদত। 
অমাবস্যায় গাঁলল চন্দ্র দেখ বিপরীত ॥ 
অন্ধ মুনির শাপ আমার না যয় খ ডন। 
অনমানে জ নিল; আম।র নিকট মরণ ॥ 
মুন শাপ দিলে আমি পাইল: পন্রবর। 
পূত্র হইল মোর এগারো বংসর॥ 
পুত্রশোকে মনি মোরে দিলা ররহ্মশাপ । 
রত্রাদন ভাবি অমি সেই অনুতাপ 
দশ বংসর গেল আমার এগারো প্রবেশ ॥ 
নিকট মরণ আমার আয়ু হইল শেষ! 
মাস দুই তিন আমার মারবার অছে। 
তাবং রম রাজা করি যে হয় মোর পাছে॥ 


banglabooks.in 


আদিকাণ্ড 


রামের শল: কেকয়! রাজা সকল জানে। 
সব্্বক্ষণ য:ক্ত করে পানমিত্র সনে॥ 
ভরত বিদ্যমানে যাঁদ দেও ছত্রদণ্ড। 

তবে কেকয়ী মোরে পাঁড়বে পাষণ্ড ৷ 
ভরত পাঠাইয়া দেহ পড়বার ছলে 
রাজগিরি পড়ুক গিয়া মাতামহের ঘরে॥ 
রাজা বলে শুন ভরত শন্রুঘম। 
মাতামহের বাড়ি গিয়া পড় দুইজন॥ 
বিবাহ করিয়া আইলা মাতামহ নাহি জানে। 
নমস্কার কর গিয়া মাতামহের চরণে॥ 


উত্তারলা গিয়া তারা রাজাগারর দেশে! 
মাতামহের বাঁড় উত্তরিল গিয়া সাত 'দিনে। 
শ্রীরামে রাজ্য দিতে রাজা চিন্তে মনে॥ 
কীত্তবাস পাণ্ডতের বাণী অমৃতের ভাণ্ড। 
এতদ্‌রে সমাপ্ত হইল আদিকাণ্ড 

“I 


৩(কৃ-রা) 


৩৩) 


banglabooks.in 


ঘযোধ্যাকাণ্ড 


রামং লক্ষ্মণপু্বজং রঘুবরং 
সীতাপাতিং সুন্দরং 
কাকুংস্থং করণাময়ং গুণানধিং 
বিপ্রাপ্রয়ং ধাম্মিকম্‌। 
রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং 
শ্যামলং শান্তমার্তং 
বন্দে লোকাভিরামং রঘুকুলতিলকং 


রাঘবং রাবণারিম॥ 


আদ্যকাণ্ডে রামের জন্ম সাঁতাদেবীর 'বয়া। 
অযোধ্যাকান্ডে গেলা রাম রাজ্য হারাইয়া ॥ 
রাজ্য হারাইলা রাম অযোধ্যাকাণ্ডে। 
অরণ্যকাণ্ডে সীতা হরিয়া নিল দশমুণ্ডে | 
কাণ্ডে কাণ্ডে রঘুনাথের হইল অপচয়। 
কাক্কন্ধাকাণ্ডে মৈত্র লাভ কটক সণয়॥ 
সুন্দরকাণ্ডে সেতুবন্ধ কটক হইল পার। 
লঙকাকান্ডে রাবণ মারিয়া সাঁতার উদ্ধার॥ 
দেশে আসিয়া রাজা হইলা উত্তরকাণ্ডে। 
এই ক্রমে সাতকাণ্ড কৃত্তিবাসের তুণ্ডে॥ 
সাত কাণ্ড রামায়ণ প্রথম আদ্যকান্ড। 
শুনিতে অপর্র্ব কথা অমৃতের ভাণ্ড॥ 
রঘুমুনির পুত্র বাল্মীক মহামুনি। 
আদ্য কাঁব বাল তাঁকে সব্বলোকে জানি॥ 
ষাঁট সহস্র বংসর থাকিতে অবতার। 
অনাগম করিলেক বিাদিত সংসার ॥ 

যাহার প্রসাদে হইল গীত রামায়ণ। 
যাহার প্রসাদে গীত শুনে সব্বজন॥ 


রাজকার্যয করে রাজা বাঁসয়া সিংহাসনে । 
চতুদ্দিগের রাজা আইল রাজসম্ভাষণে ॥ 
হস্তী ঘোড়া নানা রত্ন নানা অভরণ। 
বিবাহের যৌতুক দিল যত রাজাগণ॥ 
রাজা নমস্কার সভে যোড় কার হাথ। 
মহারাজা দশরথ তুম সভার নাথ ॥ 

যত রাজা আছে ভারতভূমির ভিতরে। 
রাজচক্রবত্তাঁ তুমি সভার উপরে॥ 


এক দান মাগি রাজা কহিতে ভয় বাঁস। 
শ্রীরাম রাজী হইলে নিভয় হৈয়া বাঁসি॥ 
পাঁচ বংসরের রাম যখন মাথা ঝৃঁট ধরে। 
তাড়কা রাক্ষস মরে শ্রীরামের শরে॥ 
যজ্ঞ করে নাশ। 
হেন রাক্ষস মারিয়া রাম কারিলা বিনাশ॥ 
মহাদেবের ধনুক ভাঙ্গেন জনকের ঘরে। 
তাহা দেখিয়। দেব দানব সভে কাঁপে ডরে॥ 
সংসারের রাজা আইল ধন্‌কে গুণ দিতে 
গুণ দিবার কাজ থাকুক না পারে লাঁড়তে ॥ 
ন্ীরাম গিয়া গুণ দিলা সেই ধনুূকে। 
কন্যা বিভা দিল জনক পরম কৌতুকে॥ 
ত্ৰিভুবন কাঁপে রাজা পরশুরামের ডরে। 
হেন জন জিনিলা সেই রঘ্‌বীরে॥ 
হেন রাম রাজা হইলে 
নিৰ্ভয় হৈয়া থাকি। 
রামের ডরে কাঁপে ত দেবতা বাসুকি॥ 
অন্তরে হাঁরষ রাজা শুনিয়া বচন। 
বাক্যের ছলে দশরথ বুঝে সভাব মন॥ 
শ্রীরাম রাজা করিতে সভার সন্তোষ । 
বুড়াকালে রাজা আম করিল্‌ কোন্‌ দোষ 
বুড়াকালে মারল; আমি দৈত্য সম্বর । 
দানব মারিয়া আম রাখল প্রশ্দর॥ 
সংসার নষ্ট হয় শাঁনর দরশনে। 
হেন শান আমার ঠাঁঞ পবাজয় মানে ॥ 
আর যত যত আছে আমার ডরে কাঁপে। 
রাজ্যখণ্ড সৃখে আছে আমার প্রতাপে॥ 
এত যাঁদ বাঁললেক দশরথ কোপে। 
দশরথ কোপ দেখ্যা সকল রাজা কাঁপে ৷ 
রাজা সভার ভয় দৌখয়া দশরথ হাসে। 
পরিহাস করিল আমি না পাইও তরাসে॥ 
রামেরে রাজ্য দিতে আমি চান্ত সর্বক্ষণ । 
আমার মনের কথা কহিলা সৰ্ব্ব রাজাগণ॥ 
নানা পৃজ্প সুগান্ধ বসন্ত চৈত্র মাস। 
কালি কাঁরব শ্লীরামের আঁধবাস॥ 
রামের অধিবাস করিতে যতেক দ্রব্য লাগে। 
সকল দ্রব্য আনিয়া যোগায় রাজা আগে॥ 
মঙ্গলদ্রব্য যত আছে শাস্বিধান। 
সকল আনিয়া দেহ বশিম্ঠের স্থান॥ 
রাজা বলে শুন বলি সুমন্ত সারথি । 
রথে কার রামচন্দ্র আন শনঘ্গাঁত॥ 


banglabooks.in 


অযোধ্যাব্মণ্ড 


রাজার আজ্ঞায় রথ লৈয়া গেলা রামের পাশ । 
ঝাট চল রাজা তোমায় দেখতে হাত্যাস ॥* 
রথে চড়িয়া রাম গিয়া বাপের চরণ বন্দে। 
রামেরে নেহালে রাজা পরম সানন্দে৷ 
আলগছ টোঙ্গের উপর রাজা 

বাঁসল কোতুকে। 
চন্দ্র উদয় হয় যেন সব্বলোকে দেখে ॥ 
বাপে পত্রে দুইজনে বাঁসলা সিংহাসনে । 
রাজনীতি শিখায় রাজা রামেরে একমনে ॥ 
জ্েহ্ঠা মহাদেবীর তুমি জ্যেষ্ঠ নন্দন। 
রাজা হৈয়া কর তুম প্রজার পালন ॥ 
সংসার তুষ্ট রাম তোমার রূপগ্ণে। 
রাজনশত কর্ম যত শিখ সাবধানে ॥ 
পরের ঘরে দেখবা যত পরমস_ন্দরী। 
রাজা হৈয়া লোভ না কারবা পরস্্ী॥ 
রাজা হৈয়া না হরিহ পরধন। 
পুত্র হেন প্রজালোকের কাঁরহ পালন ॥ 
দুঃখিত ব্রাহ্মণ দোখয়া করিহ দানকম্্ম।* 
সাবধানে শিখহ রাম রাজনীত ধর্ম্ম॥ 
মধুর বচনে রাজা রামেরে শিখায়। 
অন্তঃপুরে থাঁকয়া কৌশল্যা বার্তা পায়॥ 
হরিষে কৌশল্যাদেবী বিলায় নিজ ধন। 
দোহা গাভী বিলায় আর রজত কাণ্ুন॥ 
বাপের ঠাঁঞ বিদায় হই 


সভাকারে আশ্বাস রাম করিলা বিশেষ। 
আপন অন্তঃপুরে রাম কাঁরলা প্রবেশ 
কৃত্তবাস পণ্ডিতের অপূর্ব পাঁচাঁল। 
অযেধ্যাকাণ্ডে গাইল গাঁত প্রথম শিকলি॥ 


সুখে রানি বিয়া রাম প্রত্যষ বিহানে। 
হরিষে চলিলা রাম বাপ সম্ভাষণে॥ 
পতা স্মরিয়া রাম বাঁন্দলা চরণ। 
বাঁসবারে রাজা রামে দিলেন আসন ॥ 
রাজা বলে রাম তুমি কর অবধান। 

যত কর্ম করিল; আমি শুন মোর স্থান॥ 
অনেক যজ্ঞ করিয়া তুষিলাম দেবগণ। 
নানা দুব্য দান করিয়া তুষিল; ব্রাহ্মণ 
রাজনীতি কর্ম যত করিল অপার। 
তোমায় রাজ্য 'দিয়াছি আর আছে ধার॥ 


৩৫ 


আজ অকুশল দেখিল্‌ অনেক উৎপাত। 
আকাশে থাঁকয়া ঘন পড়ে উল্কাপাত॥ 
পূর্ণিমায় চন্দ্র গালতে রাহুর 'বাহত। 
অমাবস্যায় চন্দ্র আজ দেখ বপরাঁত॥ 
যে রাজ্যে এমন সকল বুড়া রাজা মরে। 
রাজার কুশল নাহ শাস্ত্রে হেন বলে॥ 
বুড়াকালে শরীর মোর হইল জন্জ'র। 
ঝাট রাজা হও রাম আমার গোচর॥ 
যাবং শরীরে আমার আছে ত গেয়ান। 
তাবৎ রাজা হও রাম মোর বিদ্যমান ॥ 
মরণ নিকট আমার নাহ দেখ তারা । 
তোমায় রাজা করিতে তেঞ 

করিয়াছি ত্বরা॥ 
তোমার কানষ্ঠ ভরত আমার তনয়। 
তারে রাজ্য দিতে আমার উচিত না হয়॥ 
জ্যেষ্ঠ থাকিতে কানিষ্ঠের নাহ আঁধকার। 
ঝাট রাজা হও তুমি শোধ তোমার ধার॥ 
অনেক পাত্র আছে ভরতের সনে। 
তোমারে পাষণ্ড পাছে করে কোন জনে॥ 
আঁধবাসযোগ্য আজি পননব্ব'স: নক্ষত্র । 
পঢুষ্যা নক্ষত্রে কালি ধারহ দণ্ডছন্র॥ 
উপবাস করিহ আজ সাতা বহর সনে। 
ঘৃতপ্রদীপ জৰলিয়া আজ 

থাঁকহ জাগরণে ॥ 
এতেক বলিয়া রামে দিলেক মেলানি। 
মায়ের অন্তঃপুরে গেলা কহিতে কাহিনী ॥ 
মঙ্গল ধূপ ধুনা ঘৃতপ্রদীপ জহলে। 
হারষে কৌশল্যাদেবী দেবতা পূজা করে॥ 
সেই ঘরে বুড়া রাজার সাতশত রাণী । 
রাম জয় মগ্গলধবনি মাত্র সভে শুনি ॥% 
হেনকালে বন্দেন রাম মায়ের চরণ। 
যোড় হাথে মায়ের আগে করে নবেদন॥ 
আমারে দিলেন পিতা আপন ছন্রদণ্ড। 
পুরী সমেত তুষ্ট মোরে সকল রাজ্যখন্ড ॥ 
আজ আঁধবাস মোর কাল হইব রাজা । 
রাজ্যখণ্ড তুম্ট মোরে লোকজন প্রজা ৷ 
রামের কথা শুনিয়া কৌশল্যা মহাদেবাী। 
শরুক্ষয় কারহ রাম হৈয়া চিরজীবী॥ 
মনের দুঃখে পিয়া মুঞ উমা মহেশ্বর। 
তে কারণে পাইল; আমি তোমা পঢত্রবর॥ 
পৃষ্যা নক্ষত্রে জন্ম তোমার হইল শুভক্ষণে। 
রাজার মা হইল আমি তোমা প্‌ত্রগুণে॥ 


banglabooks.in 


৩৬ 


সুমিত্রা সতাই তোমার বড় হিতৌষণী। 
তোমার মঙ্গল চিন্তিল সুমিন্না সাঁতনী॥ 
যোড় হাথ করিয়া লক্ষণ 

আছেন রামের পাশে । 
হাসিয়া শ্রীরাম বলেন লক্ষণ সম্ভাষে॥ 
তুমি লক্ষ্মণ ভাই আমার ভিন্ন নাহ লাগে। 
তুমি বাপের রাজ্য ভুঞ্জিবা একযোগে | 
আপন আওসে রাম করিল প্রবেশ। 
এথা দশরথ রাজা সভায় করিল আদেশ ॥ 
বশিম্ত সুমন্ত রাজা আনিলা দুইজনে । 
রামের আঁধবাস সভে করহ শুভক্ষণে 
পুরোহিতের সনে লড়ে যত রাজাগণ। 
অধিবাস করিতে লড়ে যত পুরী জন॥ 
নারায়ণ তৈলের 'দিউটাঁ সার সাঁর। 
আনন্দিত সৰ্ব্ব রাজ্য অযোধ্যা নগরী ॥ 
নানা শব্দে বাদ্য বাজে রাজবাজন। 
আঁধবাস দৌখতে আইল যত দেবগণ॥ 
ব্ৰহ্মা আদি দেবগণ আইলা অন্তরাীক্ষে। 


আস্যাছে ত্বারিতে ॥ 
পিতা বিদ্যমানে তুমি ধর দণ্ডছাতি। 
নহ্‌ষ রাজা করিল যেমন পত্র যযাতি॥ 
বাঁশন্ঠ আদ মান কৈলা বেদধবনি। 
আঁখল ভুবনে শব্দ রাম জয় শ্বান॥ 
রামের আঁধবাস বশিষ্ঠ কাঁরলা গুভক্ষণে। 
রাম সীতা উপবাসণ রাঁহলা জাগরণে ॥ 
সকল দেবতা করে পূজ্প বরিষণ। 
অধিবাস দেখিয়া স্বর্গে গেলা দেবগণ। 
বাঁশন্ঠ আসিয়া কাঁহলেন 

রাজার 'বিদ্যমানে। 
রামের অধিবাস করিলাম শুভক্ষণে ৷ 
শুনিয়া হরিষ হইল দশরথ রাজা । 
পাদ্য অর্ঘ্য দান দিয়া কৈল তাঁর পূ্‌জা॥ 
স্্ীপূরষে যত আছে অযোধ্যা নগরণ। 
কৌঁতুকে জাগরণ করিল সকল পুরী 
রান্রি প্রভাত হইলে রাজা দিবেক সমাট। 
সুবর্ণীনাম্মত কৈল সিংহাসন পাট ॥ 


রামায়ণ 


*অযোধ্যার প্রজাগণ হৈলা হরাষত। 

হাট বাট নগর চাতরে নৃত্যগণত ॥* 

প্রতি নগর দ্বারে প্াতিয়া গেল কলা। 
সুবর্ণীনাম্্মত দ্বারে জবালিল পাঁজলা ॥ 
সুবর্ণীনম্র্মিত ঘটে দিয়া আম্রসার। 
গুবাক নারিকেল কাঁদি কদলী অপার॥ 
ডাঙ্গা ডহর স্থান কাটিয়া করিল সোঁসর। 
পানি ছড়াইয়া ধলা মারেন বাছেন ঝিকর॥ 
কুবের বরুণ আইলা অন্ট লোকপাল। 
স্বর্গলোক মর্ত্যলোক আইলা পাতাল ॥ 
শুরুবর্ণে ঘোড়া আইল শুরুবর্ণে হাথী। 
রাজা সভ আইল সভে সাজন সারাঁথ॥ 
রঘুনাথের আঁভষেকে হরিষ সর্ববলোকে। 
হাঁরষে দশরথ রাজা পরম কৌতুকে ॥ 
রাজার ঠাঁঞ বলেন সভে হইল শভক্ষণ। 
রামের অভিষেক হইল বিলম্ব কি কারণ॥ 
শুনিয়া দশরথ রাজা পরম হরাষিত। 
ব্ৰাহ্মণ সভ আনিল কুলের পুরোহিত॥ 
শুভক্ষণে রামেরে দেও ছত্রদণ্ড। 

যাবৎ নাহি পাড়ে ঘোর আর পাষণ্ড 1% 
পাষণ্ড পাছে পাড়ে রাজা মনেতে "চাঁন্তিত। 
সেই ভয় রাজার পড়ে আচাম্বিত ॥ 
বিধাতার নিব্বন্ধ আছে না যায় খণ্ডন। 
আচম্বিতে কুজী চেড় আইল তখন॥ 
*পূর্বজন্মে দুন্দুভি নামে ছিল অপ্সরা । 
সংসারে জন্মিল তার নাম মন্থরা॥ 

কুজী চোঁড় দোখ যেন কুজ ডাবরি।* 
কুজ লৈয়া জান্মল কুব্দাদ্ধ চুপাঁড়ি॥ 
কেকয়ী রাণীর চোঁড় ভরতের ধাইমাতা। 
রামসীতার দুঃখে তারে সৃজিয়াছে বিধাতা ॥ 
বিভাকালে দশরথ রাজা দানে পাইল চোঁড়। 
রাম রাজা হয় দেখিয়া করে ধড়ফড় ॥ 
আকাঁত প্রকৃতি কুজী কুঁচ্ছিত দোঁখ তারে। 
সকল কার্য নষ্ট করে থাকে যার ঘরে॥ 
রামসতার দুঃখের তরে করে তপ দান। 
দশরথের মরণপথ কেকয়শীর অপমান ॥ 
শীঘ্রগাঁত কুজা চোঁড় আইল বাঁহরে। 
লোক আনাঁন্দত দেখে অযোধ্যা নগরে ॥ 
চোঁড় একে একে চাহি ট্াঙ্গর উপরে। 
কুজন চোঁড় জিজ্ঞসয়ে আর চোঁড়র তরে! 
কিসের তরে হরধষিত অযোধ্যা নগরা। 
কিসের তরে হরষিত সীতা ত সুন্দরী 


banglabooks.in 


অযোধ্যাকাণ্ড 


"কসের তরে রামের মা করে এত দান। 
সভে মেলি তোমরা কি কর অনুমান ॥* 
আর চেঁড় বলে কিছ, না জান মন্থরা । 
রাম রাজা করিতে রাজার হৈয়াছে ত্বরা ৷ 
বুড়ার মরণ নিকট শ্দনিয়াছি সার। 
শ্রীরামের তরে বুড়া দিবে রাজ্যভার॥ 
এতেক শুনিয়া চোড় আর চোঁড়র মুখে। 
বজ্রাঘাত পড়িল যেন কুজী চেঁড়র বুকে॥ 
আপন ঘরে কেকয়ন ওথা আছেন শয়নে। 
টুঙ্গি হইতে উলিয়া চোঁড় যায় সেইখানে ॥ 
শনঘ্রগতি কেকয়ীর ঘরে তখন প্রবেশে। 
কেকয়ীরে বার্তা কহে কুজী উদ্ধ*্বাসে ॥ 
অব্ধিনী কেকয়ী শুইয়াছ কোন্‌ লাজে। 
তোর পুত্রের কারণ হেন মন নাহি মজে॥ 
অপমানে ডুবিলি তাঁঞ শোকের সাগরে। 
ভরতকে এাঁড়য়া বুড়া রাম রাজা করে॥ 
ভরত রাখ আপনা রাখ রাখ নিজ গণ। 
ভরত রাজা কর ঝাট রাম পাঠাও বন॥ 
বুড়ার ঠাঁঞ তুমি প্রধান মহারাণী। 
ভরত রাজা হইলে তুম অধিক ঠাকুরাণী ৷৷ 
কেকয়ী বলে রাম আমার পত্র তনয়। 
কোন্‌ দোষে রামের করিব অপচয় ॥ 
আপনার মা হইতে রাম 

আম।র গৌরব রাখে। 
রামের মন্দ কারতে আমার চিত্ত নাহ দেখে॥ 
গুণের সাগর রাম বিচারে পণ্ডিত। 
বাপের রাজ্য জ্যেন্ঠপুত্রে পাইতে উচিত॥৷ 
ভরতের রাজ্য রাম দিবেন আপানি। 
আমার গৌরব রাখিবেন কোশল্যা সতিনী ॥ 
রাম রাজা হইলে আমার অধিক সম্মান। 
শুভ বার্তা কাহ কুজী কি দিব তোরে দান। 
রঘুনাথের যত গুণ কেকয়ী সভ জানে। 
কুজীর তরে দান দিতে চিন্তে মনে মনে॥ 
গায় হইতে অলঙ্কার খসায় ত্বারত। 


৩৭ 


তোর দুঃখে কেকয়ী আমি 

পাড় তো অন্তরে। 
[হিতের তরে বাল আম ভাস কেন মোরে ॥ 
সতিনীর পনত্র রাজা হইবে তুমি আনান্দত। 
তোরে হইতে কৌশল্যা রাণী 

বুদ্ধিতে পশ্ডিত॥ 
আপন পত্র রাজা করে আপন সোহাগে। 
দাস! হৈয়া থাকিবে তুমি কৌশল্যার আগে॥ 
আছ;ক কৌশল্যার কাজ সাঁতার সম্পদে । 
দাড়াইতে না পারবা সীতার পাঁরছদে ॥* 
পরবাসে থাকিল ভরত মাতুলের ঘরে। 
রাজার কিছ; দোষ নাহি 

দেখিতে না পায় তারে॥ 

রাম লক্ষ্মণ দুই ভাই একই শরার। 
দুই ভাই রাজ্য কারবে ভরত বাহির॥ 
তবে তো ভরত তোর হইল বাত । 
1হতের তরে বাল তবে বাসস বিপরীত ॥ 
রাজ্য না পাইলে ভরত না আসিবে দেশে। 
মায় পুনে দেখা নাঁহবে থাকল পরবাসে ॥ 
মন্ৰণা করিয়া রাম পাঠাইয়া দেহ বন। 
ভরত রাজা কারব মুঞ দৌখস এখন॥ 
কুজীর কথা শানয়া কেকয়ী পাইল আশ। 
কুজীর কথা শন্যা তার হইল বুদ্ধ নাশ॥ 
দেব দানব ত্ৰিভুবনে হইলা সভে সখী । 
চোঁড় হৈয়া প্ৰমাদ পাড়ে কোথাও না দেখি॥ 
কেকয় বলে আম জানি 

তুমি তো হিতাশী। 
রাম আমার মন্দ করিবেক মনে হেন বাস॥ 
বাপ মায়ের প্রাণ রাম গুণের প্রকাশ। 
হেন রাম কেমনে পাঠাব বনবাস॥ 
ভরত রাজা হইবে না দোঁখ উপায়। 
যান্ত বল কোন্‌ বুদ্ধে ভরত রাজ্য পায়॥ 
কুজা বলে যুক্ত চাহ যুক্তি দিতে পারি। 
হেন যুক্ত দিব আমি ভরত রাজা করি॥ 
পূর্বের কথা যত সকল আছে মনে। 
সে সকল কথা কেকয় শুন সাবধানে ॥ 
পূ্ব্বে অনেক যুদ্ধ কাঁরল সম্বর। 
দৈত্য মারিয়া আইল রাজা ঘায়েতে জঙ্জর॥ 
তাহাতে রাজার তুমি করিলা সেবা পূজা । 
তুষ্ট হৈয়া বর দিতে চাহিলেক রাজা ॥ 
আরবার রাজার গ্যহ্যদ্বারে হইল বচ্ফোট। 
তাহাতে কেকয়ীী তুমি রাজায় কৈলা তুষ্ট ॥ 


banglabooks.in 


৩৮ 


রন্ত পজ তোমার লাগল সভ মুখে। 
তোমার যত দুঃখ রাজা তাহা দেখে॥ 
তোর সেবা হইতে রাজার হইল প্রাতকার। 
তবে তোরে বর দিতে চাহিল আর বার! 
তাহে তুমি বলিলা রাজার গোচর। 
কুজী যখন বর চাহে তখন 'দবা বর॥ 
এই কথা কাঁহবে রাজার 'বদ্যমানে। 
তুমি পাসরিলা কেকয় আমার আছে মনে॥ 
কালি রাম রাজা হবেন বেলা অবশেষ । 
আগে রাজা আসিবেন তোমার সম্পাশ॥ 
পষ্টবন্ত এড়িয়া পর মলিন বসন। 
গায়ের অভরণ খসাও বহমূল্য ধন॥ 
ভূমিতে লোটাইয়া থাক তোঁজয়া অন্নপাঁনি। 
তোর দুঃখ দেখিয়া রাজা 

'জিজ্ঞাসিবে কাহনী॥ 
গার ধূলা ঝাঁড়য়া রাজা জিজ্ঞাঁসবে কারণ। 
উত্তর না দবা তুমি কারবা ক্রন্দন ॥ 
উত্তর না পাইয়া রাজা হইবেক কাতর। 
নানা রত্ব ধন তোমায় যাঁচবে বিস্তর ॥ 
তবে পূ্্বকথা তুমি কাঁহবা রাজার কাছে। 
আগে সত্য করাইয়া দান মাগিবা পাছে॥ 
পূব্বকথা রাজার স্মরণ পাঁড়বে মনে। 
তবে দুই বর মাগিস রাজার বিদ্যমানে ॥ 
এক বরে আপন পাত্র করিও ছত্রধর ৷ 
আর বরে রাম বনে যায় চোদ্দ বংসর 
রাম যাঁদ চৌদ্দ বংসর থাকিল গিয়া বনে। 
তবে পাঁথবী ভরিতে পারবে ভরত ধনে॥ 
তুম যদ প্রাণ চাহ রাজা প্রাণ দেয় তোরে। 
রাম হেন প্রিয় পূত্র উপেক্ষণ করে! 
মন্থরার বচন কেকয়ীর নিল মনে 
অধৰ্ম্ম অপচয় সে কিছু নাহ গণে॥ 
দারুণ রক্ষশাপ আছে কেকয়ীর তরে। 
বরহ্মশাপের দোষে কেকয়! প্রমাদ করে॥ 
বাপের বাড়িতে কেকয় যখন 

ছলা শিশুকালে। 

ব্রাহ্মণ দেখিয়া ঠৌল করিত রাজবলে॥ 
কাঁপয়া ব্রাহ্মণ তবে বলিল ককশি। 
সব্বলোকে বলে যেন তোর অপযশ॥ 
ব্ৰহ্মশাপ কেকয়ীর না যায় খণ্ডন। 
কুজীর তরে উঠিয়া কেকয়ী দিল আলিঙ্গন 
কুজর রূপগুণ যত কেকয্নী বাখানে। 
তোর রূপে স্ত্রী নাহ দোখ মোর জ্ঞানে 


রামায়ণ 


নীল বসন.তোর উজ্জ্বল আঁখির তারা। 
পরমসুন্দরাী তোরে দেখি লো মন্থরা॥ 
গোঁরবর্ণ' দেখি তোরে যেন চন্দ্রকলা। 
গলায় তুলিয়া দিল সুগন্ধি পৃ্পমালা॥ 
রত্বের হার তুলিয়া দিল কুজের উপরে। 
ভরত রাজা হইলে ধন দিব তো বিস্তরে॥ 
কুজীর কুজ দোখয়া কেকয়ী বাখানে। 
বিধাতা সৃজিল কুজ হইল শুভক্ষণে॥ 
তুমি যেমন মোর সেবা করিল বিস্তর । 
তোমার সেবা করিতে দাস দিব নিরন্তর ॥ 
যাঁদ রাজা রামেরে পাঠাইয়া দিল বন। 
তবে সে করিব আমি স্নান ভোজন ॥ 
প্রতিজ্ঞা কুজী আমি কার তোর স্থানে । 
বনবাসে রাম পাঠাই দেখ বিদ্যমানে॥ 
কেকয়নীর কথা শ্যানয়া কুজনর হইল হাস। 
অযোধ্যাকাণ্ড রচিল পাঁণ্ডত কীত্তবাস॥ 


যাবৎ শ্রীরাম না ধরে ছত্রদণ্ড। 

তাবৎ রাজার ঠাঁঞ পাড়হ পাষণ্ড ॥ 
এখনি আসিবে রাজা তোমা সম্ভাষণে। 
পত্র রাজা করিবে যদ চিন্ত তাহা মনে॥ 
শুনিয়া কেকয়ী হইল হাঁরষে আকুলি। 
অভরণ এড়িয়া ভূমে লোটায় সন্দরী॥ 
এথায় দশরথ রাজা হরাঁষত মনে। 
কৌতুকে চলিল রাজা কেকয়ী সম্ভাষণে॥ 
কেকয়ী সম্ভাষয়া আগে আইস সত্বর। 
তবে আঁসয়া রামেরে করিব দণ্ডধর ॥ 
কেকয়ীরে যাঁদ না করি সম্ভাষণ। 

তবে কেকয় মোরে বলবে কর্কশ বচন! 
আমারে ভাঁছ'য়া কেকয়ী দিবেক অনুযোগ । 
ধনজন ব্যর্থ তবে সকল রাজ্যভোগ ॥ 
যেন মতে দশরথের হইবেক মরণ। 

ঘরে ঘরে বেড়ায় রাজা কেকয়ী অন্বেষণ 
যে ঘরে কেকয়ী রাণী কর্যাছে শয়ন। 
সেই ঘরে গেল রাজা ত্বরিত গমন ॥ 
পৃব্বজ্ঞানে গেল রাজা না জানে প্রমাদ। 
ভূমে লোটাইয়া' রাণী করিছে বিষাদ ॥ 
কারণ হৃদয়ে রাজা এত নাহ বুঝে। 
অজাগর সর্প যেন কেকয়ী দেবী গজ্জে॥ 
কেকয়ী যুবতী স্তী দশরথ বুড়া। 
বৃদ্ধের যুবতী স্বাঁ প্রাণ হইতে বাঢ়া॥ 


banglabooks.in 


অযোধ্যাকাণ্ড 


'কেকয়ী বাহ রাজার আর নাহ গাঁত। 
সতিনী জিনিয়া যোগ্যা ভারথে যুবতী 
প্রাণ হইতে রাজা কেকয়ীরে দেখে। 
আঁধিক প্রাণ উড়ে রাজার 

কেকয়! কাঁদে দুখে॥ 

কাঁপে তো অন্তরে। 
বনের হরিণ কাঁপে যেন বাঁঘনশর ডরে॥ 
আমি হেন স্বামী থাকতে তোমার অবস্থা । 
তোর দুঃখ দেখিয়া কেকয়ী 

বড় লাগে ব্যথা ॥ 
ব্রভুবন উপরে আমি রাজচক্রবত্তী। 
আমার সমান রাজা নাহিক বসুমতী! 
আমার নাম শ্ীনলে দেব দানব কাঁপে। 
ত্ৰিভুবন দ্বারে মোর আস্যাছে প্রতাপে॥ 
সপ্তদ্বীপ পৃথিবী আমার আধকার। 
ধনজন প্রাণ কেকয়ী সকল তোমার ॥ 
কোন্‌ দ্রব্যে তুমি কর্যাছ আভমান। 
আগে সত্য করি তবে পাছে মাঁগহ দান ॥ 
রোগপাঁড়া হৈয়াছে কিবা শরীর ভিতরে। 
বৈদ্য আনিয়া দৃঢ় কার বলহ আমারে॥ 

কেকয়ীরে তোলে । 
গা নাহ তোলে রাণী ভূমিতলে পড়ে 
ভূমিতে পড়য়ে রাণী করয়ে রুন্দন। 
রা নাহি কাড়ে কেকয়ী না বলে বচন॥ 
উত্তর না পাইয়া রাজা হইলা "চান্তিত। 
বারে বারে বলে রাজা হইয়া ব্যথত 
স্বরূপে বলহ কেকয়ী না বলহ মিছা । 
ধন জন রাজ্যখণ্ডে কোন্‌ দ্রব্যে ইচ্ছা ৷ 
সরল হৃদয়ে রাজা বলয়ে বচন। 
ক দ্রব্য চাহ মোরে বলহ এখন॥ 
আছুক আনের কাজ 'দতে পার প্রাণ। 
যাহা চাহ কেকয়ী তুমি তাহা দিব দান॥ 
এত ঘযাঁদ কেকয়ণ রাজার পাইল আশ। 
পর্বকথা রাজার ঠাঁঞ কারল প্রকাশ ॥ 
রোগপাড়া নহে মোর পাইয়াছি অপমান। 
আগে সত্য কর পাছে মাগিব দান॥ 
কেকয়ী প্রমাদ পাড়বে রাজা নাহ জানে। 
সত্য*সত্য বলে রাজা স্বীর বচনে॥ 
মায়াপাশ দাঁড়তে যেন মনমৃগ ঠেকে। 
প্রমাদ পাড়বে রাজা পাছু নাহ দেখে॥ 


৩৯ 


রাজা বলে কেকয়ী তুমি 

না ব্ঝ আপন বল। 
এই সত্য করি যাঁদ তোরে কার ছল॥ 
যে দ্রব্য চাহ তুম তাহা দিব দান। 
আছনক আনের কাজ 'দতে পার প্রাণ॥ 
কেকয়া বলে সত্য রাজা কারলা আপানি। 
অষ্ট লোকপাল সাক্ষী হইও 'দনমাণ॥ 
চন্দ্রসূযয সাক্ষী হইও গ্রহ তাঁথ বার। 
স্বর্গমর্তা পাতাল সাক্ষী হৈও সংসার! 
মাস পক্ষ সাক্ষী হৈও দিবস রজন"। 
ত্ৰৈলোক্য উপরে সাক্ষী হৈও চক্রপাণি॥ 
বসন্ত শরৎ খতু সভে হৈও সাক্ষী । 
বনের ভিতরে সাক্ষী হৈও মৃগ পাখি] 
স্তদ্বীপ সাক্ষী হৈও সপ্তসাগর। 
কুবের বর্ণ সাক্ষী হৈও গন্ধর্্ব কিন্নর॥ 
ত্ৰিভুবন ভিতরে আছে যত প্রাণীগণ। 
সাক্ষী হৈও রাজা বলিলা সত্য বচন॥ 
নাগলোক সুরলোক শুন বাপ ভাই। 
সভে সাক্ষী হৈও বর মাগ রাজার ঠাই 
মনে স্মরণ কর রাজা আছে আমার ধার। 
আমার ধার শুধিয়া রাজা সত্য হও পার 
দৈত্য মারিয়া আইলা তুমি ঘায়েতে জঙ্জর। 
তাহা সেবা করিল মঁঞ দিতে চাঁহলা বর ॥ 
আরবার কারলাম পূজা । 
তুষ্ট হৈয়া বর দিতে চাহিলা তুমি রাজা ৷ 
তাহে আমি বাললাম তোমার গোচর। 
কুজী যখন বর চাহে তখন দিবা বর॥ 
দুই বারের দুই বর থাকুক তোমার ঠাঁঞ। 
কুজশ যখন বর চাহে তখন যেন পাই॥ 
এক বরে ভরতেরে দেহ রাজ্যধন। 
আর বরে চোদ্দ বংসর রামে পাঠাও বন! 
চৌদ্দ বংসর রাম তোমার থাকুন গিয়া বন। 
চৌদ্দ বংসর ভরত রাজ্য করুন পালন॥ 
চোদ্দ বংসর ধ্যান আমার সত্য বচন। 
চোদ্দ বংসর গেলে হবে সত্যের পালন! 
এত যাঁদ কেকয়ী রাজারে কহে কথা। 
বুকে শেল ফুটিল রাজার 

লাগল বড় ব্যথা॥ 
আছাড় খায়্যা পাঁড়ল রাজা হইয়া মৃচ্ছতি। 
চৈতন্য হারল রাজার নাহিক সম্বিত ॥* 
বাক্যের ঘা রাজার বুকে শেল হেন ফুটে। 
চৈতন্য পাইয়া রাজা ধীরে ধীরে উঠে॥ 


banglabooks.in 


80 


কেকয়ী বচনে রাজা কাঁপল অন্তরে। 

ত্রাস পায়্যা দশরথ বলে ধশরে ধারে! 

আমার প্রাণ লইতে কেকয়ী 
তোমার হইল চেম্টা। 


দিবেক মোরে খোঁটা॥ 
শ্রীরাম পুত্র বাহ মোর আর নাহি গাঁত। 
আমা বধ কাঁরতে তোরে কে দিলে যুকাঁত ॥ 
রাজ্য ছাঁড়য়া রাম যখন যাইবেন বন। 
সেই দিন সেই ক্ষণে আমার মরণ॥ 
স্বামী যাঁদ থাকে তবে স্বর সম্পদ । 
তিন কুল মজাইলা স্বামী করিয়া বধ 
স্বামী বধ কাঁরয়া পুত্রকে দবা রাজ্য। 
চণ্ডাল হৃদয় তোর করিল কোন্‌ কার্যয॥ 
বিষদন্তে দংশে যেন কাল সাপিনী। 
তোমায় বিভা কর্যা আমি মজিল্‌ আপাঁন॥ 
কোন রাজা দোঁখয়াছ স্ত্রীর কুর্পর। 
তোর বশ হৈয়া মোর পাঁড়ল আথান্তর॥ 
স্নী নাহস কেকয়ী তুঞ কাল সাঁপনী। 
বিষদন্তে দংশয়া মোর লইলি পরাণ ॥ 


স্লীপুরুষ 


দশ হাজার বংসর লোক জয়ে এই যুগে। পাঁথবী 


নয় হাজার বংসর রাজ্য 
ভুঁঞ্জল, নানা ভোগে॥ 
আর এক হাজার বংসর ছিল আমার জীবন। 
স্ৰী হৈয়া স্বামী বধ কারস কি কারণ॥ 
জ্যেষ্ঠ থাকতে কাঁনষ্ঠের মরণ নাই। 
এত পরমাই থাকিতে মাজলাম তোর ঠাই॥ 
এই যুগে দশ হাজার বংসর জয়ে লোকে। 
নয় হাজার বৎসরে মরণ হইল বড় শোকে ॥ 
এত আয় থাকতে মোর লইলি পরাণ । 
পায় পাঁড় কেকয় মোরে প্রাণ দেহ দান॥ 
লোটায় ভাঁমতলে। 
সৰ্ব্বাঙ্গ তিতিল রাজার দুই চক্ষুর জলে 
আজি আমি যখন বাঁসব গিয়া দেয়ানে। 
সকল পৃথিবী রাজা অস্যাছে মোর স্থানে ॥ 
রামের অধিবাস হৈয়াছে জানে সকল রাজা । 
কি বলিয়া ভাণ্ডাইব লোকজন প্রজা ৷ 
এইবার কেকয়! মোর প্রাণ কর রক্ষা । 
আমার সোহাগের তুমি বুঁঝলা পরীক্ষা ॥ 
গ্লীর কুর্পর পুরুষের হয় সব্বনাশ। 
অযোধ্যাকাণ্ড রচিল পাঁণ্ডত কৃত্তিবাস॥ 


রামানণ 


কেকয়ী বলে রাজা সত্য করিলা আপানি। 
সত্য করিয়া বর দিতে কাতর হও কেনি॥ 
সত্য ধর্ম রাজা কার অনেক শ্রমে । 
সত্য নষ্ট করিলে রাজা কি করিবে রামে॥ 
সত্য লঙ্ঘনে রাজা পরলোক নাশ। 
সত্য যে পালন করে তার স্বর্গে বাস॥ 
বড় বড় রাজা হইল চন্দ্রসূযযবংশে । 
তা সভাকার যশ সর্বলোকে ঘোষে॥ 
যযাঁত নামে রাজা পালিল পৃথিবা। 
দেবযানী নামে তার প্রধান মহাদেবাঁ॥ 
দেবযানীর প্র হইল নাম 'বিশ্বদণ্ড। 
স্তর বোলে রাজা তারে দিল ছত্রদণ্ড॥ 
সার নামে ছিলা পাঁথবীর কর্তা । 
অসমসাহস রাজার দানে বড় দাতা ॥ 
এক ব্রাহ্মণ আইল দুই চক্ষু কান। 
আপন দুই চক্ষু রাজা তারে দিল দান॥ 
আপান অন্ধ হইল রাজা চক্ষে নাহ দেখে। 
সত্য পালিয়া রাজা গেলা স্বর্গলোকে॥ 
ইক্ষবাকু নামেতে রাজা ছিল সর্যযবংশে। 
ইক্ষবাকুবংশ বাঁলয়া সৰ্ব্বলোকে ঘোষে॥ 
ডুবাইতে পাঁর সাগরের জলে। 
সগর নামেতে পূর্ব সত্য পালিবার তরে॥ 
*সত্য করিয়া মোরে দিলে দুই বর। 
বর দিয়া এখন কেন হইলে কাতর ॥* 
স্ৰীর মায়ায় পুরুষ নাহি পায় সন্ধি। 
কেকয়শ বলে রাজা তুম 

সত্যে হইলা বন্দী॥ 
ভূমে গড়াগাঁড়ি যায় রাজা আঁভমানে। 
এতেক প্রমাদ কথা কেহো নাহ জানে॥ 
ল্লীরামের অভিষেকে আস্যাছে সর্বজন। 
সব্বলোক বলে বশিম্ত বিলম্ব কি কারণ॥ 
কালি শ্রীরামচন্দ্রের হৈয়াছে অধিবাস । 
আজি কেন বিলম্ব রাজার 

ভিতর আওয়াস॥ 
বুড়া রাজার প্রতাপে ন্রিভুবন বশ। 
ভিতরে যাইতে কেহো না করে সাহস॥ 
পান্রীমন্ন বলে শুন সুমন্ত সারাঁথ। 
তোমা বই অন্তঃপুরে কারো নাহি গাঁত॥ 
ভিতরে। 


এতক্ষণ বিলম্ব রাজার হইল কি কারণ! 


banglabooks.in 


অযোধ্যাক্ণ্ড 


এত শুনিয়া সুমন্ত গেলেন ততক্ষণ। 
সকল কথা কাঁহল গিয়া রাজার বিদ্যমান৷ 
ন্রিভুবনের যত লোক আসিয়াছে দ্বারে। 
বিলম্ব না কর রাজা আইসহ বাঁহরে॥ 
রাজা বলে সুমন্ত কিছ, না বল বচন। 
আমায় বধ করিতে কেকয়ীঁর গেল মন॥ 
বুকে শেল মারিয়াছে বল্যাছে দুষ্ট বাণী। 
স্ত্রীর সত্যে বন্দী আমি হৈয়াছি আপাঁন॥ 
ঝাট রাম আন গিয়া আমার গোচর। 
তুম আমি রাম যুক্তি করিব ভিতর॥ 
কেকয়ী বলে যাও সুমন্ত রাজার আদেশে । 
ঝাট রাম আন গিয়া বিলম্ব আর কিসে ॥ 
রথ লৈয়া সুমন্ত চলিল সত্বরে। 
বাহিরে রথ রাখিয়া গেলা রামের গোচরে ॥ 
বাপের মুখ্য পাত্র সুমন্ত রাম তাহা জানে। 
পুরস্কার কার রাম বসাইলা আসনে ॥ 
রাম বলেন বাপের আজ্ঞা আম শিরে ধার। 
বিলম্ব না কার আমি এই ক্ষণে চাঁল॥ 
যান্রাকালে বলেন রাম শুন দেবী সীতা । 
আম রাজ্য পাইব সতাইর হইল চিন্তা ॥* 
রাজার সঙ্গে সতাই কি করে অনুমান। 
জানিয়া আস আমায় কি করে সান্নধান॥ 
সীতা সম্বোধিয়া রাম বাপের কাছে লড়ে। 
আগ বাঁঢুয়া এড়ে॥ 
আওয়াসের বাঁহর হইলা রঘুনাথ। 
চারভিতে ধায় লোক কাঁরয়া যোড় হাথ ॥ 
উধৰ্ব শ্বাসে ধ্যায়্যা আইসে নারী গর্ভবতী । 
লঙ্জা ভয় ছাঁড়ুয়া ধায় ঘরের যুবতাঁ॥ 
কি কাঁরবে স্বামীপনন্তরে দি কারিবে ধনে। 
সকল দুঃখ পাসরিব শ্রীরাম দরশনে ॥ 
কৌতুক দেখিতে যায় চন্দ্রবদন। 
তাহা সভাকার দুখ হইল বিমোচন 
রামের রূপেতে সভার মজিয়া গেল চিতা ।* 
চক্ষকোণে না চাহেন রাম পরস্তীর ভিতা॥ 
এক 'বহন্দের ভিতরে রহিলা লক্ষণ । 
ভিতর আওয়াসে রাম করিলা গমন ॥ 
ভূমিতলে দশরথ লোটায় আভমানে। 
আছেন সেইখানে 
রাম বলেন সতাই মোরে কহ গো কারণ। 
ভূমিতে শয়ন কেন রাজার বিরস বদন॥ 


৪১ 


কোপ করিয়া থাকে বাপ 
আমা দেখিয়া হাসে। 
আজ আমায় সম্ভাষ না করেন কোন দোষে! 
কোন্‌ দোষ করিয়াছি বাপের চরণে। 
আজ উত্তর না পাই বাপের কি কারণে॥ 
তুমি কি বাপারে বাললা দুন্ট বাণী। 
মোর দিব্য লাগে সতাই কহ তো কাহনী॥ 
{ক করিবে রাজ্যভোগ বাপের অভাবে। 
আগে কহ গো সতাই সকল ছাড় তবে॥ 
আছুক বাপের কাজ তোমার বচনে। 
রাজ্য ছাঁড় প্রাণ ছাড় বক মোর জীবনে॥ 
সরল হৃদয় রামের কেকয়ণী পাপ হিয়া । 
নিষ্ঠুর হৈয়া কহে তিলেক নাহি দয়া॥ 
দৈত্যের যুদ্ধে তোমার বাপ ঘায় জঙ্জরি। 
তাহাতে সেবা করিলাম দিতে চাঁহিলা বর॥ 
আরবার বিজ্ফোটে কাঁরলাম অনেক পুজা । 
সেই দুই বর এখন দিয়াছেন রাজা ॥ 
এক বরে ভরতেরে দিবেন রাজ্যধন। 
আর বরে চৌদ্দ বৎসর তুমি থাঁকবা বন॥ 
দুই বারের দুই বর আছে আমার ধার। 
ধার শোধিয়া তোমার বাপে 
সত্যে কর পার॥ 
মাথায় জটা ধরিবে তুমি পারবে বাকল। 
চোদ্দ বৎসর বনে থাকিবা খাইবা বনফল ৷ 
কেকয়ীর কথা শুনিয়া রামের হইল হাস। 
তোমার আজ্ঞায় সতাই চাঁলল; বনবাস॥ 
কোন্‌ কার্য বাপেরে মোর কাঁরল মুচ্ছিতি। 
তোমার আজ্ঞা লাঁজ্ঘতে মোর 
না হয় উঁচত॥ 
আছক বাপের কাজ তুমি আজ্ঞা কর। 
তোমার আজ্ঞা সতাই মোর বাপ হইতে বড় ॥ 
তোমার প্রণীত হয় বাপের সত্যপালন। 
চৌদ্দ বংসর ফল খাইব থাকিব বন॥ 
কোন গুণ নাহ সতাই ভারতে শরীরে। ॥* 
ধনজন রাজ্য মোর দেহ ভরতেরে॥ 
কেকয়ী বলে আগে তুমি চল বনবাসে। 
তুমি বনে গেলে রাম ভরত আসবে দেশে॥ 
হেট মাথা করিয়া সকল শুনেন রাজা । 
আমার ঠাঁঞ্ কহিয়াছেন 
তোমায় বাসেন লঙ্জা॥ 
রাজার বোলে বাল আম কোপ না কর মনে। 
জটা বাকল ধাঁরয়া তুমি ঝাট চল বনে॥ 


banglabooks.in 


৪২ 


কেকয়ীর তরে রঘুনাথ দিলেন আশ্বাস । 
বিলম্ব নাহ সতাই আমি যাই বনবাস॥ 
যাবং মায়ের ঠাঁঞ স'তা না কাঁর সমর্পণ। 
এইমাত্র খানিক ব্যাজ তবে যাব বন॥ 
ভূমিতলে দশরথ লোটায় আভমানে। 
দুইজনের কথাবার্তা সর্প হেন শুনে॥ 
প্রদাক্ষণ হইলা রাম বাপের চরণ বন্দে 
রা শব্দ নাহি রাজা হেট মাথায় কাঁদে॥ 
বাপ নম্ট কারিয়া রাম চলিলা ত্বারিতে। 
হাহা রাম কাঁরয়া রাজা ডাকে আচম্বিতে॥ 
রা শব্দ নাহ রাজার হইল অচেতন। 
আওয়াসের বাহির হইলা৷ শ্্রীরামলক্ষমণ ॥ 
রামের এত অমঙ্গল কেহো নাহ শুনে। 
লক্ষ্মণ সথ্চগেতে ছিলা সেই মার জানে॥ 
রাম রাজা হইবে হরিষ সর্বজন। 
ঘরে ঘরে আলিপনা মঙ্গল বাজন॥ 
হরিষে কৌশল্যারাণী দেবীর পুজা করে। 
চারাদগে ধূপ ধূনা ঘৃতপ্রদীপ জলে ॥ 
নানা উপহারে ভরিয়াছে ঘর। 
সাতশত রাণী সেই ঘরের ভিতর॥ 
কৌশল্যার ঘরে থাকে সাতশত রাণী । 
রাম জয় মঙ্গল সভে এইমাত্র শুনি॥ 
হেনকালে গিয়া রাম মায়ের চরণ বন্দে। 
রামে আশীব্্বাদবাণ করেন আনন্দে 
আপনার রাজ্য রাজা তোমায় করেন দান। 
সর্য্যবংশের যত লক্ষণ 

আসিবে তোমার স্থান ॥ 
বিস্তর সুখ কাঁরহ পত্র হৈয়া চিরঞ্জীবাী। 
অনেক কাল রাজ্য করহ পালিহ পৃথবী॥ 
অনেক উপহারে আমি পৃজিল্‌ মহেশ্বর। 
তে কারণে পাইল তোমা পত্র বর॥ 
রাম বলেন মা তুম হরিষ কর কিসে। 
হাথের উপর আইল নিধি 

গেল দৈব দোষে॥ 
তুমি আম সীতা আর ভাই লক্ষণ । 
শোকসাগরে মাঁজল্‌ এই চার জন॥ 
তোমার কাছে সে কথা কাঁহতে নাহি চাই। 
প্রমাদ পাড়্যাছে মা কেকয়ী সতাই॥ 
সতাইর বচনে আম চাঁললাম বনবাস। 
ভরতেরে রাজ্য দিতে বাপার আশ্বাস ৷৷ 
আছাড় খায়্যা পড়ে রাণী হইয়া মুচ্ছিতি। 
অচেতন কোশল্যা রাণী নাহিক সম্বিত॥ 


রামায়ণ 


মা মা করিয়া রাম পরিন্লাহি ডাকে। 
মা বধ কাঁরয়া আম মাঁজলাম পাতকে ॥ 
কৌশল্যা ধাঁরয়া তোলেন শ্রীরামলক্ষমণ। 
অনেক ক্ষণে কোশল্যা রাণী পাইলা চেতন ॥ 
চেতন পাইয়া রাণ বলে ধীরে ধাঁরে। 
সকল কথা রাম তুমি কহিবা আমারে ॥ 
আমার দব্য লাগে যাঁদ আমার তরে ভাণ্ড। 
পাঁড়ল পাষণ্ড ॥ 

রাম বলেন যত দেখ দৈবের ঘটন। 
সতাইর দোষ নাহি আমার দৈবের লিখন ॥ 
রাজার সেবা সতাই করে বারে বার। 
দুইবার সতাইরে কর্যাছেন অঙ্গীকার 
আজি আমি রাজা হইতাম সভাকার আগে । 
হেনকালে কেকয়ী সতাই দুই বর মাগে॥ 
এক বরে আপন প্রকে করিলা ছত্রধর। 
আর বরে আম বনে চোদ্দ বংসর॥ 
স্বামী বই স্তীলোকের আর নাহ গতি। 
সতাইর সেবায় বাপার পরম পিরীতি ॥ 
তুমি যাঁদ করিতা আমার বাপার সেবন । 
তবে কেন হবে মা এত বিঘটন॥ 
এত যদ রঘুনাথ মায়ের ঠা কয়। 
দারুণ শেল ফুটিল যেন কৌশল্যার হৃদয় ৷ 
কাঁটিল কদল যেন ভাঁমতে লোটায়। 
হা পত্র বলিয়া রাণী 

রামকে কোলে লয় 
গুণের সাগর পানর আমার যাইবেন বনা। 
ধনজন রাজ্য হইল সভ অকারণ ॥ 
পুত্ৰশোকে কেমতে আমি ধরব পরাণ! 
নিশ্চয় জানিল আমার নাহি পরিব্রাণ॥ 
রাজার প্রধান বিভা আমি হই প্রধান রাণী। 
চণ্ডাল হইল মোরে কেকয়ী সাঁতনী॥ 
চণ্ডাল সতিনী সেই লোকধৰ্ম্ম নাহি চায়। 
সাতনের অপমান কত সহে গায় ॥ 
সর্যযবংশের রাজ্যে নাহ অকাল মরণ। 
তে কারণে এতোক্ষণ রাঁহয়াছে জীবন! 
অনেক দেবতা পৃজিল্‌ রাশি দিবসে । 
সেই ফলে পত্র তুমি যাও বনবাসে॥ 
{ক কাঁরবে দেবগণ ক কাঁরবে বাপ মায়। 
কর্মে যাহা থাকে তাহা খণ্ডনে না যায়॥ 
যত যত রাজা হইল চন্দ্রসূর্যবংশে। 
স্রর বোলে কোন্‌ রাজা উঠে আর বৈসে॥ 


banglabooks.in 


অযোধ্যাকাণ্ড 


অপযশ থুইল বড়া স্ত্রীর কুর্পর। 
বাপের বাক্যে রাম তুমি কেন কর ভর॥ 
বনবাসে পাঠায় তোমায় স্ত্রীর বচনে। 
স্লীসোহাগ্যা বাপের বোলে কেন যাবে বনে॥ 
রাজকুমার যত আছে পৃথিবীর মাঝেতে। 
স্ঁসোহাগ্যা বাপের বোলে 

কেবা রাজ্য তেজে॥ 
আপন বল ধরিয়া রাম রাজ্যভোগ ভূজ। 
স্ীসোহাগ্যা বাপের বোলে 

কেন রাজ্য তেজ 
লক্ষণ বলেন রাম সতাইর বাক্য পূজি। 
স্মীসোহাগ্যা বাপের বোলে 

কেন রাজ্য তেজি॥ 
জ্যেন্ঠপনত্র রাজ্যপান্র এই যুক্তি আইসে। 
হেন পত্র কোন্‌ দোষে পাঠায় বনবাসে ॥ 
যাবং এই কথা দেশে না হয় প্রচার। 
তাবং রাজা হৈয়া রাম কর ঠাকুরাল ॥ 
স্তর বচনে বুড়া হইল পাগল। 
হেন বাপের বোলে কেন হও উতরোল॥ 
ক্ষণেক যাঁদ রঘুনাথ তোমার আজ্ঞা পাই। 
ভরত কাটিয়া রাজ্য তোমায় ভুঞ্জাই॥ 
তুমি আম রণে যাঁদ পার ত সন্ধান। 
্রভুবনে কোন্‌ বেটা হবে অগুয়ান॥ 
মায়ের বচন লঙ্ঘ রাম বাপের বচন দড়। 
বাপ হইতে মাতা অনেক গুণে বড়॥ 
গব্ভে ধরিয়া দুঃখ পায় স্তন্য দিয়া পোষে। 
মায়ের আজ্ঞা লাঙ্ঘতে তোমার 

যুক্তি নাহ আইসে॥ 
রাম বলেন মা তুমি কহ কেমন বার্তা । 
আছুক আমার কাজ বাপ 

হন তোমার কর্তী॥ 
বাপের বচনে পরশুরাম মায়ের মাথা কাটে। 
বাপের আজ্ঞয় ক্মূনি 

জলের ভিতরে খাটে॥ 
বাপের আজ্ঞায় গোবধ করে অস্টাবর মুনে । 
সকলের গুরু বাপ শাস্বে হেন শাঁন॥ 
সত্য না লঙ্ঘে আমার বাপ সত্যে করে ভর। 
আমার দুঃখে আমার বাপ হৈয়াছে কাতর॥ 
সভার জীবন বাপ বাঁঝ অননমানে। 
আঁমার বাপের সেবা কাঁরহ সাবধানে॥ 
কৌশল্যা বলেন রাম তুমি দড় যাবে বন। 
সৃমিন্রা বলে বনে গেলে তোঁজব জাবন॥ 


৪৩ 


বাপের সত্য পালিতে হয় মায়ের মরণ। 
বাপের সত্য পালিবে তুমি করিয়াছ মন॥ 
হেনকালে লক্ষ্মণ বীর রামেরে বুঝায়। 
রাম বলেন লক্ষ্মণ তোমার বৃদ্ধি ভাল নয় ॥ 
যত যত্ন কর ভাই সভ অকারণ । 
বাপের সত্য পালন না করে কোন জন! 
বাপের সত্য পালিতে যাব বনের ভতরে। 
বাপের সত্য না পালিয়া 

থাকব অযোধ্যা নগরে ॥* 
সতাইর আজ্ঞা লাঁঞ্খতে কোন জন পারে। 
ভরত হইতে সতাই আমারে স্নেহ করে॥ 
সতাইর দোষ নাহি আমার দৈব দশা । 
যে দিন যে হইবেক দৈবে সকল গাঁথা ॥ 
কোন দুঃখ না ভাঁবও ভাই 

ক্ষমা কর মনে।। 

কর্ম না ভূঁঞ্জলে দুঃখ না যায় খণ্ডনে॥ 
সুখদুখ যত দেখ ললাটের 'লখন। 
যত যত বলেন রাম না শুনে লক্ষণ ॥ 
নানা মতে বলেন রাম লক্ষণের তরে। 
রামের বাক্যে প্রবোধ না যায় মহাবীরে ॥ 
প্রবোধ না যায় লক্ষ্মণ সর্প হেন গজ্জে। 
জাঠি ঝকড়া শেল হাথে লৈয়া তজ্জঁ॥ 
রাজ্যধন ছাড়িয়া হইলাম বনবাসী। 
ফলমূল খাইয়া বেড়াব হইয়া তপস্বাঁ॥ 
সন্ন্যাসী তপস্বী যত ব্রাহ্মণের কর্ম্ম। 
ক্ষত্রিয় রাজা যুদ্ধ কারবে এই তার ধর্ম্ম॥ 
ক্ষান্রয় হৈয়া কোন: রাজা কাঁরয়াছে বনবাস ॥ 
শৰুর বচনে কেবা তেজে রাজ্যপাট॥ 
অকারণে ধার আমি আজান; ভুজদণ্ড। 
অকারণে ধরি আম ধনুক প্রচণ্ড! 
অকারণে ধরিনু মু বাণ দুচ্কর। 
আজ্ঞা কর ভরত মারিয়া পাঠাই যমঘর॥ 
শ্রীরাম বলেন ভরতের নাহি অপরাধ । 
ভরত নাহি জানে ভাই এতেক প্রমাদ ৷৷ 
অকারণে ভরতেরে না করিহ রোষ। 
{বিধাতার 'নর্্বন্ধ আমার কারো নাহ দোষ ৷. 
কোঁশল্যা লক্ষণ রামেরে বুঝান দুইজন। 
কারো নাহি শুনেন রাম প্রবোধ বচন॥ 
বিদায় মাগেন রাম মায়ের চরণে। 
চোদ্দ বংসর আমি থাকব তপোবনে॥ 
বাপ বই পত্রের দেবতা নাহি আর। 
বাপের আজ্ঞা লঙ্ঘি যদি জীবন অসার॥ 


banglabooks.in 


88 


মায় পুত্ৰে কথাবার্তা হইল দুইজনে। 
চোদ্দ বংসর দেখা আর না 

হবে তোমার সনে॥ 
যে মন্ত্র কৌশল্যাদেবী কারল সাধনে। 
সেই মল্ল কাঁহলেন শ্লীরামের কানে॥ 
চৌদ্দ বংসর বনে গিয়া থাঁকহ কুশলে। 
অস্ট লোকপাল তোমরা রাখিহ সব্্বকালে ॥ 
চৌদ্দ বংসর যদ আমার রহে তো জনবন। 
তবে তোমার সঙ্গে আমার হবে দরশন ॥ 
বিদায় হইলা রাম মায়ের চরণে। 
লক্ষমণসংগাঁতি গেলা সীতা সম্ভাষণে॥ 
রাম বলেন সতা আমায় দৈব বরোষে। 
হাথের উপরে আইল নিধি 

গেল দৈব দোষে ॥ 

বভা করিয়া এক বংসর আম ছিলাম ঘরে। 
হেনকালে কেকয়! সতাই এত প্রমাদ করে॥ 
ভরতেরে রাজ্য দিতে বাপের আশ্বাস। 
সতাইর আজ্ঞায় আমি যাই বনবাস ॥ 


চৌদ্দ বংসর গেল সাঁতা হেন বাঁসহ মনে। তুলা 


চৌদ্দ বংসর গেলে সুখে থাকিব দুইজনে ॥ 
সীতা বলেন সুখে থাকিয়া হৈলাম নৈরাশ। 
তোমার সংহাতি আম যাইব বনবাস॥ 
তুমি সে পরমগুর তুমি সে দেবতা । 
তোমা বিনা কোন কৰ্ম্ম নাহি জানে সীতা ॥* 
জ্বামন বাহ স্ত্রীলোকের আর নাহ গাতি। 
স্বামীর জীবনে জীবন মরণে সংহতি ॥ 
একেশ্বর কেন গোসাণঞ& হইবে বনবাসী। 
থাকিয়া তোমার পাশে পথে 
হব তোমার দাসী॥ 

*বনে টানে বেড়াইবা ভুকে আর শোষে। 
দুঃখ পাসরিবে যাঁদ দাসী থাকে পাশে ॥* 
আমার তরে প্রভু কিছ; না কারহ চিন্তা। 
গুটী তিন ফল দিনে খাইবে সাঁতা॥ 
‘তোমার সেবা করিতে ভূক শোক নাহ জানি। 
তোমা দেখ্যা থাকিতে পারি 

তোঁজয়া আহার পাঁন॥ 
রাম বলেন শুন কাঁহ জনকদূহিতা। 
{বিষম দণ্ডক বন না যাইও সঈতা॥ 
সোনার থালে অন্ন খাইবে পায়স 'পিম্টকে। 
ফলমূল খাইয়া কেনে বেড়াবে দণ্ডকে॥ 


রামায়ণ 


রামের বচনে সীতার দুই ওষ্ঠ কাঁপে । 
কোপে রামের তরে কিছ, বলেন মনস্তাপে॥ 
পণ্ডিত হৈয়া আমার বাপের 
বৃদ্ধি হইল আন। 
হেন জামাতার তরে কন্যা কৈল দান॥ 
স্ত্রী রাখতে যে জন ভয় করে। 
বীর হেন করিয়া তারে কোন্‌ জন বলে॥ 
রাজ্য নিল ভরত না কারল অপেক্ষা । 


বাপের বাঁড় যখন ছিলাম শিশুকালে। 
আমাকে সন্ন্যাসী দেখিল শিশুর মিসালে॥ 
আমার কথা বাপের ঠাঁঞ কহিল সন্ন্যাসী । 
তোমার কন্যা সব্ব লক্ষণ হইবে বনবাসী ॥ 
তুমি এড়িয়া গেলে আমি মারব পরাণে। 
তোমার সঙ্গে আমি যাইব তপোবনে ॥ 
তোমার সঙ্গে যাইতে যাঁদ 
কুশের কাঁটা ফুটে। 

হেন বাঁসব আম থাকব নিকটে॥ 
তোমার কাছে শুইতে যাঁদ 

গায় লাগে ধূলা। 
তোমার সনে বেড়াইতে সেই লেপের তুলা ॥ 
রাম বলেন সীতা তোমার বুঝলাম মন। 
বনবাস যাবে যদি বলাও সকল ধন।। 
পট্টবস্ত্র এড়িয়া পর নীল বসন। 
গায়ের খসাইয়া ফেল বহুমূল্য ধন 
এতেক শুনিয়া সীতা হরিষ অপার। 
গায় হইতে খসাইল যত অলঙকার॥ 
সমুখে দেখিল সাঁতা যতেক ব্রাহ্মণ । 
তাহা সভাকারে সাঁতা দিল নানা ধন॥ 
রাম হইতে সাঁতা দেবীর ভাণ্ডার দুনু। 
সকল ধন বিলাইয়া ভান্ডার কৈল শুনু॥ 
EAL sh 
তুমি দেশে থাকিয়া কর সভার পালন॥ 
তোমা দেখিয়া সভাকার খাঁণ্ডবে সন্তাপ। 
যেই তুমি সেই আম জানেন মা বাপ॥ 
লক্ষ্মণ বলেন আমি চিল আগুয়ান। 
আমি বনে যাইতে গোসাঁঞ 

না ভাবও আন॥ 
যেই তুমি সেই আমি সতাই সকল জানে। 


সুখে শয্যা থাকিবে সোনার খাটের উপচর। কোনো দুঃখ না ভাবিহ ভাই 


কুশের কাঁটা ফৃটিবেক বনের ভিতরে॥ 


ক্ষেমা দেহ মনে॥ 


banglabooks.in 


অমোধ্যাকাণ্ড 


রাজার কুমারী স'ঁতা দুঃখ নাহ জানে। 
সেবক থাকিলে দুঃখ পাসারবে মনে॥ 
রাম বলেন লক্ষ্মণ যাঁদ যাইতে কারিলা মন। 
মন দিয়া শুন আম যে বলি বচন॥ 
বায়া বাছিয়া অস্ত্র লহ খরসান। 
বাছয়া বাছিয়া ধনুক লহ হৈয়া সাবধান] 
বিষম রাক্ষস আছে সেই দণ্ডক বনে। 
ধনূক বাণ না লইলে থাকিব কেমনে ॥ 
রামের আজ্ঞা পাইয়া লক্ষ্মণ মহাবীর । 
বাছিয়া বাছিয়া ধনুক বাণ করিল বাহির॥ 
রাম বলেন শুন বাল ভাইরে লক্ষত্রণ। 
বিচার করহ তোমার ঘরে আছে কত ধন॥ 
বনে যাব ধন আমার কোন্‌ প্রয়োজন। 
বাহ্মণ সজ্জন বুঝিয়া দেহ তারে ধন॥ 
বশিষ্ঠ মুনি আমার কুলের পুরোহিত । 
সভারে ধন দিয়া ভাই কর হরধিত॥ 
দাসদাসী আনহ যত রথের সারথি । 
সৈন্যসামন্ত আন যত প্রধান সেনাপাঁতি॥ 
বাঁছয়া বাছিয়া আন যত কুলের ব্রাহ্মণ। 
যে যত চায় তারে তত দেহ ধন॥ 

আমার দুঃখে যত লোক হইয়াছে দ:ঃখত। 
তাহা সভায় ধন দিয়া করহ ভূষিত! 
চৌদ্দ বংসর খাইতে পাঁরতে যার যত লাগে। 
পরিতোষ করিয়া ধন দেহ সব্বলোকে॥ 
এত যাঁদ পাইলা লক্ষ্মণ রামের সন্নিধান। 
সকল আ'নয়া দিলেন রামের বিদ্যমান ॥ 
ভাণ্ডার শূন্য করে রাম ধনবারষণে ।* 
নানা ধন দিয়া রাম তুষিলা ব্রাহ্মণে॥ 
কোন গুণ নাহি ভাই ভারতে শরীরে ।* 
বড় প্রীত পাইল ভরত ভাইর আঁধিকারে॥ 
নানা রত্ন মাণ মাণিক দিলা সকল ধন। 
আমা দেখিয়া ভরত ভাইয়ের কারহ পালন॥ 
নানা ধন দিয়া রাম করিলা পরিহার। 
দানে শূন্য হইল রামের অনেক ভাণ্ডার 
সকল ভাণ্ডার শুন্য হইল নাই আর ধন। 
হেনকালে বার্তা পাইল দাঁরদ্রু রান্ণ॥ 
আঁতবদ্ধ ব্রাহ্মণ ভ্রিজটা নাম ধরে। 
দানের কথা শানয়া সে ধড়ফড় করে॥ 
চালতে না পারে ব্রাহ্মণ অতি তন: শেষ। 
হেনব্মলে ব্ৰাহ্মণী কহেন উপদেশ॥ 
দাদ্র ঠাকুর হইলা রাম গেলা বন। 
কেমতে বণ্চিব বন্ধ ব্ৰাহ্মণী ব্রাহ্মণ ॥ 


8& 


তুমি বৃদ্ধ আমি দ্বব দুঃখ অপার। 
কোন্‌ জন পঢঁষবেক সে মিলিবে আহার ॥ 
ব্রাক্মণীর বচনে ব্রাহ্মণ লাড় করে ভর। 
পাঁড়তে পাঁড়তে গেলা রামের গোচর॥ 
দারদ্র ভিক্ষুক আম প্রিজটা নাম ধাঁর। 
বৃদ্ধ বয়েসে স্রী আমার পুষিতে না পাঁর 
পত্র নাহ যে সে মোরে কাঁরবে পোষণ। 
অনাহারে বুড়াব্ঁড়ি মারব দুইজন 
লাঁড় ভর করিয়া আইলু অনেক শকতি। 
তোমা বাঁহ দারিদ্রের আর নাহ গাঁত॥ 
রাম বলেন ধন নাহি তুমি আইলা শৈষে। 
এক লক্ষ ধেনু দিলাম লৈয়া যাও দেশে॥ 
ধেনু দান পায়্যা ব্রাহ্মণ হরিষ অন্তরে। 
কাপড় কাছিয়া পাঁরয়া যান পালের 'িতরে॥ 
দড় করিয়া চুল বাঁধে লাঁড় লইল হাথে। 
পালে প্রবেশ করে বুড়া পাঁড়তে পাঁড়তে॥ 
বুড়ার বিক্লম দেখিয়া হাসেন সব্বজন। 
ধেন্তে মারিয়া পাঁড়বেক বৃদ্ধ ব্রাহ্মণ ॥ 
রাম বলেন ব্রাহ্মণ বচন মান্রে ধাই। 
তোমার শান্ত নিতে নারবে এক লক্ষ গাই॥ 
ধেনুর সথ্গেতে দান করিয়াছি গোয়াল। 
গোয়ালা রাখবে ধেনু থাকিবে সব্বকাল॥ 
অনুমানে জানিলাম তুমি বড়ই ভিখা'রি। 
আজ্ঞা কর আর ধন কিছু দিতে পারি॥ 
ব্রাহ্মণ বলেন রাম না চাই আর ধন। 
ধেনু বই আর ধনে কোন্‌ প্রয়োজন ॥ 
বুড়াবুঁড় দুগ্ধ কত খাইব অপার। 

কত কত ধেনু বেচিয়া পারব ভাণ্ডার! 
অনাথের নাথ তুমি সব্বলোকের গাতি। 
তোমার গুণ বলিতে পারে কাহার শকতি ॥' 
এক লক্ষ ধেনু লৈয়া ব্রাহ্মণ গেলা দেশে । 
অযোধ্যাকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে॥ 


ধন বিলাইয়া রাম পৃরলা সংসার। 
রামের প্রসাদে লোকের বাঢ়ে ঠাকুরাল ॥ 
রাজ্যখণ্ড ছাঁড়য়া রাম যাবে বনবাসে। 
রামের পাছে ধায় লোক স্ম আর পুরুষে 
মাঝে সীতা কারয়া আগে পাছে দুই কীর।' 
আওয়াস হইতে 'িতনজন হইলা বাঁহর॥ 
স্নীপূর্ষে কাঁদে লোক অযোধ্যা নগরা। 
শ্রীরামের পাছ লাগিয়া যায় সকল পরী 


banglabooks.in 


৪৬ 


যে সীতা নাহ দেখে সুর্যের কিরণ। 
হেন সীতা পথ বহেন দেখে সব্বজন॥ 
যে রাম বেড়াইতেন সোনার চতুর্দদোলে। 
হেন রাম পথ বাঁহয়া যান ভূমিতলে॥ 
জগতের নাথ রাম হাটেন আপান। 
বাপের ঠাঁঞ গেলেন রাম মাঁগিতে মেলান ॥ 
বাদ্ধনাশ হইল বূড়ার হাঁরল গেয়ান। 
রাম বনে গেলে বুড়া তেজবে পরাণ ॥ 
বুড়ারে পাগল করিল কেকয়ী রাক্ষসী। 
রাম হেন পাত্র বুড়া কারল বনবাসা॥৷ 
অনুমানে বুঝি বুড়ার নিকট মরণ। 
বিপরীত বুদ্ধি বুড়ার এই সে কারণ॥ 
রামের সংহতি লক্ষণ যান তপোবনে। 
আমরা কি কারব এথা যাব রামের সনে॥ 
রামের সংহাতি গয়া হইব বনবাসী। 
চৌদ্দ বৎসর গেলে যেন রামের সঙ্গে আসি ॥ 
অযোধ্যার ঘরদ্বার ফোলিব ভাঙ্গিয়া। 
সুখে রাজ্য করুক কেকয়ী ভরত পুত্র লৈয়া ॥ 
শুন্য হৈয়া থাকল রাজ্য অযোধ্যা নগরাঁ। 
রামের সনে রাঁহব গিয়া বনের ভিতারি॥ 
দশরথ রাজা মারবে দৈব নাহ খাঁণ্ডি। 
পুত্ৰশোকে মারবে কেকয়ী হবে রাশ্ডি ॥ 
মান্ষ নহে কেকয়ী জাত রাক্ষসী। 
রাক্ষসের দেশে থাকব বড় ভয় বাস৷ 
দশরথ রাজা মারবে রাম গেলে বনে। 
স্ত্রী হৈয়া স্বামী বধ করে কোন্‌ জনে॥ 
স্বামী বধ কাঁরতে যার 'ীতলেক নাহ ব্যথা । 
ভাঙ্গল অযোধ্যা পুরী বসত নাহ এথা॥ 
রামের যত গুণ লোকে তো বাখানে। 
বাপের ঠাঁঞ বিদায় হইতে গেলা তিনজনে ॥ 
আওয়াসের ভিতর বুড়া করিছে ক্রন্দন। 
রাম হেন পত্র মোর কে পাঠায় বন॥ 
রাজা বলে কেকয়! তুঞি কাল সাপিনী। 
তোয় বিভা করিয়া আমি মজিল; আপানি ৷ 
কোন্‌ রাজা দেখ্যাছিস স্বর কুর্পর। 
তোর বশ হৈয়া আমার পাঁড়ল আথান্তর ॥ 
রঘুবংশ ক্ষয় কারতে আইলি রাক্ষসী। 
রাম হেন পত্র মুঞ করিল? বনবাসী ৷ 
কেমনে দেখিব আম রাম যাবেন বনে। 
রাম বনে যাইতে আম মারব পরাণে ॥ 
প্রাণ তৌজব আম জীব কোন্‌ সুখে। 
স্মীর কুর্পর আমি বলিবে সর্বলোকে॥ 


115] 


যে রাজা সর জিনিয়া আম 
আইল মহা রণে। 
দেব দানব গন্ধব্ব সভ পালায় মোর বাণে॥ 
যে রাজা সব মারল দৈত্য সম্বর। 
অমরাবতী গিয়া আম রাখল; পুরন্দর | 
হেন রাজা দশরথ স্ত্রীর বোলে মরে। 
এই অপযশ আমার থাকল সংসারে॥ 
আমার মরণ দেখিয়া লোক হউক জঙ্জর। 
আমার মত নহে কেহো স্ত্রীর কুর্পর॥ 
সৌভাগ্যে তোরে আম বাড়াইলাম আশ। 
তিন কুল মজাইলি স্বামী কাঁরাল নাশ৷ 
তোরে বাঁজ্জবেক ভরত তোর অনাচারে। 
আমি বজ্জলাম তোরা দুই 
মায় পোয়ের তরে॥ 
আজ হইতে তোর হাথে 
তেজিলু আহার পানি। 
স্ৰী হৈয়া স্বামী বধ কারাল চণ্ডালিনী ॥ 
ছটফট করে রাজা মাঁরবারে চায়। 
চণ্ডালহৃদয় কেকয়ীর দয়া নাহ হয়॥ 
বিধাতার নির্বন্ধ কর্ম আছয়ে লিখন। 
রাম বনে গেলে রাজার হইবে মরণ! 
যতক্ষণ আছে রাজা আওয়াসের ভিতর। 
বাহর হইতে রাম তাহা শুনেন সকল॥ 
হেনকালে সুমন্ত গেল আওয়াস ভিতরে । 
যোড় হাথে বার্তা কহে রাজার গোচরে ॥ 
রাম লক্ষণ সীতা তিনজন যান বন। 
বিদায় হইতে দ্বারে রাহয়াছেন 'তনজন॥ 
হরিয়াছে গেয়ান। 
সাতশত সতিনী আন আমার বিদ্যমান ॥ 
রাজার আজ্ঞা পায়্যা তখন সুমন্ত সারথি । 
সাতশত সাঁতনেরে আনল শীঘ্রগাত॥ 
সাতশত সিন! বৈসে রাজার পাশে। 
তারাগণ সাহত যেন চন্দ্র আকাশে! 
রাজা বলে সুমন্ত আমি বাল তোমার তরে। 
রাম লক্ষণ সীতা আন আমার গোচরে 
রাজ আজ্ঞা পায়্যা তখন সুমন্ত সত্বর। 
রাম লক্ষ্মণ সীতা আনেন রাজার গোচর ॥ 
হেনকালে বলেন রাম বাপের চরণে । 
আজ্ঞা কর আমরা তিনজন যাই বনে॥ 
লক্ষ্মণ সীতা চলিলেন আমার সংহতি। 
আজ্ঞা কর বনে যাই এই তিন ব্যকতি॥ 


banglabooks.in 


অযোধ্যাকাণ্ড 


লক্ষমণ রাখতে চাই লক্ষণ নাঁহ রয় দেশে। 
আমার সংহতি লক্ষণ চাঁলল বনবাসে॥ 
সীতারে রাখিতে বিস্তর কারলাম যতন। 
বনবাসে যায় সীতা না শুনেন বচন॥ 
তোমার চরণে আইলাম হইতে বিদায়। 
তুমি বিদায় করিলে আমার কারো নাহ ভয় ॥ 
মাথায় হাথে কাঁদে রাজা করে হাহাকার। 
চাঁপিয়া কোল দেহ রাম দেখা নাহ আর॥ 
এথায় থাকিলে মোর নাহিক জীবন। 
তোমার সংহতি আম যাইব তপোবন॥ 
রাজা বলে এথা রাম থাক এক রাতি। 
এক রান্নি বাপ পোয় থাকিব সংহতি ॥ 
ভালমতে দেখি তোমার চন্দ্রবদন। 
আর তোমার সঙ্গে মোর না হবে দরশন ॥ 
রাম বলেন বনে যাই সতার সন্নিধানে। 
চোদ্দ বংসর আমি থাকিব গিয়া বনে॥ 
এত দিন তোমার সঙ্গে নাহবে দরশন। 
চোদ্দ বংসর গেলে দোখব তোমার চরণ 
আজি বনে যাই আমি সতাইর বচনে। 
আজি এথায় থাকিলে সতাই 

বিস্ময় ভাববে মনে॥ 
আজি হইতে অন্ন আমি কর্যাছি বঙ্জন। 
বনে গিয়া ফলমূল কারব ভক্ষণ ॥ 
রাজা বলে সুমন্ত শুন আমার বচন। 
ঘোড়া হাথী সঙ্গে দেহ বহুমূল্য ধন॥ 
অরণ্য ভিতরে দেখবেন রম্যস্থান। 
খাঁষ তপস্বী দেখিয়া যেন 

করেন ধনদান॥ 

পামেরে ধন দিতে রাজা কারল আশ্বাস। 
মহাদুঃখ কেকয়ী দেবী ছাড়ল নিশ্বাস ॥ 
সব্্ব শরীর 'ববর্ণ হইল মলিন হইল মুখ। 
রাজার তরে গালি পাড়ে পাইয়া বড় দুখ॥৷ 
ভরতেরে রাজ্য দিতে করিল অঙ্গণীকার। 
কুটিল হৃদয় তোমার সত্যে নাইলা পার॥ 
রাম পূত্র তোমার তেজিতে লাগে ব্যথা । 
আপাঁন বর "দয়া তুমি করহ অন্যথা ॥ 
সগর নামে মহারাজা ছিল তোমার বংশে। 
অসমঞ্জা পূত্র বঞ্জল সব্্বলোকে ঘোষে॥ 
এতেক যাঁদ রাজার তরে বাঁলল কেকয়ী। 
রাজা, বলে শুন কেকয় ভারতকথা কই॥ 
অসমঞ্জা সগরের বেটা দ:রাচার করে। 
দোঁখলে ছাওয়াল গলা চাঁপয়া মারে ॥ 


৪৭ 


পরম দুখ পায় লোক পূত্রশোক তাপে। 
সভে মোল জানাইলা অসমঞ্জার বাপে॥ 
অসমঞ্জা বাঁজ্জল সগর লোক অপবাদে । 
শ্রীরাম প্র বঙ্জব আম কোন অপরাধে ॥ 
হেনকালে বলেন রাম বাপের চরণে। 
ভাল যুক্তি সতাই বাঁলল তোমার স্থানে ॥ 
রাজ্য ধন ছাঁড়য়া যেজন যাবেক বনে। 
ঘোড়া হাথী ধনে তাহার কোন. প্রয়োজনে ॥ 
গাছের বাকল পারব ধনুক ধাঁরব হাথে। 
লক্ষ্মণ সীতা সংহতি যাইব বনপথে॥ 

কেকয়ী তাহা শুনে। 
আনিয়াছিল গাছের বাকল দল ততক্ষণে ॥ 
গাছের বাকল আনিয়া দিল রঘুনাথের হাথে। 
বাকল দৌখয়া রাজা কাঁদে দশরথে॥ 
লক্ষ্মণ সাঁতারে দিল বাকল দুইখানি। 
সাতশত রাণনগণের চক্ষে পড়ে পাঁন॥ 
সব্বলোকের চক্ষুর জল করে ছলছল । 
কেমনে পারবে সীতা গাছের বাকল ॥ 
এক বাকল পরেন সতা আর বাকল কাঁধে । 
সীতার বাকল পরণ দোৌখয়া 

সব্বলোক কাঁদে ॥ 

সাতশত রাণীগণ করে হাহাকার । 
সূর্যবংশের রাজ্যে হইল এমাত অনাচার ॥ 
শ্বশুর বিদ্যমানে বহু গাছের বাকল পরে। 
এমত অবিচার নাহি দেখি যে সংসারে ॥ 
বজ্াঘাত পাঁড়ল যেন দশরথের বুকে। 
হরি হার স্মরণ এখন করে সর্বলোকে॥ 
রাজা বলে কেকয় পাষাণ তোর "হয়া । 
লোকধৰ্ম্ম খাইলি তিলেক নাহি দয়া ॥ 
একজন দংঁশয়া কেন দধাঁশাল অন্যজন । 
লক্ষণ সাঁতারে বাকল পরাইলি কি কারণ ॥ 
বাপের সত্য পালিতে রাম যাবেন বনবাসে। 
বহু কেন বাকল পরে তপস্বিনীর বেশে॥ 
বহু তপাঁস্বিনী হইতে নহে তো উচিত। 
হেন দারুণ কর্ম্ম কারতে নহে তো 'বাহিত॥ 
নানা রক নির্মিত আছে রাজার ভান্ডার। 
সুমন্ত আনিল গয়া নানা অলঙ্কার ॥ 
নানা রত্বে হার দিলা কিরনউ কুণ্ডল। 
শিরে মুকুট মাঁণ করে ঝলমল ॥ 
কেয়্‌র কঙ্কণ পরেন বিচিন্ন পাশলি। 
রূপে গুণে আলো করে সীতা তো সুন্দরী ॥ 


banglabooks.in 


৪৮ 


নয়নে কঙ্জল পরে কপালে চাঁদ ফেটা। 
ঘন ঘন পড়ে যেন বিজুলির ছটা 
নানা অলঙ্কার পরে ভ্রিভুবনের সার। 
শ্বশুরের চরণে সীতা কৈলা নমস্কার ॥ 
নমস্কার করলা সাঁতা শ্বশুরের চরণে। 
যোড় হাথে দাঁড়াইলা শাশাঁড় বিদ্যমানে॥ 
কৌশল্যা বলেন বধূ শুন সাবধানে। 
স্বামীর সেবা তুমি করিহ রাত দিনে॥ 
রাজার ঝিয়ার তুমি রাজার বহুয়ারি। 
তোমায় দেখিয়া আচার করিবে অন্য নারী 
স্বামী নির্গণ হয় যদ হয় নির্ধন। 
তব: স্বামী বই স্বর নাহ অন্য মন॥ 
সীতা বলেন শুন কোঁশল্যা ঠাকুরাণন। 
স্বামীর সেবা করিতে আম ভাল জানি॥ 
মনোবাক্যে স্বামীর সেবা 

আমি কাঁরতে চাই। 
তে কারণে ঠাকুরাণী বনবাসে যাই৷ 
যত ধৰ্ম্ম কর্ম আমি শিখ্যাছি বাপঘরে। 
আর হেন স্ত্রীর জ্ঞান না জানহ মোরে॥ 
তবে মা অধিক আমারে করে ব্যথা। 
{হত উপদেশ মোরে কাহলা সকল কথা ॥ 
সীতার কথা শুনিয়া কহেন 

কোৌশল্যা রাণী। 
তোমা হেন বহু মোর বড় ভাগ্য মানি॥ 
সীতা বুঝাইয়া রাণী বুঝান শ্রীরামে। 
সাবধানে থাঁকবা তুমি মুনির আশ্রমে ॥ 
সতার রূপেতে বাপ; ত্রিভুবন জিনে। 
চক্ষুর আড়ে সাঁতারে না 

কারহ কোনখানে॥ 
শ্রীরাম বুঝাইয়া রাণী বুঝান লক্ষমণ। 
রামের সংহতি বাপু জাহ তপোবন॥ 
সকল তোঁজয়া যাহ রাম গোড়াইয়া 
রামের সেবা কাঁরহ তুমি সাবধান হৈয়৷ ॥ 
রাজ্যধন তোঁজয়া হইলা রামের দোসর। 
তুমি যত কাঁরলা না করে সহোদর ॥ 


রাম বলেন শুন বলি সুমিন্রা সতাই। 
প্রাণের আঁধক জানহ লক্ষ্মণ মোর ভাই॥ 


বামায়গ 


বনের ভিতর থাঁক যাঁদ লক্ষ্মণ দোসর । 
ত্ৰিভুবন ভিতরে আমার কারো নাহ ডর॥ 
মা সতমা আমার সাত শত রাণনী। 
সভাকার ঠাঁঞ রাম মাগিলেন মেলান॥ 
নমস্কার কৈলা রাম কেকয়ী চরণে। 
মেলান দেহ সতাই যাই তপোবনে॥ 
পাঁপিম্ঠ কেকয়ী বড় নিষ্ঠুর অন্তর। 
ভালমন্দ রামেরে কিছু না দিল উত্তর! 
মায় সমর্পিলা রাম রাজার চরণে। 
চোদ্দ বংসর মোর মায়ে করিহ পালনে ॥ 
আমার সত্য রাম করিলা পালন। 
রথে চঁড় তিন দিনের পথ করহ গমন ॥ 
রাজার আজ্ঞা পায়্যা তখন সুমন্ত সারথি । 
তিন দিন রথে যাবে রামের সংহতি ॥ 
রাম লক্ষণ সীতা চঁড়িলা গিয়া রথে। 
নানা বস্তু লইলা ধনুক বাণ হাথে! 
রাজ্য ছাড়িয়া চলিলা রাম বনবাসে। 
শ্রীরামের সংহতি ধায় স্ব আর পুরুষে ॥ 
ডাক দিয়া বলে সমন্তেরে সর্ব লোক। 
রথখান রাখ রামের দেখি চাঁদমূখ ॥ 
কাঁটা খোঁচা ভাঙ্গিয়া লোক উধৰ্ব শ্বাসে ধায়। 
রাম লক্ষণ সীতাদেবী কত দূরে যায়॥ 
রামের পাছে ধায় রাজা চক্ষুর পড়ে পানি। 
কোঁশল্যা সুমিত্রা ধায় সাতশত রাণী 
সাতশত সাঁতনা লৈয়া কৌশল্যাদেবী কাঁদে ৷ 
কাঁদেন রাজা দশরথ কেশ নাহ বাঁধে॥ 
রাম বলেন কাঁহ শুন সুমন্ত সারাথ। 
দেখিতে না পার আর বাপের দুর্গাতি॥ 
রথখান চালাও তুমি ত্বারিতগমন। 
দূরে গেলে না শুনি যেন বাপের ক্রন্দন৷ 
সুমন্ত বলেন তোমার আজ্ঞা না করিব আন। 
আমার বচনে গোসাঁঞ্ কর অবধান॥ 
স্তঁপুরুষে লোক সকল ধাইল সত্বর। 
শুন্য হইল রাজ্য তোমার অযোধ্যা নগর ॥ 
বুড়া রাজার তরে তুমি কর সম্ভাষণ । 
তবে নেউটিয়া রাজা করিবে গমন ॥ 
রাম বলেন সুমন্ত তোমার 
মুক্তি নাহ আইসে। 
বাপের সঙ্গে দেখা হৈলে 
না যাওয়া হবে বনবাসে॥ 
তবে তো নাহল বাপের সত্যপালন। 
রথ চালাইয়া দেহ ত্বরিতগমন॥ 


banglabooks.in 


অযোধ্যাকাণ্ড 


রামের আজ্ঞা পাইয়া তখন সুমন্ত সারাথ। 
রথখান চালাইয়া দিল শীঘ্রগাতি ॥ 
কগ দূর গিয়া রাম হইলা অদর্শন। 
আছাড় খাইয়া রাজা পাঁড়ল ততক্ষণ ॥ 
এক দিনের শোকে রাজার মূর্ত হইল আন। 
রাজার জীবন নাহ করিল অনুমান ॥ 
কৃষ্ণবৰ্ণ হইল রাজার আকৃতি প্রকৃতি । 
রাহ গিলিলে যেন চন্দ্র ছাড়ে জ্যোতি ॥ 
ঘন ঘন চায় রাজা হইয়া মূচ্ছিত। 
সাত শত রাণ গিয়া বোঁড়ল চারভিত॥ 
হেনকালে কেকয়ী রাজার ধরে হাথে। 
কেকয়ী দেখিয়া বলে রাজা দশরথে ॥ 
আমা না ছুইস তুঁঞ কালসাপিনী। 
স্ত্রী হৈয়া স্বামী বধ করাল চণ্ডালিনী ॥ 
সামবত পাইয়া রাজা কখন অচেতন। 
দিন দুই তিনে হইবে রাজার মরণ ॥ 
মরণকালে গেল রাজা কৌশল্যার ঘর। 
দুইজন সমশোক কাঁদে নিরন্তর ॥ 
বাহ্মণে দান নাহ যজ্ঞের আহ্নীত। 
চন্দ্রসূ্য্য ছাঁড়লেক আপনার জ্যোতি ॥ 
হাথী ভোগ এাঁড়ল ঘোড়া ছাড়ল ঘাস। 
রন্ধন ভোজন নাহ লোক উপবাস ॥ 
রাত্র হইলে স্ত্রীলোক না 

যায় স্বামীর পাশে । 
সংসার শূন্য হইল লোক কিছ নাহি বাসে॥ 
বাম রাম বলিয়া দশরথের ক্রন্দন। 
বামের শোকেতে রাজা হইল অচেতন॥ 
বাজারে ধরিয়া তবে রাণীসকল তুলি। 

কেহো বাঁধে চুলি! 
বাজারে ধরিয়া সভে লৈয়া গেল ঘরে। 
অন্তঃপর প্রবিষ্ট রাজা খাটের উপরে ॥ 
কাঁদতে কাঁদিতে রাজা হইলা অচেতন। 
তমসার কূলে গেলা শ্রীরামলক্ষমণ ॥ 
তমসার কৃল দেখ রাম হরাষত। 
অপরূপ স্থান বড় ঘাট সশোভত॥ 
নানা ফুলফল দেখেন তমসার কূলে । 
রাজহংস চলিয়া বেড়ায় তমসার জলে ॥ 
সুমন্তের তরে তখন বলেন শ্রীরাম । 
তমসার কুলে আজ আমার বিশ্রাম 
বেলা অবসানে দ্য চাঁললা পশ্চিমে । 
তমসার জলে স্নান কারিলা শ্রীরামে! 


৪৯ 


তমসার জলে স্নান করি কুতৃহলে। 
রথের ঘোড়া সুমন্ত চরায় তমসার কূলে ॥ 
লক্ষ্মণ বার গাছের তলায় বিছাইল পাতা । 
তাহার উপর শুইলা রাম আর সাঁতা॥ 
কমন্ডুল ভরি জল আনিল লক্ষণ 
রাম সীতা দুইজন পাখালিলা চরণ॥ 
হাথে ধনুক বাণে লক্ষণ রাঁহলা জাগরণে। 
বড় প্রীত পাইলা রাম লক্ষণের গুণে ॥ 
তমসার কূলে রাম বঞ্চিলা সুখরাতি। 
প্রভাতকালে রথ যোগায় সুমন্ত সারথি ॥ 
প্রাতঃস্নান করিয়া রাম হৈলা আগুসার। 
রথে চাঁ় শ্রীরাম তমসা হইলা পার॥ 
তমসা এড়িয়া গেলেন নদী বেদশ্রুতি। 
তাহা পার হৈয়া গেলা নদী তো গোমতী ॥ 
হংস জলে কেলি করে আঁত সশোভন। 
সরয্‌ নদী পার হইলা শ্রীরামলক্ষযুণ ৷ 
রাম বলেন সীতা আইল আচম্বিতে। 
ইক্ষবাকুর রাজ্য সীতা দেখ ভালমতে ॥ 
এই দেশে ইক্ষৰাকু ধাঁরল ছত্রদণ্ড। 
আমার পর্র্বপুরুষের দেখ রাজ্যখণ্ড॥ 
যথা যথা দিয়া যান রাম মহাশয়। 
সে দেশের লোক আস দেয় পারচয়॥ 
তোমার বিহনে গোসাঞ রাজ্যের বিনাশ । 
কোন্‌ বিধাতা সৃজিল রামের বনবাস॥ 
মধুব বচনে রাম দিলেন মেলানি। 
আমাবে সদয় তোমরা আমি ভালে জানি! 
পরবাস বনে আমার চোদ্দ বৎসর । 
পরম হরিষে তোমরা যাহ নিজ ঘর॥ 
সভাকার তরে রাম দিলেন মেলান। 
ঘরে যাইতে লোকের চক্ষে পড়ে পানি ॥ 
দশরথ কেকয়ণীর নিন্দা সব্বলোকে বলে। 
বাপের নিন্দা শুনিয়া রাম 

তথা হইতে চলে ॥ 
কোশলের দেশ গিয়া করিলা প্রবেশ। 

কাঁহ যে বিশেষ! 
আমার মাতামহরা আছিলা এই দেশে। 
নগরমধ্যে গঙ্গা আসি কাঁরলা প্রবেশে॥ 
নগরমধ্যে গঙ্গা আসি রহিলা কুত্‌হলে। 
যজ্ঞকুণ্ড সারি সার গঙ্গার দুই কূলে» 
মংস্য মকর কুম্ভীর জলেতে প্রচুর । 
ব্রাহ্মণের শাসন গঙ্গার দুই ক্‌ল॥ 


banglabooks.in 


৫০ 


গুবাক নারকেলের গাছ আমন কাঠাল । 
গঙ্গার দুই কূলে লোকের বসাত অপার॥ 
গঞ্গার দুই কূলে তপ করে খাঁষ মূনি। 
দুই কূলে রাহ্ষণ করেন বেদধ্যান। 
লক্ষ্মণ সুমন্তেরে বলেন শ্রীরাম। 
গঞ্গাতীরে রাহিয়া আজি আমার বিশ্রাম ॥ 
রথ হইতে উলিয়া 'হত্গলি গাছের তলে। 
রথের ঘোড়া সুমন্ত চরায় গঙ্গার কূলে ॥ 
রাম বলেন অই দেখ শৃঙ্গবের পুরী 
এই দেশে গৃহক চণ্ডাল আছে আমার মিন্ত্র। 
চণ্ডালের রাজা গুহক ধর্ম্মচারত্র॥ 
সাত কোটি চণ্ডালের উপর গূহক ঠাকুর। 
চণ্ডালের রাজ্য যুড়িয়াছে অনেক দূর॥ 
বনের ভিতর বসত করে চণ্ডাল ঠাকুরাল। 
নানা ফুলফল খায় আম্র রসাল ॥ 
বেলি অবসানে স্য্য রাঙ্গা বর্ণ ধরে। 
হেনকালে গেলেন রাম শৃঙ্গবের পুরে॥ 
রামের বেশ দেখিয়া গুহক করয়ে ক্ুন্দন। 
সকল কথা কহেন রাম আপন বিবরণ ॥ 
গৃহক বলে যেমত তোমার অযোধ্যা নগরী। 
তেমতি জানিবে তুম শৃঙ্গবের পুরী 
গঙ্গাতীরে ঘর আমার বনেতে বসতি। 
বনবাসে ব9 এথা থাকব সংহতি ॥ 
নানা ফলমূল খাও কর মধুপান। 
কথক কাল থাকিয়া এথা কর গঙ্গাস্নান॥ 
মৎস্য খায় মৎস্য মারে মৎস্য উৎপাঁতি। 
এই অনাচার করে চণ্ডালের জাতি॥ 
মধুর সুস্বাদ দাধ ঘৃত রসাল। 
তব উত্তম জাঁত বালবেক ছুইল চণ্ডাল ৷৷ 
গুহকের কথা শুনিয়া হইল 

রঘুনাথের হাস। 
তোমার এথায় থাঁকয়া আম 

কারব বনবাস॥ 
বনবাস বাঁণতে রাম রহিলা সেই দেশে। 
অযোধ্যাকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে ॥ 


যোড় হাথে বলে তখন সুমন্ত সারাথ। 
আমারে কি আজ্ঞা হয় বল রঘুপতি॥ 
সুমন্তের বোলে রাম দিলেন ত। 
রথ লৈয়া দেশে তুমি যাও শীশনগাতা। 


রামায়ণ 


তন দিন রথে আইলাম বাপের আদেশে। 
এই দেশে রাহলাম আমি বাচতে বনবাসে 
রথ লৈয়া সুমন্ত চলিলে ত্বরাত্বারি।* 
আর তিন 'দনে যাবে অযোধ্যা নগরী ॥ 
সকল কথা কাঁহও আমার বাপের গোচরে। 
এমন দারুণ শোক কেমতে পাসরে ॥* 
বাপের সেবা না করিলাম থাঁকয়া নিকটে । 
কোথাও না দেখি শন এমত কারে ঘটে॥ 
পরবাসে ভরত ভাই থাকিল বিদেশে । 
এতেক প্রমাদ ভরত না জানে বিশেষে ॥ 
ভরত ভাই আনাইয়া দহ আঁধকার। 
মায়ের ঠাঁঞ জানাইও আমার পাঁরহার॥ 
নমস্কার জানাইও সতাইর চরণে। 
তাহাঁর দোষ নাহ আমার দৈবের ঘটনে ॥ 
রামের কথা শ্বানয়া সূমন্তের ক্রন্দন। 
আর কত 'দনে গোসাঞ হইবে দরশন॥ 
বিদায় হইয়া সুমন্ত চলে কাঁদতে কাঁদতে 
আঁত বেগে রথখান চালায় ত্বরিতে ॥ 
সুমন্তেরে বিদায় দিয়া রাম ভাবেন মনে মন। 
লক্ষ্মণ সঁতা লৈয়া যুক্ত করেন তিনজন ॥ 
এথা হইতে অযোধ্যা নিকট বড় পথ । 
এথা থাকলে আমায় নিতে আসবে ভরত ॥ 
এথা হইতে আর কোথা দেশ নিজ্জন। 
লুকাইয়া তথা গিয়া থাঁকব তিনজন ॥ 
যাবৎ সুমন্ত নাহি উত্তরে গিয়া দেশ। 
গঙ্গাপার হৈয়া আমরা যাব অন্য দেশ॥ 
এত ভাবিয়া গুহার তরে বালা শ্রীরাম। 
চিত্রকৃটে গিয়া আম কারব ব্্রাম॥ 
গঙ্গার গভীর জল বিষম তরঙ্গ । 
ঝাট পার কর মোরে সত্য না হয় ভঙ্গ॥ 
সাত কোটি নৌকার উপরে গুহার ঠাকুরাল। 
সোনার নৌকা আর সোনার কেরোয়াল॥ 
গুহক বলে মনষ্য রাহল সাজন। 
এক রান্র এথা থাকহ তিনজন ॥ 
রাম বলেন রহিলাম আমি তোমার রাজ্যে। 
রঘুনাথ বলেন মিতা তুমি 

থাক আনন্দকার্ষেয ॥ 
আজ রাঁহলে দুই দিন হইবেক ব্যাজ। 
ভরত পাছে পায় মিতা আমার সংবাদ ॥ 
গুহকের বাঁড় রঘদনাথ 

বালা দুই রাতি। 
প্রভাতে-পার হইয়া চলিলা শীন্লগাঁত॥ 


banglabooks.in 


অযোধ্যাকাণ্ড 


রাম বলেন ভরদ্বাজ বৈসেন চিনত্রকৃটে। * 
পনি সম্ভাঁষতে বিশ্রাম হইরেক বাটে॥ 
মুনিগণ লৈয়া আছেন ভরদ্বাজ। 

তারাগণ মাঝে যৈন শোভে দদ্বিজরাজ॥ 
হেনকালে সেইখানে গেলা তনজন। 
[তিনজন বান্দলা গিয়া মুনের চরণ] 
রাম বলেন শুন ভরদ্বাজ মহাশয়। 
তোমার চরণে আমি কার পারিচয়॥ 
দশরথের পুত্র আমরা দুইজন । 

আমার নাম শ্রীরাম অনুজ লক্ষমণ ॥ 
বাপের সত্য পালিয়ে হইলাম বনবাসী। 
জনককুমারী সীতা সঙ্গেতে রূপসী 
রামের কথা শুনিয়া মুনি উঠিলা সম্ভ্রমে। 
পাদ্য অর্ঘ্য দিয়া পূজা কাঁরলা শ্রীরামে॥ 
মুনি বলেন রাম তুম বিষ্ণু আপনি । 
{বষ্ণু আরাধনে তপ করে সকল মুনি ॥ 
গঙ্গা যমুনার মধ্যে আমার বসাঁত। 
বনবাস বণ এথা থাকিব সংহাতি॥ 

রাম বলেন অযোধ্যার নিকট বড় পথ। 
এথা থাঁকলে আমায় নিতে আসবে ভরত॥ 
এথা হইতে আর কোন দেশ নিজ্জন। 
লুকাইয়া তথা 'গিয়া বণ্চিব তিনজন 
মান বলেন রাম তুমি কর অবধান। 
যমুনার পার এ স্থান নিম্মাণ॥ 

।অনেক মুন বসতি করে এ বটগাছের তলে। 
যত পাঁখ বনজন্তু বৈসে কুতূহলে॥ 
নানা ফূলফল আছে মধুর সুস্বাদ। 

যার গন্ধে খণ্ডে পথশ্রম অবসাদ ॥ 

মুন সভার সঙ্গে গিয়া থাক সেই দেশ। 
তথায় গেলে ভরত আর না পাবে উদ্দেশ ॥ 
সেই দেশে নাহ রাম মনুষ্য সণ্ার। 
ভেলা বান্ধিয়া রাম যমুনা হও পার! 
কুঁড় গজ যমুনা নদী আড়ে পাঁরসর। 
উভেতে না জানে লোক গভীর বিস্তর ॥* 
এক রান্র এথা রাম বণ্চিলা তিনজন । 
কালি প্রভাতে যাইও মুনির তপোবন! 
চিত্রকূটে রাম বাঁণুলা তিন রাত। 
প্রভাতে বিদায় হইয়া চঁলিলা শীঘ্রগাতি॥ 
দুইজনের হাথে বিচিত্র ধনুক বাণ। 

মাঝে সীতা পাছে লক্ষ্মণ আগেতে শ্রীরাম ॥ 
ম্দানর*পাড়া দয়া যান সীতা তো সূন্দরী। 
যেইখান দিয়া যান আলো করে পুরী ॥ 


৫১ 


জয়ন্ত নামে কাক আকাশে উঠিয়া বুলে। 
ঠাকুরাণীর রূপ দেখয়া ধড়ফড় করে॥ 
অচেতন হৈয়া কাক ধাঁরতে নারে মন। 


পলাইয়া গেল কাক আঁচাঁড়য়া গায় ॥* 
হেনকালে রামেরে বলেন দৈবী সাঁতা । 
আঁচাড়য়া গেল কাক বড় পাইল; ব্যথা ॥ 
কাক মারতে এাঁড়লা রাম এঁষীক বাণ। 
খেদাড়য়া যায কাকে লইতে পরাণ॥ 
কৈলাস এাঁড়য়। কাক অমরাবতাঁ যায়। 
কাক মারিতে বাণ পাছ পানে ধায়॥ 
ইন্দ্রের ঠাঁঞ গিয়া কাক পাঁশলা শরণ। 
এষীক বাণ তখন হইলা ব্রাহ্মণ ৷৷ 

ব্রাহ্গণ হইয়া বাণ গেল ইন্দ্রের ঠাঁঞ। 
রঘুনাথের বাণ আম জয়ন্ত কাক চাই॥ 
রামের বাণ দেখয়া ইন্দ্র উঠিলা তখন। 
যোড় হাথে বাণের তরে করেন নিবেদন ॥ 
বাণ বলে আমার ঠাঁঞ নহিবে এড়ান। 
ব্রিভুবনে ব্যর্থ না যায় রঘুনাথের বাণ॥ 
কাক বাঁখতে নার দেব পুরন্দর। 
জয়ন্ত কাক আনিয়া দিল বাণের গোচর॥ 
জয়ন্ত কাক দেখিয়া রাষল রামের বাণ। 
বিশধয়া কাকেবে কৈল একচক্ষু কান॥ 
অপমান পাইয়া কাক গেল আপন দেশে। 
অযোধ্যাকাণ্ড রচিল পণ্ডিত কীত্তবাসে॥ 


ঘরের বাহর হও নাই পা দুই চাঁর॥ 
রোদ্রের আতসে সতার দুই চক্ষ; রাতা। 
না চলে চরণ প্রভু আজি রহ এথা! 

রাম বলেন সীতা তখাঁন আম জানি। 
তপোবনে কাননে চলতে নাঁরবে তুমি॥ 


banglabooks.in 


ডি 


লক্ষণ বলেন সীতা না হইও ব্যাকুল। 
কথ দূর গেলে পাব যমুনার কল 
যমুনা পার হইলে পাইব মননের দেশ। 
তথা গেলে সীতা আর না পাইবে রেশ 
এই কর্থাবার্তা কাহয়া যান 'তিনজন। 
প্রবেশ কারলা গিয়া অগস্ত্য কানন॥ 
হিঙ্গুলে মাণ্ডত সাঁতার পায়ের অধ্গুলি। 
রৌদ্রে মিলায় যেন লুনির পুথি ॥ 
লৃনির পুথাল সীতা পথ বাহতে নারে। 
চালতে না পারেন সীতা যান ধরে ধীরে॥ 
কাঁটা খোঁচা ভাঙ্গতে সীতার 
রন্তু পড়ে ধারে। 
মূনির আশ্রম সীতা পাইলা কথ দূরে॥ 
মুনির বাঁড় দেখিয়া তবে যান তিনজন। 
মুনের ঝি বহু আইল সাঁতা সম্ভাষণ॥ 
মধুর তোমার মূর্তি। 
এক কথা জিজ্ঞাস হের কর অবগাঁতি॥ 
নীলকমল যেন নব জলধর। 
দৃব্বাদলশ্যাম তনু আঁত মনোহর ॥ 
সুন্দরবরণ দেখি ব্রিভুবনসার। 
আগে যান মহাশয় কে হন তোমার॥ 
কমলনয়ন মুখ ভ্রুভঙ্গ চিত। 
পুলকে পার্ণত গণ্ড হাসি হরষিত॥ 
লাজে হেট মুখ সীঁত' না বলেন আর। 
ইঙ্গিতে বাললা সতা স্বামী আমার] 
কমলিনী সীতা পথ বহে ধীরে ধীরে। 
তিনজন গেলা তবে যমুনার তীরে॥ 
যমুনার জল গভীর পাতাল প্রমাণ । 
রাম দেখিয়া জল হইল হাটুর সমান॥ 
না জানিয়া ভেলা তায় বাঁধলা লক্ষণ । 
হাটুপানি পার হৈয়া গেলা তিনজন॥ 
রাম দেখিয়া মুন সব বলেন বচন! 
তপস্বী বেশ কেনে দেখি তিনজন ॥ 
রাম বলেন বাপের আজ্ঞায় 
আইলাম বনবাসে। 
চৌদ্দ বংসর আম থাকিব বনবাসে॥ 
চৌদ্দ বংসর আম থাকিব 
তপস্বীর বেশে। 
যমুনার পার রাম রাহলা বনবাসে ॥ 
এথায় রথ লৈয়া সুমন্ত উত্তরিলা দেশে। 
রাম লক্ষণ সাঁতারে রাখিয়া বনবাসে॥ 


রামানন্দ 


ছয় দিনে গেলা সুমন্ত অযোধ্যা নগরে। 
যোড় হাথে রাহলা গিয়া রাজার গোচরে॥" 
রাজ ব্যবহারে গিয়া রাজারে নমস্কার। 
রামলক্ষমণ থুইয়া আইল শৃঙ্গবের পুর! 
শৃঙ্গবের পর গেলাম তিন দিবসে। 
রাম লক্ষ্মণ সীতা রহিলা সেই দেশে॥ 
বিদায় দিলা মোরে রাম মধুর বচনে। 
পাঁরহার জানাইলাম তোমার চরণে ॥ 
অমৃত জিনিয়া রামের মধুর বচন। 
তঙ্জন গজ্জন কিছ কাঁরলা লক্ষণ ॥ 
লক্ষ্মণ বাললা বিস্তর দুরক্ষর বাণী। 
সবে কিছু না বাললা সাঁতা ঠাকুরাণী॥ 
এত যাঁদ সুমন্ত কহিল বচন। 
পুরী সমেত তখাঁন উঁঠল ক্রন্দন ॥ 
সাত শত নারীগণ রাজার যত রাণী । 
কাঁদিয়া বিকল সভে পোহায় রজনী ॥ 
কেহ কারে না শান্তায় সভে অচেতন |» 
পূব্্বকথা রাজার তখন পাঁড়ল স্মরণ 
কৌশল্যার ঠাঁঞ রাজা কহে পূর্বকথা । 
মহাজনের বাক্য কভু না হয় অন্যথা ॥ 
মগ মারতে গেলাম আম 
সরযুর কূলে। 

অন্ধ মানর পুত্র কলসীতে জল ভরে॥ 
আমার জ্ঞান বন্যহস্তী করে জলপান! 
শব্দ পাইয়া আম পারল সন্ধান॥ 
জল ভরিতে ফুটে বাণ 

ম্ীনপদত্রের বকে । 
প্রাণ গেল বাঁলয়া মুনির পত্র ডাকে ॥ 
কোন্‌ অপরাধে প্রাণ নিল কোন জনে। 
এতেক শুনিয়া আমি গেলাম সেইখানে | 
মুনির পুত্র বলে রাজা পাড়িলা প্রমাদ। 
আমায় মারিলা তুমি কোন্‌ অপরাধ ॥* 
অন্ধ মা বাপ আম প্াাঁষ রাত্রি দিনে। 
আমা কোলে লৈয়া রাজা 

যাহ তো সেখানে ॥ 
যাবং বাপ আমার নাঁহ দেয় শাপ। 
আমায় লইয়া যাহ রাজা 

যথায় আমার বাপ! 
ইহা বাহ রাজা আর নাহি প্রাতিকার। 
এতেক বাঁলল মোরে মাীনর কুমার! 
অন্ধ বুড়াবুঁড় বসিয়া আছে যেই বনে। 
মূনিপূত্র লৈয়া আম গেলাম সেইখানে॥ 


banglabooks.in 


অযোধ্যাবনণ্ড 


ধড়া কোলে কারয়া আমি গেলাম সমূখে। 
পত্র বলিয়া ডাকে॥ 
পুত্র বলিয়া ডাকে মুন না পায় উত্তর। 
ধ্যান করি মূনিবর জানল সকল॥ 
মুন বলে রাজা তুমি বড়ই দুষ্কর । 

র মারিলা কেন আমার কোঙর॥ 
আমা ধরিয়া লহ রাজা সরযূর কলে । 
পুত্রের তর্পণ কার সরযূর জলে ॥ 
অন্ধ মুনি ধাঁরয়া আমি সরযুতে আনি। 
পুত্রের তর্পণ করিয়া দিল শাপবাণী॥ 
'মহাজনের বাক্য কভু না যায় খণ্ডন। 
আজিকার রান্রে রাণী আমার মরণ 
আছাড় খাইয়া পড়ে রাজা হৈয়া অচেতন। 
রাজারে বেটিয়া বৈসে সকল রাণীগণ॥ 
অন্ধ মীনর শাপ তবে ফলে রাজার তরে। 
ছটফট করে রাজা বাক্য মুখে হরে॥ 
হা হা রাম বালয়া তোঁজল পরাণ। 
দশরথ রাজা 'নদ্ধা যায় হেন সভার জ্ঞান॥ 
উপবাস কার সভে বঞ্চিলা রজনী । 
রাজাকে চিয়াইতে গেল সাতশত সাতিনী॥ 
দুই দণ্ড বেলা হইল রাবর উদয়। 
এতক্ষণ নিদ্রা যায় রাজা মহাশয় ॥ 
ধনাড় ধবাইয়া দেখে নাহক পরাণ। 
প্রাণ তেজিয়াছে রাজা বলিয়া হা হা রাম॥ 
রাজাকে বোঁট়য়া কাঁদে সাত শত রাণী। 
গড়াগাঁড় যায় তখন সকল সাঁতনী॥. 
পৃত্রশোকে কৌশল্যা হইয়াছে দুঃাঁখত। 

হইয়া মুচ্ছিতি॥ 
সত্যবাদী রাজা তুম সত্য হইল 'স্থর। 
সত্যবাণী স্বর্গে গেলা পুণ্য শরীর] 
সত্য না লাঁঙ্ঘলা তুম বড় পণ্যম্লোক। 
স্বর্গবাসে গিয়া তুম এড়াইলা শোক 
রাজা স্বর্গে গেলা মোর পুত্র গেল বনে। 
দুই শোকে প্রাণ মোর আছে কি কারণে॥ 
কমতে লোটাইয়া কাঁদে কৌশল্যা রাণী। 


6৩ 


তৈলদ্রোণের ভিতরে রাখ রাজা দশরথ | 
দেশে আসি আঁগ্নকার্য কারবেন ভরত ॥ 
রামলক্ষণ বনবাসে ভরত মাতুলপাড়া। 
িতনাদন তৈলের ভিতর রাজা বাস মড়া॥ 
চার প্রহর রাতি। 
প্রভাতকালে পান্রমন্র করেন যুকতি॥ 
বুদ্ধিতে আগল আছে পান বিশেষে। 
সেই সে ভরত আনতে পাঁরবেক দেশে ॥ 
পান্রমত্র আইল সভে শকটে বিস্তর । 
সভাকারে বলেন বশিষ্ঠ মূনিবর॥ 
ভরত আনিতে কে যায় শীঘ্রগাত। 
ভরত আইলে হয় রাজার অব্যাহতি ॥ 
সত্য পালিয়া রাজা গেলা স্বর্গবাস। 
অরাজক রাজ্য হইল বড় পাই ত্রাস 
ভরত শব্রুঘ তারা রাঁহল মাতুলদেশ। 
এতেক প্রমাদ তারা কি জানে বিশেষ॥ 
রামের কথা ভরতেরে না কহিবে এখন। 
মায়ের দোষে রাজ্য পাছে করেন বজ্জন॥ 
বাঁশন্ঠ পুরোহিত। 
ভরত আনিতে ঠাট চিল ত্বরিত॥ 
হস্তিনাপূরে গেল এক _দিবসে। 
*তার পর দিনে গেল সব অঙ্গ দেশে ॥ 
বেহারের দেশ গেলা আঁত মনোহর । 
অগ্গদেশ পথ বাঁহয়া আইলা সত্বর॥ 
আঁতকুল দেশ গেলা যেন অমরাবতা ।* 
নানা কৃতৃহলে লোক করয়ে বসাঁত॥ 
গাধি রাজার নগরে কেকয় রাজা বৈসে। 
উত্তরিলা 'গিয়া রাজ্য তিন 'দিবসে॥ 
রাত্র দন পথ বাঁহয়া লোক 'বকল। 
রন্ধন ভোজন করে পায়্যা রম্য স্থল ॥ 
কৃত্তিবাস পাঁণ্ডতের বাণী অমৃতসমান। 
অযোধ্যাকাণ্ড রচিল অমৃত ব্যাখ্যান! 


সুখরান্র নিদ্রা ভরত খাটের উপর। 
কুস্ব্ন দেখিয়া ভরত উঠিলা সত্বর॥ 
রানি প্রভাতে ভরত বাঁসলা দেয়ানে। 
কথাবার্তা না কহে কারো সনে॥ 
ভরতেরে জিজ্ঞাসেন সকল পান্রগণ। 
কেন ভরত তোমায় দেখ বিরসবদন ॥ 


banglabooks.in 


৫৪ রামায়ণ 


ভরত বলেন কুস্বস্ন দেখিলু রান্রিশেষে। হস্তী ঘোড়া দিল রাজা বহুমূল্য ধন। 
চন্দ্রসর্ষ্য ভূমে পড়ে খাঁসয়া আকাশে॥ বিদায় হইয়া চলে ভরত শন্রুঘ]॥ 
কালিয়া হেন বাঁড় আ'সয়া কাহল সপনে। অযোধ্যা নগর দশ দিবসের পথ। 
রাম লক্ষ্মণ সীতাদেবী তিন দিবসে গিয়া উত্তরিল ভরত 
তিনজন গেলা বনে॥ রামের শোকে রান্রীদন লোকের ক্রন্দন। 
মৃত পিতা দেখিলাম তৈলের ভিতর। চক্ষুর লোহেতে লোকের তিতয়ে বসন॥ 


পিতার দেখিলাম এতেক অমখগল॥ ভরত বলে পান্রমিন্র কহ তো কারণ। 

ভরতের কথা শুনিয়া সভার তরাস। অযোধ্যার লোক কেন বিরস বদন! 

ভরতেরে সভে দিলা বচন আশ্বাস॥ এত শুনি পান্রীমন্র হেট কৈল মাথা । 
কুস্বগন যাঁদ দেখিয়াছ বড় জঞ্জাল। ভাল মন্দ ভরতেরে নাহ কয় কথা॥ 
তাহার অনুরূপ ঝাট কর প্রতিকার॥ বিস্ময় হৈয়া পান্রমত্র গেলা সভে ঘর। 
দেবতার পূজা কর হৈয়া সাবধানে। বাপের আওয়াসে ভরত সাঁধায় সত্বর॥ 
ব্রাহ্মণ তুষ্ট কর তুমি বহুমূল্য ধনো। বাপ না দোখল ভরত শূন্য আওয়াস। 


ইহা বাহ ভরত আর নাহি উপদেশ। তখনি জানিল ভতর বাপের বিনাশ ॥ 
দানে হইতে ঘুচে ভরত সকল দুঃখ র্লেশ॥ মরণকালে দশরথ কৌশল্যার ঘর। 

এত যদ পান্রগণ দিলেক যুকতি। মৃত শরীর আছে রাজার তৈলের ভিতর ॥ 
স্নান করিয়া দান ভরত করে শ'ঘ্বগাত॥ বাপের আওয়াসে গেল বাপ নাহ দেখে। 
দেবতা পুজা করেন ভরত নানা উপহারে। মায়ের আওয়াসে ভরত সাঁধায় মনোদুখে॥৷ 
অনেক ভাণ্ডার তবে ভরত দান করে! কেকয় দেবী বাঁসয়া আছেন 

সকল ভাণ্ডার শূন্য হইল নাহি আর ধন। রত্বসিংহাসনে। 
ভরতের স্থির তব; নাহি হয় মন॥ রাজা মরিয়াছে রাণীর কিছু নাহি মনে॥ 
তবে ভরত গেলেন মাতামহের পাশ। ভরত দেখিয়া রাণী এড়িল সিংহাসন। 
হেনকালে ভরতের ঠাট সাঁধায় আওয়াস॥ ভরত দেখিয়া রাণীর চরণ বন্দন॥ 


কেকয় রাজারে ঠাট নোঙাইয়া মাথা। মাথায় হাথ 'দিয়া রাণী | 
ভরতের তরে ঠাট কহে সকল কথা॥ ভরত কৈল কোলে। 
তোমা' নিতে ভরত আমরা মা বাপের কুশল ভরত কহ তো আমারে॥ 

আইল; পান্রগণ। ভরত বলে মাতা তুম না হইও বিকল। 
ঝাট ভরত তুম কর দেশে আগম্না। মাতামহ" মাতামহ আছেন কুশল ॥ 


রাজার নিদর্শন লহ হাথের অঞ্গুরী। অনেক দিবসে আমি আইল আচাম্বিতে। 
ঝাট চল ভরত আমরা রাহতে না পারি॥ অযোধ্যার লোক কেন না দেখি হরাষতে॥ 
কথার প্রবন্ধে তারা কাঁহল বিশেষ। বাপের আওয়াস গেলাম বাপ নাহি দেখি। 
তোমায় দেখিবেন রাজা ঝাট চল দেশ॥ প্রমাদ পড়্যাছে মা হেন দেখি সাক্ষী॥ 
ভরত বলে বাপের কথা কহ পান্লগণ। যে কথা কাহতে লোক না করে সাহস। 
কুশলে আছেন ভাই শ্রীরাম লক্ষণ হেন কথা কহে কেকয়ী পরম হারিষ॥ 


কেকয় মাতা কুশলে আছেন সত্যবাদী তোমার বাপ 

কৌশল্যা সতাই। সত্য কারলা স্থির 
সকল কথা কহ মোরে তবে আমি যাই সত্য পালি স্বর্গে গেলা পুণ্যের শরীর ॥ ' 
পান্রমন্র বলে ভরত সভকার কুশল। পৃঁথবী শুন্য হইল ভরত বাপের মরণে। 
সভারে দৌখবে যাঁদ চলহ সত্বর॥ আছাড় খায়্যা পড়ে ভরত 
মাতামহের চরণে ভরত হইলা নমস্কার। হৈয়া অচেতনে॥ 
দেশে গেলে তোমায় দেখিতে ' কেকয়ী বলে ভরত তুমি কর অবধান। 


আসব আরবার॥ তোমার ক্রন্দনে ভরত বিদরে আমার প্রাণ ॥ 


banglabooks.in 


জমোধ্যাকাণ্ড 


সব্বাবদ্যা জান ভরত কি বুঝাব তোমারে। 
বাপ লৈয়া ভরত দেখ কেবা রাজ্য করে॥ 
ভরত বলে শুনিলাম বাপের মরণ। 
রাম লক্ষমণ ভাই তাঁরা কোথা দুইজন॥ 
শ্রীরামের তরে বাপ দিবেন রাজ্যভার। 
আপন বসিয়া বাপ কর্যাছেন বিচার॥ 
এই সকল যুক্তি হইল 
পূর্বে আম জানি। 
হেন যুক্তি বিপরীত সকল হইল কোন॥ 
দশ হাজার বৎসর আমার বাপের জীবন। 
৬০৪০৭ 
রাজার মরণে তোমার 
পশু 
রাজকন্যা কেকয়ী আছেন নানা সুখে ॥ 
ভাল মন্দ না বলেনা 
আইসে কিছ মুখে৷ 
রাম লক্ষ্মণ দু'হে তারা হইলা তপস্বাঁ। 
সীতা লৈয়া দুই ভাই হইলা বনবাসী ॥ 
ভরত বলে তিনজন কেন গেলা বনে। 
পরাণ 'বদরে মাতা তোমার বচনে॥ 
স্ত্রীর বুদ্ধে কেকয়ী বলিতে না জানি। 
শ্রীরামের যত গুণ কেকয়ী বাখানি॥ 
লোকবংসল রাম ধম্মেতে তৎংপর। 
বাপ মায়ের প্রাণ রাম গুণের সাগর ॥ 
রাম রাজা হইবেক লোকের কৌতুক। 
রামের প্রসাদে লোক করে নানা সুখ ॥ 
কালি রাম রাজা হবেন আজি আঁধবাস। 
হেনকালে রামেরে আম পাঠাই বনবাস 
তোমার তরে রাজ্য লাম রাম গেলা বন। 
হা হা রাম বলিয়া রাজা তেজিল জাঁবন॥ 
মায়ের ধার পত্র কভু 
শোধিতে নাহি পারে। 
নিয়াছিল রাজ্য রাম কাঁড়িয়া দিলু তোরে ॥ 
রাজা হৈয়া রাজ্য কর বৈস রাজপাটে। 
রাজভার আছে ভরত তোমার ললাটে॥ 
ঘায়ের উপর ঘা পাইলে 
আধিক যেন জহলে। 
ক্ষঅচেতন হৈয়া ভরত পাঁড়লা ভাঁমিতলে॥ 
ই গুণ মা কহ আপন মুখে। 
আপনা মজাইলা ডুবিলা নরকে॥ 
রামের শোকে বাপ যাঁদ তেজিলা জীবন। 
তবে কেনে রামেরে তুমি পাঠাইলা বন॥ 


৫৫ 


যাহার প্রসাদে তোমার এতেক সম্পদ। 
তিন কুল মজাইলা স্বামী করিয়া বধ! 
মা হৈয়া পুত্রের তরে দিলা এত শোক। 
তোমায় কাটলে মা তলেক নাহ দুখ! 
তোমা ছারে কাটতে 'তিলেক নাহি ব্যথা । 
রাম পাছে বজ্জেন মোরে 


মা সম্ভাষিয়া শতুঘম আইল সেখানে। 
ভরত শন্রুঘ! কাঁদে পড়িয়া দুইজনে ॥ 
শ্ীামের তরে বাপ দিবেন ছত্রদণ্ড। 
কোথা হইতে কুজা চোঁড় পাঁড়ল পায়ুণ্ড॥ 
কুজনীর লাগাইল পাইলে এখন 
বধিব পরাণ। 

হেন সময় কুজা চোঁড় আইল সেই স্থান॥ 
ধবল কাপড় পরিয়াছে নানা অভরণ। 
সর্বাঙ্গে লেপিয়াছে কুজী গন্ধ চন্দন॥ 
এতেক প্রমাদবাক্য কুজন নাহি জানে। 
ভরত রাজা করিতে যায় আপনার মনে॥ 
হেনকালে দ্বারী বলে শুন শন্রুঘ]। 
এই কুজী করল বুড়া রাজার মরণ॥ 
এই কুজী মজাইল অযোধ্যা নগরা। 
এই কুজী বধ করিলে দুঃখ পাসরি॥ 
রা 

ধারয়া কুজীরে পাঁড়ল ভূমিতলে॥ 
১০৯০০ এ১ ০ পপ 


বাপ বাপ বাঁলয়া কুজা পারল্লাহ 
রাস পাইয়া কেকয়ণ ঘরের ভিতরে ঢুকে 
কুজী বলে কেকয় মোর কর পারন্রাণ। 
ভরত শন্লুঘ! মোর লইল পরাণ॥ 
কেকয়ীর ঘরে কুজন সাঁধাইল ডরে। 
চুলে ধাঁরয়া কুজীরে ঘরের বাহির করে॥ 
ত্রাস পাইয়া কুজা কেকয়ীর ঘরে ঢুকে। 
কুজা বলে কেকয়ী মাঁজলাম বিপাকে ॥ 
মুূকুতার মালা তার কুজের শোভন। 
ছাড়িয়া পাঁড়ল যেন আকাশের তারাগণ 
তোর লাগিয়া বাপ মরে ভাই বনবাসী, 
সৃষ্ট নম্ট কাঁরাল *ঞ সতাইর 
| হৈয়া দাসী 


banglabooks.in 


৫৬ 


কেকয়'র প্রধান দাসী ভরতের ধাই মা। 
রক্তে তোলবোল হইল কুজনীর সৰ্ব্ব গা॥ 
চুলে ধারয়া লৈয়া ফিরিতে কুজে গেল ছড়। 
শৰু] দৌখয়া কুজী উঠিয়া দিল রড়॥ 
ঘাস পায়্যা কেকয় পলায় উভরড়ে। 
'কুজী মারিয়া পাছে আমারে আসিয়া মারে॥ 
শৰুঘ] বলে শুন কেকয়ী সতাই। 
য়া না যাইও শুন কথা কই৷ 

সাতশত সাঁতিনী জিনিয়া তোমার প্রতাপ । 
তুমি যাহা বালতা তাহা 

করিত আমার বাপ॥৷ 
আমার বাপের প্রসাদে ছিলা নানা সুখে! 
নানা সুখ ‘বিলাসে রাজ্য 

করিল যুগে যুগে॥ 
শচাঁর যত সম্পদ ঘোষে সব্্বলোকে। 
তেমাঁত সম্পদ তুমি ভুঁঞ্জলা সোহাগে॥ 


গেল রসাতল। 
দোষ অনুরূপ তোমার কি কাঁর বদল॥ 
যদি বধ কার তোমায় তবে ঘুচে তাপ। 
সতাই ব কর কেন বাঢ়ইব পাপ। 
তোমার চোঁড় মারিয়া পাঁড় 

তোমার সমূখে। 


জবলিয়া পুড়িয়া যেন মরিস মনোদুখে॥ 
চুলে ধরিয়া কুজীর মাটিতে মুখ ঘসে। 
দেখিয়া কেকয়ী দেবী কাঁপেন তরাসে॥ 
বাপ বাপ বালয়া কুজী ঘন ডাক ছাড়ে। 
প্রাণ গেল বাঁলয়া কুজী হাথ পা আছাড়ে ॥ 
বুকে হাট দিয়া তার চাপিয়া ধরে গলা । 


অচেতন হৈয়াছে ভাই শুন শন্নুঘ। 
ধীরে ধীরে বলে ভরত শোকে অচেতন॥ 
গায় রন্ত মাংস নাহি আস্থচম্্মসার। 
স্নীবধ হইবেক ভাই না মারিহ আর] 


রামায়খ 


_ মায় না কাটল; আম এই পাপের ডরে। 


এত শুনিয়া শরুঘম কুজীর তরে এড়ে॥ 
ভরত বলেন শরুঘ দৈবে সকল জানে। 
এতেক প্রমাদ ভাই জানিব কেমনে॥ 
শ্রীরামের তরে বাপ দিলেন ছত্রদণ্ড। 
কোথা হইতে কুজী তায় পাঁড়ল পাষণ্ড ॥ 
সংসারের সুখ ভূজে তবু নাহ আঁটে। 
যত তাহার তরে খাটে॥ 
আম দুষ্ট চণ্ডাল হইলাম মায়ের দোষে। 
সতাইর ঠাঁঞ যাব আমি কেমন সাহসে॥ 
শৰুঘ] বলে সতাই না করিবে রোষ। 
আপনি জানেন সতাই যার যত দোষ ॥ 
ভরত শব্রুঘ] কাঁদেন দুইজন। 
কোশল্যার গিয়া করিল চরণবন্দন ৷ 
পুত্র বলিয়া কৌশল্যা ভরত কারন কোলে। 
ভরতের গুণ জানেন কিছ; নাহ বলে॥ 
রাত্রীদন ভরত আমার না ঘুচে ক্রন্দন! 
মায় পোয় ভরত রাজ্য কর দুইজন! 
রামেরে রাজ্য দিতে রাজা কাঁরল অধিবাস। 
হেনকালে তোমার মা পাঠায় বনবাস॥ 
কাহার ধন নিল রাম কাহার নিল গারি। 
কোন্‌ দোষে পুত্র মোর হইল দেশান্তরী॥ 


i 


ae 
মনু 
FL 
$ 
= 
217 


রী 


banglabooks.in 


জমোধ্যাব্সপ্ড 


চৌদ্দ বৎসর গেলে ভরত 
রাম আসবেন দেশ। 


ভরতেরে বলেন মানি প্রবোধ বাণী। 
ভরত বলে হের শুন বশিষ্ঠ মহাম্ান॥ 


পান্রমন্র সঙ্গে আর বশিষ্ঠ পুরোহিত 
বাপের আওয়াসে গেলা ভরত 

লোকেতে বোঁষ্টত ॥ 
বাপ দেখিয়া ভরত বলে 

তোমার এই গাতি। 
অনেক কালে দেশে আইলাঙ 

দেহ ত সম্মাত ॥% 
বাশষ্ঠ বলেন ভরত সম্বর ক্রুন্দন। 
বাপের অগ্নকার্ধ্য করহ শ্রাদ্ধতর্পণ॥ 
জ্যেম্তপুল্ন এ কার্য করিতে আঁধকার। 
রাম দেশে নাহ তুমি করহ সংকার॥ 
ডি নান 
অগোঁর চন্দন কাষ্ঠ আনে ভারে ভার॥ 
প্রবাল মুকুতা আনে বহমুল্য ধন। 
রাজ চতুদ্দোল আনে 'বিচিন্ত্র বসন॥ 
দশরথ রাজাকে তোলে 

সোনার চতুদ্দোলে। সর্য্যব 


মৃত শরীর লৈয়া গেলা সরযঘূর কূলে ॥ 


৫৭ 


শুক্বস্ম পরাইল শুক্র উত্তার। 
সব্বাঙ্গ লেপিয়া দিল সংগান্ধ কস্তুার॥ 
চিতার উপর রাজারে শয়ন। 
হেট উপরে কাষ্ঠ দিল অগোৌর চন্দন | 
তিন লক্ষ ধেনু ভরত 
সেইখানে কারল দান। 
রাজার মুখে আঁগ্ন দিল শাস্ত্র বধান॥ 
মৃত শরীর ভস্ম হইল ঘৃতের অনলে। 
বাপের তর্পণ কারল ভরত সরূর জলে॥ 
পিণ্ডদান কারয়া ভরত. উঠেন নদশর পাড়ে। 
মূচ্ছিত হইয়া ভরত আছাড় খায়্যা পড়ে॥ 
ভরত বলে সব্বলোক তোমরা যাহ দেশ। 
বাপের অগ্নতে আমি করিব প্রবেশ ॥ 
বাপ পরলোক হইল ভাই গেলা বনে। 
দেশের তরে আম আর যাইব ক কারণে ॥ 
বাঁশন্ঠ বলেন ভরত শোক উচিত নহে। 
জান্মলে মরণ হয় মারলে জন্ম হয়ে॥ 
যত যত রাজা হইল চন্দ্রসূর্যয বংশে। 
কোন রাজা অমর নহে গেল স্বর্গবাসে॥ 
সভাই মারবেক কেহো নহে তো অমর। 
ক্রন্দন সম্বর ভরত চলহ সত্বর॥ 
ভরতের পাশে দাড়াইয়াছল সকল পৃরাঁ। 
সভে মোল ভরতেরে নিল ধরাধার॥ 
পান্রমিন্রকে ভরত দিলেন মেলানি। 
কুশের শয্যায় ভরত বাঁণ্চলা রজনী॥ 
দ্বাদশ দিবস আছে ক্ষন্রিয়ের বিধান। 
দ্বাদশ দিবসে নিবাঁড়ল শ্রাদ্ধ দান॥ 
ঘোড়া হাথী রথ দিল পুর সাজন। 
মাঁণ মাঁণক দল কত গ্রামশাসন | 
বিপুল দানে পায় কেহো 
সোনা রাশি রাশি। 
নানা অলঙ্কার পায় অনেক দাসদাসী॥ 
তিরাশী লক্ষ মন সোনা ছিল 
রাজার ভাণ্ডারে। 
সকল ধন ভরত বলায় জগৎ সংসারে ॥ 
আটাইশ লক্ষ ধেনু ভরত 
করিলেক দান। 
পৃথিবীতে দাতা নাহি ভরতের সমান॥ 
শ্রাদ্ধ নিবাঁড়ল তবে বাড়ল দান। 
পান্রমন্র সভে কহে ভরতের স্থান॥ 
সৃূর্য্যবংশের রাজ্য অযোধ্যা নগরা। 
তোমায় রাজ্য 'দিয়া রাজা গেলা স্বর্গপুরণী॥ 


banglabooks.in 


৫৮ 


বাপে রাজ্য দিল তবে এড় কি কারণ। 
রাজা হৈয়া কর তুমি প্রজার পালন॥ 
সূ্যযবংশ বিনে রাজ্য আনে নাহ সাজে। 
তুমি রাজা নাহলে তোমার 

বাপের রাজ্য মজে॥ 
ভরত বলেন হেন যান্ত না বালহ আর। 
জ্যেষ্ঠ থাকিতে কনিম্ঠের নাহ অধিকার ॥ 
রাজা হৈয়া আম যাঁদ বসি রাজপাটে। 
মায় যত দোষ করিল সকল আমায় ঘটে ॥ 
রাজার যোগ্য আমার শ্রীরাম ভাই। 
রাম রাজা করিব সভে চল তথা যাই 
অভিষেকের দ্রব্য যত লহ পান্তরগণ। 
রাম রাজা করিতে আমরা চল সব্বজন॥ 


ভরতের আগে লোক করে হাথ যোড়া॥ 
তোমার যশ ঘুষিবে লোক 
থাকল সংসারে। 

তোমার মায়ের অপযশ থাকল ঘাঁষবরে॥ 
ভালমন্দ যত দেখ এথ বিদ্যমান। 

করে লোক ভরতের বাখান॥ 
রাম আনিবারে ভরত মনে করিল দড়। 
ভরত বলেন পান্রমিন্র রাজ্য সমেত চল॥৷ 
রাম আনিবারে এখন চলিলা ভরত। 
সৈন্যসামন্ত চলিল অনেক রথ রথ॥ 
দাসদাসী চালল রাজার অন্তঃপ্ার যত। 
ছোটবড় চলল রাজার বাঁশন্ঠ পুরোহত॥ 
বাশষ্ঠ আদি করিয়া চলিল মূনিগণ। 
রাজ্য সমেত চাঁললা যত পুরীজন॥ 
সবে মাত্র কেকয় না যায় ভরতের ডরে। 
ন্রিশ যোজনের পথ কটক আড়ে যোড়ে॥ 
কথ দূরে গিয়া ভরত করিয়া দেয়ান। 
হেনকালে বাশষ্ঠ বলেন ভরত বিদ্যমান ॥ 
আপনি আঁসয়া যাঁদ বিধাতায় তোষে। 
তবু রাম আনিতে ভরত না পারিবে দেশে ॥ 
হেন রাম আনিবারে চল্যাছ সংসার। 
আনতে নাঁরবে কেহ দ:ঃখমাত্র সার! 
বাপের সত্য পালতে রাম গেলা তপোবন। 
বাপে রাজ্য দিল তবে এড় কি কারণ॥ 
ভরত বলে তুমি আমার কুলের পুরোহিত । 
পুরোহিত হইয়া কেন বল অনুচিত 


রামায়ণ 


তোমার বচনে আমি কাঁর পাঁরহার। 
হেন কুচ্ছিত কথা না বালহ আর॥ 
বাঁশন্ঠের মন্দ্রণা ভরত নারিল রাখতে। 
রাম আনিতে ভরত চলিলা রাজ্য সমেতে 
যমুনার পারে রাম রাহলা বনবাসে। 
উত্তরিল গিয়া ভরত শৃঙ্গবের দেশে॥ 
পৃথবী যুড়িয়া ঠাট এক চাপে যায়। 
গঙ্গার কূলে বৈসে চণ্ডাল 

দূরে হইতে চায়॥ 

যুঝিবার তরে। 

আপনার ঠাট গুহা এক ঠাঁঞ করে॥ 
চলিল গুহার ঠাট অযোধ্যার বাট। 
আপন কটকে গূহা আগুলিল ঠাট 
আমার মিতা তপস্বী হইল বনবাসী। 
তাহার তরে রাজ্য 'দয়া বনবাসে আসি॥ 
গাছের বাকল পরাইয়া খেদাঁড়ল বনে। 
রাজ্য সমেত তবু তারে খেদাড়িতে আনে॥ 
মোর আমার মিতারে সাজে ধাড়। 
মারব সকল ঠাট না যাবে বাহাঁড়॥ 
সকল ঠাট মারিয়া আজ 

ফেলাইব খরশোঁতে। 
দেশে বাহযাড়য়া যেন না যায় ভরতে ॥ 
সাজ সাজ বলিয়া দগড়ে পড়ে কাটা । 
হৃদয়ে চিন্তিল গুহক বুদ্ধে পারপাটী॥ 
কি কাৰ্য্য আইল ভরত ভালমতে জানি। 
ভরত ভেটিতে গুহক নানা দ্রব্য আন! 
দধি দুগ্ধ ঘৃত মধু কলসী কলসী । 
অমৃত সমান ফল আনিল রাশি রাশি॥ 
ভাল মৎস্য বান্ধিয়া নল রোহিত চিতল। 
মাথায় বোঝা কান্দে ভার বহেত সকল ॥* 
যদ ভরত রামেরে করে নিয়া রাজা । 
ভালমতে কারব লৈয়া ভরতের প্‌জা॥ 
যদি ব আসিয়া থাকে বিপক্ষ গেয়ানে। 
ভরতের যত ঠাট সকল কাটিব বাণে॥ 
বাণে কাটিয়া ভরতেরে করিব সংহার। 
মিতারে রাজ্য দিব তবে 

সত্যে হইলে পার॥ 
মতার তরে রাজ্য গদব মাঁরয়া ভরত। 
সাত পাঁচ ভাবি গুহক আগুলিল পথ ॥ 
ভরত সম্ভাষিতে গঢ়ক পাঁতলেক ধন। 
হেনকালে সুমন্ত সনে হইল দর্শন॥ 


banglabooks.in 


অযোধ্যাকণ্ড 


সুমন্ত বলে রাম নিতে আস্যাছেন ভরত । 
এথা হইতে রঘুনাথ গেলা কোন্‌ পথ॥ 
সুমন্তের তরে গ্‌হক করে নিবেদন। 
দুই রাত্রি এখানে ছিলেন তিনজন 
যত বিবরণ গুহক কহে ভাল মতে। 
এথা হইতে গেলা রাম চিন্রকটে পর্বতে ॥ 
ভরতের তরে গুহক নোঙাইল মাথা । 
পুটাঞ্জলি করিয়া কহে আপনার কথা ॥ 
ঘরের দ্বার দেখ মোর বনের িতরে। 
আজ্ঞা কর কটক ভূজাই আঁতথ ব্যবহারে ॥ 
ভরত বলেন আমার কটক 

না করিবে ভোজন। 
যাবৎ রামের সনে না হয় দরশন॥ 
গঙ্গার ঢেউ দেখি বড় বিষম সঙ্কট। 
তুমি পার কাঁরয়া দিলে যাই চিন্রক্‌ট ॥ 
গুহক বলে আমার ঠাট সকল পথ জানে। 
কটক সমেত ভরত যাইব তোমার সনে॥ 
সাজন কটক দোঁখ বিস্ময় কার মনে। 
বিপক্ষ জ্ঞানে তুমি করিয়াছ গমনে 
ভরত বলে বুঝ তুমি মন আমার। 
রাম বই আমার মনে গাঁত নাহি আর॥ 
রাম বই রাজা হইতে আর কে পারে। 
রাজ্য সমেত আ'সয়াছি রাম নিবার তরে॥ 
গুহক বলে ধন্য ভরত তোমার ব্যবহারে। 
তোমার যশ ঘুষিবারে থাকিল সংসারে ॥ 
ভরত বলেন গুহক চণ্ডালের তুমি রাজা । 
কত 'দিন রঘুনাথের তুমি কারলা পূজা 
আমি দুষ্ট চণ্ডাল হইলাম মায়ের দোষে। 
তোমায় কি বাঁলয়া রাম গেলা বনবাসে ॥ 
গুহক বলে রাম এথা ছিলা দুই রান্ন। 
এক ঠাঁঞ তাহার সনে ছিলাম সংহতি ॥ 
এথা রহতে কহিলাম রাম লক্ষণ সীতা । 

রামের বড় চিন্তা । 
তিনজন যুক্তি কৈলা চিন্রকূট পব্বতে। 
গঙ্গার পার করিতে বালিলা রঘুনাথে॥ 
এথা হইতে 'তনজন কাঁরলা গমন। 
গঙ্গাপার কাঁরয়া দিলাম তিনজন ॥৷ 
ভরত বলে তিনজন গেলা যেই পথে । 
সেই গ্রথ দিয়া তবে চলিলা ভরতে ॥ 
কাঁদতে কাঁদতে ভরত কথ দূরে চলে। 
তৃণের শয্যা ভরত দোখল গাছের তলে ॥ 


৪১, 


তথা শুইয়াছিলা সীতা রাম তপস্বী। 
খড়েতে আছিল পাট কাপড়ের দাশ॥ 
তাহা দেখিয়া ভরত আছাড় খাইয়া পড়ে। 
কেমতে আঁছলা ভাই খড়ের উপরে॥ 
অচেতন হৈয়া ভরত লোটায় ভূমিতলে। 
পূত্র বলি কৌশল্যা ভরত কৈলা কোলে ॥ 
রাজার শোকে ভরত মোর তুমি পাঁরন্রাণ। 
তোমার ক্লন্দনে ভরত বিদরে মোর প্রাণ॥ 
উঠিয়া বসিলা ভরত কৌশল্যার বচনে। 
উপবাস সকল ঠাট রহিলা সেই বনে॥ 
প্রভাতকালে উঠিল ঠাট মহাকোলাহলে। 
উত্তরিলা' গিয়া ঠাট ভাগরথাীর কুলে 
গুহক চণ্ডাল আছে ভরতের সঙ্গে। 
ভরত বলেন পার কর গঙ্গার তরঙ্গে ॥ 
সাত কোট নৌকার উপর গুহার ঠাকুরাল॥ 
গৃহকের নৌকায় ঢাকে গঙ্গার দুই কূল 
নৌকার মনৃষ্যে গঙ্গার দুই কূল ঢাকে। 
পার হইলা ভরত সকল কটকে॥ 
কৌশল্যাদেবী পার হৈলা সাতশত সাঁতনন। 
সৈন্যসামন্ত পার হইলা সকল বাঁহনী॥ 
গুহার নৌকার কথা অপবব্্ব কাহিনী । 
সকল কটক পার হইল ন্রিশ অক্ষৌহিণী ॥ 
গুহক বলে চিন্রকূটে আমার নাহি কার্য্য। 
মেলান দেহ ভরত আম যাই নিজ রাজ্য 
পুনব্্বার দেশেরে তুমি যাইবে যখন। 
নৌকায় মনুষ্য আমার রহিল সাজন॥ 
ভরত বলেন গুহক তুমি রঘুনাথের মিত। 
তোমায় পূজা করিতে আমার হয় উচিত॥ 
যাহারে কোল দিয়াছেন আপান শ্রীরাম । 
তোমারে উচিত আমার করিতে প্রণাম ॥ 
গৃহক চণ্ডালে ভরত দিলেন আ'লঙ্গন। 
সুগন্ধি চন্দন দিলেন বহূমূল্য ধন॥ 
রাজপ্রসাদ দিয়া ভরত গুহকে পাঠান দেশে। 
চিন্রক্ট হইতে গেলা রামের উদ্দেশে ॥ 
হাথা ঘোড়া ঠাট কটক কথক থূইয়া পথে । 
একেশ্বর গিয়া ভরত উঠিলা পর্বতে ॥ 
ভরদ্বাজ বাঁসয়া আছেন লৈয়া মাঁনগণ। 
হেনকালে গিয়া ভরত বাঁন্দল চরণ॥ 
দশরথের পূত্র আম ভরত আমার নাম। 
রাজ্য ছাড়িয়া বনে আস্যাছেন শ্রীরাম ॥ 
১৮৪৯১ Sil sgl ET SL 
রাজ্যসমেত রাম লইতে দেশে॥ 


banglabooks.in 


৬০ 


আমার সঙ্জে আসিয়াছে সকল পরী জন । 
কোন পথে গেলে পাব রামের দরশন॥ 
মুনি বলেন ভরত তোমার 

বুঝতে নারি মন। 
একেশ্বর পর্ত্ণতে তুমি আইলা কি কারণ! 
ভরত বলেন কপট করিয়া যাঁদ 

আস্যা থাকি মুনি। 
ধ্যান কাঁরয়া সকল কথা জানবেন আপানি॥ 
সকল কটক আমার ব্রিশ অক্ষোৌঁহিণী। 
কোন্খানে থাকবে ঠাট ভয় কার মুনি 
মুনি বলেন বিচিত্র পুরী সৃজন কার আমি। 
আপন নয়নে ভরত দেখবা যে তুমি] 
দিব্য আওয়াস দিব দিব্য দিব বাসা। 
ভালমতে কারব তোমার কটক 'জজ্ঞসা | 
তপের প্রসাদে ভরত দরিদ্র নহে মুনি। 
কৌতুক দেখহ ঠাট ভূজাই ত্ৰিশ অক্ষৌহিণী ৷ 
ভরতের তরে মুনি করিলা আশ্বাস । 
তখান দেখবা এথা দেবতার বাস॥ 
কটক আনিতে ভরত চলিলা আপাঁন। 
পব্বতের উপর পুরী তখন স্‌জেন মন৷ 
তপস্যাবলে মুন সৃজিলা যত স্থান। 
সভার আগে বিশ্বকর্মা হইলা আগুয়ান ৷ 
বন্ষমন্্ জপিয়া মুনি ধ্যান করিয়া বৈসে। 
যারে যখন আজ্ঞা করে সেই তখন আইসে॥ 
সোনার পাচির করিল সোনার আওয়ার । 
সোনায় ঘাট বাঁধিলেন দীঘী আর পুখার॥ 
পুরীর ভিতর করিলা দিব্য সরোবর। 
ঘোড়া হাথ! বাঁধতে কারিল লক্ষ লক্ষ ঘর॥ 
সোনার খাট পাট করিল সোনার 'সংহাসন। 
দেবকন্যা লইয়া কটক করিবে শয়ন॥ 
সাতশত নদী আছে পাঁথবীমন্ডলে। 
মুনির আজ্ঞায় আইল িন্রকুটের তরে॥ 
সাতশত নদ ধ্যানে আইলা শণগ্রগাতি। 
চন্রকূটের তরে আইলা গঙ্গা ভাগীরথী॥ 
ভরদ্বাজের তপের কথা বড় চমৎকার । 
দশাদগ্‌ লোকপাল হইলা আগুসার ॥ 
যক্ষরাজ আইলা ধনের আঁধকারা । 
সুবর্ণের পান্ন লৈয়া ভরাইল পুরী ॥ 
দ্বিজরাজ চন্দ্র আইলা শোভিত রজনী । 
তম্বুর; লৈয়া নারদ আইলা বিচিত্র নাচনি॥ 
যত যত আইলা সভে স্বর্গ বিদ্যাধর॥ 
ন্ধর্ধেরা গত গায় শুনতে সংস্বর॥। 


রামায়ণ 


শনিগ্রহ আইলা সর্য্য মহাশয়। 
চিত্রকূটে আসিয়া সভে কাঁরলা আশ্রয় ॥ 
ভাঁঞ্গয়া অমরাবতাঁ ইন্দ্রের নগরা। 
চিন্রক্‌ূটে ভরদ্বাজ আনাইল পুরা 
এতেক সৃজিলা মুনি চক্ষুর নামষে। 
হেন ভরতের ঠাট সাঁধায় আওয়াসে ॥ 
পুরী দেখিয়া ভরতের লাগিল চমৎকার। 
দেবকন্যা লইয়া মুন যুক্তি করিল সার॥ 
ভরতের সঙ্গে যদ রাম আইসে দেশে। 
দেবগণ রাঁহতে তবে নারবে স্বর্গবাসে॥ 
দেবগণ মুনিগণ কারয়া মল্রণা। 
আওয়াসের ভিতর ঠাট গেল সব্বজনা॥ 
যার যেই যোগ্য আওয়াসে সাঁধায় সর্বজন । 
যে দিগে চাহে লোক সেই দিগে মজে মন॥ 
নারায়ণ তৈল মাখে গায় দেয় আমলকাঁ। 
গঙ্গাস্নান করিয়া কেহো পরম কৌতুকী॥ 
সাতশত নদী আসিয়া চিত্রকৃটে বয়। 
কত ঠাট গঙ্গাজলে স্নান করিতে যায়॥ 
স্নান করিয়া পরে ঠাট বিচিত্র বসন। 
গায় পারিজাতের মালা অগোৌর চন্দন ॥ 
ইন্দ্র কুবেরের ধনে ভরিয়া পঃখাঁর। 
দেবতার অলঙ্কার মনুষ্য হৈয়া পরি॥ 
মনুষ্য পারল যত দেবতার অভরণ। 
কেবা ঠাকুর কেবা নফর না চান কোন জন॥ 
ভোজন কাঁরতে লোক বাঁসল 
নানা পাঁরপাটী। 

সোনার আসন ঝারি সোনার বাটা বাটী॥ 
সোনার থাল সোনার বাটা সবর্ণের ঝাঁর। 
আশা যোজনের পথ বাঁসল সারি সার॥ 
দেবকন্যা অন্ন দেয় কটকে বসিয়া খায়। 
দেবকন্যা অন্ন দেয় কেহো 

দেখিতে নাহ পায়॥ 
সুগান্ধ কোমল অন্ন দেবের নির্ম্মাণ। 
দধি দৃগ্ধ খত ঘোল অমৃত সমান॥ 
দেবভোগ মনুষ্য খায় বড়ই সংস্বাদ। 
যত পায় তত খায় অবসাদ ৷৷ 
এত দুরে ভোজন যাঁদ হইল সমাধান। 
রত্বাসংহাসন পায় দেবের নিম্মাণ॥ 


চিত্ক[টে আইল তারা নানা বেশ কাঁর॥ 


banglabooks.in 


জযোধ্যাকাণ্ড 


যতেক সুন্দরী কন্যা কটকের কোলে । 
সুখে রান্রি বণ্ডে কটক শৃঙ্গার কুতৃহলে॥ 
প্রতি আওয়াসে নাচে ইন্দ্রের নাচানি। 
সুলালত বাঁণার বাদ্য মধুর ভাষ শুনি ॥ 
নারদের বীণা বায় তদ্বুরায় গায় গাঁত । 
মলয় বসন্ত বায় হরিয়া নিল চিত॥ 
হরি হরি শব্দ করে জয় জয় বোলে। 
আছুক আনের কাজ বাঁশন্ঠ পাঁড়ল ভোলে ॥ 
আপনা পাসরিলা বশিষ্ঠ মহামূনি। 
শোক পাসাঁরলা কৌশল্যা মহারাণী ॥ 
এই মতে আনন্দে আছেন সর্্বজন। 
রাম নিতে আসিয়াছেন তাহে নাহ মন॥ 


সৰ্ব্বলোকে বলে আমরা আইলাম স্বর্গবাসে। 


স্বর্গবাস হইতে আমরা না যাইব দেশে॥ 
এতেক কারিল মুনি ভরতের তরে। 
তথাপি ভরতের মন লোভাইতে নারে ॥ 
ভরত বলেন মুনি যত কর অবতার। 
শুন্য হেন দেখি আমি সকল সংসার॥ 
যত কিছু কর মুনি সভ অকারণ । 
রামের চরণ বই আমার নহে অন্যমন॥ 
মুনি বলেন ভরত পরণীক্ষলাম তোমার তরে। 
তোমা হেন ভাই ভন্ত নাঁহক সংসারে ॥ 
যেই রাম সেই তুমি বিষ্ণু আপান। 
তোমার তরে লোভাইতে পারে কোন্‌ মুনি॥ 
বর মাগ ভরতেরে বলেন ভরদ্বাজ। 
মনের অভীম্ট তোমার সিদ্ধি হউক কাজ ॥ 
ভরত বলেন গোসাঁঞ আমার আর নাহি মন। 
কেমনে দেখিব আমি রামের চরণ ॥' 
মুনি বলেন ভরত তোমায় বাল যে বশেষে। 
যমুনার পার কুল যাহ সেই দেশে॥ 

বট গাছের তলে বৈসেন অনেক মুনিগণ। 
রাম লক্ষণ সীতা তথা আছেন তিনজন ॥ 
তথা হইতে তপোবন প্রহরের পথ। 

এই পথ দিয়া তুমি চলহ ভরত ॥ 

মুনির ঠাঁঞ বিদায় হইয়া চাললা ভরতে। 
রাম রাম বাঁলয়া ভরত যান সেই পথে॥ 
যেমত ছিলা চিন্রুকুট হইলা আরবার। 
ভরতের পাছু গেল সকল সংসার॥ 

হাথী ঘোড়ার কলরব দূরে হইতে শুনি। 
মহাম্বব্দ শুনিয়া রাম মনে মনে গণি॥ 
কারে কিছ না বলেন মনে সকল জানে। 
আমায় নিতে ভরত ভাই আইসে এই স্থানে ॥ 


৬১ 
হাথী ঘোড়া কটকের ভর 
পৃথবী সহিতে নারে। 


যমদনার জল কাদা হইল 
কটকের পায়ের ভরে॥ 
চতুদ্দিগে ধায় লোক ভাঙ্গিয়া বন চাল। 
কটক সমেত ভরত যমুনা হইলা পার॥ 
রাম বলেন মুনি সকল 
বিস্ময় না কাঁরহ চিতে। 
আমায় নিতে ভরত আইসে রাজ্য সমেতে ॥ 
রামের বচনে স্থির হইলা মুনিগণ। 
হেনকালে ভরত পাইল রামের দরশন ॥ 
গোসাঁঞ বলিয়া পড়ে রামের চরণে। 
ভাই ভাই বলিয়া রাম ভরত কৈলা কোলে ॥ 
বামা জাতি আমার মা তাহার বচনে। 
আইলা কি কারণে॥ 
আম দুষ্ট চণ্ডাল হইলাম মায়ের দোষে। 
বারেক বাহড় রাম চল. নিজ দেশে ॥ 
রাম বলেন ভরত তুমি বিচারে পণ্ডিত। 
সতাইর দোষ দেহ কেন এই অনুচিত॥ 
আপন পত্রের তরে সভার পাঁরতোষ। 
সতাইর কিবা দোষ ॥ 
বাপের কুশল ভরত কহ ত সত্বর। 
রাজ্য শুন্য কাঁরয়া আইলা বাপ একেশ্বর॥ 
বশিষ্ঠ বলেন রঘুনাথ কাহতে বাসি ভয়। 
স্বর্গবাসে গেলা বুড়া রাজা মহাশয় ॥ 
তোমা বই বুড়া রাজার আর নাহি মন। 
তোঁজলা জাবন॥ 
আছাড় খায়্যা পাঁড়লা রাম হইলা মূচ্ছিতি। 
বাশষ্ঠ বলেন রঘুনাথ নহে তো ডীচত॥ 
সব্্বশাস্ জান তুমি আপনি ভগ্গবান। 
মা বাপ লাগিয়া রোদন নহে তো বিধান ॥ 
সত্য পালিয়া রাজা গেলা স্বর্গ বাসে। 
হেন বাপের তরে কাঁদ পুণ্য কর নাশে॥ 
বাঁশন্ঠের বোলে রাম সম্বরে ক্রন্দন। 
রাম লক্ষ্মণ সীতা স্নান করিলা তিনজন 
তাহাঁর পূত্র আপাঁন সাক্ষাৎ নারায়ণ। 
স্বর্গবাসে পুজা তারে করে দেবগণ॥ 
যথায় রামচন্দ্র তথা অযোধ্যা নগরা। 
দশ যোজনের পথ কটক বাঁসল সার সারি ॥ 


banglabooks.in 


৬২ 


রাম বলেন শ্দন বাশষ্ঠ পুরোহিত 
বাপের শ্রাদ্ধ করিতে আমায় ক হয় উঁচত॥ 
বশিষ্ঠ বলেন ব্যবস্থা আম 

বাল তোমার তরে। 
তিন দন অশ্যাচ তুমি শাস্র্ের বিচারে ॥ 
{তন দিন গেলে শ্রাদ্ধ কাঁরবে আরবারে। 
সকল সম্পূর্ণ আছে রাজার ভান্ডারে॥ 
বাপের শ্রাদ্ধ ভরত কর্যাছেন একবার। 
দানে শূন্য করিয়াছেন সকল ভাণ্ডার ॥ 
যত যত রাজা হইল সর্যাচন্দ্রকুলে। 
এমত দান কেহো না করে কোন কালে॥ 
নদীর কূলে,.ব্চিলা রাম তিন রজনী । 
তপোবন হইতে আইলা যত মহামন॥ 
আরবার শ্রাদ্ধ করেন ভাই চাঁরজন। 
ফন্গ্‌ নদরর জলে পিণ্ড কারিল সমর্পণ ॥ 
বশিম্ঠ বলেন রঘুনাথ শুন মহাশয় । 
ভরতের তরে এখন কোন যুক্ত হয়॥ 
রাম বলেন ভরত লইয়া চলহ সকাল। 
যাবৎ রাজ্যেতে কোন না পড়ে জঞ্জাল॥ 
রাজ্য শূন্য করিয়া আইলা সকল পুরী । 
ভাঁগিল বাপের রাজা অযোধ্যা নগরী] 
আপানি আসিয়া যাঁদ বিধাতা বেউসে। 
চৌদ্দ বংসর আম না যাইব দেশে॥ 
ভরত বলে দেশে যাইতে কেন না কর সাহস। 
ভ্িভুবনে থাকিল গোসাঁঞ ঘষতে অপষশ ৷৷ 
মহারাজ্য রাখিতে নারব আমার শকাঁতি। 
গন্দভে ধাইতে নারে সিংহপদগাতি ॥ 


ন্নামারণ 


পান্রীমন্ন লৈয়া তুমি কর রাজ্যখণ্ড। 
অযোধ্যায় গিয়া আঁম ধাঁরব ছন্রদণ্ড॥ 
অযোধ্যায় রাজা হয় সকল নৃপতি। 
চৌদ্দ বৎসর গেলে আমি ধরিব দণ্ড ছাতি॥ 
সাতশত মায়ের রাম করিল চরণ বন্দন। 
আলিঙ্গন দয়া তোলেন ভরত শন্ুঘম॥ 
বাশিষ্ঠচরণে রাম কারিলা নমস্কার। 
রাজার নীতি বর্ম্ম যত সকল তোমার ভার 
সব্বলোকেরে বলেন রাম প্রবোধ বচন। 
আমা দেখিয়া ভরত ভাইরে কাঁরহ পালন ॥ 
দেশের তরে যাহ সভে নাহও উতরোলি। 
ভরত শন্রুঘ/ দ'হে কৈলা কোলাকুলি ॥ 
রামের দুই পানই ভরত করিলা শরে। 
ছত্ৰদণ্ড ধরিলেন পানইর উপরে ॥ 
যোড় হাথে বন্দে ভরত স'তার চরণ। 
বিদায় হইয়া দেশে চলিলা সব্বজন। 
কাঁদতে কাঁদতে দেশে করিলা গ্রমন। 
সৈন্যসামন্ত দেশে চলিলা সর্বজন ॥ 
কাত্তবাসের গীত অমৃতের ভান্ড। 
এত দূরে সমাপ্ত হইল অযোধ্যাকাণ্ড 
শ্ীত্রীরামচন্দ্রঃ শরণম্‌॥ 


banglabooks.in 


অ্ৱ্যকাণ 


রামং লক্ষ্মণপৃ্্বজং রঘুবরং 


গাছের আড়ে থাঁকয়া বিকট মুখে হাসি। 
ফলমূল কাঁড়য়া খায় ভাঙ্গে তো কলসাঁ॥ 
মুনি সভার কানাকানি এই সে কারণ। 
এই স্থান এাঁড়য়া যাব আর তপোবন॥ 
পুরাতন স্থান আছে আশা কার মনে। 


সাতাপতিং সুন্দরং সেই স্থান থাকব গিয়া সকল মুনগণে॥ 
কাকুংস্থং করদণাময়ং গুণানধং আমরা গেলে থাকিবা তুম 
বিশ্রাপ্রয়ং ধার্মিকম্‌। কেমত সাহসে। 
রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং তোমার ডরে পালা তারা 
শ্যামলং শান্তমূর্তিং তোমা নাহি 'হিংসে॥ 


বন্দে লোকাভরামং রঘ্দকুলাতিলকং 
রাঘবং রাবণারিমূ॥ 


বাজ্যখণ্ড লৈয়া ভরত হইলা বিমুখ । 
পথে আসিয়া রাঁহলা ভরত পৰ্ব্বত চিন্রক্‌ট ৷৷ 
যমুনার পারে রাম লক্ষ্মণ সাীঁতা 'তনজন। 
মুন সভের সঙ্গে রাম রহিলা তপোবন॥ 
মূনি সভ মিলিয়া এখন করে কানাকানি। 
বিষম হইল যজ্ঞস্থান বলে বৃদ্ধ মূনি॥ 
শুন মুনি গোসাঞি তোমরা 
কুলের পরোহিতি। 

নি উর TE nS 
কোন্‌ দোষ করিন আমি 

কোন্‌ কোন ব্যবহার। 
লক্ষ্মণ ভাই কারন কবা কোন অনাচার! 
কোন্‌ অপরাধ কারল সাঁতা তো সূন্দরী। 
আমা বাহর করিয়া কেন কর সার ভারি॥ 
রামের বাক্য শুনিয়া মুনি পাঁড়লেন লাজে। 
বৃদ্ধ মুনি কহেন সভ মুনির সমাজে ॥ 
মুনিগণ বলেন রাম তুমি সভার পাঁতি।* 
পাতিরত সীতা তোমার যেন অরুন্ধতী 
কোন দোষ নাহ করেন ভাই লক্ষমুণ। 
মূনি সভার কানাকানি শুনহ কারণ॥ 
খর নামে রাবণের ভাই বৈসে এই বনে। 
বিষম রাক্ষসগণ হিংসে মৃুনিগণে | 
যখন হইতে রাম তুমি আইলা এই দেশে। 
এখন হইতে অধিক আসিয়া হিংসে॥ 
কুচ্ছিত আকার বেটা বেড়ায় নিকটে। 
বিপরীত শব্দ করে দুই কর্ণ ফাটে॥ 


কত সাহস কাঁরতে পার শংকা নাহি মন! 
এই কারণ লাঁড়ল মুনি তিলেক রহে নাই। 
তোমরা তিনজন চিন্ত অন্য ঠাই! 
স্ীপ্‌রুষে সভে চলিল অন্য ঠায়॥ 
ঘরে থাকিতে কেহো ভরসা না দেয়॥ 
শুন্য হইল মুনির পাড়া নাহিক সণ্টার। 
চিন্তাগ্ণে রঘুনাথ শোক অপার॥ 
পণ্ডিতের মধুর পাঁচালি। 
অরণ্যকাণ্ড গাইয়া দিল প্রথম শিকাল॥ 


আমা নিতে ভরত ভাই করিলা যতন। 
মনে দুখ পায়্যা গেলা না দিলু বচন 
রাম লক্ষ্মণ সীতা চিন্তেন তিনজন । 
এতেক যাঁদ রঘুনাথ গণে মনে মন৷ 
প্রভাতকালে কারয়া স্নান তর্পণ। 
তথা হইতে উঠিয়া চাললা 'তিনজন॥ 
[তিনজন মিলিয়া গেলা 

আঁস্তকের তপোবন। 
মুনির আশ্রম পাইয়া হরিষ তিনজন ॥ 
শ্রীরাম দেখিয়া মুনি উঠিলা সম্দ্রমে। 
আঁতাঁথ ব্যবহারে রামে রাখিলা আশ্রমে॥ 
অন্গ্রহা পত্নীর ঠাঁই সমার্পল সীতা ।* 
সীতা দেবী পাঁলহ যেন আপন দুহিতা॥ 
অনন্্রহা দেখিলা সীতা তপেতে আগল। 
তপস্যা করিতে বয়েস গিয়াছে সকল ॥ 
উপবাসে আতিশীর্ণ হইয়াছেন দুবর্বল। 
নিত্য রুক্ষ স্নানে গায় পাঁড়য়াছে মল ॥ 
দশ রান হয় যেন এক রান তপের ফলে। 
অনগ্রহার তপের ফলে লোক 

থাকে তো কুশলে॥ 


banglabooks.in 


৬৪ 


মৌন করিয়া সীতা দেবী যোড় হাথে আছে। 
আশাব্বাদ "দিয়া অনঃ্রহা 

সীতা দেবী পুছে॥ 
রাজকুলে জন্ম তোমার 'বিবাহ রাজকুলে। 
দুই কুল উদ্ধারলা আপন গৃণশীলে॥ 
এত সম্পদ ছাঁড়য়া স্বামীর সঙ্গে চলে ।* 
হেন স্তর পাইলেন রাম অনেক তপের ফলে 


রর 
SFE 
EE 
i 
রর 


স্বামীর সেবা কাঁরহ তুমি বিবিধ বিধানে॥ 
নিক HEN 
তবু স্বামী বই স্বর অন্য নাহ ধন! 
জিতৌন্দ্রিয় স্বামী মোর ধৰ্ম্মময় শীল। 
হেন প্রভু পাইয়াছি আমি 

অনেক পুণ্যফল ॥ 
বাপের দুলাল রাম লোকের সম্পদ। 
মা সং মায়ের প্রভু বড়ই ভকত॥ 
একা স্বী আমি বই প্রভু অন্য নাহি জানে। 
ত্ৰিভুবনে পুরুষ নাহ শ্রীরাম বিনে 
সীতার কথা শুনিয়া তুষ্ট হইলা অননগ্রহা। 
সাঁতার মুখে চুম্ব দয়া কৈলা বড় দয়া ৷ 
সীতার তরে অনেক দিলা বস্ত্র অলঙ্কার । 
অলঙ্কার পারয়া সীতা হইলা নমস্কার! 
অনুগ্রহা বলেন শুন দেবী সাঁতা। 
স্বামীর সেবাতে তুমি বড়ই পণ্ডিত 
আর কথা জিজ্ঞাস মা 

তোমা হইতে শ্দীন। 
কেমতে পাইলা তুম রাম হেন গুণী ॥ 
সীতা বলেন বাপ জনক যজ্ঞভূমি চসে। 
মেনকা নামে অপ্সরা যায় তো আকাশে ॥ 
অন্তরাঁক্ষে যাইতে বাতাসে কাপড় উড়ে। 
তাহা দেখিয়া জনক রাজার 

বীর্য টলিয়া পড়ে৷ 
সেই বাঁযে্য জন্ম মোর হইল চাসভূমে। 

আনিল 'নিকেতনে॥ 
অযোনিসম্ভবা মুঞ্ি জন্ম ভূমিতলে। 
লাঙ্গল এডয়া রাজা কৈল মোরে কোলে! 


রামায়ণ 


আপনার কন্যা হেন রাজা মনে গাঁণ। 
স্বরূপেতে তোমার কন্যা 

হইল আকাশবাণী॥ 
দেবতা ডাকিয়া বলেন শুন জনক খাঁষ। 
তোমার বাঁধে এল্ম হইল কন্যা মানুষী ॥ 
অযোনিসম্ভবা কন্যা গুণে আনান্দতা । 
প্রধান রাণীর ঠাঁঞ সণপলা দুহিতা ॥* 
লাঙ্গলমুখে জন্ম নাম থুইল সাতা। 
মায়ের কোলে দিলা জনক রাজা পতা ॥ 
স্বর্গে দুন্দ্াভ বাজে পুষ্প বারষণ। 
দিনে দিনে বাঁড় আমি মায়ের যতন॥ 
আমা দেখিয়া আমার বাপ চিন্তে মনে মনে। 
অযোনিসম্ভবা আমি বাঁড় দিনে 'দিনে॥ 
হেন কন্যা বিভা আমি দিব কার তরে। 
দু্জয় ধনুক মোরে দিয়াছেন হরে॥ 
যুবক হইলে কন্যা কেমনে রাখ ঘর।* 
যে ধনুকে গণ দিবে সেই সাঁতার বর॥ 
দারুণ প্রতিজ্ঞা করি ব্রভুবনের সার! 
ধনুক দেখিতে আইল অনেক রাজার কুমার ॥ 
ধনুক দেখিয়া সভার প্রাণ কাঁপে। 
আমার বাপে নমস্কার গেল মনস্তাপে॥ 
[তিরাশী কোটি বলমন্তে যে ধনুক বই। 
সে ধনূকে গণ দিবে এমত বর কোই॥ 
রামলক্ষমণ লৈয়া আইলা বিশ্বামিত্র মুন 
ধনুক দেখিতে দুইজন রামলক্ষমণ আন! 
প্রভু হাথে করি গেলা নিজ ধনুক বাণে। 
হরধনু ভাঙ্গে রাম আনান্দত মনে ॥" 
গুণ দয়া সন্ধান পৃরিতে ধনুক ভাঙ্গে । 
ধনুভর্গ শব্দ গিয়া তিন লোকে লাগে॥ 
ধনুক ভাঙ্গার শব্দ পাঁড়ল ঝনঝনা। 
স্বর্গমর্তাপাতাল কাঁপে পাসরে আপনা । 
মাথায় পণ ঝুট রামের বিক্লমে অপার। 
চূড়াকর্ণবেধ নাহি হয় গুণে চমৎকার ॥ 
সভাকার মনে বিবাহ হয় সেই 'দিনে। 
বাপ আঁবদ্যমানে বিবাহ নাহি মানে॥ 
রাজ্য সমেত শ্বশুর আইলা 

বাপের সম্বাদে 

চার পত্র বিবাহ দিলা পরম সানন্দে 
শ্রীরাম কাঁরলা আমার পাণিগ্রহণ। 
উম্মমলা বিভা করিলা দেওর লক্ষণ ॥ 
কুশধবজ খড়ার ছিল দুই নন্দিনী । 
ভরত শত্ুঘা বিভা কৈলা দুই কামিনী 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


াঁর পুত্র বিভা দিয়া” শ্বশুর 

আইলা নিজ ধাম। 
এই মতে মিলিল স্বামী প্রভু শ্রীরাম ॥ 
এত যাঁদ বাললা সীতা বিবাহ কাঁহনী। 
সীতার কথা শ্ানয়া হারষ হইলা মুনি] 
সাঁতারে উঠিয়া তবে দিলা আলঙগন। 
দিব্য অলঙ্কার দিলা 'দব্য বসন॥ 
সাঁতার ললাটে মূনিপত্বী দিলেন পিন্দূর। 
স্বামীর ঠাঁঞ হয় যেন সোহাগ প্রচুর॥ 
সীতারে আনিয়া দিলা স্তর অলঙ্কার । 
অলঙ্কার পাঁরয়া সীতা হইলা নমস্কার ॥ 
দিব্য রত্মমালা দিলা দিব্য উত্তাঁর। 
ত্িভুবন জিনিয়া সাঁতা পরমসুন্দরী ॥ 
পরমসুন্দরী সীতা অধিক সাজে বেশে। 
সাঁতার রুপ দেখিয়া অনগ্রহা প্রশংসে॥ 
দিন অস্ত যায় প্রবেশে রজনী । 
অলঙকার দিয়া পাঠাল্যা মুনির ব্রাহ্মণী 
রূপে আলো করিয়া সীতা 

যান রামের স্থানে। 
সতী রাত লক্ষ্মী যেন হইলা অধিষ্ঠানে॥ 
সাঁতার রুপ দেখিয়া রাম পরম পারাতি। 
সীতা লৈয়া মুনির বাড়ী 

বাঁঞ্ডলা সুখরাতি॥ 
বাত্রিপ্রভাতে রাম কাঁরলা স্নান তর্পণ। 
“তনজন বান্দলা গিয়া আঁস্তকের চরণ 
রামে আশীব্বাদ করিল 

আঁস্তক মহামীন।* 

এথায় বিষম আমার নাহি হয় জানি 
দুরন্ত রাক্ষস বৈসে এই দেশে। 
নিবন্তর উপদ্রব করে তো রাক্ষসে॥ 
হের দেখ রাম দণ্ডকবনের জ্যোতি । 
অই বনে বণ গিয়া তিন ব্যকাতি। 
মুনির চরণ বন্দিলা রাম লইলা কল্যাণ। 
দণ্ডকবনে রঘুনাথ কারলা পয়ান॥ 
নানা ফূলফলে দেখেন গন্ধে আমোদিত। 
ময়রে পেখম ধরে ভ্রমরে গায় গীতি॥ 
নানা পক্ষের কলরব মধুর ভাষ শুনি 
নিত্য আসিয়া নাচে এথা ইন্দ্রের নাচাঁন॥ 
তিনজন প্রবেশ কাঁরলা গিয়া বনে। 
হরাষত,মীনগণ রাম দরশনে॥ _ 
বনের ভিতর অনেক মনি করেন বসতি । 
রাম দেখিয়া সভে রামে করে স্তুতি॥ 


৬৫ 


তুমি ধম্ তুমি কর্ম তুমি মৃনিজন। 
সকল মুূনিগণের তুমি করহ পালন॥ 


আঁতথ ব্যবহারে । 
রাত বণ্চিলা রাম মুন সভার ঘরে॥ 
প্রভাতে করিলা রাম স্নান তর্পণ। 
তিনজন চাঁললা দোখতে তপোবন॥ 
আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ। 
কৌতুকেতে তিনজন করেন ভ্রমণ॥৷ 

নানা ফুলফল দেখেন গন্ধে আমোদিত! 
হেনকালে এক রাক্ষস আইল আচাম্বিত ৷ 
ডাগর দুই চক্ষু খোঁখর হৃদয়। 

বনজন্তু মারিয়া বেড়ায় বড়ই নিদ্দ'য়॥ 
দুজ্জয় শরীর যেন পব্বতপ্রমাণ। 
অগ্নিমণ্ডল যেন তার মুখখান॥ 

মুখ মেলিলে বাহির হয় রাঙ্গা জাহ । 
দেখিলে পরাণ উড়ে ছুইতে পারে কোহ॥ 
ব্যাঘ্রের আকৃতি শব্দ করে বলবান্‌। 
ভয়ঙ্কর রাক্ষস ব্যাপ্রচম্্ম পারধান॥ 
ওষ্ঠ অধর রাঙ্গা দীঘল দুই হাথ। 
জাঠার আগে পশু বাঁধিয়া যায় তো ত্বারত॥ 
বাঘের গজ্জনে ডাকে সিংহনাদ ছাড়ে। 
রাম লক্ষ্মণ দেখিয়া খাইতে আইসে রড়ে॥ 
ধাইয়া আসিয়া রাক্ষস 


আকাশে উঠিয়া সাঁতারে খাইতে চায় ভুকে। 
মেঘের গঙ্জনে রাম লক্ষমণেরে ডাকে ॥ 
তপস্বীর বেশ ধাঁর সঙ্গেতে রূপসণ। 
মুনি ভাণ্ডাইয়া বেড়াও না হও তপস্বাঁ॥ 
জটা বাকল পর হাথে ধনুক বাণ। 

বনে প্রবেশ করিয়া বেড়াও তিনজন ॥ 
তোমার স্ত্রী পাইলাম কারব ভক্ষণ। 
ঝাট পাঁরচয় দেহ তোমরা দুইজন ॥ 

রাম বলেন সর্ধযবংশে আমার উৎপাস্ত। 
লক্ষণ ভাই সীতা স্তী আছেন সংহতি ॥ 
তুম কে আম তোমায় নাহি চিনি। 
তোমার সনে বাদ নাহ সাঁতা নীলা কোনি॥ 
রাক্ষস বলে রাম লক্ষ্মণ শুন দুই ভাই। 


তিনজন খাইব এখন 
পাঁড়লা আমার ঠাঁঞ॥ 


banglabooks.in 


৬৬ 


*বিরাধ নাম আমার নাহক মর্যযাদা। 
কাল নামে বাপ আমার মা শতক্রোধা ॥ 
অনেক তপ করিয়া পাইল; ব্রহ্মার বর। 
অক্ষয় অব্যয় দেখ আমার শরীর ॥ 
ঝড়ে ব্যাকুলি যেন কলার বাগ্দাড়। 
বরাধের কোলে কাঁদেন 
সীতা তো সন্দরী॥ 
ঘাস পাইয়া রাম লক্ষণ সম্ভাষি।* 
দণ্ডক বনে হারাইলু সীতা তো রূপসা 
রাজ্য হারাইল; কেকয়ী সতাইর দোষে। 
আজ তুষ্ট হইবেন সীতা দেবীর নাশে॥ 
সতার শোকে রঘুনাথ হইলা হূতাশ। 
লক্ষ্মণ বলেন আপনা করহ প্রকাশ ॥ 
*যত কোপ কর তুমি সতই কারণে । 
সেই কোপে রাক্ষসের বধহ পরাণে॥* 
বাণে খণ্ড খণ্ড কাঁরব রাক্ষসীর তনু। 
ত্রভুবনে তোমার বাণ সাক্ষাৎ কৃশাণু ॥ 
লক্ষমণের বচনে রঘুনাথের বল বাড়ে। 


পানাম 


ধন্য ধন্য সীতা তুমি ধন্য তোমার পতি। । 
আমার ঠাঁঞ পাঁড়য়া তুমি 

পাইলা অব্যাহাতি॥ 
যেমতে হইল মোর শাপ 'বিমোচন। 
পূব্বকথা কাঁহ গোসাঞি শুন বিবরণ॥ 
কেশব নামে দানব আমি কুবেরের অননচর। 
রম্ভার সনে কেলি করেন ধনের ঈশ্বর ॥ 


যেখানে কেলি করেন তাহারা দুইজন । 


সময় না বঝিয়া আমি গেলাম সেই স্থল ॥ 
ঘরের সেবক আমি গেলাম আচাম্বিত। 
আমা দেখিয়া দুইজন হইলা লঙ্জিত॥ 
কোপে শাপ দিলা মোরে ধনের ঈশ্বর । 
দণ্ডক বনে হও গিয়া রাক্ষস নিশাচর ॥ 
রাক্ষস জাতি হৈয়া বনে বেড়াও গিয়া পাপ। 
রামের বাণে পাঁড়লে তোর ঘুচিবেক শাপ ॥ 
অপাঁন বিষ্ণ হইয়াছেন রাম অবতার। 
তাহার বাণে মুন্ত তোর স্বর্গদুয়ার॥ 
তোমার বাণে পাঁড়য়া গোসাঁঞ 


সাত বাণ রঘদনাথ একেবারে এড়ে॥ হইল মুকাতি। 
সাত বাণ খায়্যা রাক্ষসী কিছুই না জানে। রাক্ষস মার্ত পোড়া গেলে 

হাথে ছিল জাঠাগাছ লক্ষমুণেরে হানে॥ পাই বা অব্যাহাতি ॥ 
লক্ষমণেরে জাঠা এড়ে রাম এড়েন বাণ। সেইখানে লক্ষ্মণ বীর আগ্নকুণ্ড কাঁট। 
তন বাণে জাঠা করিল চারিখান॥ অগ্নি জালিয়া লক্ষ্মণ আনিলা কাম্ঠকাটি॥ 
জাঠাগাছ কাটা গেল রাক্ষপীর তরাস। রাক্ষস শরীর পীঁড়য়া হইল অঙ্গার। 
আর অস্ত্র হাথে নাহি উঠিল আকাশ॥ আঁগ্ন হইতে উঠিল পুরুষ অদ্ভূত আকার ॥ 
রামেরে দেখিয়া রাক্ষসীর উড়ে তো রকত। দেবশরীর ধরিয়া পুরুষ গেলা স্বর্গবাস। 
ভূমে পড়ে রাক্ষস" যেন প্রমাণ পর্বত) অরণ্যকাণ্ড গাইল পাঁণ্ডত কৃত্তিবাস॥ 


মুখেতে তজ্জন করে 


হৃদয়ে গৌরব রাখে। 
সতারে খাইতে পারে তবু নাহি ভুখে। রাম বলেন প্রমাদ পাড়বে 
আছাড়িয়া ফেলিল সীতার ব্যগ্রতা। থাকলে এই বনে। 
ভূমে পাঁড়য়া উঠিলেন গোমতঈর তরে যাই শরভঙ্গের স্থানে ॥ 
ধীরে ধীরে সীতা॥ এথা হইতে শরভঙ্গ দুই যোজন। 
রামের বাণে পড়িয়া হৈল অব্যাহাত। অদ্ভুত দোখব তথা মুীনর তপোবন॥ 
দিব্য শরীর পাইয়া রামেরে করে স্তাত॥ তপের প্রসাদে মুনি জবলন্ত আগুনি। 


তোমা পুতে ধন্য তোমার মা বাপ। 
তোমার বাণে পাঁড়য়া আমার 

ঘুচিল মনস্তাপ॥ 
শাপ বিমোচন মোর হয় তোমার বাণে। 
তোমারে বিরূপ বাঁললু এই সে কারণে॥ 


দেখিয়া প্রীত পাবে তথা শরভত্গ মুনি 
সে দিবস বাঁঞ্চলা রাম সেই বাসা ঘরে। . 
প্রভাতে চলিলা রাম মান দেখবারে॥ 
মুনির তপোবনের কাছে গেলা তিনজন। 
হেনকালে দেখিলা রাম অপ্ব দরশন 


তুমি জ্যেষ্ঠ কন্ঠের করিবে পালন সুন্দর পুরুষ দৌখ বিচিত্র বেশে। 
জাঠা কাটিয়া তুমি রাখিলা লক্ষ্মণ ॥ দেবতা আছে পুরুষের পাশে ॥ 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


অন্তরীক্ষে রথ আছে ধবল অস্ট ঘোড়া। 
গলায় শোভিত হার মাঁণমযুন্তায় বেড়া ॥ 
শ্বেত চামরের বাতাশ পাঁড়ছে চারাভিতে। 
দুরে থাকিয়া তনজন দোঁখলা ভাল্মতে ॥ 
ইন্দ্র দেবরাজ আইসে মান সম্ভাষণে। 
রাম লক্ষ্মণ সাঁতা তারা 

দেঁখলা তিনজনে ॥ 
রাম বলেন সীতা লৈয়া থাকহ লক্ষণ। 
জান গিয়া মুনির বাড়ী আইল কোনজন॥ 
ইন্দ্র দেবরাজ হেন আমায় যুক্তি আইসে। 
চলিলেন রঘ্নাথ পুরুষ উদ্দিশে ॥ 
ইন্দ্র বলেন শুন শরভঙ্গ মহামূনি। 
রাম আস্যাছেন আমায় ঝাট 

দেহ তো মেলানি॥ 

পৃথিবীর রাক্ষস রাম কাঁরবেন সংহার। 
তবে সে শ্রীরামের সঙ্গে আমার সম্ভাষ॥ 
এই ধনুক বাণ মান থুইল; তোমার ঘরে। 
আমার নাম করিয়া দিও 

রঘুনাথের তরে॥ 
এত বাঁলয়া অমরাবতী গেলা পুরন্দর। 
তবে তো রঘুনাথ গেলা শরভত্গের ঘর! 
মুনি নমস্কার কাঁরয়া পুছেন সমাচার। 
ঝাট কেন ইন্দ্র গেলা স্বর্গদুয়ার ॥ 
মূনি বলেন আমা নিতে আইলা পঃরন্দর। 
ইন্দ্র সঙ্গে এখন তোমার নাঁহবে গোচর ॥ 
আপুনি বিষ আইলে তুম 


যাইব স্বর্গবাসে ॥ 
যতেক তপস্যা মোর তোমায় করিল দান। 
ইন্দ্র দিল ধনূকবাণ দিলু তোমার স্থান॥ 
শরীর এঁড়ব আম শরীর পরাতন। 
তোমা দোখবারে আমি রাখ্যাছি জীবন 
রাম বলেন আমি আইল তোমা সম্ভাষণে। 
তুমি স্বর্গে গেলে আমি 

কোন: স্থানে॥ 

"মীন বলে আছে যথা শাশ্ডিল্যের স্থান। 
বনবাস তথা গিয়া ব9 তিনজন! 
মুনি বলেন খানিক রাম বৈস এইখানে। 
শরীর*ছাঁড়ব আম তোমা 'বিদ্যমানে ॥ 
কুণ্ড খুদিয়া মুনি জবালল আনল। 
অগ্নি জিয়া উঠে গগনমন্ডল॥ 


৬৭ 


কৌতুক দেখিতে আইলা 
সীতা আর লক্ষমণ। 
মুনির সাহস দেখ কোতুকী তিনজন ॥ 
মুনির সাহস রাম দোখয়া হইল বিস্ময়। 
আম্নকুণ্ডে জ্বালিয়া দিল মুন আপন কায় 
মুনির শরণর পড়িয়া হইল ভস্ম অঞ্গার। 
মুনির সাহস দেখ্যা রাম চমৎকার ॥ 
আগ্ন হইতে পুরুষ উঠে অদ্ভুত আকার। 
অগ্নি হইতে উঠিয়া কৈল রামে নমস্কার ॥ 
ব্রহ্মলোকে গেলা মুনি তপের উদয়। 
মুনির সাহস দেখিয়া রাম বিস্ময় ॥ 
নীরাম দরশনে মুনি গেলা স্বর্গবাস। 
অরণ্যকান্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস॥ 


শরভঙ্গ দোখতে আসয়াছিলেন যত মাঁন। 
রাম সম্ভাষতে আইলা পরম গেয়ানি॥ 
রাম দেখবারে আইলা যত তপস্বী। 
কেহো করে পারণ কেহো থাকে উপবাস 
গাছের বাকল পরে কেহো জটা ধরে শিরে। 
অন্টপ্রহর থাকে কেহো জলের ভিতরে ॥ 
কোন মুনি সব্বকাল থাকে উপবাস।* 
সূষ্টের কিরণ যেন রবির প্রকাশ! 
*সৃত্টি রাখিতে পারেন এক এক ব্যকাতি। 
বিনাশ করিতে কার আছয়ে শকতি ॥* 
মুনি সভা দেখিয়া' রাম করেন যোড় হাথ। 
মুনি সভাই বলেন রাম তুমি সভার নাথ ॥ 
রাজা হৈয়া প্রজা পালে না করে পণড়নে। 
সত্যধম্ম কীর্ত তার বাড়ে দিনে দিনে ॥ 
রাজা হৈয়া প্রজা পণড়ে না করে পালন। 
পরলোকে নরক তার না যায় খণ্ডন॥ 
রাজ্যে থাক বনে থাক তুমি সভাকার রাজা । 
যথা তথা যাও তুমি কারব তোমার পূজা ॥ 
যত তত মুন ছল মারল রাক্ষসে। 
মুনি সকলের হাড়মুন্ড দেখ দেশে দেশে ॥ 
খষ্যমূক পর্বতে দেখ পম্পা নদীর তাঁরে। 
গঙ্গার দুই কূল দেখ মুন সভার শরণরে॥ 
মুনি সকল মোরা তোমার পাঁশল্‌ শরণ। 
রাক্ষস মারিয়া তুমি সভার কাঁরবা পালন॥ 
রাম বলেন এত স্তুতি আমারে কেন কার! 
তোমারাদগের আশীর্্বাদে 

সব্বরেতে তাঁর 


banglabooks.in 


৬৮ 


পরম হরিষে থাক কারো নাহি ডর। 
আঁগ্নবাণে বিনাশিব যত নিশাচর॥ 
তপোবনে না থুইব রাক্ষসের সণ্ার। 
তোমা সভার তপের ফলে রাক্ষস যাবে মার॥ 
হরধষিত হইলা মুন রামের আম্বাসে। 
অরণ্যকাণ্ড রচিল পশ্ডিত কৃত্তিবাসে॥ 


মুনিগণ বেণ্টিত গেলা উতঙ্ক মুনির ঘর। 
উতঙ্ক দৌখলেন রামে ধম্মেতে তৎপর ॥ 
মুনির চরণে রাম কৈলা নমস্কার । 
শ্রীরাম দেখিয়া মুনি হরিষ অপার॥ 
মুনি বলেন আইলা চিন্রকূট যখন। 
তখনি জানিল; আম আসিবা তপোবন! 
সেই বনে বিস্তর তপস্যা কারল পঢরন্দর। 
তপস্যার ফলে তান হৈলা 
স্বর্গের দণ্ডধর ॥ 

হেন তপোবনে রাম কৈলা আগমন। 
বনবাস বণ্ট রাম সুখে তিনজন ॥ 
নানা ফুলফল খাইবা নিৰ্ম্মল জল। 
বনবাস বাঁতে রাম এই রম্যস্থল॥ 
সন্ধ্যাকালে মগ পশু এই বনে আইসে। 
প্রভাতে চরিতে তারা যায় নানা দেশে॥ 
নিভয় হইয়া পশু থাকে এই বনে। 
আমার তপের ফলে না হিংসে কোন জনে॥ 
হেন বনবাসে আইলা পণ্য আয়োজন। 
বনবাসে গয়া সুখে বণ [তিনজন ॥ 
নানা ফলমূল খাও মধুর সংস্বাদ। 
আমার তপোবনে নাহি পাইবে অবসাদ॥ 

সরোবর দেখ নিম্মল জল। 
পৃথবীর দুল্লভ দেখ বড় রম্যস্থল॥ 
রাম বলেন শুন গোসাঁঞ উতঙ্ক মূনি। 


তপোবনের কথা 

অপব্্ব কাহনী॥ 
তোমার আজ্ঞা পায়্যা আম দোখ তপোবন। 
আগে মাঁনগণ যান পাছে তিনজন॥ 
রাম লক্ষ্মণ সীতা দেবী মুনির সংহাতি। 
তপোবন দোখতে যান পরম পীরাতি॥ 
বন দৌখয়া রঘুনাথের লাগে ভয়। 
ধনুকে গুণ দিয়া যান রাম মহাশয় ॥ 


রামায়ণ 


তপস্যা করিতে আইলা হইয়া তপস্বী। 
তপস্বী হৈয়া কি কারণে প্রাণগণ হিংসি॥ 
রাক্ষসের সনে বাদ কর কোন্‌ কাজে। 
বিনা দোষে নষ্ট কারলে 
লোকে নাহি পুজে॥ 
ক্ষত্রিয় হৈয়া প্রাঁণবধ না কর এই স্থানে। 
তপোবনে প্রাণবধ নাহিক বিধানে ॥ 
এই তপোবনের কথা 
শুন্যাছি বাপের স্থানে। 
পৃ্কর নামে ব্রহ্মচারী ছিল এই বনে॥ 
ভগ্বীরথ ইন্দ্রের ঠাঞ্ি স্থাপ্য 
খাণ্ডা থুইল ঘরে। 
মহানারক হয় যদ স্থাপ্যধন হরে॥ 
*মহা নরক হয় যে ইহার হরে স্থাপ্য ধন। 
যত্ব কর্যা খাণ্ডা লয়া বেড়ায় তপোধন ॥* 
পরম কৌতুকে পক্ষ এই বনে বৈসে। 
নাড়তে চাঁড়তে নারে বূঢ়া ত বয়সে॥ 
কুবাঁদ্ধ পায় পুজ্করের দৈবের কারণে। 
খান্ডার চোটে পক্ষের বাঁধল জীবনে ॥ 
হাথে অস্ত থাকিলে জীবাহংসা নিশান। 
মহাপাপ হইল মুনির খান্ডার কারণ | 
*সত্য পালি দেশে জবে করিবে গমন। 
রাক্ষস মারিয়া মুন করহ পালন॥* 
এত যাঁদ রঘনাথ সীতার মুখে শুনে। 
আগ্ন হেন জবলে রাম সাঁতার বচনে ॥ 
ধম্মচারন্রা তুমি বুঝাও মহাজন। 
বনে যাইতে নিষেধ করহ {ক কারণ ॥ 
রাজধর্ম্ম আমার শুন জনকদুহিতা। 
বনে যাইতে বাধা দেহ 
উচিত নহে সীতা ॥ 
তপ করে মুনিগণ কাহারে নাহি হিংসে । 
শরীর শুখায় মুনির নিত্য উপবাসে! 
রাক্ষস ক্ষয় কারতে পারেন তপের ফলে। 
ক্রোধে তপ নষ্ট হয় শাস্তে ইহা বলে॥ 
তবে মান সভ আমার পাঁশল শরণ । 
আম না রাখলে মুনি রাখবে কোনজন 
আমার অধিকারে দুখ পায় যত মুনি 
ক্ষন্ি হৈয়া জাঁল্মলাম শাস্ত্র কি জান॥ 
সকল মুনির তরে করিলু অঞ্গরকার। 
মুনির সত্য না পাল যাঁদ জনম অল্নার॥ 
সাঁতারে বুঝাইলা রাম প্রবোধ বচনে। 
বনে প্রবেশ কাঁরলা রাম মূনি সভার সনে ॥ 


banglabooks.in 


অর্নন্যখদ”ড 


বনের ভিতর দেখেন রাম দিব্য সরোবর। 
নানা বাদ্য নৃত্যগণত জলের ভিতর ॥ 
অপ্বর্ব শ্বানয়া রাম জিজ্ঞাসেন মনি! 
জলের মধ্যে নত্যগত কভু নাহ শনি॥ 
মুনি বলেন জলের ভিতর আছেন মুনিবর। 
কঠোর তপ করেন মুনি 
দশ হাজার বংসর॥ 
মুনর তপ দেখিয়া ভ্রাসিত পুরন্দরে। 
পণ অপ্সরা ইন্দ্র পাঠাইলা ডরে॥ 
নৃত্যগীত করে সপ্তস্বরা বাজন। 
জলের ভিতর গীত গায় শুনে মহাজন ॥ 
*সপ্তস্বরা গত গায় শ্ানতে রসাল। 
অপ্সরার সনে মুনির হইল মিশাল॥ 
পণ্ড অপ্সরা সরোবরের খেয়াতি।* 
স্বর্গে না গেলা মুনি জলেতে বসাঁতি॥ 
নাটগাঁত জলে হয় কেহ নাহি দেখি। 
শুনিয়া যে রঘুনাথ হইলা মনে সুখী 
শুনিয়া চমৎকার লাগিল শ্রীরামে। 
তপোবন দেখিয়া আইলা মুনির আশ্রমে ॥ 
রামনারায়ণ আদরে রাহলা মাঁনর ঘরে। 
সুতীক্ষ] আশ্রমে রাম রহিলা এক বংসরে॥ 
ছয় মাস আট মাস কোথায় পরবাস। 
কোথাও এক বংসর কোথাও এক মাস॥ 
অনেক অপর্ব দেখিলা তিনজন। 
দশ বংসর গেল মুনির তপোবন॥ 
রাম বলেন শুন বাল সুতীক্ষ" মানি। 
অগস্ত্যদরশনে যাব দেহো তো মেলানি॥ 
অগস্ত্যের কথা শান বড় চমৎকার। 
তাহার চরণে গিয়া কারব নমস্কার ॥ 
মুনি বলেন রাম বলি তোমার ঠাই। 
অগস্ত্য দেখলে প্রীত পাবে দুই ভাই! 
এক যোজন এথা হইতে 
অগস্ত্যের তপোবন। 
এক দিনে এথা হইতে যাইতে 
নারবে তিনজন॥ 
মধ্য পথে আছে অগস্ত্যের 
পিপ্পালকার বন। 
তথায় বাসা করিয়া রাঁহও তিনজন ॥ 
বিদায় করিয়া চলিল রাম লক্ষণ ।* 
দুই,যোজনের পথ গেলা 'পিস্পালকার বন 
রাম দেখিয়া অগস্ত্যের ভাই পরম পিরাতি। 
পিপ্পাঁলকা খাইয়া বনে ছিলা এক রাত॥ 


৬৯ 


বিদায় কারলা রাম রাত্রি প্রভাতে । 
লক্ষ্মণ সাঁতারে দেখান রাম 
আইস এই পথে। 
এই তপোবনে দুজ্জর় রাক্ষস মারিয়া পাড়ি 
রাক্ষস মারিয়া মুন করিলেন বাড়॥ 
শুনিয়া লক্ষ্মণ সীতার লাগিল চমৎকার। 
মুনির ঠাঁঞ রাক্ষস কেমনে গেল মার॥ 
রাম বলেন লক্ষ্মণ সীতা শুনহ উত্তর। 
বাতাপি ইল্বোল ছিল দুই সহোদর ॥ 
মায়াবী রাক্ষস তারা নানা মায়া ধরে। 
বাতাঁপ গাড়র হৈয়া ব্রাহ্মণ বধ করে॥ 
তাহারা দুই ভাই এই বনে 
থাকে সঙ্গোপেতে। 
শমন কেতু বলিয়া যারে প্রশংসে পণ্ডিতে ॥ 
আদর কাঁরয়া বরাহ্মণেরে দিল জলপান। 
গাড়রের মাংস রাধিয়া করায় ভোজন 
যে ব্রাহ্মণের পেটে গাড়রের মাংস ঢুকে। 
বাতাঁপ বাহর হয় ইল্বোল তরে ভকে॥ 
পেট চিরিয়া বাহর হয় ব্রাহ্মণ মরে। 
রহ্মবধ কাঁরয়া বেড়ায় দুই সহোদরে ॥ 
বহ্ধবধের কথা শুনিয়া অগস্ত্য মহামুনি। 
ইল্বোলের ঠাঁঞ অন্ন মাগেন আপাঁন॥ 
অনেক দুর হইতে আসিয়াছি 
বৈদেশী ব্ৰাহ্মণ ৷ 
এই গাড়রের মাংস মোরে করাও ভোজন] 
মুানর কথা শুনিয়া ইল্বোলের হইল হাস। 
একা কেমনে খাইবে এক গাড়রের মাস॥ 
মুন বলেন তন বংসর আঁছ উপবাসে। 
ভোজনের বড় আশ গাড়রের মাসে॥ 
অগস্ত্য মনিকে ইল্বোল নাহি জানে। 
কেমনে ব্রাহ্মণ মাঁরল দুইজনে॥ 
ভাল বলিয়া ইল্বোল অঙ্গাঁকার করে। 
তাহার ভাই বাতাপি গাড়র রূপ ধরে। 
বাতাপি গাড়র হইল মায়ার প্রবন্ধে। 
গাড়র কাটিয়া ইল্বোল অনেক ব্যঞ্জন রাঁধে॥ 
অগস্ত্যের ঠাঁঞ গাড়র হইল বন্দী। 
ভোজনে অভিসান্ধ ॥ 
সুবর্ণ থালা কাঁরয়া ইল্বোল মাংস পাঁরষে। 
মুন আসিয়া তবে ভোজনেতে বৈসে॥ 
গঙ্গা দেবী বাঁলয়া মান মনে মনে ডাকে। 
অনেককাল জহ্নু মাঁনর কমন্ডুল ঢুকে ॥ 


banglabooks.in 


৭০ 


গঙ্গাজল পান করিয়া ব্রহ্মমন্্র জপে। 

বড় গ্রাস কারয়া মুনি মাংস খায় কোপে। 
জীর্ণ গেল বাতাপি মুন কাঁরলা আহার। 
ঝাট আইস বাতাপি ইল্বোল হাঁকার॥ 
ইল্বোলের বচনে মান নবদ্বার চাপি। 
মুনি বলেন ইন্বোল 


*সংহ পাইলে যেন ধাঁরল ভক্ষ্য হাথী। 
ইল্বোল মারতে মন্দ্রণা করে মহামাঁত॥* 
মুন বলেন ইল্বোল বুদ্ধি কেনে ঘাটে। 
তোমার বাতাপি এই আছে মোর পেটে ॥* 
আর হেন মুনি নহি রন্ষ মল্ম জাঁপ। 
তাহাঁর উদরে জীর্ণ হইল বাতাপি॥ 
কাঁপল ইল্বোল মুনি মারিবারে আইসে। 
অগস্ত্য বলেন ইল্বোল রহ্গকুলে বৈসে॥ 
ব্রাহ্মণ বধ করিয়া বেড়াইস দুই ভাই। 
দুই ভাই মৈলা আজি অগন্ত্যের ঠাঁঞ) 
মুনির বচনে ইল্বোল পাসরে আপনা । 
ইন্বোল মারতে মুন সৃজিলা মন্্রণা॥ 
হুহুশগকার এড়ে মুনি ব্যঞ্জনা যেন পড়ে। 
হ:ঙকার আঁগ্নতে ইজ্বোল পড়িয়া মরে 
এই মতে মুনি রাক্ষস মারলা দুজ্জয়। 
তপোবন রাখিলা অগস্ত্য মহাশয় ॥ 
বাতআঁপ মারল মুন মাংস ভক্ষণে। 
মহোদধি সমুদ্র শুখাইল জল পানে॥ 
ব্ঝতে না পার অগস্ত্য কোন: অবতার । 
অগস্ত্যের কথা শুনিয়া লক্ষণ 

সাঁতার চমৎকার ॥ 
বিন্ধাগার নামে পর্বত দিনে দিনে বাড়ে। 
পর্বতের শৃঙ্গ গিয়া আকাশেতে যোড়ে ॥ 
নিত্য সর্য্য যায় মোর মাথার উপরে। 
কোপে আকাশ যোড়ে গিয়া পর্ব তশিখরে॥ 
সৃ্যেযর পথ রুধিতে বাড়ল পর্ব্বত। 
গতাগত নাহি সৃ্যেযর বন্দী হইল প্থ॥ 
সংসার অন্ধকার হইল অগস্ত্য মনে গণে। 
বারাণসঈ থাকিয়া মূনি চলিলা দক্ষণে॥ 
পর্বতের নিকট দিয়া মান আগুসরে। 
ভূমিষ্ট হইয়া পর্বত মনরে প্রণাম করে। 
মুন বলেন এমতে থাকহ পালহ বচন। 
নেউঁটয়া যাবং আমি না কার গমন॥ 
এই মতে থাঁকবা পর্বত না করিহ হতাশ । 
সৃষ্টরক্ষা হইল সুর্যের প্রকাশ॥ 


ননানায়ণ 


পৰ্ব্বত না বাড়ে আর মুনের অপেক্ষা । 
পুনব্বার প'্বত মুনির না পাইল দেখা 
এই সে কারণে মুনি হইলা দাক্ষণবাসী। 
নেউটিয়া মন না গেলা বারাণসশী। 
*অন্তঃকালে অগস্ত্য বলে না আসে যমদূত।, 
এ হেন অগস্ত্য কথা বড়ই অদ্ভুত ॥* 
এই কারণে আইলাম মুনির তপোবনে। 
সৰ্ব্ব কার্যসাদ্ধি হবে মুন দরশনে। 
অগস্ত্যের কথ লক্ষমণ সীতা সুনে। 
অগস্ত্যের দুয়ারে রাহলা তিনজনে ॥ 
তিনজন রৈয়াছেন মুনির দ;য়ারে। 
হেনকালে এক শিষ্য আইল সত্বরে॥ 
লক্ষ্মণ বলেন মুনির শিষ্যের তরে। 
রামের কথা কহ গিয়া মুনের গোচরে॥ 
এতেক শুনিয়া শিষ্য গেলা বাঁড়র ভিতরে। 
শিষ্য কহিলা গিয়া মুন বরাবরে॥ 
রাম লক্ষ্মণ সীতা রাঁহলা দুয়ারে তিনজন। 
তোমার আজ্ঞা পাইলে আসিয়া 
করেন সম্ভাষণ ॥ 

রামের কথা শাঁনয়া অগস্ত্য মহামান। 
রাম লক্ষ্মণ সীতা দুয়ারে থূয়্যা 

তুমি আইলা কেনি॥ 
সামান্য আতাঁথ যদ দুয়ারে আসিয়া মিলে । 
সকল তপ নষ্ট হয় আঁতাথ ব্যর্থ গেলে ॥ 
'ব্রভুবনের সার রাম পরম গাঁব্বত। 
তপের ফলে আসিয়াছেন এমন আঁতথ ॥* 
ঝাট আন গিয়া রাম পরম গোঁরবে। 
মুন সভার পণ্যে রাম 

আইলেন দ্বারে ॥* 
এতেক সনিয়া শিষ্য চলিল তৎপর ।* 
রাম লক্ষণ সীতা আনিলা বাঁড়র ভিতর ॥ 
মুনির চরণ গয়া বান্দলা ?তনজন। 
মুন বলেন রাম তোমার অপরব্্ব দরশন ॥* 
রাজ্য ছাড়িয়া তুমি হইলা বনবাসী। 
পাছ লাগিয়া আইলা সীতা তো রূপসী 
ব্রিভুবনে ঘোষে সীতায় যেন অরুন্ধতী । 
অরুন্ধতী জিনিয়া সীতা মহাসতী॥ 
লক্ষণের চরিত্রে আমার চমংকার। 
জ্যেষ্ঠ ভাইর লাগিয়া বনে 

বেড়ায় দণ্ডধর | 

রাজকুমারী হইয়া দুঃখ পায় তো অগার। 
কুশের কাঁটা ফুটে নিত্য করে অনাহার॥ 


banglabooks.in 


অরণ্যকণ্ড 


রাম বলেন লক্ষ্মণ সীতার সফল জাীবন। 
ঈসাপাঁন অগস্ত্য বাখানেন দুইজন॥ 

নানা উপহারে যজ্ঞ করিলা মুনিগণে। 
সেই দিন বাণ্চলা রাম ফলমূল ভক্ষণে॥ 


অগস্ত্যের বাড়ি রাম বালা এক রাতি॥ 
প্রভাতে করিলা রাম স্নান তর্পণ। 
মুনির চরণ বন্দিলা তথায় তিনজন 
বাপের আজ্ঞায় চোদ্দ বংসর থাঁকব বনে। 
আজ্ঞা কর বনবাস থাকিব কোন্খানে॥ 
দশ বংসর গেল চার বংসর আছে। 
চার বংসর গেলে বনবাস ঘুচে ॥ 
মুন বলেন রাম তুমি শন আমার বচন। 
পণ্বটী গিয়া তোমরা বণ তিনজন ॥ 
মতত্গের তপোবনে রাম করিলা পয়ান। 
সপ্তবিংশাতি বংসর তপ 
করল; তার সমান॥ 
দশ সহস্র বংসর তপ করিলা অনাহারে। 
শরীর সাঁহতে গেলা স্বর্গদুয়ারে॥ 
হেন পণ্থবটা রাম পুণ্য আয়তন। 
পণবটণ গিয়া থাকহ তিনজন ॥ 
রাম বিদায় কারতে মুন ভাবে মনে মন। 
বিশ্বকর্মা নিম্মত বিজয় ধনুক বাণ॥ 
হেন ধনুক বাণ মুনি দলা রামের হাথে। 
বৈষ্ণব ধনুক বাণ পাইয়া 
বান্দলেন মাথে! 
খরদূষণ মারিতে রামে দিলা ধনুক দান। 
রাক্ষস আছে খর দূষণ 
চৌদ্দ সহস্র রাক্ষস তাহার ভিড়ন। 
তাহার ডরে কোন ম্যান না যায় সেই বন] 
তাহারা আঁসয়া যাঁদ করে অনাচার । 
এই ধনুকে তাহা সভার করিহ সংহার॥ 
যত প্রমাদ পাঁড়বেক অগস্ত্য সকল জানে। 
পণ্বটীর উাদ্দশে চলিলা তিনজনে ॥ 
রামেরে পাঠান মুনে কাঁরয়া প্রবন্ধ। 
পণ্বটী চলিলেন রাম দৈব 'নব্বন্ধ॥ 
জটায়ু পক্ষরাজের সেই দেশে বসাঁতি। 
বাম সম্ভাষিতে পক্ষ গেলা শনঘ্লগাতি॥ 
গরুড়ের পুত্র আমি জটায়ু নাম ধরি। 
দশরথ আমার মত পাঁরচয় কার॥ 
দক্ষ প্রজাপাঁতির কন্যা নাম বিনতা। 
নন্দন গরুড় আমার পিতা ॥ 


তে কারণে তোমার বাপ মিত্র আমার ॥ 
বনবাসে রাম তোমার হইব সহায়। 
আপন ইচ্ছায় বেড়াও কারো নাহ ভয়॥ 
আইস আইস সীতা বধ 


পণ্চবটী টিয়া রাম বড় হইলা সুখী॥ 
লক্ষমণেরে বলেন রাম ঝাট বাঁধ ঘর। 
Wl rE i ভব 
লক্ষমণ বলেন আমি তোমার 
সেবক প্রধান। 

কোন্খানে বাঁধি ঘর কর সাম্বধান॥ 
স্থান দেখাইলেন রাম গোদাবরীর তাঁরে। 
নানা ফুলফল বৃক্ষ বিচিত্র বর্ণে ধরে॥ 
এইখানে ঝাট ঘর বাঁধহ লক্ষত্রণ। 
পক্ষরাজের সঙ্গে আমি কার সম্ভাষণ ।॥ 
পক্ষ সম্ভাষণে রাম বাসলা 

লক্ষ্মণ বাঁধিলা ঘর। 
দেড় গ্রহরের মধ্যে ঘর বাঁধলা সুন্দর! 
পাতা লতার ঘর সে দশ 'দিগ প্রকাশে । 
{তন যোজন উভে ঘর ঠোঁকল আকাশে ॥ 
ছোট বড় ঘর বাঁধলা দুইখানি। 
লতার বন্ধন ঘর পাতার ছায়নি॥ 
রাম সীতা দুইজনে ঘর গিয়া দেখি। 
বনবাসে তিনজন হইলা ঘরে সখা 
পূর্ণ ঘট রাখিলা পজ্প রাশি রাঁশ। 
অগ্ন পাঁজয়া রঘুনাথ হইলা গৃহবাসী॥ 
রাববার দিবস যখন সপ্তঘটশ বেলা। 
শ্রবণা নক্ষত্রে রাম ঘরের ভিতর গেলা ॥ 
গৃহবাস করিলা রাম লৈয়া দেবী সাঁতা। 
ব্রন্লোক থাকিয়া তাহা জানলা বিধাতা ॥ 
সেই ঘরের পাকে রামের পাড়বে প্রমাদ। 
বধাতা জানয়া তখন করেন বিষাদ ৷ 
ঘরে প্রবেশ করলা রাম লক্ষণে বাখানি। 
হেনকালে জটায়ু পক্ষ করিলা মেলানি॥ 
খর দূষণ রাম আছে এইখানে। 
{নিকটে আছয়ে রাক্ষস থাকহ সাবধানে ॥ 
এই দেশের নিকটে আম কাঁরব বসাতি। 
যখন আজ্ঞা কর তখন আসব শনঘ্রগাঁত॥ 


banglabooks.in 


ই 
বিদায় হৈয়া পক্ষ গেলা আপনার স্থানে। 
শ্রীরাম লক্ষণ সীতা রাহলা সেই স্থানে॥ 
রান্র প্রভাত হইল আত বহান বেলা। 
স্নান করিতে গেলা রাম গোদাবরীর জলা ॥ 
লক্ষ্মণ বীর আনিলা জলের কলসণী। 
শুন্য ঘরে না থুইবেন সঙ্গে কৈল রূপসী 
কার্ত্তিক মাস হইল হেমন্ত প্রবেশ। 
হেমন্ত দেখিয়া রাম বাখানেন বিশেষ] 
চার মাস উষ্ণ সেই নদীর পানি। 
চন্দ্র উদয় করে যেন ধবল রজনী ॥ 
হেমন্ত উত্তম খতু সকল খতুর সার। 
নানা ফুলফল এখন ধরে ত অপার॥ 
সুরঙ্গ সুঠাম ফল সরস মধুর। 
দেবলোক 'িতৃলোক তুষ্ট হন প্রচুর ॥ 
কার্ত্তিক মাসে চন্দ্রে এখন সংসার উজ্জল ।* 
হেন সময় ভরত ভাই উপবাসে দ্্বল॥ 
শীতকালে ভরত তৈল না মাখে শরারে। 
রাজা হৈয়া ভরত ভাই দুঃখের সাগরে ॥ 
দুর্বল ভরত ভাই ফলমূল ভক্ষণে। 
অনেক দুঃখ পায় ভরত তৃণশয্যা শয়নে॥ 
তপস্বীর বেশ মোর হৈয়াঁছ বনবাসী। 
আমার দুঃখে ভরত ভাই হৈয়াছে তপদ্বী 
ভরতের চরিন্ন দেখিয়া মোর পাঁরতোষ। 
কেকয়ীর বচনে ভরত ভাইরে কর রোষ॥ 
ধাৰ্ম্মিক ভরত ভাই সব্বগুণ ধরে। 
ভরত হেন ভাই জন্মে কেকয়ীর উদরে॥ 
কথাবার্তায় তিনজন গেলা গোদাবরা। 
রাম লক্ষ্মণ স্নান কাঁরলা 
সতা তো সুন্দরী 
স্নান কাঁরয়া রাম কারলা তর্পণ। 
গোদাবরী হইতে আইলা তিনজন ॥ 
সীতা তো গোসান। 
নারায়ণের কাছে যেন লক্ষী আপ্পান॥ 
সেই পাণ্যতশর্থ সেই পন্ণ্যস্থান। 
পণুবটাী বাঁলয়া তারে বলয়ে ব্রাহ্মণ 
পণ্ুগাছ বট আছে নামে পণবটী । 
পণ্টতীর্থ কারলে পুণ্য হয় কোট কোটি॥ 
দশ বংসর বাঁঞুলা রাম মননে সভার ঘরে। 
তন বংসর বালা রাম গোদাবরীর তীরে ॥ 
তেরো বৎসর গেল রামের চোদ্দ প্রবেশে। 
হরাষত তিনজন 'নকট যাইব দেশে ॥ 


রামায়ণ 


সত্য পালিতে রামের এক বংসর আছে। 
হেনকালে দৈব লাগিয়া গেল পাছে॥ 
কীত্তবাস পণ্ডিত গীত রাঁচল কৌতুকে। 
অদ্ভুত গীত গাইয়া দিল অরণ্যকে ॥ 


খর দূষণ রাক্ষস আছে তো নিকটে। 
না জান কোন্‌ দিন ভাই পাড়য়ে সঙ্কটে॥ 
রাম লক্ষ্মণ সীতা যুক্তি করেন তনজনে। 
যে ভাবছেন সে হইবেক দৈবের কারণে ॥ 
পণ্চবটন বৈসেন রাম দৈব পাষণ্ডী। | 
ভ্রমণ কারতে আইল শূর্পণখা রাণ্ডি॥ 
রাবণ রাজার ভগিনী নাম শুর্পণখা। 
রাণ্ডি হৈয়া ভাতার চাহে বড়ই দুম্খা॥ ' 
ভ্রমণ করিতে গেলা শ্ত্রীরামের পাশে। 
রামর্প দেখিয়া রাণ্ডি মনে মনে হাসে! 
পুরুষ দেখিয়া রাণ্ড কামে অচেতন। 
যেমন রাম তেমন সীতা শোভে দুইজন ॥ 
পরম সুন্দর রাম বিষ অবতার । 
হেন রামের সঙ্গে কেমতে কারব শৃঙ্গার॥ 
ত্ৰৈলোক্য জিনিয়া রাম রূপের মুূরার। 
বিকৃতি আকার সে রাক্ষসী নিশাচরাী 
জিতেন্দ্ৰিয় শ্রীরাম ধর্মমপরায়াণ। 
সঙ্গেতে আছেন সীতা ধম্মচারণী॥ 
পর্বত লাড়তে আইসে অন্নে দুবর্বলা। 
রাম ভাণ্ডিতে রাণ্ডি পাঁতয়াছে কলা॥ 
ভাঁবয়া চিন্তিয়া হইল পরম কামনী। 
রামের সমুখে গেল হাস্যবদনী॥ 
রাজকুমার দুই ভাই দেখি 

তপস্বীর বেশ। 
ভয়ঙ্কর বনে কেন করিলা প্রবেশ ॥ 
বিষম সঙ্কট বনে ভারল রাক্ষসে। 
বনের ভিতরে তিনজন বেড়াও 

কেমত সাহসে ॥ 
বিস্তর দুর নহে রাক্ষস বৈসে নিকটে। 
সুন্দরী স্ত্রী লৈয়া রাম পাঁড়লা সঙ্কটে ॥ 
দেবমূর্ত ধর তোমরা বক্রমে দুজ্জয়। 
কোন্‌ দেশের তোমরা দেহ পাঁরচয় ॥ 
মায়া পাতিয়া আইল রাক্ষসী নিশাচরী। 
রাক্ষনীর মায়া রাম বাঁঝতে না পাঁর॥* 
সরল হৃদয় রাম পরিচয় কাঁর। 
দশরথের সত আমি রাম নাম ধরি! 


banglabooks.in 


অর্নণ্যবসণ্ড 
লক্ষ্মণ নামেতে ভাই সীতা মোর নারা॥* 
আমি 


বাপের সত্য 

হৈয়াছ দেশান্তরী॥ 
চোদ্দ বংসর বনে থাকিব তপস্বীর বেশে। 
চৌদ্দ বংসর গেলে যাইব নিজ দেশে ॥ 
পরমসহল্দরী তুমি লক্ষমী মার্তমতাঁ। 
একেম্বর বনে কেন বেড়াও যুবতাঁ॥ 
আমার নিকট আইলা তুম 

কোন প্রয়োজন। 

মনেতে বিস্ময় করি তোমার আগমন ॥ 
এতেক জিজ্ঞাসেন রাম সরল হদয়। 
রাণ্ড এখন আপনার করে পাঁরিচয় ॥ 
শুর্পণখা নাম আমার রাবণভগিনী। 
নানা দেশ ভ্রমিয়া বেড়াই কামরুপিণী ॥ 
দেশদেশান্তর বেড়াই কারো নাহ ডর। 
তোমার স্তর হইতে আইলাম তোমার ঘর॥ 
সকল পাপ ঘুচিবে রাম তোমায় পরশন। 
তোমা দরশনে রাম পাপ বিমোচন॥ 
1তনজন আসিয়াছ পণ্টবটী বন। 
তোমা ভাজতে আসিয়াঁছ এই সে কারণ॥ 
লঙ্কাপুরী আছেন ভাই রাবণ মহারাজা ॥ 
কুম্ভকর্ণ নিদ্রা যায় বলে মহাতেজা ॥ 
পরম ধার্মিক ভাই নাম বিভীষণ। 
নিকটে থাকে দুই ভাই খর দূষণ ॥ 
সম্পদে আগল বড় পাচ ভাইয়ের বুহিনী। 
তুমি স্বামী হইলে আম ন্রভুবন জিনি॥ 
সুমেরু পর্বত আর স্বর্গ কৈলাস। 
তোমার সনে বেড়াইব কারয়া বলাস॥ 
দেবপুরীতে নাহি মনুষ্যের সণ্ার। 
তুমি আম দুইজনে ভূঁজব শৃঙ্গার॥ 
নানা কৌতুক দেখিবা তুমি 


অন্তরীক্ষে গতি। 
কোন্‌ গুণ ধরে তোমার 
সীতা তো যুবতী ॥ 
আমার পাষণ্ড দুই সীতা আর লক্ষমণ। 
রাঁখয়া কিছু কার্যা নাহি কারব ভক্ষণ 
কোন্‌ গুণ না ধার আম কোন্‌ চমৎকার । 
নানা রূপ ধারতে পারি নানা অবতার। 
আমার রূপ দেখ রাম আমার দেখ বেশ। 
সীতার রুপ আমার রূপ অনেক বিশেষ। 
কোন্‌ গুণ ধরে গুণেতে নিগ্ণা। 
হেন স্মীর সঙ্গে থাক নাহি বাস ঘৃণা ॥* 


৭৩ 


লক্ষ্মণ পারত্যাগ করহ সাঁতা তো যুবতী। 
কেলি কাঁরয়া বেড়াইব তুমি হেন পতি॥ 
রাম ভাণ্ডাইতে রাণ্ডি করে আঁভলাষ। 
সীতা দেবা নেহালিয়া রামের হইল হাস॥ 
পরিহাস করেন রাম বড়ই চতুর। 
রাণ্ড ভান্ডাইতে রাম বচন মধুর ॥ 
আমার স্তর হইলে দেখ তোমার সাঁতান। 
লক্ষ্মণ ভাইয়ের স্ত্রী হও 
লক্ষ্মণ বড় গুণী ॥ 
বলবীর্যেে লক্ষণ ভাই চাচর মাথার কেশ। 
যৌবন সফল করহ 
লক্ষণের দেখহ বেশ 
গৌরবর্ণ লক্ষ্মণ ভাই আমি বর্ণে কালো। 
আমা হইতে লক্ষ্মণ ভাই অনেক গুণে ভাল ॥ 
স্ৰী নাহ লক্ষ্মণ ভাইর বড়ই চণ্চল । 
তোমা হেন স্ত্রী পাইবেন অনেক পুণ্যফল ॥ 
তুমি যেমত সুন্দরী সুন্দর লক্ষ্মণ 
দুই সুন্দরে বাধ কারল মিলন॥ 
সুন্দর মর্ত দেখিয়া লক্ষণ হবেন হাসাী। 
কোথায় পাবেন লক্ষ্মণ এমত রূপসা] 
সুরূপ কারণে যায় রাক্ষসী 
না বঝে উপহাস। 
এথা হৈতে গেল রাক্ষস! লক্ষণের পাশ! 
যুবা হৈয়া একেশ্বর কেমতে বণ রাতি। 


নিজ পত্নী করিয়া রাখ শ্রীরামের অনুমতি । 
নানা সুখ ভুঞ্জ লক্ষ্মণ আমার সংহাঁত॥ 
লক্ষ্মণ বলেন আম শ্রীরামেব বশ। 
সেবকের স্ত্রী হইলে নাঁহ কভু যশ! 
'ব্রভুবনপুজিত রাম সভাকার রাজা । 
রাজ মহাদেবী হৈলে সভে করে পূজা॥ 
কোন্‌ গুণ ধরে সীতা জনক দুহিতা। 
এ কোন্‌ কথা! 
এক মনে ভজ "গিয়া শ্রীশ্নীরামের চরণ । 
সীতার রূপ কি কারবে তোমা বিদ্যমান ॥ 
রূপ যৌবন সফল কর শ্রীরামের চরণে। 
এবার গেলে রাখবেন শ্রীরঘ্‌নন্দনে ॥ 
পারহাস না বুঝে রাঁণ্ডি বচন মানে ধায়। 
লক্ষণের কাছে হৈতে রামের কাছে যায়॥ 
শৃর্পণখা দেখিয়া শ্রীরামচন্দ্র হাসে। 
বার বার হাসেন রাম এড়ে কোন্‌ দোষে! 


banglabooks.in 


৭৪ 


পাষণ্ড ঘুচইব সীতা গিঁলব গরাসে। 
তোমা আমায় শৃঙ্গারের বেশে॥ 
এ বোল শুনিয়া রঘুনাথ করেন উপহাস। 
আরবার যাহ তুমি লক্ষণের পাশ॥ 
গুণের সাগর লক্ষণ গুণের নাহ সন্ধি। 
তোমা গ?ণবতার ঠাঁঞ 
লক্ষ্মণ হৈবেন বন্দী 
আমার স্ত্রী আছে লক্ষ্মণ একেশ্বর। 
লক্ষ্মণ ভাই ভজ গিয়া সুন্দরী সুন্দর ॥ 
পাঁরহাস না বুঝে রাক্ষস বচন মাত্রে ধায়। 
শ্ীরামের কাছ ছাড়ি লক্ষণের কাছে যায়! 
শুন শুন লক্ষ্মণ আমার বচন। 
আমায় দিলা কমললোচন॥ 
একেশ্বর থাক তুম হৈয়া বনচারণ। 
আমার রূপগদণে তুমি দেখিবা নানাপুরাঁ | 
অমৃত রসাল ফলে করাইব ভোজন। 
নানা আশ্চর্য্য ধার আম ধাঁর নানা গুণ॥ 
পুনঃ পুনঃ আসি আমি তোমার চরণে। 
কামিনী উপেক্ষা করহ কি কারণে॥ 
লক্ষ্মণ বলেন শুন কামিনী আমার বচন। 
ভৃত্যরূপ হৈয়া থাকি শ্রীরামের চরণ॥ 
সেবকের স্ত্রী হইলে কাঁরবে 
লোক উপহাস। 
আরবার যাহ তুমি শ্রীরামের পাশ৷ 
শুর্পণখা বলে লক্ষ্মণ কর অবগাতি। 
শ্রীরামের আজ্ঞায় তুমি আমার পাঁত॥ 
জঞ্জাল না পাড় লক্ষমণ করি নিবেদন। 
তোমা না ছাড়ব লক্ষ্মণ তুমি প্রাণধন ॥ 
লক্ষণ বলেন শুন তুমি আমার বচন। 
পুনহর্বার যাও তুমি রামের চরণ॥ 
বাক্যছল না বুঝে রাণ্ডি কাম আঁতশয়। 
লক্ষণের বচনে শ্রীরামের কাছে যায় 
রাশ্ডি দেখিয়া সীতা দেবীর 
লাগিল তরাস। 
রাম বলেন তুমি কেন আইলা আমার পাশ॥৷ 
শৃর্পণখা বলে গোসাঞ শুনহ বচন। 
যে কিছু কহিলেন মোরে 
প্রতীত হইল মন॥ 
সেবকের স্ত্রী হইব বড় অনুচিত। 
রাজার স্ত্রী হইলে জগতে পাঁজত॥ 
রাণ্ডর কথা শুনিয়া রামের হইল হাস'। 
তোমারে ভান্ডাইলা' লক্ষণ শুনহ প্রকাশ ৷ 


রামায়ণ 


নানা গুণ.ধরে ভাই প্রাণের দোসর। 
নিশ্চয় করিয়া যাহ তোমার যোগ্য বর ॥ 


বাণ চিহ্ন লইয়া চলিলেক রাঁড়॥ 
শৃর্পণখার হাথে অস্ত্র দোখলা লক্ষণ ৷ 
লক্ষ্মণ বলেন এখন আমার 
প্রত্যয় হইল মন॥৷ 

হাথে হইতে বাণ লক্ষণ লইলা সত্বরে। 
নাক কান কাটলা তার 

চোখা বাণের ধারে॥ 
পারপ্রাহ ডাক ছাড়ে হিয়া কর্ণ ফাটে। 
রক্তের ছড়া পাঁড়য়া যায় পথে আর ঘাটে॥ 
নাকের রক্তে রাক্ষসীর ওষ্ঠ অধর তিতে। 
দুই পাশ তাতিল তার দুই কানের রন্তে॥ 
বোঁচা নাক কান লৈয়া বলে কত দূরে। 
ডাক 'দয়া শূ্পণখা বলে রামের তরে॥ 
তবে সে জানিও তুমি শর্পণখা রাঁড়। 
তোমার মহাসাতা যাঁদ করিতে পারি রাঁড়॥ 
দুই ভাই আসবেন এখন খর দুষণ। 
তোমা দুই ভাইর এখন বাঁধবে জীবন॥ 
*রন্তে রাঙ্গা হৈয়া গেল খর দূষণের পাশে। 
মাথায় হাথ "দিয়া কাঁদে পাইয়া তরাসে ॥* 
দুই ভাই রিল রাবণ সেনাপতি । 
কোন বেটা কাঁরলেক বাঁহনীর দুর্গাত॥ 
সাগরের কূলে থানা বনের ভিতরে। 
কোন্‌ বেটা আইল উখাঁড় মারবারে॥ 
খর দূষণের কথায় যমের দোসর। 
মার মার বলি যাত্রা করে বলে ধর ধর॥ 
চৌদ্দ হাজার রাক্ষস আমার ভিড়ন॥ 
এমত দুঃখ তোমারে দেয় কোন্‌ জন॥ 
আপন ইচ্ছায় বেড়ায় কারো নাহি হিংসে । 
হেন জনের নাক কান কাটে কোন্‌ দোষে॥ 
যম ইন্দ্র বরুণ আমারে করে ডর। 
তা সভারে সদ্য পাঠাব যমঘর॥ 
সূর্যের কিরণ যে জন রাশি রাশ শোষে। 
মোর বাণ আঁগ্নতে তাহার জানবে কিসে ॥ 
মোর বাণে পাঁড়লে রন্তু পিবে তো ধরণী। 
গায়ের মাংস খায় যেন গাধনী শকুনি॥ 
চৌদ্দ হাজার রাক্ষস যাইব এক চাপে। 
কোন্‌ বেটা স্থির হইবে আমার প্ুতাপে॥ 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


কুন্দন সম্বরিয়া তুমি কহ বাণন। 
কার ঠাঁঞ অপমান পাইয়াছ বাঁহনী॥ 
বসিয়া যে শুপ“ণখা বলে ধারে ধাঁরে। 
মন্ষ্য দুই বেটা আছে বনের ভিতরে॥ 
*তপস্বীর বেশ ধরে নহে ত তপস্বী। 
সঙ্গেতে করিয়া বুলে একটা রূপসা ॥* 
মনুষ্যের মাংস খাইতে গেল মোর সাধ। 
নাক কান কাটিল মোর এই অপরাধ ॥ 
ভাতার করিতে গেল কহিতে লাজ বাসে। 
অনেক যতনে গেল কাঁহতে নাহ আইসে॥ 
চোদ্দ হাজার রাক্ষসের চোদ্দ সেনাপতি । 
কোপেতে খর অরে দিলে ত আরতি ॥ 
। রাম লক্ষণ মারিয়া আন সীতা তপ্পাঁস্বনী। 
তাহার মাংস খায় যেন আমার বুহনী॥ 
যাহার ঠাঁঞ পায়্যাছে বুহিনী অপমান। 
তার মাংস খাইব করিব রন্তপান॥ 
ঝকড়া শেল মুষল মুদ্গর।* 
মার মার করিয়া ধায় চোদ্দ 'নিশাচর॥ 
চোদ্দ সেনাপতি গেল যুঝিবার তরে। 
রাম দেখাইতে রাশ্ডি গেল তার সনে॥ 


অপরাধ নাঁহ কার কেন ধাইয়া আসি॥ 
এত যাঁদ রঘুনাথ করিলা উত্তর। 
রামেরে ডাকিয়া বাল চৌদ্দ নিশাচর! 
তপস্বী বেশে দুই ভাই থাক পণ্থবটী। 
কোন্‌ দোষে কাট॥ 

যে কম্ম করিয়াছ তার জীবনে নাহি সাধ। 
কোন্‌ মুখে বলিস না করি অপরাধ ॥ 
নেউটিয়া যাই যদি তোমার বচনে। 
রাজার ঠাঁঞ গেলে কি 

রাখবে কোন জনে॥ 
তুঁঞ একেশবর আমরা রাক্ষস চৌন্দজন। 
চোদ্দ জনের ঠাঁঞ পাঁড়লে 


কোথায় লেমন্টাবে তোর হাথের ধনুক বাণ 


৭৫ 


এতেক বাঁলয়া রাক্ষস যুঝিতে সত্বর। 
জাঠি ঝকড়া ফেলে মুষল মূল্গার। 
একেবারে এড়েন রাম চোদ্দ গোটা শর। 
একেবারে কাটিয়া পাড়েন মুষল মুদ্গর॥ 
আরবার চৌদ্দ বাণ রাম এড়েন খরসান। 
একেবারে চৌদ্দ রাক্ষস হইল 'নব্বাণ॥ 
চোদ্দ জন রাক্ষস পাঁড়ল রামের বাণে। 
আর কারে পাঠাইব যাঁঝতে রামের সনে॥ 
কাঁদতে কাঁদতে শুর্পণখা 
কহিছে কাঁহনী। 
দুই ভাই প্রবোধ দেয় প্রবোধ নাহ মানি॥ 
কালান্তক যম যেন আইল অকারণে । 
নিশ্চিন্ত আছহ ভাই শঙকা নাহ মনে॥ 
রামের নাম লইতে ভাই উখাঁড়য়া পাঁড়। 
রাম যাঁদ না মার ভাই এই প্রাণ ছাঁড়॥ 
রামের বাণে রাক্ষসের 
হারল পরাণ। 
তা সভার ধার সুধ কিসের বাখান॥* 
চোদ্দ হাজার রাক্ষস তোমার ভিড়ন। 
কত বা বাখানে তোরে লঙ্কার রাবণ ॥ 
রাবণের ভাই তুমি মানুষ বেটারে না'রি। 
কেন কটক লৈয়া বেড়াও 
কেন অস্ত্র ধার॥ 
অপমানে মাঁজলাম শোক সাগরে। 
থানা দিয়াছ তুমি কি রাখিবার তরে॥ 
খর বলে আজ আমার দেখ তো প্রতাপ। 
আমি ভাই থাকিতে কেন করহ সন্তাপ॥ 
মানুষ বেটা হৈয়া রাক্ষসের সনে বাদ। 
রাম লক্ষ্মণ মারিয়া আজি 
ঘুচাইব 'বিসম্বাদ ॥ 
চোদ্দ হাজার রাক্ষস যায় এক চাপে । 
কোন্‌ বেটা স্থির হইবে আমার প্রতাপে॥ 
জাঠি ঝকড়া শেল সাঁজল খরসান। 
চোদ্দ হাজার রাক্ষস লড়ে পর্বত প্রমাণ ॥ 
সারাথ জানল রথ সংগ্রাম গমন। 
সংগ্রামের রথখান করিল সাজন॥ 
রথখান সাজে তার রথের সারাঁথ। 
নানা রত্ন মাঁণমাঁণক নিম্মাইল তাঁথ॥ 
কনকরচিত রথ সুতার সণ্টার। 
চার ভিতে শোভা করে শ্বেত চামর॥ 
‘বাচন নিৰ্ম্মাণ রথ বিচিত্র সাজন। 
পবনবেগে অষ্ট ঘোড়া রথের যোগান ॥ 


banglabooks.in 


৭৬ 


সাঁজয়া আনিল রথ খরের গোচর। 
জাঠি ঝকড়া তেলে রথের উপর॥ 
রথখানার জ্যোতি পাঁড়ছে বজুল। 
রথের ধবজ কাঁপিয়া উঠে খর মহাবলা 
রথখান চলে যেন আকাশের তারা । 
চোদ্দ হাজার রাক্ষস চলে বাঁরষার ধারা ॥ 
স্থল আঁখি ডাঙ্গর মুখ যজ্তকোপন। 
মুখ রাক্ষস তারা প্রসন্ন বদন॥ 
কালমুখা মেঘমালা ক্রমে দুজ্জয়। 
শন্যবাহ্‌ মহাবাহু খোঁখর হদয় ॥ 
স্থুলকর্ণ মহাকায় ভ্রিশিরা প্রমাথ। 
নানা অস্ত্র সাঁজয়া চলিল শ'ঘ্রগতি | 
আচাম্বতে গৃধিনী 
পাঁড়ল রথে ধবজে। 
উফাঁড়য়া রথের ঘোড়া যায় মন্দ তেজে॥ 
যান্রাকালে রথের ঘোড়ার চক্ষে পড়ে পাঁন। 
সারাথর হাথ হইতে পাঁড়ল পাঁচান॥ 
পক্ষ সভ রা কাড়ে শুনিতে ককশি। 
রাক্ষসের যাত্রা দেখিয়া বিধাতা বিবশ। 
যাৱাকালে অমঙ্গল দেখে স্থলে স্থলে । 
তথাঁপ রাক্ষস সভ যাত্রা না ভাঙ্গলে॥ 


রাম মারলে তবে লক্ষ্মণ নাহ আঁটে। 
io Ss BD aE 
চোদ্দ হাজার রাক্ষস যায় এক চাপে। 


চন্দ্র সূর্য্য গালতে যেন রাহ যায় কোপে ॥ 


কাত্তবাস রচল গণত পরম কৌঁতুকে। 


খর দৃূষণেব বর্ম গাইল অরণ্যকে ॥ 


মহ।শব্দে যায় ঠাট কাঁরয়া মার মার। 
রাক্ষসের শব্দ শুনি ধনূকে টত্কার॥ 
রাম বলেন লক্ষ্মণ শুন 


কলকলি। 


রাক্ষসের 
সঈতারে লইয়া ভাই ছাড় রণস্থাল ॥ 
রণের দোসর হইয়া যাঁদ কর উপকার। 
রণস্থলি থাকিয়া সীতার নাহিক নিস্তার ॥ 
একেশবর পঁশিল্‌ আজ সংগ্রাম ভিতর। 
অগ্নিবাণে বিনাশিব যত নিশাচর ॥ 
আমার দিব্য লাগে যাঁদ করহ' উত্তরু। 
সবতা লৈয়া যাহ তুমি পর্বত শিখর 


রামায়ণ 


এত যাঁদ রঘুনাথ বাললা লক্ষণে । 
সশতা লৈয়া লক্ষ্মণ চাঁললা অন্যস্থানে॥ 
রণ দেখিতে দেবগণ আইলা নিজ রথে। 
ন ব্ৰহ্মা আদি রামের তরে চিন্তে 
একেশ্বর শ্রীরাম চোদ্দ হাজার রাক্ষস । 
এত রাক্ষস মারবেন রাম বড়ই সাহস॥ 
স্বগ্গম্ত্য পাতালে বৈসে যত রাক্ষসগণ। 
বাণ আগ্নতে পোড়াইব সকল ভুবন॥ 
ত্ৰিভুবন পোড়াইতে রাম প্‌রলা সন্ধান। 
সংগ্রামে রুষিয়া রাম চলিল রণস্থান॥ 
রামের কোপ দেখিয়া রাক্ষসের তরাস। 
দক্ষযজ্ঞ শিব যেমন কাঁরলা বিনাশ॥ 
রাম দোখয়া রাক্ষসের হইল তরাস। 
তবে ঠাট রাহল গিয়া খরের পাশ॥ 
খর মহাবীর এখন দুষণেরে বলে। 
আগ; নাহ হয় ঠাট রণে নাহ চলে॥ 
নদনদী নাহ ভাই নাহি পারাপার । 
হেন ঠাট রাঁহল ভাই করহ 'বিচার॥ 
আগে বাঁটুয়া দূষণ নেহালিয়া চায়। 
রাম দেখিয়া রহল ঠাট দূষণেতে কয় 
একেশবর আসিয়াছে যাঁঝবার মনে। 
ঠাটসভ আগুওয়ায় নহে এই সে কারণে॥ 
মোরে আজ্ঞা কর তুম মারিয়া পাড় রাম। 
মানুষ বেটা রাখিয়া ভাই কছু্‌ নহে কাম॥৷ 
দূষণের কথা শুনিয়া খর বীর হাসে। 
রামের তরে রোষে॥৷ 
দুই সহম্ত্র রাক্ষস ভ্রিশরার ভিড়ন। 
চারি সহস্র রাক্ষস লৈয়া চলিল দুষণ 


ব্রহ্মা আদি দেবগণ দেখেন অন্তরাক্ষে ৷ 
খরের সারাঁথ চালাইল রথের ঘোড়া । 
রামের উপরে ফেলে জাঠি ঝকড়া 
সন্ধান পৃরিয়া খর রামেরে মারে বাণ। 
একে বাণে অন্ন কাঁট করিল খান খান॥ 
দুইজনে বাণ বাঁরষে দুই ধনদ্ধর। 
দূহে* দুহা জানতে নারে 

দুইজন শোঁসব॥ 
কথগলা রাক্ষসের উঠিল কলকালি। 
কথগুলা রাক্ষস পলায় হৈয়া অ'দুড় চাল 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


মারা না যায় রাক্ষস রাম ভাবেন মনে মনে। 
গান্ধবর্ব অস্ত্র রাম যোড়ে ধনুকের গুণে 
সকল রাক্ষস কটক হইল রামময়। 
আপনা আপাঁন মারামার নাহি পারচয় ॥ 
তুমি রাম আমি রাম কটকে হানাহানি । 
মায়াযুদ্ধে কাটাকাটি আপনা আপাঁন॥ 
আপনার সৈন্য সভ করে মার মার। 
এক বাণে সংহার হইল অষ্ট হাজার॥ 
সকল ঠাট পড়ল খরমান্র আছে। 
দূষণ সেনাপতি দেখে থাকিয়া তার পাছে॥ 
আপন ঠাট লইয়া দূষণ পাঁশল সংগ্রামে! 
হাথে মুষল করিয়া যায় মারিবারে রামে॥ 
মূষলের চার পাশে কাঁটা শার শাঁর। 
যম মার্ত মুষল গোটা দেখিতে ভয়ে মার॥। 
সুন্দর গঠন তার মুষল 'নম্মাণ। 
যারে মুষল মারে আর নাহি পরির্রাণ॥ 
দুই হাথে মুষল ধারয়া 
রাম মারিবারে আইসে। 
মুষল কাঁটবারে রাম বাণ যোড়েন রোষে॥ 
অক্ষয় মুষল গোটা ব্রহ্মার বরে। 
মুষলে ঠোঁকয়া বাণ পড়ে 
প্রবেশ নাহ করে॥ 
রণপণ্ডিত রাম বৃদ্ধে নাহ ঘাটে। 
মুষল সাঁহত দূষণের দুই হাথ কাটে॥ 
দুই হাথ পড়ল যেন দুই পর্্বত। 
দুই ক্রোশের পথ যুড়ি রহে দুই হস্ত॥ 
হেন হাথ বাণেতে কাঁটলা রঘুবীর। 
ঘায়ের দাহে দূষণ বীর ছাড়ল শরীর ॥* 
অন্তরীক্ষে দেবগণ দেখ্যা হইলা 'স্থর। 
সকল কটকে দেখে পাঁড়ল দূষণ বাঁর॥ 
দুষণের ঠাট দেখে পাঁড়ল দূষণ। 
চার হাজার রাক্ষস করে বাণ বরিষণ॥ 
যত রাক্ষস যুঝে রাম তত বাণ যোড়ে। 
রামের বাণের আঁগ্নতে 
সকল রাক্ষস পোড়ে ॥ 
কাত্তবাস রচিল গাঁত অমৃতের সার। 
দুষণ সেনাপতি পড়ল মুনি 
করিলা প্রকাশ ৷ 


দষণ সেম্ঘপাঁতি পাঁড়ল খর বাঁর 'চন্তে। 
রামের উপসন সাজ্যা যায় চড়্যা দিব্যরথে॥ 


৭৭ 


আগে বাড়্যা যায় ব্রিশিরা যুধিবার সাধে । 
খর যুঝিতে না পায় রণেতে প্রবোধে ॥ 
একেশ্বর মারেন রাম চৌদ্দ হাজার রাক্ষস ॥ 
হেন রামের সঙ্গে বুঝবার বড়ই সাহস 
মোরে আজ্ঞা দিয়া তুমি থাক এক ভিতে। 
রামের মাথা কাটিয়া তোমায় 


দিব তো ত্বারতে ॥ 
সংগ্রাম জানতে যদ না 
পারি,রামের সঙ্গে । 


তবে তুমি যাঁঝবা আপন মনোরঙ্গে ॥ 
ব্রিশরা যাঁঝতে যায় খরের আরাতি। 
দুই হাজার রাক্ষস লড়ে তাহার সংহতি॥ 
দেখাদেখি দুইজনে হইল গ্রালাগালি। 
দুইজনে যুদ্ধ বাজে দুই মহাবলী॥ 
রামের উপর 'ন্রীশরা করে বাণ বাঁরষণ। 
ন্রশরার বাণ গিয়া ঢাঁকল গগন ॥ 
রাম বলেন শুন বাল 'ন্রাীশরা নিশাচর । 
দূষণের সঙ্গে তুমি যাহ যমঘর॥ 
এতেক বাঁলয়া রাম পাাঁরলা সন্ধান। 
চারিদিগে পলায় রাক্ষস লইয়া পরাণ ॥ 
রাক্ষস কটক পলায় ভ্রীশরা ফাঁফর। 
একেশ্বর যুঝে বীর নাহিক দোসর॥ 
রাম দেখিয়া পলায় রাক্ষস তরাসে। 
মহাবীর ত্রাশরা করিছে আশ্বাসে॥ 
ব্রিশরা রাক্ষস আমি কাঁহ সত্য কাঁর। 
আঁজকার যুদ্ধে যাঁদ রাম নাহ মারি॥ 
আমার ঠাঁঞ রামের আজি 

নাহিব নিস্তার। 
রাম মারিয়া শধিব আজি দুষণের ধার॥ 
এতেক বাঁলয়া 'ন্রীশরা রাক্ষসেরে ধরে। 
আরবার আইল রাক্ষস যুঝিবার তরে॥ 
রাম বলেন ব্রিশরা তোমা আমায় রণ। 
যে পলায় তাহারে মারতে 

আন কি কারণ 
কাঁপল ন্রিশিরা ধনূকে বাণ যোড়ে। 
একেবারে রামের তরে চোদ্দ বাণ এড়ে॥ 
চৌদ্দ বাণ এাঁড়লেক তারা যেন ছুটে । 
পবন গমনে পড়ে বাণ রামের ললাটে ॥ 
ললাটে ফুটিয়া রাহল বাণ নিকলে ফলা। 
রামের গায়ে রন্তু পড়ে যেন পদ্মমালা ৷ 
আপান সম্বারয়া রাম স্থর কাঁরলা বুক। 
ন্রীশরার কাটিয়া পাড়েন হাথের ধনুক 


banglabooks.in 


৭৮ রামায়ণ 

হাথের ধনুক কাটা গেল 'ন্রীশরা ফাঁফর। শরভগ্গ.মানি দিয়াছেন টোন দান। 

রামের সংহতি বীর যুঝে একেশ্বর॥ শতেক বংসর এাঁড় যাঁদ 

মহাবীর ত্রিশরা করে ত সংগ্রাম। না ফুরায় টোনের বাণ! 

গাছ পাথর বাঁরষয়ে ফাঁফর হইলা রাম॥ রামের বচন শানিয়া খরের 

দুই প্রহর যুঝেন রাম লাগে চমংকার। 
অপসর নাহি হাথ। মনে চিন্তে আজ আমার নাহিক নিস্তার! 

গাছ পাথর যত ফেলে বাণে রাক্ষসের ত্রাস দেখিয়া রাম এড়েন বাণ। 
কাটেন রঘুনাথ॥ খরের হাথের ধনুক কাটিয়া 

একেবারে রঘনাথ যুড়িলা তিন বাণ। করেন খান খান॥ 


বাণ ধনূকে যাঁড়য়া রাম পালা সন্ধান॥ ধনুক খান কাটা গেল খর চিল্তিত। 
একেবারে তিন বাণ এড়েন অদ্ধচন্দ্র। অন্তরীক্ষে আর ধনুক লয় আচাম্বত॥ 
'ন্রীশরার কাটিয়া পাড়েন রামের উপরে করে বাণ বারষণ। 

{তন গোটা স্কম্ধ॥ দশ 'দগ জলস্থল ঢাঁকল গগন॥ 
মুণ্ড কাটা গেল তবু হাথ পা আছাড়ে। নানা বর্ণে বাণ এড়ে দশাঁদগ প্রকাশ । 
সপ্তসাগর সাঁহত পৃথবীখান লড়ে ॥ লক্ষ লক্ষ বাণ এড়ে ঢাকল আকাশ 
চৌদ্দ হাজার রাক্ষস আইল বাণে অন্ধকার করিয়া করিছে সংগ্রাম। 

নানা পারচ্ছদে। বাণে কাটিয়া মূচ্ছিতি হইলা শ্রীরাম ॥ 
একেশ্বর রহিলা খর রামের বিবাদে॥ রাম কাতর দৌঁখয়া বাণ এাঁড়ছে বস্তর। 
সকল রাক্ষস যাঁদ পঁ়িলা রামের বাণে। সব্বাঙ্গ বিশধয়া রামের কারল জঙ্জর॥ 


একেম্বর খর রাক্ষস প্রবোশল রণে॥ কোমল শরীর রামের নাহিক অবকাশ। 
রণে বিমুখ নহে বীর রণে আগুসরে। রাম জানল; বলিয়া মনে মনে হাস] 
সর্প আকার বাণ এড়ে রামের উপরে॥ যে ধনূকে রাম এতেক রাক্ষস 'জনে। 
রাবণের ভাই খর রাবণ সোঁসর। হেন ধনুক রামের কাটিয়া পাড়ে বাণে॥ 
যমদণ্ড হেন বাণ ষাঁড়ছে বিস্তর॥ যে ধনুক দিয়াছিলেন অগস্ত্য মুনিবরে। 
*হাথে অস্ত করিয়া ধাইয়া আগুসরে। সেই ধনুকে রঘুনাথ সন্ধান পরে॥ 
এত সেনাপাঁত মোর একা রাম মারে॥ বিষ্ণুর ধনুক খান বৈষ্ণব তার বাণ। 
রাম আর খর বীর হৈল আঁগ্নর সোঁসর। রথের ধ্বজা কাটিয়া তার 

দশ দগ জল স্থল হৈল অন্ধকার ॥* করিল খান খান॥ 
খরের উপরে করেন বাণ বরিষণ। রথের ধ্বজা কাটা গেল রথ লন্ডখন্ড। 
রঘুনাথের বাণ গিয়া ঢাকিল গগন॥ বাণে কাঁটয়া পাড়েন সারথির মুন্ড॥ 
অনর্থ সমর্থ বাণ বলে মহাবল। অষ্ট বাণ এড়েন রাম ধন্‌কে দিয়া চড়া । 
'বিষুজাল ইন্দ্রজাল কাল আনল! বাণে কাটিয়া পাড়েন রথের অস্ট ঘোড়া ॥ 
নানা অস্ত রঘুনাথ করেন অবতার। পবনগাঁতি বাণ এড়েন তারা যেন ছনটে। 
দশাদগ জলস্থল বাণে অন্ধকার ॥ খরের হাথের ধনুক আরবার কাটে॥ 
অব্ব্দ অব্ব্দ বাণ রাম ঘোড়া হাথি রথ কেহ নাহিক দোসর ।* 


এাঁড়ছেন বিস্তর! হাথে গদা কাঁরয়া বীর যুঝে একেশ্বর॥ 
ডাক দিয়া খর বীর করিছে উত্তর॥ ডাক দিয়া বলে রাম শুন নিশাচর। 
মনুষ্য হইয়া তোমার ধনূকে বড় শিক্ষা। অধার্্মকের ধন না রহে নিরন্তর॥ 
কত বাণ এঁড়স তুঁঞ বাণের নাহি সংখ্যা॥ কোথা গেল হস্ত ঘোড়া ঘন্টার ঠনঠানি। 
রাম বলেন খর বীর শুন সাবধানে । কোথা গেল সৈন্য সেনা বল দেখি শান ॥ 
অক্ষয় ধনুক বাণ পায়্যাছ কোথা গেল সোনার রথ দেখিতে সুন্দর । 

মুনির তপোবনে॥ কোথা গেল চৌদ্দ হাজার নিশাচর ॥ 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


ইন্দ্রের অধিক সম্পদ সব্বলোকে কহে। 
অধাম্মকের ধন যেমন সৰ্ব্ব দিন নহে 
তপ করে ম্যান কাহারো নাহি হিংসে। 
শুখান শরীর তার ব্রত উপবাসে॥ 
মুনিগণে হিংসা করিয়া বেড়াও বনে। 
ব্ৰহ্মবধ করিয়া বেড়াইস ক্ষমা নাহ মনে॥ 
মুনিগণ মারিয়া কারস মাংসভক্ষণ। 
মুনির মাংস জীর্ণ নহে অবশ্য মরণ॥ 
তোমায় মার মুনি সভার খণ্ডাব 'বিষাদ। 
রামের বচনে খর ছাড়ে সিংহনাদ। 
রামের কথা শুনিয়া খর বীর হাসে। 
রামেরে বিরূপ বলে যত মনে আইসে॥ 
বস্ড়াই করহ রাম নহে ব্যবহার। 
রাক্ষসের ভক্ষ্য তুমি কি বল অহৎকার॥ 
গদার বাড়তে তোর বধিব জাঁবন। 
তোর রক্তে কারব আজি ভাইয়ের তর্পণ॥ 
মন্ল পাঁড়য়া খর গদা গোটা এড়ে। 
যতদুর যায় গদা ততদ্‌র পোড়ে ॥ 
গাছের নিকট গেলে গাছ সকল জ্হলে। 
আলো করিয়া যায় গদা গগনমণ্ডলে ॥ 
যত বাণ এড়েন রাম গদা কাঁটবারে। 
গদার অগ্নিতে বাণ ভস্ম হৈয়া উড়ে॥ 
গদার তেজ দেখিয়া রাম চিন্তে মনে মনে। 
রহ্ম অস্ম গদা গোটা না রহে রামের বাণে॥ 
মল্ল পাঁড়য়া রঘুনাথ আগ্নবাণ এড়ে। 
আগ্ন জ্বালয়া বাণ আকাশে গিয়া যোড়ে॥ 
আকাশে অগ্নি জহলে পব্বতপ্রমাণ। 
আগ্নবাণে পঢড়িয়া গদা হইল নর্ত্বাণ॥ 
প্রভাতকালে চন্দ্র যেন আপন তেজ ছাড়ে। 
নিস্তেজ হইয়া গদা ভমিতলে পড়ে 
গদা নির্বাণ করিয়া এড়াইলা ডর। 
সকল অস্ত্র ফুরাইল রাক্ষস ফাঁফর॥ 
এক বাণে গদা মোর হইল সংহার। 
মনে ভাবে রাক্ষস রামের ঠাঁঞ 
নাহক নিস্তার ॥ 
রাম বলেন এত বণ্ড়াই গদার তেজে। 
গদা পোড়া গেল এখন 
যুঝবা কোন সাজে৷ 
গদা বই তোমার না ছিল কোন ভাঁড়া ৷* 
বধ বাণেতে তোর গদা গেল পোড়া! 
এত দ:টীধুত কাঁরলাম ক করিব অপমান । 
তব্‌ ঘর বাহ রাক্ষস লইয়া পরাণ॥ 


৭৪) 


এতেক শুনিয়া রাক্ষস রামের বচন। 
রামেরে ডাকিয়া বলে করিয়া তঙ্জনন॥ 
বড়াই না করিস রাম না কারস অহঙকার। 
আমার হাথে আজ তোর নাহক নিস্তার ॥ 
নানা গাছে এই তো পার্ণত বনখান। 
এ গাছ পাথরে তোর বাধব পরাণ ॥* 
গাছ উপাড়ে খর বড়ই দীঘল। 
গাছ পাথর কাটিয়া পাড়েন 
॥ রাম মহাবল॥ 

গাছ পাথর কাটেন রাম পড়ে দূরান্তর। 
খর রাক্ষস বিশধয়া করিছে জঙ্জর॥ 
সর্্বাঙ্গ ফুটিয়া রাক্ষস তাতিল রকতে। 
রকতের গন্ধে পাগল হৈয়া নাচে চারভিতে ॥ 
হাথে আর অস্ত নাহি হইল ফাঁফর। 
রামেরে রাষয়া যায় মারতে কামড়॥ 
পাছু হইয়া রাম ধনূকে দলা তার। 
এষীক বাণ রাম যাঁড়লা সত্বর॥ 
সন্ধান পরিয়া রাম বাণ এড়েন রোষে। 
থানা ভাঙ্গিয়া খর পলায় তরাসে ॥ 
বজ্রাঘাতে যেমত পৰ্ব্বত হয় চির। 
বুকে বাণ ঠোঁকয়া ফুটিয়া পাঁড়ল খর বীর 
সদ্বর দৈত্যের যেন মারে পুরন্দর ।* 
মহাকায় অসুর যেন মারিলা মহেশ্বর॥ 

মারলা রানি দিনে। 
জয় জয় শব্দ কারল যত দেবগণে॥ 
মহাদেব আসিয়া রামেরে হইলা সুখা। 
ইন্দুরাজ আইলেন সহসেক আখ॥ 
কুবের বরুণ যম আইলা পবন। 
অস্ট লোকপাল আইলা যত দেবগণ। 
এতেক দেবগণ নাহ দেখে কোন রাজা । 
দেবগণ আ'সিয়াছেন কারিতে তোমার পুজা ॥ 
*তোমার প্রসাদে এখন বেড়াব স্বচ্ছন্দে। 
খরের থানা দিয়া এখন যাইব আনন্দে ॥* 
শ্রীরামের রণজয় হইলা কুতূহলা। 
রণস্থলে আইলা সীতা লক্ষণেরে বাল ॥ 
নমস্কার করলা লক্ষ্মণ রামের চরণে । 
যোড় হাথে স্তুতি সীতা করেন একমনে ॥ 
রাক্ষস মারিয়া প্রভু রাখলা ব্রিভূবন। 
সত্যরক্ষা করলা তুমি তুঁষিলা মূনিগণ ॥ 
এত স্তুতি কাঁরলা যাঁদ সীতা তো সুন্দরী 
সান কাঁরতে রাম চাঁললা নদী গোদাবরী॥ 


banglabooks.in 


৮০ 


রামের গায় রন্তু লাগ্যাছে রণস্থলী। 
গোদাবরীর জলে রাম রন্তু পাখালি॥ 
স্নান করিয়া ঘরে আইলা রাম মহাবলী। 
স্নান করিলা লক্ষণ সীতা চিত্তের পৃথাঁল ॥ 
সাঁতারে কহেন রাম সংগ্রামের কাহিনী । 
সীতা লইয়া রঘুনাথ বালা রজনী ॥ 
কৃত্তিবাস রামায়ণ করিলা কৌতুকে। 

চৌদ্দ সহম্ত্র রাক্ষস বধ গাইল অরণ্যকে॥ 


রামের বিক্রম যত শূ্পণখা দেখে। 
ত্বারত গমনে লঙকা যায় অন্তরাক্ষে ৷ 
রাবণে কহিতে যায় সাগরের পার। 
নাক কান নাহ রাণ্ডর কুচ্ছিত আকার॥ 

তাহার লক্ষী হরে। 
খর দুষণ মারা গেল ঠোঁকল লঙ্কেশবরে॥ 
রাজ্যখন্ড লইয়া রাজা আছে পাঁরচ্ছদে। 
কস্তুরি কুঙ্কুমে রাজা শোভে মৃগমদে ॥ 
পাত্র বসিয়াছেন যত সভাজন। 
সৃর্য্যের তেজ যেন নিকট কিরণ॥ 
দেবতার তেজ টুটে রাবণ দরশনে॥ 
ব্রহ্মার বরে রাবণ রাজা ন্রিভূবন জিনে। 
রাহ্গণে বেদ পড়ে জয় জয় ধৰনি। 
রাবণের পাশে বাঁসয়াছে 

দশ হাজার রাণী] 

পুত্র পৌন্র বাঁসিয়াছে ভাই বিভীষণ। 
সভার ভিতরে রাবণ কহিছে সপন ॥ 
রাবণ বলে পান্রামন্র শুনহ কাহিনী । 
আজ কুসপন আমি দেখ্যাছ আপাঁন॥ 
রাক্ষস যুঝিয়া পড়ে রন্তে বহে নদী। 
শৃগাল শকুন মাংস খায় গাঁদ গাঁদ॥ 
আমার বাণে ন্রিভুবন না ধরিবে টান। 
সপন দেখিল্‌ আমি রাক্ষসের অপমান ॥ 
এত যাঁদ বলিলেন রাবণ মান্নিগণ শুনে। 
যোড় হাথে বলে সভে রাবণ বিদ্যমানে ॥ 
ব্রিভুবন জিনিয়া রাজা তোমার বাখান। 
দেব দানব গন্ধব্ব কেহো নাহি ধরে টান ॥* 
যক্ষ দানব জিনিলা তুমি কৈলাস পর্বতে । 
কুবেরের অপমান করিলা ভালমতে ॥ 
ময়দানব রাজা সব্বলোকে পজে।. 
মন্দোদরণী কন্যা দয়া তোমার তরে ভজে॥ 


রানায়ণ 


বাসুকি-তক্ষক আদি বড় বড় সর্প। 
তাহারা সহিতে নারে তোমার মহাদর্প॥ 
ব্রিভুবন জিনিয়া যুদ্ধ কারলা অপার। 
সেই মত যুদ্ধ বাঁঝ হবে পননর্বার॥ 
হেনকালে উঠিয়া বলে ভাই বিভীষণে। 
বাদ বিসম্বাদ ভাই না কাঁরহ কারো সনে॥ 
রান্রীদন কুসপন দেখে রাজা তো রাবণে। 
যাহা চিন্তে তাহা হইবেক দৈবের ঘটনে ॥ 
দেয়ান করিয়া রাবণ বসিলা সভাতলে। 
হেনকালে রাণ্ডি গিয়া রাজার আগে বলে॥ 
নাক কান নাহি রাণ্ডির বড়ই লাজ কার। 
সভার ভিতরে ডাকিয়া রাবণে পাড়ে গাঁল॥ 
স্ত্রী হৈয়া আপনার করিব খাঁকার। 
তুমি হেন ভাই থাঁকতে দুর্গত আমার 
তুমি হেন ভাই থাকিতে খর দূষণ মরে। 
চৌদ্দ হাজার রাক্ষস একা রামে মারে॥ 
মানুষ হইয়া আমার নাক কান কাটে। 
প্রাণ ছাঁড়ব ভাই আম তোমার নিকটে ॥ 
এত বাক্য শুনে রাবণ শৃর্পণখার তুণ্ডে। 
হাহাকার শব্দ উঠিল সভাখন্ডে ॥ 
রাবণ বলে কোন দোষে কাটল নাক কান। 
বোঁচা নাক কানে কেনে 

আইলা আমার স্থান॥ 
কোন্‌ দেশে বৈসে রাম কাহার নন্দন। 
কি কারণে আঁসয়াছে রাম তপোবন॥ 
শ্রীরামলক্ষরণ নামে দুই বেটা তপস্বাঁ। 
বনে বনে বেড়ায় তারা সঙ্গেতে রপসাী 
দশরথের পূত্র তারা বাঁজ্জলেক বাপে। 
ভরত রাজ্য করে রাম বেড়ায় রাজ্যতপে॥ 
পরমসহন্দরী তার সাঁতা নামে নারা। 

সকল বনপরী॥ 

উৰ্ব্বশী মেনকা রম্ভা শচী তিলোত্তমা । 
কোন জন নহে তার রূপের উপমা 
যতেক সুন্দরী ভাই আছে তোমার ঘর। 
মন্দোদরী নহে তার দাসীর সৌঁসর ॥ 
তাহারে দেখিতে গেলাম তোমার লাগিয়া । 
নাক কান কাটল মোর নিকটে পাইয়া॥ 
খর দ্‌ষণেরে গিয়া কহিল; এ কথা । 
আঁবিলম্বে বীর সভ সাজ গেল তথা ॥ 
করিল অনেক রণ সেনাপাতিগ্রণে ।, 
সকল রাক্ষস মরে এক দণ্ডের রণ 


banglabooks.in 


জরপ্যকাণ্ড 


শুনিয়া রাবণ রাজা করে হাহাকার । 
'মনুষ্যের যদুদ্ধ শূন্যা লাগে চমৎকার ॥ 
রাবণ বলেন সারথি কর রথের সাজন। 
একেশ্বর যাব আম পণ্চবটন বন॥ 
রাজ আজ্ঞয় রথখান আনল সাঁজয়া। 
রথের উপর চড়ে রাজা সারাথ লইয়া ॥ 
পবনবেগে রথখান চিল উত্তরে। 
নদীর কৃলেতে মার্চ যেখানে তপ করে ॥ 
মারীচ দৌখয়া রাজার হরাঁষত মন। 
মারীচ বলে কোন কার্যো আইলা রাবণ॥ 
অতিথি ব্যবহারে দল পাদ্য অর্ঘ্য পানি। 
আসনে বাঁসলা রাক্ষসের শিরোমাণ॥ 
বাবণ বলে মারীচ আইল তোমার ঠাই । 
সহতে না পার আর মনৃষ্যের বড়াই॥ 
রাম লক্ষমণ দুইজন তপস্বীর বেশে। 
পরমসুন্দরী লৈয়া বেড়ায় দেশে দেশে ॥ 
শূপণখার নাক কান কাটিলা লক্ষতরণ। 
চৌদ্দ হাজার রাক্ষস মরে খর দূষণ। 
ভাবিয়া চাঁহলাম তার সণতা মাত্র ভাঁড়া। 
সীতারে হরিয়া আন না কারব সাড়া ॥ 
যাঁদ যুদ্ধ কার তবে জানিতে না পাঁর। 
সশতারে হরিয়া লৈয়া দর্পচূর্ণ কার। 
তোমার তরে ?দব আম লঙ্কার অন্ধরাজ্য। 
মায়া রূপে কর তুমি মোর বন্ধুকার্য্য ॥ 
গুণের সাগর তুমি মায়ার নিধান। 
বামেরে ভাঁড়াইয়া লৈয়া যাও অন্য স্থান! 
লক্ষ্রণেরে ডাকিও তুম মায়ার প্রকাশে। 
প্লীবামের নিকটে লক্ষ্মণ যাবেক তরাসে ॥ 
রাম লক্ষণ গেলে সতা থাকিবে শন্যঘরে। 
সঁতা হাঁরয়া লইব আম লঙকার ভিতরে ॥ 
মারীচ বলে কি বাঁললা রাজা দশানন। 
রামের কাছে পাঠাহ মোর লইতে পরাণ ॥* 
তোমার রাজ্য ভোগ থাকুক আমার মাথায়। 
আমি ভাই না যাইব রামের তথায় ॥ 
হিতবাক্য বাল আঁম শুন হে রাবণ। 
শ্লীরাম মনৃষ্য নহে আপনি নারায়ণ] 


রামের বয়েস যখন দশম বংসর। 
৪ কলি 


৮৯ 


অনেক রাক্ষস তার পাঁরবার সঙ্গে । 
যজ্ঞনাশ করিয়া তারা বেড়ায় নানা রঙ্গে॥ 
বিশ্বামিত্র নামে মুনি সভার প্রধান। 
তপঃফলে মহামন ব্ৰহ্মার সমান॥ 

সকল রাক্ষস করে রন্তু বাঁরষণ ৷ 

যজ্ঞ করেন মুনি লইয়া প্রান্মণ। 

রক্ত বাঁরষণে মুনির হইল যজ্নাশ। 
যজ্ঞ ছাঁড় পলায় ম্যান হইয়া নৈরাশ॥ 
নানা স্থানে মানগণ পলায় তরাসে। 
অন্তরণক্ষে থাকিয়া রাক্ষসগণ হাসে ॥ 
বিশ্বামন্র মুনি তবে গেলা অযোধ্যায়। 
রাম লক্ষণ লৈয়া আইলা যজ্ঞের সভায় ॥ 
অল্প বয়েস দুই ভাই বার অবতার। 
চূড়াকর্ণ নাহ হয় লোকে চমংকার॥ 
পথেতে মালা রাম তাড়কা রাক্ষসণী। 
রাম লৈয়া ম্লান সভ যজ্ঞ কাঁরতে বাঁস॥ 
সুবাহু রাক্ষসের সঙ্গে অনেক বারগণ। 
আমি তথা ছিলাম সঙ্গে শুন হে রাবণ ॥ 
রক্তব-ণ্টি কারতে সভে উঠিলা আকাশে। 
যজ্ঞস্থানে থাঁকয়া তখন রামলক্ষরণ হাসে ॥ 
এক বাণ যোড়ে রাম ধনুকের গুণে । 
সাত মুখ হৈয়া বাণ চঁলিল তখনে॥ 
ধনুকে থাঁকয়া রামের বাণ ছুটিল। 
সহস্র গোটা হৈয়া বাণ গগন যাঁড়ল॥ 
সুবাহুর বুকে গিয়া লাগে এক বাণ। 
এক বাণে পড়ে বার হারাইয়া জ্ঞান॥ 
সকল রাক্ষস মারেন রাম এক বাণে। 
পলাইয়া যাই আমি কাতর পরাণে॥ 
পলাইয়া যাই আম কেহো নাহ দেখে। 
ক্ষুদ্র এক বাণের ঘা লাগে মোর বুকে 
*বাণের তেজে পাঁড়লাঙ অনেক যোজন। 
কথো দূরে গিয়া আমি পাইল চেতন ॥* 
বুকে হইতে বাণ আম ফেলাইলু খসাইয়া। 
পুণ্যে সে রাঁহল প্রাণ ওষধ সেবিয়া ৷ 
সেই রামের কাছে আম যাইতে না পাঁর। 
যে কর সে কর মোরে রাক্ষসের অধিকারী ॥ 
এতেক বাঁলল মারীচ রাবণের ঠাঁঞি। 
ধারে ধীরে রাবণ তারে মন্রণা শিখায় ॥ 
রত্রম্গ হও তুমি অতি মনোহর । 
নাচতে নাচিতে যাও সতার গোচর॥ 
তোমারে ধাঁরতে রাম উঠিবে সত্বরে। 
মায়ায় রামেরে তুমি লৈয়া যাইও দূরে ॥ 


banglabooks.in 


৮২ 


রাম অন্বেষণে যাইবে লক্ষণ ধনূ্্ধর। 
সাঁতারে হরিব আমি পায়্যা শুন্যঘর॥ 
মারাঁচ বলে আমি না পারব এই কাজ। 
শুনিয়া কাঁপল রাবণ মহারাজ॥ 
হাথে করি লয় রাবণ খাণ্ডা এক ধারা । 
কুঁড়ি চক্ষু ফিরায় যেন আকাশের তারা ॥ 
মারীচ বলে কাটিবা মোরে রাজা তো রাবণ। 
রাম মারুন রাবণ মারুক অবশ্য মরণ॥ 
লঙ্কা মজিবে তোমার শুন হে রাবণ। 
সীতা লাগ সবংশেতে হারাবে জীবন॥ 
এতেক বাঁলয়া তবে মারাঁচ চলিল। 
কোতুকে রাবণ রাজা হাসিতে লাগল ॥ 
রাম লক্ষ্মণ সীতা দেবা হরিষ অন্তর । 
পাশা খেলাইতেছিলা ঘরের ভিতর ॥ 
যখন যে হয় তাহা ‘বধি প্রায় জানে। 
রাবণের মায়াম্গ আইল সেইখানে ॥ 
মকরে মুখর রাঁব মাঘ পরবেশে। 
মারীচ রাক্ষস মায়া কারল বিশেষে॥ 
আইল অপর্র্ব মগ জগংমোহন। 
নানা জ্যোতি ধরে অঙ্গ নানা রত্রধন | 
চাঁর পা কনকে 'নাম্মলা বরাজিত। 
চক্ষতে মাণিক শোভে দীপ্ত সমুচিত ৷ 
দশনেতে হীরা মোঁত জহৰা রন্তবর্ণ। 
সদাই নাচয়ে ভাল সুরাজত কর্ণ॥ 
নানা রঙ্গে লোমরেখা ব্রিবলী সমান। 
নানা ভঙ্গে ধায় মগ রঘুনাথের স্থান॥ 
নাচতে নাচিতে মগ চলে শাঘ্রগাতি। 
যথায় জানকা সঙ্গে খেলেন রঘুপাতি॥ 
মোহিত রাম সীতা মগ দরশনে। 
পাশা এাঁড় দুঃখ হেতু করেন নিরাক্ষণে ॥ 
সীতা বলেন দেখ প্রভু আপন গোচর। 
কোথা হইতে আইল অপর্্ব মৃগবর ॥ 
এমত ঠামের মগ না দেখ না শুনি। 
দেও মোরে মৃগ দান ক্ষা্রিয়াশরোমাঁণ ॥ 
যত মৃগ মার প্রভু এমত নাহি দেখি 
ইহার চর্ম্মে বাস আম তবে হয় সুখী ॥ 
*শুনিয়া না লঙ্ঘে রাম সীতার বচন। 
ডাক "দয়া লক্ষমণেরে আনিল তখন ॥* 
সীতায়ে বলেন রাম নাহি করেন আন। 
উঠিলা শ্রীরামচন্দ্র পাঁরয়া সন্ধান॥ 
জীয়ন্ত ধারতে মগ আছে রামের. মনে। 
রাম ভাঁড়াইয়া মগ চলে দূর বনে॥ 


রামায়ণ 


রাম বলেন লক্ষ্মণ থাক সাঁতার রক্ষণ। 
সাঁতা লৈয়া যাবৎ না আসি শুনহ বচন॥ 
এতেক বাঁলয়া রাম মৃগ পাছে ধায়। 
রাম ভাঁড়াইয়া মগ দূর বনে যায়॥ 
রামের নিকট দেখে পলায় তরাসে। 
দৃরেতে দোখলে রাম রহে তো সাহসে॥ 
দুই প্রহরের পথ গেলা নশাচর। 
কোধিত হইয়া পাছে যান রঘুবর ॥ 
মনেতে জানলা রাম দেব রঘুবর। 
মৃগর্প ধার আইল পাপ 'নশাচর॥ 
সন্ধান পৃরিয়া রাম হানিলেন শর। 
রাবণের হিতকা্যে ডাকে নিশাচর ॥ 
কাতর তরাসে ডাকে রামের সমান। 
ঝাট আইস লক্ষ্মণ ভাই রাখহ পরাণ! 
রাক্ষসে বৌঁড়য়া মোরে মারে একেম্বর। 
মরণ সময়ে আম দেখি সহোদর 
লক্ষ্মণ বাঁলয়া তবে ডাকে পাঁরন্রাই। 
ঘরে থাক সীত দেবী শুনিবারে পাই॥ 
সীতা বলেন শুন এ দেওর লক্ষমণ। 
তোমারে ডাকেন প্রভু কমললোচন॥ 
রাক্ষসে বৌড়য়া প্রভুর লয় তো পরাণ। 
শীঘ্রগাতি যাও লক্ষ্মণ লৈয়া ধনুক বাণ॥ 
লক্ষণ বলেন মোর ভাই অক্ষয় বীরবর। 
কোনকালে প্রভু রাম নহেন কাতর ॥ 
এমত না বাঁলহ সীতা বাক্য উতরোল। 
প্রভুর মুখে কদাচিত নাহ হেন বোল॥ 
এতেক লক্ষ্মণ যাঁদ বলিলা বচন। 
পুনশ্চ বলেন সীতা উপেক্ষি লক্ষণ 
আমার বচন লক্ষ্মণ শুন মন দিয়া। 
জ্ঞাত ভাবনা ছাড়হ বনেতে আসিয়া ৷ 
ভাই কভু ভিন্ন নহে শুন হে লক্ষমণ। 
ঝাট চলহ লক্ষণ প্রভুর অন্বেষণ] 
লক্ষ্মণ বলেন সঈতা নাহও কাতর। 
ম্‌গ লৈয়া প্রভু এখন আসবেন ঘর॥ 
তোমার রক্ষায় আম আছি বনালয়। 
আপনে কাঁহয়াছেন রাম মহাশয়॥ 
শুনিয়া লক্ষণের কথা জানকী দুঃখত। 
{বাধ বিড়ম্বিল সীতা কহেন বিপরীত ॥ 
সঁতা বলেন লক্ষ্মণ বুঝিতে নার মন। 
আমার রক্ষণে তোমার কোন্‌ প্রয়োজন ॥ 
প্রভু মোর যান মারা তুমি আছ সররে। 
জানলাম কপট তোর যে আর অন্তরে। 


banglabooks.in 


জনশ্যকাণ্ড 


আমারে লক্ষ্মণ তোর মজিয়াছে মন। 
পক 
ভরতে লইল রাজ্য তুমি লইবা 
মনেতে লক্ষণ তোর কপট ও 
সাঁতার বাক্যের জালে লক্ষণ দুঃখিত। 
দৈব পাষণ্ড ঘর ছাড়েন ত্বারত॥ 
গাশ্ডিবের রেখা ঘর বোম্টত করিয়া । 
ধর্ম সাক্ষী করে বীর করযোড় হৈয়া॥ 
সাক্ষী হও ধম্মরাজ বিচারের কর্তা । 
মোর কিছ; দোষ নাহ কট: কহেন সীতা ॥ 
অষ্ট লোকপাল তোমরা শুন চরাচর। 
চন্দ্র সূর্যা শুন সাঁতা কন কদুত্তর॥ 
লক্ষ্মণ কহেন মা শুনহ জানকী। 
সুনা জননী সম তোমা আম দোখ॥ 
তবে হেন কটু কহ দৈব বিড়ম্বিত। 
হইবে প্রমাদ আজ বাধ নিয়োজিত ॥ 
এই গাঁন্ডিব রেখা দিলাম 

ঘরেব চার পাশে। 
যে জন লাঁঙ্ঘবে তার হইবে বিনাশে॥ 
সঈতারে বলেন তবে লক্ষ্মণ মহামাতি। 
রেখার বাহির নাহও শুন মাতা সতা॥ 
রেখা মাঝে থাকলে কেহো নাঁহবে নিকটে। 
বাহির হইলে তুমি পাঁড়বা সঙ্কটে ॥ 
সগাণ্ডরেখ দিল লক্ষ্মণ বোঁট়য়া সে ঘর! 
প্রবোশিতে নারে কেহো ইহাব ভিতর ॥* 
জননী বাঁলয়া বন্দে সীতাব চরণ। 
শ্রীরাম স্মরণে বনে চলিলা লক্ষমণ ॥ 
গাছের আড়ে থাঁক হাসে রাজা দশানন। 
ধারল যোগার বেশ বিভীতভূষণ॥ 
গলে যোগপাটা দণ্ড চম্মের বসন। 
শিঙ্গা ডম্বরুর বাদ্য করয়ে নাচন! 
রে ছন্র গলায় উত্তরি মায়াধর। 
ভ্রুকুটি কাঁরয়া নাচে সীতার গোচর॥ 
সীতার নিকটে যর্দ আইলা বেশধারী। 
দেখিয়া বিস্ময় হইলা জনককুমারী 
যোগী বলে কাহার আশ্রম এই স্থান। 
পারণ করিব আম ভিক্ষা দেহ দান॥ 
' শুনিয়া বলেন সত তপস্বীর তরে। 
ক্ষণেক বৈসহ যাবৎ রাম আইসেন ঘরে ॥ 
যোগী বলে অনেক দিন আছ উপবাসে। 


৮৩ 


পারণার কাল যায় শুন গুণবতা। 
ঝাট কার দেহ "ভক্ষা যাই শীগ্নগাঁত॥ 
সীতা বলে শুন হে তপস্বী মহামাতি। 
রামের সঙ্গে দেখা হইলে পাইবা পীরিতি॥ 
'খানিক রহ ফল আন দিবেন লক্ষমণ। 
সেই ফল 'দব তুমি কাঁরহ ভক্ষণ 
আঁতাঁথরে ভক্ত প্রভু রাম ভাল জানে। 
বড় প্রণীত পাইবেন তোমা দরশনে ॥* 
তপস্বী বলে তোমার কেমত ব্যবহার। 
এমত চরিত্র নহে আতিথ্য থাকে যার॥ 
তুমি কহ আঁতাথাপ্রয় স্বামী আমার। 
তবে কেন বামা তোমার এমত ব্যবহার ॥ 
ভ্রকীট কবিয়া নাচে শিবগুণ গায়। 
রক্ষশাপ দিতে চায় জানকী ডরায়॥ 
ঘরেতে আছিল ফল আন্যাছেন লক্ষমণ। 
ভিক্ষা লৈয়া সীতা দেবী কারলা গমন ॥ 
রেখাব ভিতরে থাকি তপস্বীরে বলে। 
হাথ বাড়াইয়া লহ ভিক্ষা দিয়ে থালে॥ 
শুনিয়া তপস্বী বলে না লইব আম। 
গণ্ডির বাহির হইয়া ভিক্ষা দেহ তুমি॥ 
সত বলেন তপস্বী কর অবধান। 
পণ্ড ফল ঘবে আছে করহ ভক্ষণা/* 
এ 
নহে হাথ বাড়াইয়া লহ মহাশয়৷ 
রেখার বাহির হইতে আমি নাহি পারি। 
কুপিয়া সন্ন্যাসী বলে শুনহ সুন্দরী 
স্বামীর কারণে তুঁঞি এত গর্ব করিস। 
ব্রহ্মশাপে ভস্ম কাঁর কি করিতে পাঁরস॥ 
শুনিয়া জানকী বড় ধম্মভনত হৈয়া। 
দৈবের নিব্বন্ধিবলে রেখা ভিখ্গাইয়া ॥ 
'বধাআঁনব্বন্ধ কভু খণ্ডন না যায়। 
ফল হাথে কাঁরয়া ঘরের বাঁহর হয় ]* 
যেইমান্র গেলা সীতা রেখার বাহর। 
কাঁড় চক্ষু কুঁড় হস্ত হইল দশ শির 
লাফ 'দিয়া ধারল রাবণ দেবী সীতা সতণী। 
রাহৃতে গিলিল যেন পূর্ণ নিশাপাঁত॥ 
কুড়ি হাথে সাবাঁড়য়া রথের উপর তোলে। 
ঝাট রথ চালাইতে সারথরে বলে॥ 
আকাশে চালায় রথ পবনের গতি । 
যতনে সাঁতারে ধরে হরাষত মাঁত॥ 
লঙকায় পলায় রাবণ হরিয়া জানকণী। 


হৈয়াছে আকাশে॥ মৃগ মারতে গিয়াছেন শ্রীরাম ধানুকী॥ 


banglabooks.in 


৮৪ 


রাবণের হাথে যদি সীতা হইলা বন্দী। 
তাস পাইয়া সীতা দেবী মাথায় 
হাথে কাঁদি 

রাম রাম বাঁলয়া সীতা পারিক্রাহ ডাকে। 
পশু পক্ষ তরু কাঁদে জানকনর শোকে ॥ 
ঝাট আইস রামচন্দ্র দেওর লক্ষণ। 
শুন্য ঘর পায়্যা মোরে হরে দশানন॥ 
ঝাট আগ যাও প্রভু কর প্রাতিকার। 
রাক্ষসে লইয়া যায় জানকী তোমার॥ 
রথে হৈতে পাঁড়তে সাঁতা 

চাহেন ভূমিতলে। 
যতনে ধারল রাবণ হস্তপদ চুলে ॥ 
সাঁতা বলেন শুন রে পাপিষ্ঠ নিশাচর। 
আমার স্বামী বৈসেন রাম অযোধ্যানগর। 
বাপের সত্য পালিতে রাম আইলা বনবাস। 
পাছু লাগ আইল আম ছাড় গৃহবাস॥ 
শ্রীরামের প্রিয়া আমি খাঁষর 'ঝয়ারি। 
সব্বথা আমারে না লৈও নিজপুরী॥ 
রাবণ বলয়ে তুমি শুনহ রূপসা । 
দশ হাজার স্ত্রী আমার করিয়া দিব দাসী॥ 
রামেরে বৌঁড়য়া খাইল দারুণ রাক্ষসে। 
কোথা যাইতে পারে রাম জাত মানুষে ॥ 
মাল পায়্যা কাঁদেন সীতা রাবণের রথে। 
অনেক দর প্রভু রাম না পান শাঁনতে॥ 
উচ্চস্বরে কাঁদেন সীতা ত্রাসত মন। 
আহা রাম বাল সঈতা করেন ক্রন্দন ॥ 
অকল সমুদ্রে ডুবিলা সঁতা ঠাকুরাণী॥ 
রাবণের রথে কাঁদে রামের ঘরণী॥ 
জনকনাঁন্দনী সীতা লক্ষী মার্তবতী। 
পরহস্তে পাঁতত হইলা মা মহামতি ॥ 
তরুলতাগণে সীতা করেন ব্যগ্রতা। 
প্রভুরে কহিও রাবণ হাঁরলেক স'তা॥ 
পৰ্বতগহবর যাঁদ এড়াইয়া চলে । 
অন্তরীক্ষে চলে রথ গগনমণ্ডলে ॥ 
পশুপক্ষগণে সীতা করেন পাঁরহার। 
প্রভুরে কাঁহও সভে আমার সমাচার ॥ 
শূন্য ঘর পাইয়া মোরে হারল রাবণ । 
তাহাঁর বহনে আমি তোঁজব জীবন ॥ 
অভাগিনঈ সঁতা মুই এই ছিল ভালে। 
রাক্ষস হরিল মোরে পাপকম্ম ফলে॥ 
কোথায় রহিলা' রাম দেওর লক্ষণ! 
কোন্‌ দেশে লৈয়া যায় পাঁপন্ঠ রাবণ॥ 


রামায়ণ 


সবংশে মাঁজাব তুই শ্রীরামের বাণে। 
অকারণে নইস আমা শুন দুষ্ট জনে॥ 
বদ্ধ চিরিয়া ফেলে সীতা গায়ের অভরণ। 
শীশরে করাঘাত হানে হরিষ রাবণ॥ 
ধাঁরয়া রাখিতে নারে রাবণ ফাঁফর। 
বস্ত্র অভরণ পড়ে ধরণী উপর॥৷ 
শ্ীরামচরিত্র গীত শুন সব্বজন। 
রাবণের রথে সীতা করেন ক্রন্দন॥ 


কাঁদেন জানকী বালা রঘুনাথের প্রিয়া তুলা 
অন্তরেতে ভাবিয়া বিষাদ। 

অযোনিসম্ভবা নারী বিষ্ণুপ্রিয়া সত্যাচারী 
তারে হইল রাক্ষসের বাদ ॥ 

প্রভু মোর গেলা বনে এত কথা নাহি জানে 
মোরে হরে পাপ নিশাচর। 

কেমনে রাহিবে প্রাণ কে কহিবে পারন্রাণ 
কে কাঁহবে প্রভুর গোচর॥ 

আজ যাঁদ প্রভু জানে শত্রু কাটে এক বাণে 
অভাগিনী সতার গোসাঞ। 

না জান অপাঁন কত কাঁরয়াছি খণ্ড ব্রত 
বপত্যে সহায় মোর নাএ|* 

দারুণ বিধাতা মোরে না জানি কেমন করে 
মোর লিখন কপালে। 

জন্মে জন্মে কৈল; পাপ তে কারণে এত তাপ 
মারব আপাঁন দৈবফলে ৷৷ 

লক্ষ্মণ আঁছল ঘরে বনে পাঠাইল; তারে 
দৈবদোষে ঘটয়ে জঞ্জাল । 

নিষ্ঠুর বচন বৈল: মনে ভয় নাহি কৈল; 
মোর হইল কি খণ্ড কপাল॥ 

অভাগনী দুঃখভাগশ জন্মিলাম কবা লাগ 
রাজ্য ছাড়ল আইল: বনবাসে। 


শোকানলে জনককুমাবী। 
অন্তরীক্ষে রথ চলে দশানন কুতূহলে 
নিকট কনকশঞঙ্গ গিরি॥ 
পৰ্ব্বতে আছিল পাঁখ দোঁখল ক্রন্দনমুখী 
পাঁক্ষরাজ ভাবে মনে মন। 
উঠে বীর অন্তরীক্ষে : দেখে 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


সীতার করুণা দোখ রাঁষল জটায় পাখি 
বেগে যায় রাবণ নিয়ড়ে। 

মারল নখের তাড়া ছিণ্ডিল রথের ঘোড়া 
ধ্বজ ছত্ৰ উপাঁড়য়া পড়ে৷ 

বাল্মীকচারত্রপোথা পুরাণসঙ্গণত গাথা 

রচিল সুচারু। 

যে রাম তারকব্র্ষ বেদে 'বচারল ধৰ্ম্ম 
বেদে কহে পাতকাঁ উদ্ধার ॥ 


পক্ষীর সাহস দোঁখ ত্রাসিত রাবণ । 
রুন্দনে চিনিলা সীতা গরুড়নন্দন ॥ 
দশরথের বধু তুমি জনকদনাহতা। 
তোমার শ্বশুর দশরথ হন মোর মিতা 
গরুড়নন্দন আমি শুনহ সুন্দরী। 
তোমায় উদ্ধারব আজ 

রাবণ রাজা মারি॥ 
এতেক বলিয়া পক্ষ উঠিল গগনে । 
দশ নখে আঁচাঁড়ল রাজা দশাননে॥ 
আকাশে উঠিয়া বীর ছোঁ দিয়া পাড়ে। 
রাবণের পৃজ্ঠের মাংস খান খান ছিকড়ে॥ 
রাবণের দশ মুণ্ড ছিড়্যা ফেলে ঠোঁটে। 
বহ্মার বরে দশ মুণ্ড আরবার উঠে 
পাখসাট মারিয়া রথখান করে গুড়া । 
খসিয়া পঁড়ল রথের সাজন অষ্ট ঘোড়া! 
অন্তরাীক্ষে রাবণ রাজা পারিয়া সন্ধান। 
পক্ষ বিশধবারে এড়ে চোখ চোখ বাণ ॥ 


রাবণের গায় মারে দারুণ পাথর। 
ন্লীসত হইয়া যুঝে রাজা লণ্কেশ্বর॥ 
দুই হাথে সীতাকে রাবণ ধাঁরল যতনে। 
কুঁড় হাথে পক্ষেরে অস্ত হানে এক মনে॥ 


ঞজ 
আইসে নাহ পরে॥ 
মনে মনে রাবণ রাজা চিন্তিল উপায়। 


৮৫ 


আঁগ্নবাণ রাবণ রাজা করে অবতার। 
জঙ্জর হইল পক্ষ বল নাহ আর॥ 
অচেতন হইল পক্ষ পড়ে ভূমিতলে। 
রথসজ্জ কাঁরতে রাবণ রাজা তুলে 
ভূমিতে থাকিয়া সীতা ভাবে মনে মন। 
পলাইতে চাহেন সীতা গহন কানন॥ 
পব্বতের উপরে বেড়ান চন্দ্রমুখী। 
দেখিয়া রাবণ রাজা পরম কৌতুকী॥ 
রথের যত কান্ড লাগাইল যোড়া। 
আনিয়া বাঁধিল রথের সেই অষ্ট ঘোড়া ॥ 
আরবার সতা তোলে রথের উপর। 
দাক্ষণ মুখ হৈয়া তবে চলে লণ্কেশ্বর ৷ 
রথে থাকি সত দেবী করেন ক্রন্দন। 
সাঁতার ক্রন্দনে পক্ষ পাইল চেতন! 
দেখিয়া সীতার দুঃখ পক্ষ মনে ভাবে। 
আরবার পক্ষ গিয়া সমরে সম্ভবে॥ 
রাবণের সমুখে পক্ষ মারে মালসাট। 
খণ্ড খণ্ড হৈয়া পড়ে রথের যত কাট॥ 
আরবার অষ্ট ঘোড়া পড়ে ভূঁমিতল। 
অন্তরীক্ষে উঠে রাবণ গগনমণ্ডল ॥ 
পলাইতে চাহেন সীতা গহন কানন। 
কাঁদতে লাগিলা সত অশ্রুলোচন॥ 
পলাইতে স্থান নাই কাঁদেন তরাসে। 
পক্ষ দেখি লঙ্কেশবর উঠিল আকাশে ॥ 
হাথে খাণ্ডা কার রাবণ পক্ষ পানে চায়। 
রন্তসম চক্ষু দেখ মহাবেগে ধায়॥ 
আঁবলম্বে গেল রাবণ পক্ষের নিকটে। 
খরসান খাশ্ডায় পক্ষের দুই পাখা কাটে ॥ 
পাখা কাটা গেল পক্ষ ধড়পড়ায় জালে । 
ছটফট কার পক্ষ পাঁড়ল ভূঁমিতলে ॥ 
সীতার নিকটে পক্ষ পড়িল তখন। 
দেখিয়া জানকাঁ দেবী করেন ক্রন্দন! 
আমার কারণ পাখি তোমার বিনাশ। 
তোমার মরণে পক্ষ আমার নৈরাশ॥ 
আম খণ্ডকপালিনী পরম পাতকা। 
না যায় দারুণ প্রাণ তোমার দুঃখ দেখি॥ 
প্রভুরে কহিও মোর এই অপমান। 
কেমন প্রকারে মোর রাহিবে প্রাণ 
এত অপরাধ কৈল: প্রভুর চরণে। 

তে কারণে হরে মোরে পাপিষ্ঠ রাবণে॥ 
তুমি তো শ্বশুর মোর মহা গুরুজন। 
আমার কারণে হৈল তোমার মরণ! 


banglabooks.in 


৮৬ 


এতেক শুনিয়া পক্ষ চৈতন্য পাইয়া । 
জানকাঁরে কহে পক্ষ নিশ্বাস ধাঁরয়া ॥ 
শুন বধু খাঁষসুতা আমার কাহনী। 
তোমার উদ্ধার রাম করিবেন আপান॥৷ 
সবংশে মরিবে রাবণ তোমার কারণ। 
তোমার লাগি হইল দেখ আমার মরণ॥ 
তিন প্রহর যুদ্ধ কার রথ কৈল; চুর। 
আকাশে উঠিয়া দেখিলু 

রাম অনেক দূর॥ 
লক্ষমী মার্তবতা তুমি জনকদ্যাহতা। 
মোরে এই আশীব্্বাদ কর দেবী সীতা ॥ 


তাবৎ শরীরে মোর রহুক জীবন ॥ 
সীতা বলেন বাপ তুমি ধর্ম অবতার । 
রামের অপেক্ষায় প্রাণ রহুক তোমার ॥ 
কায়মনোবাক্যে যাঁদ আমি হই সতী। 
তবে দেখা হবে তোমার রামের সংহাতি॥ 
পক্ষের সমুখে সীত করেন ব্ুন্দন। 
তাহা দেখ মনে মনে হাসয়ে রাবণ ॥ 
রথসজ্জ করি রাজা কাঁরয়া যতন। 
সীতা রথে লৈয়া রাবণ করিল গমন ॥ 
দাক্ষণ মুখ রথ চলে অন্তরীক্ষে গাতি। 
রামের ডরে পলায় অন্তরীক্ষে গাতি॥ 
রামের ডরে পলায় লঙ্কার আঁধপাতি। 
আকাশপথে চলে রথ অতিশীঘ্রগাঁত ॥ 


সুগ্রীবের সঙ্গে দেখে কাঁপ চারিজন। 
ডাক দিয়া বলেন সীতা করুণ বচন॥ 
জানকী বলেন শুন প৭ মহাজন। 
সভার ঠাঁঞ থুইয়া যাই গায়ের অভরণ॥ 
অভরণ কাড়িয়া দিলা সীতা দিব্য উত্তর । 
অভরণ ফেলাইয়া দিলা আত বিনয় কাঁর॥ 
শ্রীরামের সঙ্গে যাঁদ হয় দরশন। 
প্রভুরে কহিবা সঁতা হারল রাবণ॥ 
হস্ত পাতিয়া কাপ লইল অভরণ। 
পৰ্ব্বতে থাঁকয়া বলে বিনয় বচন॥ 
দশরথের পাত্র রাম কভু নাহ দেখি। 
কেমনে চিনিব তাঁরে কহ চন্দ্রমুখী॥ 
মীতা বলেন প্রভু মোর দুজ্জয় মহাবীর । 
চন্দুবদন কান্তিমান শ্যামল শরীর ॥* 


রামায়ণ 


রামের অনদজ্ব লক্ষ্মণ আঁভন্নবদন। 
রাজ্যভাম তেজিয়া বনে আইলা দুইজন॥ 
কাটতে বাকল তাঁর শিরে জটাভার। 
সেইজন জাঁনহ দশরথের কুমার ॥ 
দেখিতে না পায় রাবণ ত্রাসে ফাঁফর। 
শীঘ্রগাত যায় যেন ধনুকের শর॥ 
এক পক্ষের হাথে মঁঞ হৈল; লণ্ডভণ্ড। 
আর কোনজন পাছে পাড়য়ে পাষণ্ড ॥ 
এতেক ভাবিয়া রাবণ যায় অন্তরনক্ষে। 
সুপার্্ব পক্ষরাজ দেখিল সমুখে 
সম্পাতির পূত্র সেই সংপার্্ব স্বনাম। 
মহাবেগে চলিয়াছে নাহিক বিশ্রাম ॥ 
হস্তঁমহিষ গাণ্ডা দ্বাদশ হাজার। 
নখে ধরি লৈয়া যায় বাপের আহার ॥ 
গরুড়ের জ্যেষ্ঠ পত্র নাম সম্পাতি। 
সুপাশ্ব তার কুমার বলমন্ত আঁত॥* 
আতিবৃদ্ধ পক্ষরাজ পৰ্ব্বত মাল্যবানে। 
পাখা নাহ তার তোঁঞ বাঁস 
আছে এক স্থানে॥ 

সুপার্্ব পোষে তারে ভক্ষ্য আহার 'দয়া। 
তাহার সমুখে রাবণ ঠোঁকল আসিয়া ॥ 
রথের সাহত রাবণ গিলিবারে আইসে। 
লক্ষ লক্ষ স্তব রাবণ করিছে তরাসে॥ 
রথের উপরে কন্যা শুন মহাশয়। 
সংহার করিলে রথ স্তীবধ হয়॥ 
গিল্যাছল রথখান উগ্ারিয়া ফেলে। 
করযোড়ে দশানন পক্ষরাজে বলে॥ 
আপন কার্ষ্য যাই আম শন মহাত্মন্‌। 
পরাজয় মানিল; আমি লঙকার রাবণ ॥ 
আপন মুখে দশানন মানিল পরাজয়। 
চলিল সম্পাতিসৃত পক্ষ মহাশয় ॥ 
হাঁরষ হৈয়া যায় তবে রাজা লঙ্কেম্বর। 
সাগর তরিয়া গেল লঙ্কার ভিতর ॥ 
সীতা লৈয়া গেল রাবণ কনকলঙ্কাপুরাী ॥ 
রাবণের কাছে গেল যত 

লঙ্কাপুবীর বিদ্যাধরী ॥ 
যার রুপে ন্রিভুবন হয় তো মুচ্ছিত। 
সেই সব পাঁদ্মনী বোঁড়ল চাঁরাভত॥ 


banglabooks.in 


অরণ্যকণ্ড 


কৃত্তিবাস রচে গীত পুরাণ বিধান। 
শুনহ সকল লোক হৈয়া সাবধান ॥ 


রাম বাল কাঁদে সীতা লঙকার ভিতর । 
লঙ্কার রূপসী যত সীতা দেখি রূপহত 
যেন তারামধ্যে শশধর | 


ক্লল্দনবদনী সীতা অআশ্রুমুখী সমন্বিতা 
লঙ্কা হইল অম্বররহত। 

পাঁড়য়া ধরণীতলে কাঁদে সীতা শোকানলে 
পরহ্‌স্তে হইয়া পাঁতিত॥ 


রাক্ষসের লঙ্কা দোখ কাঁদেন সীতা চন্দ্রমূখী 
শ্রাবণ সমান বহে নীর। 

মহাদুঃখ শোকানলে হৃদয়ে পাবক জবলে 
অনুক্ষণ দগধে শরীর ॥ 

ধরণী পাঁড়য়া থাকি মদত করিয়া আখ 


রাবণের আজ্ঞায় নারী কলসীতে বার ভার 
মূচ্হাভঙ্গ করায় শোচন॥ 
বদনচন্দ্রমা জ্যোত দশন মুকুতাপাতি 
বিদ্বওষ্ঠ প্রবাল প্রমাণ। 
সরগ্গ অধরতুল্য যেন বাঁধানর ফুল 
ভ্রযূগ অনগ্গকামান॥ 
সরোজযগল আঁখ খোলত খঞ্জন পাঁখ 
ক্লন্দনেতে নীরসমান্বিত। 
অন্ক্ষণ অশ্রুপাত শিরে হানে করাঘাত 
ক্ষণে ক্ষণে হয় মূরাছত॥ 
তবেতোরাবণরাজে প্রবেশে পরীর মাঝে 
চোঁড় সভ করে নিয়োজত। 
চোঁড়রে কাঁহল কথা সকলে বুঝাও সাঁতা 
থাক সভে সাঁতার সাঁহত॥ 
ভেজাইয়া চোঁড়গণ ঘরে গেলা দশানন 
সীতা পায়্যা পরম উল্লাস। 
মারতে রাঁহল দশ মাস! 
বিধাতা পাষণ্ড যারে মত্ত হয় অহঙ্কারে 
গুরু গোসাঁঞ দ্বিজ নাহি মানে। 
আপনা আপনি আর রামের বাঁনত হরি 
শমন ডাঁকয়া ঘরে আনে৷ 
পরাণসঞ্গত পোথা যেজন সুনিবে যথা 
কীত্তবাস রাঁচল সূচার। 
যে রাঁদ তারকরন্ম বেদে বিচারিয়া ধৰ্ম্ম 
ট্রাম নামে জগৎ নিস্তার ॥ 


৮৭ 


আনিয়া রাখল সঈতা লঙ্কার ভিতর। 
চোঁড়গণ বোঁড়য়া রাহল নিরন্তর ॥ 
অশোককাননে সভ দুষ্ট চোঁড়র মেলা । 
রাক্ষসবোন্টত সীতা অনাথ অবলা ॥ 
রান্রীদবা ভেদ নাহ সদাই ক্রন্দন। 
কায়মনোবাক্যে চিন্তেন রামের চরণ ॥ 
নিশ্বাস ছাঁড়য়া কাঁদেন লক্ষী মূর্তমতাী। 
না জান কেমন হেতু এতেক দুর্গাত॥ 
সীতারে প্রবোধে চোঁড় অনেক প্রকারে। 
অকারণে দুঃখ সীতা না ভাব অন্তরে 
তোমার রামচন্দ্র খাইল রাক্ষসে। 

কেমন প্রকারে জীবে জাত মানূষে॥ 
রামের সঙ্গেতে আর নাহি দরশন। 
অকারণে নষ্ট কর এ রূপ যৌবন॥ 
জীবন যৌবন সীতা নহে চিরকাল। 
সব্বকাল না রহে সম্পদ ঠাকুরাল॥ 
শুনহ বচন সতা দেহ অনুমাত। 
লঙ্কার ঈশ্বরী হৈবা শুন গুণবতী॥ 
নানারত্ব অভরণ বিচিত্র অম্বর। 
আজ্ঞা কর আনিয়া দিয়ে তোমার গোচর ॥ 
জনক রাজারে 'দিব রাজ্য অধিকার। 
শচীর আঁধক হৈবে সম্পদ তোমার! 
সীতা বলে অভাগণর দৈব নিয়োজত। 
তোমরা এমত কহ নহে অনুচিত ॥ 
রামের চরণ বিনে অন্য নাহি গাঁত। 
লঙ্কা বনাশিয়া মোরে উদ্ধারবে পাঁত॥ 
যাঁদ বা উদ্ধার মোর নহে কম্মফলে। 
শ্রীরাম স্মরণে তবে পাঁড়ব অনলে ॥ 
রাম বনে গাঁত নাহ শুন সবর্বজন। 
আমার কারণ মারবে লঙ্কার রাবণ ॥ 
চোঁড় সভ সাঁতারে রুষলা কোপানলে। 
আমা সভার আগেতে রাজারে মন্দ বলে॥ 
হেনকালে আইল তথা শূর্পণখা রাঁড়। 
সাঁতারে মারতে যায় হাথে লৈয়া বাঁড়॥ 
তোর দেওর বেটা মোর কাটে নাক কান। 
গলায় নখ দিয়া তোর বধিব পরাণ ॥ 
তোরে মারিয়া আজি করিব ভক্ষণ । 

কি কাঁরতে পারে মোরে ভাই দশানন॥ 
মুখে তঙ্জন রাঁড় আস্ফালন করে। 
ছুইতে শকতি নাহি রাবণের ডরে॥ 
রাক্ষসী সকল জনা কাঁরছে তাড়না । 
সাতার শরীরে কত সাঁহবে যন্দণা ॥ 


banglabooks.in 


৮৮ 


বাল্মীকি রাচল গীত শুন সর্ব্বজন। 
শ্রীরাম স্মরণে সীতা করেন ক্রন্দন॥ 


*পৃথবীর জত কথা জানেন 'বধাতা । 
অন্তরীক্ষে থাকি দেখেন সাঁতার ব্যগ্রতা ॥ 
ইন্দ্রকে ডাকিয়া ব্রহ্মা দিলেন আরাত। 
লঙ্কার ভিতরে তুমি চল শশঘ্রগাঁতি॥ 
লঙ্কার ভিতরে সাঁতা থাকে দশ মাস। 
সীতা মৈলে আমার নাহব পূর্ণ আশ॥ 
অমৃত পরমান্ন লয়া চল দেবরাজ। 
সতাকে ভক্ষণ করাও 'সিদ্ধ হৈব কাজ॥ 
এই পরমান্ন তুমি খাওাও সাতারে। 

দশ মাস রহেন সীতআ লওকার ভিতরে ॥ 
পরমান্ন সীতা যাঁদ করেন ভক্ষণ। 
লঙকার ভিতরে সীতার নাহিক মরণ ॥ 
আজ্ঞা পায়া ইন্দ্র গেলা সীতা দেবীর অগে। 
সকল চোঁড় নিদ্রা গেল সীতা মাত্র জাগে॥ 
ইন্দ্র বলে সীতা তুমি শোক না কর মনে। 
আম ইন্দ্র আসিয়াছি তোমা সম্ভাষণে ॥ 
রাম লক্ষণ গিয়াছিলা ম্‌গ মারবারে। 
রাবণ আনিল তোমা পায়া শূন্য ঘরে॥ 
অনেক ঠাট লয়া রাম আসিব সত্বরে। 
কটক লয়া রঘুনাথ বান্ধিব সাগরে ॥ 
আমা সভা প্রতিকার রাবণ মরণে। 
পরমান্ন লয়া আইলাঙ ব্রহ্মার বচনে॥ 
অন্তরীক্ষে পায়শ আনি কিছ নাহ দোষ। 
তুমি পরমান্ন খাইলে ব্রহ্মার পারতোষ॥ 
সীতা বলেন লঙ্কার ভিতর সভ রাক্ষসময়। 
ইন্দ্র বল্যা রাবণ মোরে করে পারচয়॥ 
ন্রিভুবনের মায়া জানে পাঁপম্চ রাবণ। 
ইন্দ্রূপ ধর্যা মোরে করে সম্ভাষণ ॥ 
সশতার কথা সন ইন্দ্র সাঁচান্তত মন। 
সহম্রলোচন তবে হৈলা ততক্ষণ ॥ 

ইন্দ্রের দেখিয়া সীতা সহম্রলোচন। 
সহসাক্ষে দেখি সীতা প্রত্যয় হৈলা মন॥ 
দশরথ শ্বশুর জেন জনক মোর বাপ। 
তোমা দেখি ইন্দ্র মোর ঘুচে মনস্তাপ॥ 
রঘুনাথের কুশল সুনিতে রাহল পরাণ। 
তোমার আজ্ঞা না লাগ্ঘব খাই পরমান্ন॥ 
সাঁতার হাথে ইন্দ্র দিল অমৃতের থাল । 
হাথ পাতি নিলা সাঁতা অমৃত রসাল! 


রামায়ণ 


আগে পায়শু দিল স'ঁতা স্বামীর উদ্দেশে। 
পায়শ ভক্ষণ 'স'তা কৈলা অবশেষে ॥ 
পায়শ ভক্ষণে সীতা পাইল 'পারাত। 
মনে চিন্তে সীতা মোর হৈল অব্যাহাতি॥ 
আশ্বাসি অমরাবতণ গেলা পুরন্দর। 
অশোকবনে রহে সীতা লঙ্কার ভিতর॥* 
এইরূপে লঙকায় রাঁহলা দেবী সাঁতা সতা। 
বনেতে প্রবেশ করিলা লক্ষ্মণ যোদ্ধাপাতি ॥ 
রাক্ষসের মুখে শুনি বিপরাঁত নাদ। 
চমৎকার হইলা রাম গণিলা গ্রমাদ ॥ 
রাক্ষসের বুকে হইতে খসাইলা বাণ। 
বিষাদ ভাবিয়া ঘরে করিলা পয়ান॥ 
হাথেতে কোদণ্ড বাণ কমললোচন। 
ত্বরাত্বার যান রাম 'স্থর নহে মন॥ 
রামের কাছেতে তবে চলিলা লক্ষণ । 
পথে যাইতে দেখেন বিস্তর অলক্ষণ॥৷ 
রাম দোখলেন অলক্ষণ তার নাহিক সশমা। 
শুনিয়া রাক্ষসের ডাক নাহ করে ক্ষমা॥ 
হাথের কোদণ্ড খসে হয় অশ্রুপাত। 
হেনকালে অনুজ দেখিলা রঘুনাথ ৷৷ 
দূরেতে দেখিয়া ভাই রামের বিষাদ। 
অভিপ্রায় বুঝলেন পড়ল প্রমাদ॥ 
হাহাকার ভূমিতে পাঁড়লা রঘুনাথ। 

হৃদয় ভোঁদয়া যেন পড়ে বজ্লাঘাত ॥ 
স্থির হৈয়া বলেন কমললোচন। 

{ক লাগিয়া ঘর ছাঁড় আইলা লক্ষণ ॥ 
সীতা নাহ হেন মনে জানিলা তখন। 
সীতার কারণে রাম হইলা অচেতন] 
রাম দেখি লক্ষণ সমূহ ত্রাস পাই। 
আঁবলম্বে ডাকেন বলিয়া ভাই ভাই॥ 
চৈতন্য পাইয়া তবে উঠেন রঘুবর। 
কোথায় জানকী মোর থুইলা একেম্বর॥ 
শোকাকুল হৈয়া তবে বলেন লক্ষণ । 

যে লাগি ছাঁড়ল্‌ ঘর শুন নিবেদন ॥ 
মৃগ মারবারে আইলা অনেক হইল বেলা। 
মায়াবী রাক্ষসের ডাক জানকী শুনিলা॥ 
আমারে বলেন বনে করহ পয়ান। 
রাক্ষসে তোমার ভাইর লয় যে পরাণ॥ 
শুনিয়া সাঁতারে আমি কাঁরল; প্রবোধ। 


ভরতে লইল রাজ্য তুমি লইবা 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


এ বাক্য শুনিয়া মোর ত্রাস হইল আঁত। 
গাশ্ডিবের রেখা দিয়া থুয়্যা আসি সতাঁ॥ 
চিত্তে উীদ্বগন আছি স্থির নহে মাতি। 
পর্ণশালাতে গোসাঁঞ চল শঘ্রগাতি॥ 
শুনিতে শুনিতে রাম করেন বিষাদ। 
ঘরে না পাইব সঈতা পড়ল প্রমাদ ॥ 
শোকাকুল দুই ভাই শ্রীরামলক্ষমণ। 
ধাইয়া চলিলা ঘরে করিয়া ক্রন্দন 
মনেতে জানিলা রাম প্রমাদ ঘটন। 
চতুদ্দিগে দেখেন সকল অলক্ষণ ॥ 
উল্কাপাত নির্ঘাত শব্দ বায়স ফূকরে। 
আচম্বিতে ঝড় মেঘ রন্তবৃন্টি করে॥ 
বামে সর্প যায় আর দক্ষিণে শৃগাল । 
চক্ষে মূখে উঠিয়া পড়ে 
পাঁথবীর ধাল॥ 
ভূমিকম্প রক্তবৃন্টি প্রচণ্ড বায়ু বয়। 
শৃগাল কুক্ধুরে একত্র মেলিয়া গীত গায় ॥ 
দেখিয়া শ্লীরামচন্দ্র বড়ই বাঁস্মত। 
রন্তবস্বে যোগনী সমুখে উপনীত! 
আকুল হইয়া রাম বলেন বচন। 
ঘরে না পাইব সীতা শুন হে লক্ষণ ॥ 
কাঁদিয়া বলেন রাম লক্ষমণের তরে। 
সঙ্গে না আলা সীঁত 
কেন থুইলা ঘরে॥ 
মনে হেন লয় ঘরে নাহ সাঁতা সতাঁ। 
আপনি কারলু আম আপন দুর্গাত॥ 
ঘরে গিয়া যাঁদ সীতা না পাই দোঁখতে। 
আপাঁন আপনা বধ করিব ত্বারিতে॥ 
ব'লতে বাঁলতে যান রাম দুঃখ প্রজবাঁলত। 
সীতার লাগয়া রাম পরম দুঃখিত॥ 
নিকটে দেখিল ঘর কথ দুরে থাকি। 
ঘন ঘন ডাকেন রাম জানকা জানকী॥ 
ন্রাঁসত শ্ত্রীরামচন্দ্র বড়ই বকল। 
সত সীতা ডাকেন জৰালিয়া শোকানল ॥ 
শোকেতে আকুল প্রভূ রাজরাজেম্বর। 
শীঘ্রগাঁত যান যেন ধনুকের শর॥ 
'বায়বেগে মেঘ যেন শাঁঘ্গাঁত চলে। 
পক্ষ যেন উড়্যা যায় গগনমণ্ডলে ॥ 
রা Bd sR 
ঢ যান রাম সমূহ তরাসে॥ 
কৃত ভাই হৈয়া একমাঁত। 
১৯ পু পু গাত 


৮৯ 


সঞ্গেতে লক্ষ্মণ ভাই অতি শ'ঘ্গাঁত ধাই 
নিকটে দৌখয়া সেই ঘর। 

সীতা সীঁতামোর সঁতা কি কর জনক সূতা 
আছ নাকি ঘরের ভিতর ॥ 

জানক জানক’ বাণ মুখে নাহ আর ধান 
এক শবাসে দশবার সীতা । 

ঘরে গেলা রঘনাথ 1শরে পড়ে বজ্জাঘাত 
নাহ ঘরে জনক দ্যাহতা ॥ 

সাঁতাসীতাবালডাকে সমূহ অতুল শোকে 

ধরণী পড়িয়া অচেতন। 

হইল চৈতন্য নাশ শরীরেতে নাহ শ্বাস 
কোলে করি কাঁদেন লক্ষমণ ॥ 

লক্ষ্মণ প্রভু বাল ডাকে নিশ্বাস বাঁহছে নাকে 

শব্দহীন কমললোচন। 

বলেবীরাকনাহইল স'তা লাগ ভাই মৈল 
না রাখব আপন জঈবন॥ 

কাঁদেন লক্ষণ শিরে হাথ মূন্ছাপন্ন রঘুনাথ 
প্রভু রাম কোলে। 

দেখিতে রামের মুখ লক্ষমণের বদরে বুক 
ঘন কম্প হয় উতরোলে॥ 


অনুজ নিকটে দেখি কৈ সীতা চন্দ্ৰমুখী 
ঝাট ডাক ভাই রে লক্ষ্মণ ॥ 

বলেন লক্ষ্মণ বীর প্রভু তুমি হও স্থির 
সীতা থাকেন যথায়। 

লক্ষণের বচন শান উঠিলেন শিরোমণি 
কহ সীতা আছেন কোথায় | 

না দোখ বকল আমি কেবল জীবন তুমি 
কোন্‌ দোষে হইলা অদর্শন। 

তুমি মোর প্রাণেশ্বরী শোকে প্রাণনাহিধারি 
তোমা বিনে না রহে জীবন ॥ 

না দোঁখ তোমার মুখ 'বদরে আমার বুক 
প্রাণ রাখ দরশন 'দয়া। 

তুম মোর প্রাণেশ্বরী তোমা না দোখলে মার 
ঝাট আইস ঢোল ছাড়িয়া ॥ 

তুমি মোর প্রিয়তমা প্রাণ সম দেখি তোমা 
না দেখিলে প্রাণ নাহি ধরি। 

মোর মনে তোমা বনে অন্য ভাব নাহ জানে 
এক তল না দোঁখলে মার॥ 

প্রাণে বিনাশিয়া মোকে নিলে তোমা কোন লোকে 
দিবা আছ বনের ভিতর। 


banglabooks.in 


0 


কিবা তুমি হইলা দেশান্তর॥ 
ছাঁড়লা অযোধ্যাপুরী দণ্ডকে প্রবেশ করি 
তুমি আইলা এই সে কায়ণে। 
নিষেধ কারলঃআঁম কর্ণেনা শুনিলা তুমি 
বধ কৈলা আমার জীবনে॥ 


বলেন লক্ষণ ভাই চল গিয়া সীতা চাই 
সীতা বিনে আমার বিনাশ॥ 

বাল্মীকি চারন্র পোথা তারক মহামন্ত্র কথা 
শুন নর হৈয়া এক মন। 

পাপক্ষয় স্বর্গগাঁত পৃণ্যবৃদ্ধি পুণ্যে মৃত 
ভজ সভে রামের চরণ ॥ 


কেশ না বাঁধেন নাহি সম্বরেন বাস। 
প্রবেশ করিলা বনে হইয়া নৈরাশ ॥ 
ঘরের পশ্চিমে আছে কৌণ্ের বন। 
সেই বনে প্রবেশ কারলা দুইজন ॥ 
মনেতে বাসনা এইখানে পাই সীতা । 
পরিন্রাই ডাকেন কৈ জনকদুহতা॥ 
ঝাট দেখা দেও মোরে জনককুমারী। 
তোমার বিহনে প্রাণ ধারতে না পারি॥ 
আমার প্রাণের প্রিয়া কেবল জবন। 
তোমা বিনে আজি মোর অকাল মরণ ॥ 
প্রাণপুথাল তুম সাক্ষী সনাতন। 
কেমন প্রকারে তোমা পাব দরশন ॥ 
ঝাট আইস সাঁতা দেবা ছাড় আঁভমান। 
বিলম্ব হইলে মোর না রহে পরাণ 
তুমি মোর ইন্ট বন্ধু ক্রিয়া পারবার। 
তোমার বিহনে মোর জীবন অসার॥ 
এই ত বাসনা মোর হইল মনস্কাম। 
তোমা না দেখিয়া প্রাণ ছাড়বেন রাম॥ 


রামায়ণ 


সুর্য্যবংশে হইল; আমি বীর অবতার। 
তোমা হারাইয়া হইল সংশয় আমার ॥ 
কাঁদতে কাঁদতে প্রভু পাঁড়লা ধরণা। 
শোকানলে অচেতন হইলা রঘুমণি॥ 
রাম কোলে ক কাঁদেন ঠাকুর লক্ষণ । 
চৈতন্য পাইয়া প্রভু উঠেন ততক্ষণ ॥ 
নাভির 
মনে চিন্তেন রামচন্দ্র কাঁরয়া অক্ষমা॥ 
গাছের পাতা দিয়া লক্ষমণ 
গায়ের ধূলা ঝাড়ে। 
নিবারণ নহে চিত্ত শোক অগ্নি বাড়ে॥ 
আপনা পাসরে রাম হইলা পাগল। 
আয়ুদড় চুলি ধান গায় নাহি বল ॥* 
কাঁদতে কাঁদতে রাম মনে হেন করি। 
ঘরেতে আছেন কিবা জনককুমারী॥ 
এইমত চিত্তে কার ক্ষান্রয়শিরোমণি। 
কাঁদিয়া চলিলা ঘরে না পাইয়া রমণী ॥ 
জানক’ জানক বাল ডাকেন এক রায়। 
ঘরে আসি রঘুনাথ সীতা নাহ পায়॥ 
গড়াগড়ি যান রাম ঘরের নিকটে। 
সীতা না পাইয়া রাম পাঁড়লা সঙ্কটে ॥ 
সীতার বিয়োগে রাম ঘন অচেতন। 
কোলে করি ঘরে নিলা ঠাকুর লক্ষণ ॥ 
কাঁদতে কাঁদতে দিন হইল অবসান। 
চক্ষু মেলি রামের উড়িল পরাণ॥ 
শুনহ ভকত ভাই হৈয়া এক চিত। 
রাম নামে বৈকুণ্ঠে যাবে হরাষত ৷ 


তনু দুবর্বাদলশ্যাম 
লোটাইয়া কাঁদেন ধরণী ॥ 
ধুলায় ধূসর হই কোথা গেলে বৈদেহা 
আর নাহি প্রব্ধে গেয়ান। 
মূখে নাহ আর কথা জনকনন্দিনী সীতা 
আখ মুদি একই ধ্যেয়ান ॥ 
রামের করুণা শান যত যত দেব মুন 
il co) dss ACE 
বনে পশু পক্ষ যত শোকানলে 'মৃতবত 
দোখ শান বুক নাহি বাঁধে। 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


কাঁদেন লক্ষ্মণ বীর শোকানলে নহে 'স্থর 
দুই ভাই কাঁদিয়া বিকল। 
দারুণ সন্তাপ কাজে মন ঝরে হিয়া মাঝে 
আপনা বিস্মৃত মহাবল ॥ 
শোকের নাহক অন্ত কেহো নহে জ্ঞানবন্ত 
সকল 'বহীন মহাশয়। 
অনঙ্গ ধনুক ধরে আকর্ণ পৃরিয়া শরে 
বাণ হানে রামের হৃদয় 
শোক সম্বারতে নারে মন নাহ ক্ষমা ধরে 
ঝড়ে যেন পড়ে গাঁররাজ। 
আদূুড় কুন্তল বাস সঘনে দারুণ শ্বাস 
শোকাকুলে নাহ জ্ঞান লাজ॥ 
অরে অরে দারুণ বিধি চরণে ধারয়া সাধি 
মোরে দুঃখ দেহ কিবা লাগি। 
লোকে বলে ধৰ্ম্মরাজ তোমায় নাহক লাজ 
বিয়োগজনের তুমি ভাগী॥ 
সাঁতার বিয়োগে রাম নেত্রে নীর আঁবশ্রাম 
শোকাঁসম্ধ্‌ মজিল ঈম্বর। 
মহামন্ অনুপাম জপ সভে রাম রাম 
যাঁদ যাইবা বৈকুণ্ঠনগর ॥ 


বিরহে দুঃখমাতি করে রঘুপাঁত 
সমূহ সন্তাপ অনুক্ষণ। 

কাতর হইয়া যত ধরণী লোটায় তত 
আঁগ্নর সমান সমাীরণ ॥ 

শিশির পড়য়ে হম শোকের নাহিক সীম 
হিম যেন লাগয়ে অনল। 


রজনীতে অধিক শীতল ॥ 
চন্দ্রমা সমান মুখ বিষাদে আত দুখ 
বিরহেতে বদন মাঁলন। 
দারণ শোকানলে দহন করে কলেবরে 
ক্রমে তেজ আঁত ক্ষীণ॥ 


ঠেকিয়া শোকানল ফাঁদে। 
সম্থান অনূতাপে অনঙ্গশর চাপে 

গদাধর রাহ রাহ কাঁদে॥ 
সীতার গুণবাণী ভাবিয়া গুণমণি 


ং বিকল রাজরাজেশ্বর। 
বিষাদে মাতহীন ছিশ্ডিল রাজার চিন 
£অনলবদত সদা কলেবর॥ 


সপনে মহাশয় 
সাঁতারে করেন নিরীক্ষণ ॥ 

জখনে শব্দ হয় পাইয়া মহাভয় 

হৃদয়ে করে দুপ দুপ। 

ধ্যানে সীতআ দোখ সম্ভ্রম করিয়া ডাক 
অন্তরে জাগে সেই রূপ॥ 

বসন নাহ সারে কুন্তল পড়ে রুরে* 
নয়ানের নীরে মদত মুখ। 


শ্‌য়্যা শয্যার তলে* আনলে তন জলে 
দুখ প্রভাব আত দুখ॥ 
ভাস্করবংশমাঁণ 


রাজ্য্রম্ট হইলু বিভোর । 
উন্মনা চিত্ত নাহ তর॥ 


অনুবন্ধ 
রমণী মুখ অনুরাগে ॥* 

আপানি ভগবান ধাঁরতে নারে প্রাণ 
সদায় সীতা সীতা করে। 

শুন হে সৰ্ব্বলোক বিরহ বড় শোক 
যন্ত্রণা পাইয়া লোক মরে॥ 


॥ পিঙ্গল ছন্দ ॥ 


জানকী জানক বোলত রাম। 
ধরণী লোটায়ত গোলোকধাম ॥ 
সজল সচেতন লোচনের বারি। 
তামির সমীরণ বহল নার॥ 
রজনী উজাগরে সমূহ লোর। 
দারুণ দাবানলে রাহত ভোর ॥ 
মরমে গতাগতি কামিনী কোর। 
মন প্রজলিত রাঘব ভোর 
সদায় কাতর প্রেম কি লাগি। 
চাতক কলরব দাহন আগি॥ 


banglabooks.in 


দিবগুণ উত্তাপিত জানকী লাগি৷ 
বাল্মীকি উচ্চারিত সগ্গীঁতগণত। 
শুনিলে শমনের না থাকে ভীত॥ 


শাবরহ সীতার শোকে রাম গুণমাঁণ। 
{বরহ জলদমাত না পোহায় রজনী ॥ 
গুণের সাগর মোর সাতার প্রাণধন। 
আছিল একক ঘরে নিল কোন_জন॥ 
জনকতনয়া সীতা সমূহ রুপগদ্ণে। 
সকল মাঁজল মোর জানকী বিহনে॥ 
এ শোকসাগরে মোর নাহিক সহায়। 
পাষাণ শরীর মোর কেন নাহি যায় ॥ 
দারুণ রজনী কাল হইল মোর তরে। 
বন্জ্রাঘাত যেন মোর সাঁতা নাহি ঘরে॥ 
কি কারয়া ধরিব মন কেমন প্রকার। 
1বয়োগে নিলেক প্রাণ জানকী আমার ॥ 
হইল রাবর তেজ তামরের নাশ। 
কাঁদিয়া আঁখলপাঁত হইলা নৈরাশ॥ 
কালরান্রি প্রভাত দিবস হইল বৈরাঁ। 
কোথায় আছেন সঁতা মোর প্রাণেশ্বরী॥ 
সতা সীতা বাল রাম করেন ক্রন্দন। 
একচিত্ত হৈয়া লোক শুন রামায়ণ॥ 


রাজন্রম্ট পিতৃনাশ স্বী সঙ্গে বনবাস 


কেন হেন হইল আমারে। 


সীতা বনে যায় প্রাণ বিয়োগে হরিল জ্ঞান 


কার্ধয নাহি এ ছার সংসারে ॥ 


রামায়ণ 


ছাঁড়য়া অযোধ্যাবাস উদাসীন আভলাষ 
তবে কারি সীতা অন্বেষণ । 

সকল সংসার ভ্রম পর্বত চাহিব আমি 
অনাহারে করিব ভ্রমণ॥ 

যদি সশতা নাহ মিলে যাইব সঙ্গম জলে 
কামনা করিব সেইখানে। 

জন্মিয়া মনৃষ্যকুলে পুন যেন সীতা মিলে 
এই মোর আছয়ে গেয়ানে ॥ 

এই সভ অনুতপে দারুণ বিরহকোপে 


উত্তরে চলিলা দুহে সীতা অন্বেষণে ॥ 
হাথেতে কোদণ্ড বাণ শ্রীরামলক্ষমণ। 
প্রবেশ করিলা দুহে* গহন কানন॥ 
শাল পিয়াল বন অতি ঘোরতর। 

এই বনে পাইব সাঁতা ভাবেন অন্তর ॥ 
সকল গাছের তলে লতাপাতা চাই। 
সীতা সীতা ডাক পাড়েন উত্তর না পাই॥ 
তপোবন দেখ তথা মুনির আলয়। 
জিজ্ঞাসা করেন তথা কেহো নাহ কয়॥ 
চলিলা গহন বনে করুণহৃদয়। 
উদ্ধমুখে দুই ভাই পথ নাহ চায়॥ 
সিংহ শাদ্র্ুল রামেরে দেখিয়া পলায়। 
গণ্ডা মহিষ তারা শন্দে দূরে যায়৷ 
চরণে না ফুটে কাঁটা আছয়ে প্রচুর । 
চাহিতে চাঁহতে দুহে* গেলা অনেক দূর ॥ 
সাতার শোচন মনে অন্য নাহি ভায়। 
সীতা সীতা বাঁলয়া ডাকেন ঘন রায়॥ 
কোমল শরীর রাম মুনির সমান। 
০০০০০ 
প্রচণ্ড তাপ | 
ডর তাপ মনের a 


banglabooks.in 


অর্নণ্যখদ"ত 


‘বষম কাননে সীঁতজ অন্বেষণ কাঁর। 
চত্রাময়া বেড়ান রাম না পান সন্দরী॥ 
পর্বত কন্দর নদী ঘোর মহাবনে। 
হাথে অস্ত্রে কাঁদয়া বেড়ান দুইজনে ॥ 
প্রজবলিত হইল আঁগ্ন জানকীর শোকে। 
দারুণ শেল প্রবোশল শ্রীরামের বুকে॥ 
রমণী হারাইয়া প্রভু পায়েন যন্তণা। 
সব্বক্ষণ উচাটন সম্মোহ উন্মনা॥ 


রোদই পুনঃ পুনঃ 


রন গজ জানি ক্ষাত্রয় শরোমাঁণ 


এমত রমণা যায় কার এত প্রাণে সয় 
দূর বনে চাহিয়া বেড়ায়॥ 

কারয়া সীতা সীতা সঘনে দুঃখিতা 
গহন বনে অনুক্ষণ। 

বিরল বন দেখ জানকী বাল ডাকি 

রাঘব কমললোচন॥ 


ঠদয় অস্ত অবধি ফিরেন দুই ভাই। 
প্রজবাঁলত হুতাশন জানকী না পাই॥ 


১৬ 


ভ্রমণ কাঁরয়া আইলা ঘরের নিকটে। 
বাড়ল বিষম শোক পাঁড়লা সঙ্কটে ॥ 
ভরতেরে রাজ্য দলা পতা মহাশয় । 
কেকয়ীর বোলে তিনজন আইল; বনালয় ॥ 
বনে হইতে সীতা মোর নিল কোন্‌ জন। 
কেমনে রাখব প্রাণ শুনহে লক্ষণ ॥ 
প্রাণের অধিক মোর সীতা ত সন্দরী। 
সাঁতার 'বিহনে প্রাণ ধারতে না পার॥ 
রাজ্যনাশ বনবাস স্তর নিলে আনে। 
ধিক্‌ ধিক্‌ প্রাণ মোর কি কাজ জীবনে ॥ 
আছাড় খাইয়া প্রভূ পাঁড়লা সেইখানে। 
আঁবিরত পড়ে ধারা কমললোচনে ॥ 
দেখয়া ক্রন্দন করেন ঠাকুর লক্ষমণ। 
কোলে করি ঘরে নিলা কমললোচন ॥ 
চৈতন্য পাইয়া প্রভু দেবনারায়ণ। 
রজনতে বসি ঘরে করেন রুন্দন॥ 

এই ঘরে 'ছিলা সীতা মোর প্রিয়তমা । 
না জান কোন জনে কে লইল তোমা ॥ 
কোথায় পাইব সাঁতা চাহিব কোন দেশ। 
আনলে চাঁহব কবা করিয়া প্রবেশ ॥ 
সাঁতার বহনে মোর না রহে জাঁবন। 
কেমতে পাইব সীতা শুন হে লক্ষণ 
শুনিয়া করুণ মুখে বলেন মহাবার। 
পাইব জনকসূতা তুমি হও স্থির ॥ 
রাম বলেন লক্ষ্মণ ভাই হেন মনে বাসে। 
ঘরে থাকি কিবা সীতা লইল রাক্ষসে ৷ 
লক্ষ্মণ বলেন সীতা লইল যেই জন। 
তোমার বাণে হবে তার সবংশে মরণ 
সীতার বিয়োগে রাম করুণ অপার। 
আঁবরত সীতা বনে মুখে নাহ আর 


রাম বলেন শুন ভাই সাত পাব কোন্‌ ঠাই 
কে মোরে কহিবে উপদেশে। 

শোকের তরঙ্গ বাড়ে তনু হইতে প্রাণ ছাড়ে 
যুক্ত বল কি কারব শেষে॥ 

দারুণ শোকের সীমা চিত্তে নাহি হয় ক্ষমা 
উথলিয়া উঠে অনুক্ষণ! 

কেবল সীতার শোকে শেল প্রবেশিল বুকে 
প্রাণ যায় ভাইরে লক্ষণ ॥ 

লক্ষ্মণ বলেন প্রভু খণ্ডন না যায় কভু 
লিখেন বিধাতা । 


যে কিছ; 


banglabooks.in 


রাম বলেন শুন ভাই স্ত্রী বনা বন্ধু নাই 
সংসারেতে যাহার বাসনা । 
নাগ যজ্ঞ আদি যত জনা॥ 
আপনি দেব ব্রিপুরারি তাহার বাঁনতা গৌরী 
যোগা হৈয়া নাহি ছাড়ে রঙ্গ। 
সমূহ যোগের জ্ঞান সমাধি সঘনে ধ্যান 
গৌরারে ধাঁরয়া অর্থ অঙ্গ 
দেবী যবে প্রাণহত শব হইলা উন্মত 
আস্থমালা তুলি দিলা গলে। 
প্রকীতি পুরুষ এক দেখি ভাই পরতেক 
সব্বলোকে 


শুন প্রাণের ভাইরে লক্ষণ | 
প্রাণের পরাণ সীতা জানক জনকসতা 
প্রেমবিলাসনী রসবতাঁ। 
হেন প্রেম নিবারিয়া কোথায় রহিলা "গিয়া 
ডাকলে না দেহ অন্মাতি॥ 
তোমা বিনে একেশ্বর তন: মোর জরজর 
বিদারয়া যায় মোর প্রাণ। 


দারুণ মদন বাণে হৃদয় চাঁপয়া হানে 
শরে পূর্ণ অনঙ্গ কামান॥ 
কেমনে রাখব প্রাণ কে কাঁরবে সমাধান 


রাম বলেন লক্ষ্মণ ভাই শুন মন দিয়া। 
ন্িভুবনে বন্ধু নাহি রমণী ছাড়িয়া॥ 
আমার পিতামহ ছিলা অজ মহাশয়। 
ইন্দূমতাঁ লাগি তার জীবনসংশয় ৷ 
রাজ্যথণ্ড ভোগ রাজা তোঁজ পত্রধন। 
রমণী বিয়োগে রাজা তেজল জাবন॥ 


রামায়ণ 
'ন্রভুবনপাঁত সূর্য বলে সর্্বজন। 


ছায়া সংজ্ঞা সনে রথে করেন ভ্রমণ ॥ 
নদীপাঁতসত চন্দ্র শোভে তো রজনী । 
প্রকৃতিগত তার প্রধান রোহিণী॥ 
চতুদ্দশ ভুবন পাতি ইন্দ্র মহাশয়। 
শচাঁর লক্ষণে তার ইন্দ্রপদ হয়॥ 
যতেক ব্ৰহ্মার সৃষ্টি শান্তর কারণ। 
শাক্ত ছাড়া কেহো নহে শুন হে লক্ষণ ॥ 
যে দিন ছাঁড়লা সীতা জনককুমারী। 
সেইদিন মাঁজল মোর অযোধ্যা নগরী ॥ 
আপনি কাতর আম টুঁটিল বিক্রম । 
কোথা কিছ, কাঁর নাহ কাল হইল যম 


মেঘ রজনী দুঃখ নহে ত প্রমাণ। 
সকল ছাড়িয়া কেবল জানকণ ধ্যেয়ান। 
চার প্রহর রান্র প্রভূ রামের ক্রন্দন। 
শোক দুঃখে উপবাস কমললোচন॥ 
প্রভাত হইল রান্র উদয় দিনমাণি। 
সীতা লাগ রঘুনাথ কাতর আপাঁন ॥ 
উপবাস দুইজন তৃতীয় দিবসে । 
পূব্বাদগে যান রাম সীতার ডীদ্দশে ॥ 
খাঁদর পলাশবন আঁত ঘোরতর। 
প্রবেশ কাঁরলা বন দুই সহোদর ॥ 
সীতা সীতা ডাঁক রাম বেড়ান কাননে। 
আকুল হইয়া বেড়ান সাঁতার কারণে ॥ 
গহন কাননে যান শ্রীরাম লক্ষণ। 
শোকানলে প্রভু রাম যাঁড়লা ক্রন্দন॥ 
সঁতা বলি কাঁদেন রাম দুঃখ অবসাদে। 
বস্র না সম্বরেন রাম চুল নাহ বাঁধে॥ 
বিরহ আনলে বড় দুঃখী রঘুনাথ। 
ফুকার ফুকার ঘন রামের অশ্রুপাত ॥ 
যেখানে দেখেন রাম বিরল গহন। 
সেইখানে আঁবলম্বে করেন গমন ॥ 
সীতার শোকে রাম শোক আঁভমানি। 
বল বৃদ্ধি পাসরন হইলা রঘুমাণ॥ 
কাননে চাহিয়া ফিরে রাম মহাবল । 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


পর্বতকন্দর নদী হুদ ঘোরস্থল। 
শোক অনুতাপে প্রভু হইলা বিকল ৷৷ 
কাঁন্দতে কান্দিতে সীতা বলে রঘুবর। 
দ্রামতে ভ্রীমতে অস্ত হইলা দিবাকর ॥ 
লক্ষ্মণ বলেন প্রভু কর অবধান। 

বেলা অবসান ঘরে করহ পয়ান ॥ 
শোকাকুল রঘুনাথ করুণা অসীম। 
বেলা অবসান ঘরে চলিলা পশ্চিম॥ 
ঘরের নিকটে আসি শোক উপাঁজল। 
মূচ্ছিত হইয়া রাম ধরণী পাঁড়ল॥ 
অচেতন প্রভূ রাম না পাইয়া জানকী। 
কোলে কার ঘরে নিলা লক্ষণ ধানুকী॥ 
সীতা বিনা নাহি রামের মুখে অন্য বাণী। 
সীতা সীতা বলি রাম উঠিলা তখান॥ 
চৈতন্য পাইয়া উঠে রাম মহাশয়। 
করণাসাগর রাম লক্ষমণেরে কয় ॥ 

শুন হে লক্ষ্মণ ভাই আমার যত দুখ । 
স্ত্রী পত্র স্নেহে লোক সংসারে কোঁতুক 
স্ত্রী ধর্ম্ম স্ত্রী কর্ম স্ত্রী বিদ্যা ধন। 
জতেক সংসারে দেখ স্ত্রীর কারণ॥ 
মাত পিতা শোকে লোক হয় দুঃখমাত। 
স্ৰী মায়ায় লোক আত্মীবস্মৃতি ॥ 
অন্য অন্য শোক অনূতাপে যেই জন। 
স্ীর বাসনা লোকে নহে নিবারণ 
রাজ্য পড়া ব্যাধিহুত যেইজন দখা । 
স্বর সেবায় সেই লোক সর্্বকাল সুখী 
যে জন তাঁপিত দেহে পাড়ায় আঁস্থর। 
স্ত্রীর সেবায় তার যুড়ায় শরীর॥ 
আয়াসে সন্তাপে আসি দেখতে রমণন। 
পাইয়া পরম সুখ যুড়ায় তখাঁন॥ 
গুণবতষ স্ব যার করয়ে সেবন। 

কোন দুখ নাহ তার সুখ সব্বক্ষণ॥ 
ভোজন করাইতে জানে স্ত্রী গুণবতা। 
শয়নে আঁধক সুখ স্বর সংহতি ॥ 
ন্রভূুবনে নাহ আর সীতা হেন নারী । 
কেমনে সীতারে আম পাশারতে পাঁর॥ 
অযোনিসম্ভবা সাঁতা লক্ষী মণর্তমতাঁ। 
'পাশারতে নার ভাই সীতার ম্‌রাত॥ 
কোন্‌ বাঁধ সৃজিল দম্পতি এক মেল। 


সতত কৌতুক রস নানা রঙ্গ লীলা 


৯৫ 


পাঁতব্রতা নারী যার সেই ভাগ্যবান্‌। 
কান্তার রক্ষণে হয় পুরুষের মান॥ 
সেই পুরুষ যে করে কদাচার। 

স্তীর সধম্মে পাপ বিনাশ তাহার ॥ 
যার দ্র দূরাচারী অলক্ষণযূত। 
মিথ্যাবাদী পুংশচলি পাত অভকত ॥* 
পুরুষের হয় যাঁদ আত সদাচার। 
নারীর কারণে হয় হতশ্লী তার॥ 
সীতা হেন সতী আম পাইব কোথায়। 
বল হে লক্ষ্মণ ভাই জীবন উপায়॥ 
কোন্খানে আছে সত কর অনুমান। 
তবে সে লক্ষ্মণ ভাই রহে ত পরাণ 
কে মোরে কহিবে বার্তা পাইব কেমতে। 
না রহে দারুণ প্রাণ না পার সহিতে॥ 
সাগর সঙ্গমে গিয়া কাম্য কার মার। 
জন্মে জন্মে পাই যেন সীতা হেন নারী ॥ 
সীতার বহনে ভাই জীবনে নৈরাশ। 


তবে কেন যাইব ভাই মগ মারবারে॥ 
দারুণ রাক্ষসে সীতা নিলেক হাঁরয়া। 
কেমতে রাখিব প্রাণ সমুদ্রে পাড় গিয়া! 
কতকালে পাইব আম জনককুমারী। 
সদাই দগধে প্রাণ নিবারিতে নারি ॥ 
আঁবিরত শ্রীরাম ডাকেন সীতা সঈতা। 
কোন্‌ দোষে মোর তরে বিড়ম্বে বিধাতা ॥ 
কাঁদিয়া শ্লীরামচন্দ্র পোহাইলা রজনণী। 
নিশাপাত মাঁলন উদয় 'দিনমাণ ॥ 
[তন উপবাস হইল ঘরের ভিতর। 
চতুর্থ দিবসে চলে প্রভূ রঘুবর॥ 
প্‌বর্ব উত্তর দিগ চাহিলা পশ্চিম । 
দক্ষিণে চলিলা রাম অরণ্য অসীম ॥ 
ধনুকে পুরিয়া গুণ কমললোচন। 
প্রবেশ কাঁরলা বন সংহাঁত লক্ষণ ॥ 
চাহিতে চাহিতে বনে সরোবরের কূলে। 
নানা পক্ষ আছে তথা সরঙ্গ উৎপলে॥ 
পক্ষগণ দেখ রাম ধীরে ধীরে যাই। 
জিজ্ঞাসেন রঘুনাথ চখা পাঁখর ঠাই॥ 


banglabooks.in 


৯৬ 


রমণী বিহনে মোর না রহে জীবন। 
যদি দেখ্যা থাক সীতা কহ ববরণ॥ 
শুনিয়া চকোরা বলে কর্কশ বচন। 
আক্ষেপিয়া বলে পক্ষী কমললোচন॥ 
দুই মহাবীর তোরা দোখ ধনুর্ঘধর। 

এক স্ত্রী রাখিতে নার বনের ভিতর ॥ 
বার নাম পাড়হ না জান বারপনা। 

এক স্ত্রী রাখিতে নার হৈয়া দুইজনা ৷ 
একক পুরুষ আম দুই স্ব রাখি। 
তোমা হেন পুরুষ কোথাও নাহি দেখি॥ 
শুনিয়া শ্রীরামচন্দ্র দুঃখ গণে দশ। 
পোড়া খায় দিলে যেন জামিরের রস ॥ 
পক্ষের বচনে রাম পরম দুঃখত। 
হেন কথা কহে পক্ষ বড় বিপরীত 
পাঁপিম্ঠ চকোরা তুঁঞ আমা না চানলি। 
নিষ্ঠুর কহিয়া মোরে মম্মদ৫খ দিলি ॥ 
সাঁহতে না পার তোর বিরূপ কথন। 
শাপ দিলে ব্যর্থ নহে আমার বচন॥ 
এক স্থানে থাকহ দম্পাত দুইজন। 
স্ৰী পুরুষে নহে যেন মুখ নিরাীক্ষণ॥ 
এ বাক্য শুনিয়া পক্ষ নাস পায় মনে। 
উড়িয়া পড়ল গয়া রামের চরণে ॥ 

না জানিয়া দোষ কৈল; ক্ষম গদাধর। 
শাপ বিমোচন কর দেব রঘুবর ॥ 
জলচর পক্ষ মোরা জলেতে ভ্রমণ । 

অন্ধ হইলে নাহি হবে উদর পূরণ 
পক্ষেরে বলেন রাম কাঁরয়া আশ্বাস। 
ভ্রমণ সময়ে চক্ষু থাকিবে প্রকাশ ॥ 
দম্পতি সাহত তোমার নাহবে সম্ভাষ। 
অন্তরাক্ষে সঙ্গম যাবা থাকিয়া আকাশ॥ 
এক স্থানে দুইজন বাঁসয়া থাকিবা। 
কেহো কাহারো মুখ নাহি দেখিবা॥ 
কেহো কারো মুখ না দেখিও কোন কালে। 
রাম রাম বাঁলহ সুন্দর কোলাহলে॥ 
এতেক বলিয়া' রাম চলিলা বনে বনে। 
দেখলা অনেক বক আছে এক স্থানে ॥ 
বকেরে দেখিয়া রাম জিজ্ঞাসেন কথা । 
তুমি নাকি দেখিয়াছ মোর প্রিয়া সীতা॥ 
শুন্য ঘরে সাঁতা থুয়্যা গেলাম কাননে। 
পরম রূপসী সীতা নিল কোন্‌ জনে 
ধম্মশীল পক্ষ তুমি মিথ্যাবাদী নহ। 
দেখ্যা থাক ীতা যাঁদ তবে মোরে কহ 


ন্ামায়ণ 


বক বলে শুন প্রভু তুমি নারায়ণ। 
চতুর্থ দিবসের আমি কাঁহ বিবরণ 
এইখানে ছিলাম আম আহার কারণে। 
আচম্বিতে শুনিলাম কন্যার ব্রন্দনে॥ 
আকাশগমনপথে যায় ত রাক্ষসে। 

তার রথে কন্যা কাঁদে পরম নৈরাশে॥ 
পরম রুপসণী কন্যা লক্ষী মার্তমতী। 
অনুমানে বুঝলাম সেই সীতা সতী 
রাম লক্ষ্মণ বাঁলয়া ডাকেন তরাসে। 
জলের ছায়ায় দোখলাম যায় আকাশে ॥ 
জানকা হরিয়া নিল রাক্ষস একজন। 
শুনিয়া শ্রীরামচন্দ্র করেন রুন্দন! 
বকেরে সন্তুষ্ট হইলা কমললোচন। 
বকেরে আশ্বাস বর দেন ততক্ষণ ॥ 
রাম বলেন বক তোরে বর দিলাম আমি। 
চারি মাস বারষায় পানি না ছুইবা তুমি 
বক বলে তোমার বাক্য না যায় খণ্ডন। 
কিরূপে হইবে মোর উদরভরণ ॥ 

বিষম প্রবল ক্ষুধা শরীরের মাঝে। 
প্রজবলিত হইলে ক্ষুধা নাহ ভয় লাজে॥ 
কেমতে হইবে মোর ক্ষুধা নিবারণ। 
অবধান কর প্রভু দেব নারায়ণ ॥ 

রাম বলে শুন পক্ষ বচন আমার। 
তোমার স্তর তোমার তরে দিবেক আহার ॥ 
পক্ষ বলে শুন প্রভু দেব দেবেশ্বর। 
পক্ষের হস্ত নাহি কেবল ওষ্ঠ অধর॥ 
কেমতে আমার নারী আনিবেক ভক্ষ্য। 
কেমতে এমত বর বড়ই অশক্য॥ 

রাম বলেন বক তুমি বস্যা থাক গাছে। 
মুখে কার তোমার নারী দিবে আলগ্োছে॥ 
মুখে মুখে খাইতে পাইবা পাঁরতোষ। 
করিল বিধান আমি ইহায় নাহ দোষ ॥ 
পাইয়া রামের বর পক্ষ কুতূহল। 
বারষার সময় বক নাহি ছোঁয় জল ॥ 
বকেরে সন্তুষ্ট হইলা কমললোচন। 
মৎস্যরাঙ্গার সনে বনে হইল দরশন॥ 
রাম বলেন শুন জিজ্ঞাসি এক কথা। 
তুমি নাক দেখিয়াছ মোর প্রিয়া সীতা 
পক্ষ বলে প্রভু রাম করি নিবেদন। 
চতুর্থ দিবসের কথা কাঁর বিবরণ! 
আকাশগমনপথে যায় নিশাচর । 

কুঁড় হস্ত কুঁড়ি চক্ষ; দশম-*্ডধর॥ 


banglabooks.in 


অরগ্যকাণ্ড 


ভার রথে দেখলাম নার একজন। 

'রাম রাম বলিয়া কন্যা কারছে ক্লন্দন॥ 
কাঁহতে না পার আম তাঁর রূপের কথা । 
অনুমানে বঝিলাম সেই তোমার সাঁতা॥ 
ত্বরত গমনে রথ চালায় দক্ষিণে। 
বস্ত্র চির ফোলি যান করিয়া ক্ুন্দনে॥ 
সেই বস্ত্র রাখিয়াছি করিয়া যতন। 
আজ্ঞা কর আনিয়া দি তোমার সদন 
শ্রীরাম বলেন বস্ম ঝাট আন দেখি। 
রামের বচনে বস্ম আনিয়া দিলা পাখি॥ 
সেই ভগ্ন বস্ রাম সর্্বাঙ্গে বূলাইয়া। 
কুন্দন করেন রাম জানকা বলিয়া॥ 
শ্রীরাম বলেন পক্ষ করিলি সন্তোষ। 
বর দিয়া তোমারে কারব পাঁরতোষ॥ 
এই বস্ব্ের বর্ণ যেমত হউক তোমার । 
প্রাতবার জলে তোমার মিলিবে আহার ॥ 
সন্তুষ্ট হইলা পক্ষ রামের পায়্যা বর। 
প্রতিবার ভক্ষ্য পায় জলের ভিতর ॥ 
পক্ষ সম্ভাঁষয়া যান দুইজন। 

প্রবেশ করিলা মহা ঘোর বন॥ 
পব্বতপ্রমাণ বৃক্ষ বড় বড় পাতা। 
চৌদিগে বোন্টত তার সমাদত লতা 


সীতা হেন সতী আম না পাইব আর। 
না যায় কঠিন প্রাণ হদয় বিদার!॥ 
পরম দারুণ শোক ঘন অশ্রুপাত। 
সাঁতা সাঁতা বলি 

সদা' কাঁদেন রঘুনাথ ৷ 
অবরত সাঁতা সীতা সজল লোচন। 
প্রবোধ না হয় চিত্ত সদাই ক্রন্দন৷৷ 
শরীর মলিন হইল বৃদ্ধি হইল হাস। 
সীতা সীতা বাল সদা ছাড়েন নিঃ*বাস॥ 


কাঁদেন অখিলের পাত রঘুনাথ। 
হা ঘোর দণ্ডকে পরম শোকে 
ললাটে হানেন করাঘাত॥ 
বিধাতায় দুঃখ জানে রাজা ছাড় বনে আনে 
ধম্ম্শশীলা পরী মোর ধনণী। 
এক ঘরেতে ছিল কোন্‌ বিধি বিড়ম্বিল 
আচচ্বতে কে নিল রমণণী॥ 


১৭ 


ধৰ্ম্ম অনুরূপ অংশ মোর জন্ম সর্যযবংশ 


খুদিল পৃথিবী তল অলগ্ঘ্য সাগর জল 
ষাট সহস্প ভাই মহামাতি॥ 
মান্ধাতা নরপাত তাহার যশের খ্যাত 
দিলীপের অতুল বিরুম। 
সভার নিম্মল যশে এ তিন ভুবন ঘোষে 
আমা সম নাহিক অধম] 
অক্ষণে জনম হইল যুগে যুগে ঘোষণা রৈল 


আচাম্বিতে মহা দুঃখ বিয়োগে বিদরে বুক 
কোন্‌ বাঁধ কপালে। 
কেমনে জানিব কোথা কোন্‌ জন নিল সাঁতা 


এই সভ শোচন করেন রঘুবর। 

খাঁণ্ডল রজনী কাল উদয় দিনকর॥ 
ধনুবাণ হাথে রাম দেব গদাধর। 
চাঁললা দাক্ষণ মুখে সঙ্গে সহোদর ॥ 
অত্যন্ত কঠিন বনে করিলা প্রবেশ। 
শোকাকুলে বেড়ান রাম না পান উদ্দেশ ॥ 
অনেক কানন দেখেন না দেখেন সরোবর। 
স্থাবর জঙ্গম গুহা পর্বত শিখর ॥ 
অনেক দূরের পথ গেলা দুই ভাই। 
সীতা সীতা ডাক পাড়েন উত্তর না পাই॥ 
দ্রাময়া গহন বন মহা পারশ্রমে। 
উত্তরিলা গিয়া রাম জটায়্‌ আশ্রমে ॥ 


banglabooks.in 


১৮ 


সর্বাঙ্গে রন্ত পক্ষ পড়্যাছে ভূমিতল।* 
লাঁড়তে চলিতে নারে গায় নাহ বল৷ 
দুই পাখা কাটিয়া গেল ব্যথায় কাতর। 
রাম দেখিবার তরে 'জিয়ে পক্ষবর ॥ 
মনে মনে পক্ষবর কারছে ধ্যেয়ান। 
চতুভুজ রূপ পক্ষ দেখে ভগবান॥ 
দুব্বাদলশ্যাম রাম আভন্ন মদন। 
গান্ডীব কোদণ্ড হাথে দণ্ডকে ভ্রমণ॥ 
সীতার বিয়োগ শোকে শরীর জঙ্জর। 
উপনীত হৈলা রাম পক্ষের গোচর॥ 
সর্বাজ্গে রন্ত হেট কার আছে মাথা । 
রাম বলে এই পক্ষ খাইল মোর সীতা ॥ 
নিশ্চয় জানিল ভাই শুন হে লক্ষ্মণ । 
এই পক্ষ সীতার তরে কারল ভক্ষণ॥ 
রাম বলেন পক্ষ তৃ'ঞ সাঁতা খাইলি মোর। 
এই আগ্নবাণে প্রাণ বিনাঁশব তোর ॥ 
রামের বচনে পক্ষ মাথা তুলি চায়। 
জ্যোতিম্ময় নারায়ণ দোঁখবারে পায় ॥ 
ন্লিলোক্যের নাথ দেখেন প্রভু নারায়ণ। 
পূব্বকথা মনে তার পড়িল স্মরণ ॥ 
তপ করে পক্ষী যখন সরোবরতণরে। 
প্রজাপাঁত বর দিতে আইলা পক্ষীরে ॥ 
বর 'দিতে ব্রক্মা যাঁদ কৈলা অঙ্গীকার । 
পক্ষ বলে 'বিষূভন্তি হউক আমার॥ 
এই বর দেহ মোরে কমল আসন। 
বিষুর সনে হয় যেন মোর দরশন॥ 
ব্ৰহ্মা বলে শুন পক্ষ আমার বচন। 
অরণ্যে বিষ্ণুর সঙ্গে হবে দরশন॥ 
এইমত ভাব করি গরুড়নন্দন। 
সাক্ষাতে দেখল; প্রভু দেব নারায়ণ! 
রাম দেখ পক্ষরাজ পরম সানন্দে। 
মানস প্রণাম তব চরণারবিন্দে ॥ 


তারক সমান রাম আপনি গোলকধাম 
অন্তৰ্য্যামী অনন্ত মাহমা। 
বৈকুণ্ঠ ছাঁড়য়া প্রভু ভকতবংসল বিভু 
অযোধ্যানগরে হৈলা সামা 
শ্যাম কটন পাীতাম্বর হদে বনমালাধর 
কেয়ুর কঙ্কিণ তনুশোভা । 
নানা রত্রমাণমাল মাণক পরশ ভাল 
গলে গজমোতিমালা লোভা॥ 


মকর কুণ্ডল কর 
রা 
ক্তুরি চন্দনগন্ধ কুঙ্কুম তিলক ছন্দ 
সঙ্গে দেবী লক্ষ্মী সরস্বতী ॥ 
প্রহযাদ অবাধ মহাজনে। 
বৈষ্ণব ভকত সঙ্গে স্তব স্তুতি করে রঙ্গে 
বন্ধা প্রদাক্ষণে নারায়ণে॥ 


পর্বের নির্বন্ধ কথা স্মরণ করিয়া তথা 
দূরে গেল সকল আয়াস॥ 

দেব দেবেশ্বর দেখ পুলকে আনন্দ আঁখ 
স্তাত করে রামের চরণে। 

শৰুত দ্কৃতহর অনাথ নিস্তার কর 
ভাগ্যহেতু দোখল; নয়নে ॥ 

অহে প্রভূ চক্ধর অনন্ত বৰহ্মাণ্ডেশ্বর 
কপার কারণে দিলা দেখা। 

জানকী রাখিতে গেল: সমরে জঙ্জজর হৈল; 
রাবণ কাটিল মোর পাখা ॥ 

শ্রীমতী পাঁতরতা জনকনান্দনী সীতা 
হিয়া নিলেক নিশাচর । 

আঁছল জন্মের ভাগ্য পাইল তোমার লাগ 
সঈতা দিয়াছেন মোরে বর॥ 

রাম দৌখ পক্ষসূত পরম প্লকষদ্ত 
কায়মনে চরণে স্তবন। 

শুন প্রভু নারায়ণ ম্াঁঞ করি নিবেদন 
সঁতা হার নিলেক রাবণ॥ 


লঙকার রাবণ রাজা দশমুণ্ডধর। 
সীতা লৈয়া গেল রাবণ লঙ্কার ভিতর ॥ 
রথের ভিতরে সীতার শ্দীনয়া ক্ুন্দন। 
অন্তরীক্ষে উঠিলাম উপর গগন ॥ 
রাবণের রথে দেখি [াহতা। 

তোমার স্মরণে কাঁদেন চিনিলাম সীতা ॥ 
দুই প্রহর রাখিয়া কারলাম সংগ্রাম। 
অনেক দূরেতে তোমায় দোখলাম শ্রীরামা। 
ছত্ৰদণ্ড ভা'ঙ্দায়া করিলাম খণ্ড খণ্ড। 
ভায়া ফোলল: রথ করিল; লশ্ডভণ্ড॥ 
নানা যুদ্ধ জানে রাবণ ব্রহ্মার পায়্যা বর। 
বাছয়া বাছিয়া এড়ে চোখ চোখ শর॥ 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


ধাইয়া রাবণ আইল আমার নিকটে। 
তণক্ষত্ন খড়া দিয়া রাবণ পাখা দুই কাটে॥ 
সীতার কারণে মোর যায় তো জবন। 
তুমি মোরে ক্লোধ কর ললাটের লিখন 
বর দিলা সীতা মোরে লক্ষী মূর্তিমতী। 
সেই বরে দেখা হইল তোমার সংহতি॥ 
তুমি তো আঁখলের নাথ দেব সনাতন। 
সাতার বরে দেখিলাম তোমার চরণ 
অকারণে কোধ মোরে কর মহাশয়। 
কৃপা কর রঘননাথ প্রসন্ন হদয়॥ 

রাম বলেন পক্ষরাজ কহ আরবার। 
কেমনে চানলা তুমি জানকী আমার ॥ 
শুন্য ঘরে ছিলা মোর সীতা প্রাণেম্বরী। 
আচাম্বতে নাই সখতা কেবা নিল হার 
আসিয়া চাহল ঘরে হৈল; নৈরাশ। 
চাহে দণ্ডকে মোর পাঁচ উপবাস॥ 
তোমার মুখে শুনলাম সীতার বিবরণ। 
পক্ষ বলে শুন গোসাঁঞ কার নিবেদন ॥ 
মোর কাছ দয়া সীতা লৈয়া যায় রাবণ। 
পথ আগুলিলাম শুনি সীতার ক্রন্দন! 
কন্দন বিলাপে আমি চানলাম সীতা । 
সম্বন্ধে তোমার বাপ হন মোর মিতা ॥ 
অনেক কারলাম রণ আমি পক্ষ জাতি। 
এাঁড়ল সমূহ বাণ খরসান আঁত! 
খড়া দিয়া পাখা কাটে নাহ করে শঙ্কা । 
সাত লৈয়া রাবণ চলিয়া গেল লঙ্কা ॥ 
সেই ক্ষণে হইত রাম মরণ আমার। 
সাঁতার প্রসাদে দেখি চরণ তোমার 
তোমার বাপের মিতা আম গরুড়নন্দন। 
আঁগ্নকার্যা করিবা মোর শ্রাদ্ধ তর্পণ॥ 
বালিতে বাঁলতে পক্ষের হইল অশ্রুপাত। 
রামের চরণে পড়ে করি প্রাণপাত ॥ 
মস্তক লোটায় রামের চরণ 'নিলয়। 
রাম রাম বাঁলতে পক্ষের তনত্যাগ হয়॥ 
রামের চরণ পাঁড় পক্ষের মরণ। 

ধনুক বাণ এড়ি রাম করেন র্ুন্দন॥ 
লক্ষণের মুখ চাহি দেৰ রঘুনাথ। 
ধরণী পাঁড়য়া কাঁদেন শিরে দিয়া হাথ ॥ 
সীতার কারণে ভাই অনর্থ হইল। 
ভাল কারবার তরে 'পিতৃমিত্র মৈল॥ 
বনে কান্ত ঝাট আনহ লক্ষনণ। 
পক্ষরাজের,আঁখ্নকার্যয কার দুইজন ॥ 


৭৯) 


শুনিলা লক্ষ্মণ বীর হৈয়া সাবধান। 
আনিলা চন্দন কাষ্ঠ রাম বিদ্যমান ॥ 
কুণ্ড সাজাইলা রাম পণ্য নদীর তাঁরে। 
স্নান কাঁর মুখানল কৈলা রঘুবীরে॥ 
নামষে পড়িয়া পক্ষ হইল ভস্মময়। 
নদতীরে তর্পণ কাঁরলা মহাশয় ॥ 
বিমানে চাঁড়য়া পক্ষ গেল স্বর্গবাসে। 
রাম লক্ষণ দুই বাঁর রাহলা উপবাসে॥ 
পিতৃমিন্র লাগ রাম কমললোচন। 
দ্বগুণ হইল শোক রাম করেন ক্রন্দন॥ 
রান্াদন কাঁদেন রাম সীতার কারণে। 
উথলিল মহাশোক পক্ষের মরণে॥ 
পর্বতাঁশখরে উঠেন রাম গ্‌ণমাঁণি। 
অস্তগত দিবাকর প্রবেশ রজনী 
ধরণ! পাঁড়য়া কাঁদেন প্রভু মহাবনে। 
সকল রি উবে জিকো 
শীতল চন্দনের রাশ্ম মন্দ সমীরণ। 
রামের শরীরে যেন পড়ে হুতাশন॥ 
তাহাতে অনঙ্গ এড়ে সম্মোহন বাণ। 
জঙ্জর হইল প্রভু রামের পরাণ ॥ 
শোকাকুল রামচন্দ্র করেন ক্ুন্দন। 
শুন হে ভকত ভাই হৈয়া একমন॥ 


ছাড়িয়া বৈকুণ্ঠপুরী পৃথিবীতে আইলা হরি 
অযোধ্যানগর কৈলা 'স্থাতি। 

দশরথ নামে রাজা দেবে করে যার পূজা 
পৃথবামণ্ডলে এক ছাতি॥ 


হইলা প্রভু সূ্যবংশ এক বিষ চার অংশ 
জন্মিলা ণ 

মিথিলা নগরে গিয়া চাঁর ভাই কৈলা বিয়া 
আপাঁন কমলা দেবী সাীতা। 

তপস্বিনী মহাসতী নানা গুণে গুণবতাী 


ভুবনে করে ধান ধান ॥* 
ee বিভা কার আস দেশে 
আনান্দিত সকল প7রীখণ্ড। 


banglabooks.in 


৯০০ 


দশরথ কুতৃহলে সভায় বাঁসয়া বলে 
শ্রীরামেরে দিব ছত্রদণ্ড॥ 
আঁভষেক অভিলাষ কাঁরলেন অধিবাস 


শ্রীরাম হবেন দণ্ডধর। 
কুজীর মন্্ণা শুনি কেকয়ী সৌভাগ্যারাণী 
বর মাগে রাজার গোচর 


দণ্ডকে আসিয়া হরি অরণ্য ভ্রমণ কার 
ন্‌পাঁত হইল তথা নাশ! 
ভ্রমেন কানন পথে জানক! লক্ষ্মণ সাথে 
চতুদ্দশি বংসর অবাঁধ। 
প্রাতিজ্ঞার বংসরেক আর নাহ আঁতরেক 
পাছু গোড়াইয়া লাগে বিধি॥ 
শ্রীরাম লক্ষণ সীতা মনে মনে আনান্দতা 
দেশে যাইতে করেন ভাবনা । 
হেনকালে দৈবগতি পাষণ্ড হইল তাঁথ 
সীতা হার লইলেক রাবণা ॥ 
হারাইয়া নিজ নারী আঁখল ব্রহ্মাণ্ডকারী 
দণ্ডকে করিয়া অন্বেষণ । 
মিলা জটায়ু পাখ আপনে শ্রীরাম দেখি 
দুই শোক করেন শোচন! 
জানকা বিয়োগে রাম দুই শোক অনুপাম 
সতত সন্তাপ রঘুবর। 
শরীর দাহন বে শীতল হইব কিসে 
গড়াগাঁড় পর্বত উপর॥ 
ধরণে না যায় প্রাণ কহেন লক্ষ্মণ স্থান 
কোন্‌ বুদ্ধে পাইব জানকী। 
বিরহে বিদরে বুক কত না সাহব দুখ 
নিমখ ভরমে সীতা দেখি॥ 
সে মোর দারুণ বৈরী নিল মোর প্রাণেশ্বরী 


আপনা পাশরে কা 


মুনির সমান ধর নেৱ্রে না সৃখায় নীর 
দুঃখ ভাব কমললোচন॥ 


রামায়ণ 


সন্তাপ সখন শোকে জানক! বালিয়া ডাকে! 
ক্ষমা নাহি হয় তার চিত। 

সাঁতা সঁতা বাল কাঁদে শোকে বুক নাহি বাঁধে 
করুণাসাগর সমোদিত॥ 

শোকেতে উন্মত্ত মাত িষাঁদত রঘ্‌পতি 
রান্নীদন চৈতন্যরহিত। 

যখন চৈতন্য পায় সীতা সীতা এক রায় 
কাঁদে রাম জগৎ পৃঁজত॥ 

পৃঁথবীতে জনমিয়া আপনা বিস্মৃত হৈয়া 
ব্িলোক্যভূবন আধপাতি। 

শরীরে না হয় জ্ঞান শোকাকুল ভগবান 
সঘনে দগধে তার মাত॥ 

এই সভ দুঃখ ভাবি হারাইয়া কমলাদেবা 
বিকল হইলা নারায়ণ । 

শুন নর এক চিত বাল্মীকি পুরাণ গাঁত 
তারক স্বরূপ নারায়ণ ॥ 


সীতার বিয়োগে রাম কমললোচন। 
রান্রীদিবা ভেদ নাহ সদাই ক্রন্দন৷ 
সংসার দুল্লভ বস্তু শীতল বানতা। 
বিরহে অবশ রাম হারাইয়া' সীতা ॥ 
কোন্‌ বাধ সৃজিল মোরে করিয়া নৈরাশ। 
রমণী সাহত কেন আইল; বনবাস॥ 
দেশে থুয়্যা আসতাম যাঁদ প্রাণের রূপসী। 
একেশ্বর থাকতাম বনে হইয়া তপস্বী ৷ 
বনবাসে শোকে সীতা পাইতাম গিয়া দেশে। 
তবে কেন মারব বিরহ মহার্লেশে॥ 
আপাঁন আছেন যখন পিতা মহাশয় । 
মাথিলায় জানক! করিল পাঁরণয়॥ 
পৃঁথবীর রাজার গণসংহতি আমার। 
জনকের ব্যবহারে হৈয়া পুরস্কার! 
নানা বাদ্য মহা ঘটা কোল কুতূহল। 
পুনরাপি আনান্দিত উৎসব মঙ্গল ॥ 
আম সীতার সাঁহত। 
জননী অবাঁধ কার সভে আনান্দত॥ 
সে সভ বৈভব সুখ আজি গেল কোথা । 
প্রাণ পারহার আমার হারাইয়া সঁতা॥ 
কেমতে রাখিব প্রাণ নহে 'নবারণ। 
সীতার বহনে আম তেঁজব জীবন॥ 
সীতা হেন প্রিয়তমা হারাইয়া বনে। 
দারুণ শরীরে প্রাণ আছে কি কারণে॥ 


banglabooks.in 


অৱণ্যকাণ্ড 


ঈ্কত রূপ গুণে সীতা সৃজিল গোসাঁঞ। 
দেখিয়া পাশরে হেন জন দেখ নাঁঞ॥ 
কি ক্ষণে হইল দেখা সাঁতার সাঁহত। 
ত্ৰিভুবনে নাহ হেন নিগন়্ পারত ॥ 
শয়নে একই তন; শয্যার উপর। 

লাঁখতে না পারে কেহো দুই কলেবর॥ 
গৌর শরীর সাঁতা আমি ঘনশ্যাম। 
বর্ণভেদ মাত্র এক প্রাণ সীতারাম ॥ 
সীতার গলার হার অতি সুশোভন। 
অন্ধকারে আল যেন বহ্‌মূল্য ধন॥ 
তেজস্প-্ঞ মাঁণহার সীতার গলায় থাকে। 
আলঙ্গনের কালে সে আমার লাগে বকে ॥ 
অমৃতসমূদ্রে থাকি সাঁতার শয়নে। 
বিষপ্রায় লাগে যেন হেন বাসি মনে॥ 
খসাইয়া' ফেলাই যাঁদ তবে হই সুখী । 
তবে ন। খসাই পাছে সীতা হন দুখী ॥ 
কণ্ঠে হারগাছ ছিল সেই ছিল দুঃখ । 
হেন প্রিয়তমা মোর হইলা বৈমুখ॥ 
সাগরের পার গেলা কত দিনের পথ) 
হারের উপমা কত সমুদ্র পব্বত॥ 
সীতার গলার হার দুঃখ ছিল মনে। 
সাগরের পার সীতা জীব বা কেমনে॥ 
সীতার বিহনে প্রাণ ধারতে না পাঁর। 
,কোথা গেলে পাব সীতা জনককুমারী ৷ 
হেনকালে সেই বনে আছেন দুই ভাই। 
মাংসাঁপণ্ড মহাতনু দেখিবারে পাই॥ 
মাংসপিন্ড দেখিয়া বিস্ময় রঘুনাথ। 
হেনকালে সেই জনের হয় দুই হাথ॥ 
দুই হাথ হয় তার দুই যোজন। 
সাবাঁড়য়া ধারলেক শ্রীরাম লক্ষণ ॥ 

দুই হাথে ধরিয়া দুইজনার গলায় চাপে। 
নিকটে আনিল দূহাঁ আপন প্রতাপে॥৷ 
কবন্ধ বলে কহ তোরা দুইজন কে। 
আঁবলম্বে দুইজন পরিচয় দে 
লক্ষ্মণ বলেন শ্নীনয়াছ দশরথ রাজা । 
পৃথবীর যত লোক তাঁর করে প.জা॥ 
'তাঁর জ্যেষ্ঠ পুত্র রাম রূপে নারায়ণ। 
বাপের সত্য পালিতে প্রবেশ কৈলা বন॥ 
সঞ্গেতে আইলা সীতা লক্ষনী মুর্তমতী। 
অনুজ সেবক সঙ্গে আমি আইলাম সংহতি ॥ 
আচাঁচ্বতে ঘরে নাহ জনককুমারী। 

না জানি কেমন জনে সীতা নিল হার॥ 


১০১ 


সীতা কারণে বনে ভ্রাম দুইজন। 
তোমার সঙ্গে বাদ নাই ধর কি কারণ 
তোমারে জিজ্ঞাস আম কহ সত্য কথা। 
তুমি নাক দেখিয়াছ রামের পত্নী সীতা ॥ 
কবন্ধক বলে কে জানে সীতার ববরণ। 
আজ দূহাঁকারে আমি কারব ভক্ষণ॥ 
অনেক দিন উপবাস পাইয়াছ যল্রণা। 
দুইজন খায়্যা আজ কাঁরব পারণা ॥ 
এতেক বলিয়া বিপু দুইজন আনে ॥ 
খাইবার প্রাতআশে গলা ধার টানে॥ 
সিংহের সমান বল ধরে দুই ভাই। 

ত্রাস পায়্যা দুহে* দূহরি মুখ চাই॥ 
শ্রীরাম বলেন ভাই বৃদ্ধে কেন ঘাটি। 
দুইজন চল ইহার দুই হাথ কাটি॥ 
দুই হাথ পড়ে দুই পৰ্ব্বত আকার । 
মুক্ত হইলা দুই ভাই পাইলা নিস্তার ॥ 
হস্ত কাটা গেল যাঁদ বেথায় কাতর । 
গাঁলবারে চাহে পাপ দুই সহোদর 
ক্রোধ করি রঘুনাথ মারিলেক বাণ। 
মৰ্ম্ম ঘা পায়্যা রিপ্‌ তেজিল পরাণ! 
রঘুনাথের বাণে পাপ ছাড়ল শরীর। 
এক মহাপুরুষ তবে হইল বাহর॥ 
স্বর্গগামী সেই পুরুষ পরমসুন্দর। 
দুই হস্ত ্যাঁড়য়া কহে রামের গোচর॥ 
শুন শুন প্রভু রাম তুমি নারায়ণ । 

বড় পৃণ্যফলে দোখ তোমার চরণ! 
তৃমি শব তুমি ব্ৰহ্মা তুমি ভগবান। 
পৃব্ব বিবরণ কাঁহ কর অবধান॥ 
কুম্ভক নামেতে ছিলাম রাজা পূর্বকালে। 
আঁতাঁথিপুজা কাঁরতাম পূব্ব পুণ্যফলে ৷ 
একাদন আতাঁথ হইলা দুব্বাসা মুনিবর। 
মোর পরিজন তারে কৈল অনাদর ॥ 
ভোজনে আছিল আমি না জানি কারণ। 
ক্লোধে মুনি দিল মোরে শাপ বচন ॥ 
আঁতাঁথ পাইয়া বেটা না কর আদর। 
হস্তপদ হউক তোর পেটের ভিতর॥ 
পেটের ভিতরে হউক শ্রবণ নয়ন। 
মাংসাঁপন্ড বড় হৈয়া থাক এই স্থান 1৯ 
রামরুপে বিষ এথা আসবেন আপান। 


এবে সে জানিল; তুমি পাঁতিপাবন। 


banglabooks.in 


১০২ 


শুন প্রভু জগদীশ উপদেশ কথা। 

রাবণ মারিয়া তুমি উদ্ধারিবা সীতা ॥ 
অবশ্য করিব হিত শুনহ বচন। 
ধষ্যমূক পর্বতে তুম করহ গমন॥ 
ধষ্যমূক পৰ্বতে যাবে পম্পা নদীর তাঁরে। 
বন লক্ষে আছে তথা সংশ্রীব বানরে॥ 
হংস সারস চরে পম্পা নদীর জলে। 
চার পাত্র লৈয়া সংগ্রীব আছে তার কূলে ॥ 
সূর্যের নন্দন বীর সুর্যের ধরে জ্যোতি। 
মহাবলপরাব্রম বানর অধিপাতি॥ 
সূর্যের কিরণ যতদূর সণ্যরে। 
ততদ্‌রে গোচর এ সংগ্রীব বানরে॥ 
নদনদী কন্দর যত অরণ্য প্রান্তর। 
পাথবার বৃত্তান্ত যত সুগ্ৰীব গোচর 
বানরজ্ঞনে সংগ্রীবেরে না কারহ হেলা । 
শোকসাগরে তাঁরবে সম্্রীব তোমার ভেলা ॥ 
সুগ্রীব মিত্র কারও তুমি অগ্ন করিয়া সাক্ষী। 
তবে সে পাইবা তুমি সীতা চন্দ্রমুখী॥ 
রাল্যে যাইতে নারে সংগ্রীব ভাইরে বিরোধে । 
সর্ব কাৰ্য্য হৈবে তার তোমার প্রসাদে ॥ 
বন্ধ পাইবা তুম হারাইয়া সীতা । 
সুগ্ৰীব যেন রাজ্য পায় অর করিহ চিন্তা॥ 
আমার বচন যদি কর উপহাস। 

সীতা না পাইবা তুমি হৈবা নৈরাশ ৷ 

হের দেখ পঢণ্পের গাছ শোভে সার সাঁর। 
এই পথে যাহ তুমি খধষ্যম্‌ক গার॥ 
সুগন্ধি সুস্বাদ ফল প্রতি গাছের ডালে। 
ভক্ষণেতে শোক খণ্ডে শরীর শাঁতলে॥ 
বনে বনে বেড়াইয়াছ পর্বতে পর্ব্বতে। 
পম্পা সরোবরে গেলে দেখিবা ভালমতে 
গম্পা সরোবরে নাহি পক্ষের ঝঙকার। 
পম্পা সরোবরে আছে রত্ব অপার॥ 

মরীচ পিপ্পলী আছে পম্পা' নদীর তঈরে। 
নানা বর্ণ মৃগ চরে দেখিতে সহন্দরে | 
মরীচ পপ্পলণ ফল কাঁরহ ভক্ষণ । 
পদ্মপন্রে লৈয়া প্রভূ কারহ ভোজন ॥ 
পম্পার জলে স্নান কৈলে হৈবা বড় সখা । 
সুললিত নাদ করে পম্পার যত পাখি॥ 
মতঙ্গ মুন বৈসেন তথা আঁত বিচক্ষণ । 
তপে জপে বিশারদ বিষুপরায়ণ ৷ 
চতুদ্দিগে পাঠান মুন ফল আঁনবারে। 
আঁতাঁথ কারণে ফল থুয়্যাছেন মুনিবরে ॥ 


র্নামায়ণ 


চিরঞ্জবাঁ বৈসেন তথা যত মুনিগণে। 
তোমা দেখিবারে তথা আছেন ধ্যেয়ানে॥ 
পম্পা সরোবরে যাইও পশ্চিম পাহাড়ে। 
যজ্ঞকুণ্ড দেখিলে সকল পাপ হরে॥ 
উঁড়র তণ্ডুল পারা নিত্য নূতন হাঁড়ি। 
রাশি রাশি পাড় আছে প্রাতি গাছের গাঁড় ॥ 
বড় বড় গজ আছে পব্বতপ্রমাণ। 
উাঁড়র তণ্ডুল খাইতে তার নাহিক পরাণ 
ধাষ্যমূকে নিদ্রা গেলে যদি স্বপ্ন দেখি। 
নিদ্রা ভাঙ্গলে ধন পায় হয় বড় সুখাী॥ 
আর দুঃখ নাহি তোমার দুঃখ অবসান। 
সংশ্রীব হইতে হৈবে সৰ্ব্বত্ৰ কল্যাণ॥ 
এই পথে চল প্রভু সমশ্রীীব ডীদ্দশে। 
আমারে মেলানি দেহ যাই স্বর্গবাসে ॥ 
রাম বলে স্বর্গে তুমি করহ গমন। 
কালি যাইব আম সুগ্ৰীব দরশন॥ 

রাম রাম বাঁলয়া রথ উঠিল আকাশে । 
দেবরথে চাঁড় রাজা গেল স্বর্গবাসে ॥ 
কাত্তবাস পণ্ডিত বন্দিয়া মূনিগণ। 
অরণ্যকাণ্ডে গাইল কবল্ধমরণ॥ 


রাত্রি প্রভাত হইল প্রত্যষ বিহান। 
স্নানতর্পণ কৈলা রাম লক্ষণের পয়ান॥ 
দুই ভাই প্রবোশলা যজ্ঞের আয়তনে । 
ঘরে বাস শ্রবণা দেখিল তপোবনে॥ 
শ্রীরাম লক্ষণ দেখি উাঁঠলা সানন্দে। 
যোড় হাথে সম্ভ্রমে রাম লক্ষমণেরে বন্দে! 
রাম বলেন কে তুমি কহ বিবরণ। 
মুনির তপোবনে তুম আছ কি কারণ॥ 
রামের বচনে বলে শ্রবণা সুন্দরী । 
কোন্‌ তপে ম্যানগণ গেল স্বর্গ পুরা 
শ্রবণা কহেন কথা শ্রীরামসদনে। 

নানা তপজপ মুনি করিল এই বনে॥ 
এই বনে তোমার যখন হইল আগমন! 
রথে চাঁড় গেলা মুন স্বর্গভুবন॥ 
আমা থ/য়্যা গেলেন সকল মুনিগণ। 
রাম এথা আইলে তুমি কারহ অঙ্গন! 
মান সভার সেবা কৈল কন্যা ত শ্রবণা। 
সরভ জাতিরে নাহি করিলেন ঘণা॥ 
শ্রধণা বলেন প্রভু কমললোচন। 
ফলমূল আনিয়া দিয়ে করহ ভক্ষণ॥ 


banglabooks.in 


অরণ্যকাণ্ড 


শোক দুঃখে রাম তুমি হইলা' বনবাসী। 
পম্পা নদীর জল খাও তবে ভালবাসি 
তোমায় তুষিয়া আমি করি পূণ্যসণ্টয়। 
তুমি তৃপ্ত হইলে আমার পণ্য অক্ষয় ॥ 
আদরক জায়ফল ভুঞ্জায় অপার। 
মুনির গৌরবে জাতি না কৈল বিচার॥ 
অপেক্ষিয়া না ফেল ভুঞ্জায় সুন্দরী । 
ফল জল খায়্যা রাম দুঃখ পাসরি॥ 
বড় তুষ্ট হইলাম তোমার 

ফলমূল ভক্ষণে। 
তুম দেখাইলে দেখি মুনির তপোবনে ॥ 
সব্বজ্ঞ মঙ্গল নাম বনের খেয়াতি। 
নানা মৃগ নানা পক্ষ নানা বনস্পাতি॥ 
হের দেখ যজ্ঞকুণ্ড মুনিগণের বেদী। 
যজ্ঞ কারতে আরোপিলা ফলমূল গাঁদ॥ 
লড়তে না পারে ম্যান নিত্য উপবাস। 


ধ্যানেতে সপ্তাঁসন্ধ্ আনলা নিজ পাশ॥ 


আঁখিপ্রমাণ হৈয়া সপ্তাঁসিম্ধ বহে। 
ঘরে বসি মুনি সভ সমুদ্রেতে নাহে॥ 
সাঁজর ফলফুল কদাচ নাহি পচে। 
আজ যেন ফলফুল 'ছণ্ডিয়াছে গাছে॥ 
পদ্ম উৎপল দেখ চন্দ্র আকার। 
খষ্যম্‌ক পব্বতের দেখ গুহার দুয়ার 


চার পান্র লৈয়া যথা সমগ্রীব রাজা বৈসে। 


নিদ্রা না যায় তারা বাল রাজার ত্রাসে॥ 
সংগ্রীব রাজারে মিত্র করিলে 


জানবা লঙ্কেশ্বর। 


বানর জ্ঞান না করিবা সূর্যের কোওর॥ 
তোমারে কহিলাম যত মুঁনর বধান। 


মেলান দেহ মোরে প্রভু যাই নিজ স্থান ॥ 


রাম লক্ষণ বাঁন্দলেন আশ্রমমণ্ডলে। 
রাম বিদ্যমানে কন্যা আগ্নকুণ্ড জবালে॥ 
ঘৃত তৈলে শ্রবণা জবালিল আগান। 
রাম প্রদক্ষিণ করে শ্রবণা পদ্মিনী॥ 
আগ্নতে প্রবেশ করে শ্রবণা সন্দরী। 
রাম লক্ষমণেরে বেড়্যা পম্পা পুখরি॥ 
দেবমার্ত শ্রবণা চলিল স্বর্গপুরী। 
তাহা দেখি রামচন্দ্র শোকাকুলি করি 
রাম বলেন স্বর্গে গেল মোর বদ্যমানে। 
ভোকে শোকে কত বেড়াইব বনে বনে॥ 
ডালে বাঁস কোকিল সুন্দর কোলাহলে। 
জানক স্মারয়া রাম পাঁড়লা ভূমিতলে ॥ 


১০৩ 


এখানে আসিয়া লক্ষ্মণ পাইল. মনস্তাপ। 
হেন স্থানে বাহতে নারি সীতার সন্তাপ॥ 
*কোথা গেল ওরে ভাই জনকনাঁন্দনী। 
পম্পা নদীর জলে আম ছাঁড়ব পরাণি॥ 
সুন রে লক্ষণ ভাই বাঢ়ে বড় শোক। 
সীতার কারণে শুন্য দোখ যে ভ্রিলোক॥ 
রজনণ প্রভাত রামের কাঁদতে কাঁদতে । 
যাত্রা করলা রাম খধ্যমূক পর্বতে ॥ 
কীত্তবাস পণ্ডিতের মুখে অমৃতের ভাণ্ড। 
এতদ্‌রে সমাপ্ত হইল 'অরণ্যকাণ্ড 


শ্রীশ্রীরামচন্দ্র 2 


banglabooks.in 


কিন্ধিন্বাকাণ 


রামং লক্ষমণপূর্বজং রঘুবরং 
সীতাপতিং সন্দরং 
কাকুংস্থং করুণাময়ং গুণানাধং 
বিশ্রপ্রিয়ং ধার্মিকম্‌। 
বাজেন্দ্রুং সত্যসন্ধং দশরথতনয়ং 
শ্যামলং শান্তমূর্তিৎ 
বন্দে লোকাভিরামং রঘুকুলাতলকং 
রাখবং রাবণারিম || 


আদ্যকাণ্ডে রামের জন্ম সীতা দেবার বিয়া । 
অযোধ্যাকাণ্ডে গেলা রাম রাজ্য হারাইয়া ৷৷ 
ছন্রদণ্ড হারাইলা অযোধ্যাকাণ্ডে। 
অরণ্যকাণ্ডে সীতা হরিয়া নিল দশস্কন্ধে॥ 
অরণ্যকাণ্ডে রঘুনাথের হইল অপচয়। 
শকাঁক্িন্ধাকাণ্ডে মিন্রলাভ কটকসণয় ॥ 
অনাথ হৈয়া দুই ভাই বেড়ান দণ্ডকে। 
সহায় করিলা গিয়া বানর কটকে॥ 

দুই ভাই উঠিলা গিয়া পৰ্বত 'শিখর। 
সম্ভ্রম পাইল বড় পণ বানর॥ 

সুগ্রীব বলে এথা আইসে দুই ধানুকী। 
এ পর্বত ছাড়িয়া চল অন্য পর্বত থাকি৷ 
বদ্ধির সাগর বালি নানা বুদ্ধি স্‌জে। 
আমাকে মারতে দুই বার পাঠায় সাজে ॥ 
বানর চণ্ল জাতি লোক উপহাসে। 

রাজা হৈয়া চণ্চল হয় অধিক দোষ আছে॥ 
হন্‌মান বলে রাজা না হৈও ফাঁফর। 

বালি রাজা নাহ দোখ কারে তোমার ডর॥ 
*আম গিয়া জানিয়া আস কোথাকার বাঁর। 
ভালমন্দ না জানয়া হইল আঁস্থর॥* 
সংগ্রীব বলে ধনুকধারী দুই তপস্বাী। 
তপস্বী হৈয়া ধনুক ধরে এই ভয় বাঁস॥ 
তপস্বীর বেশ ধরে দুই তো কুমার। 


তপস্বীর বেশ করে দূহাঁ সম্ভাষণ ॥* 
হন্মান বলেন যেন রাজার কুমায়। 
হাথে ধনুক বাণ ধর তপস্বী আকার ॥ 


টন্দ্রসুষয-তোমরা যেন বেড়াও ভূঁমিতলে। ॥ 
তোমা দুইজনে রূপে পর্বত শোভা করে॥ 
'বষম দণ্ডক বনে সিংহ ব্যাপ্র বৈসে। 
নিভয় হইয়া বেড়াও কেমন সাহসে॥* 
বানরের দেশে কেন করিলা প্রবেশ। 
কোন্‌ কাৰ্য্য আছে তোমার বানরের দেশ ॥ 
সংগ্রাব নামে বানর রাজা 

সর্বলোকে জান। 
হনুমান নাম মোর তাহার পান্রে গাঁণ॥ 
তব সঙ্গে মিতালি কারিতে 

সুগ্নীবের অভিলাষ । 
তে কারণে আইলাম তোমা দোহাঁর পাশ 
রাম বলেন শুন লক্ষ্মণ হনুমানের বচন। 
সুগ্রবের পাত্র সঙ্গে কর সম্ভাষণ! 
লক্ষ্মণ বলে দশরথ রাজা সব্বলোকে জানি। 
দশরথের পূ দুহে* শ্রীরাম মহাগূণী॥। 
শ্লীরামের কনিষ্ঠ আমি লক্ষ্মণ নাম ধরি। 
রামের সঙ্গে থাঁকয়া সেবকের কার্য্য কারি ॥ 
বাপের সত্য পালতে বনে আইল; তিনজন। 
শুন্য ঘর পাইয়া সীতা লৈয়াছে রাবণ॥ 
সিদ্ধ পুরুষ এই কথা কৈয়াছে উপদেশ। 
সগ্রীব হইতে তোমার খাঁণ্ডবেক রেশ 
কতবার ব্রহ্মা আইলা রাম সম্ভাষণে। 
বানর সম্ভাষিতে আমরা বেড়াই বনে বনে॥ 
দুই ভাই বেড়াই আমরা সুগ্রীব উদ্দেশে। 
প্রচারিয়া লহ মোরে সমগ্রীবের পাশে॥ 
মনে মনে চিন্তে এখন বীর হনুমান। 
দূহাঁর মিলনে দূহাঁর দুঃখ অবসান 
হনুমান বলে সংগ্রীব ভেটবা দুইজনে । 
দুই ভাই তুষ্ট হইবা সনগ্রীব সম্ভাষণে॥ 
*সুগ্রীবের রাজ্য নাহি আর নাহি নারী। 
সকল সুখ নিল বালি সুগ্ৰীব দেশান্তরী ॥* 
তোমা হইতে সুগ্ৰীব রাজা পাইবে রাজ্যভার। 
সুগ্রীব কারবেন তোমার সাঁতার উদ্ধার॥ 
রাম বলেন শুন লক্ষ্মণ বানরের বচন। 
আমার কাধ্যে হনমান প্রসন্নবদন ॥ 
হনুমানের বাক্য ভাই লয় আমার মনে 
সীতার উদ্দিশ পাইব সগ্রণব সন্ধানে॥ 
রাম বলেন হনূমান করহ' গমন। 
সুগ্রীবের সনে মোরে করাহ মিলন।॥ 
এত শুনি হনুমান গেলা আগুয়ান। 
সকল কথা কহিল গিয়া সংগ্রীব বিদ্যমান॥ 


banglabooks.in 


বকাঁচ্কম্থাকাণ্ড 


খধ্যমূক পর্বতে আছে বানর চারজন। 
সূগ্রীবেরে বার্তা কহে পবননন্দন॥ 
বানর বলে যুক্তি এড় সং গ্রীব রাজন। 
মনৃষ্যমার্ত হও যেন দেখিতে ভাজন॥ 
*পাদ্য অর্ঘ্য লেহ রাজা আঁতথ ব্যবহার । 
রামে মৈত্র কৈলে রাজা দুঃখ নাহি আর ॥* 
দশরথ রাজায় সর্্বলোক প্রশংসে। 
বাপের সত্য পালতে রাম আইলা বনবাসে॥ 
শ্রীরামের অনুজ বীর নাম তার লক্ষমণ। 
সীতা নামে রামের স্ত্রী লৈয়াছে রাবণ ॥ 
স্তর শোকে শ্রীরাম বেড়ান বনে বনে। 
পাদ্য অর্ঘ্য দিয়া রাম কর সম্ভাষণে॥ 
শুভদিন হইল রাজা তোমায় 
বিধি অনুকূলে । 

রাম হেন গুণানধ তোমা আসি মিলে ॥ 
এ তো শুনি সুগ্ৰীব রাজা আপনা পাশরে। 
ফলফল লৈয়া গেল রামের গোচরে ॥ 
*পাদ্য অর্ঘ্য দিল রাজা ফলফুলের ডালি। 
রামের পায়ে লুটি কান্দে আউদ্বড় চুলি ॥* 
সীতা হারাইয়া গোসাঁঞ হৈয়াছ বিকল। 
হনুমান পাত্র মোরে কৈয়াছে সকল॥ 
সকল কথা আমারে কৈয়াছে হনূমান। 
রাবণ দুঃখ দিল তোমায় আস্যাছ সে কারণ ॥ 
হনুমান কৈয়াছে কারবা মোরে মিত। 
হনুমানের বাক্যে মোর না হয় প্রতাঁত॥ 
হনুমানের বাক্য যদি স্বরূপ হয়। 
আপনার নিজগুণে আপাঁন হইবে সদয় ॥ 
বানরেরে হাথ দিতে রাম না কৈলা িমারিষ। 
দাক্ষণ হস্ত বাড়াইয়া দিলা পরম হরিষ॥ 
তপস্বী বেশ ছাড় হনুমান হইলা বানর। 
দুইখান কাষ্ঠ আনে দেখিয়া ডাগর ॥ 
দুইখান কাষ্ঠ ঘাঁসতে আঁগ্ন জহলে। 
অগ্নি সাক্ষী কাঁরয়া দুহে* মিত {মিত বলে ॥ 
দুহে* দুহাঁর শৰু মার উদ্ধারবেন স্ত্রী। 
অশ্নি সাক্ষী করিয়া দুইজনে মিত করি! 
হরিষেতে দুইজনে কথাবার্তা কহে। 
হরিষেতে দুইজন দূহার পানে চাহে ॥ 
যেই জনের সনে রামের হইল মিতালি । 
সংগ্রীব সমান তার বাড়ে ঠাকুরালি ॥ 
সংগ্রীব বলে হনুমান কৈয়াছে আমারে। 
শুন্য ঘরে পায়্যা সীতা 

লৈয়াছে লঙ্েশবরে ॥ 


১০৫ 


পণ্চ বানর আমরা পর্থত উপরে বাঁস। 
হেনকালে রাবণ লৈয়া যায় তোমার রূপসণ॥ 
হাথ পা আছাড়ে কন্যা কঙকণ ঝনঝাঁন। 
গরুড়ের মুখে যেন ছটফটায় সাপিনী॥ 
গলার উত্তর ফেলায় গায়ের অভরণ। 
কোথা গেলা প্রভু রাম দেওর লক্ষণ ॥ 
অনুমানে বুঝি গোসাঞ সেই তোমার স্ত্রী। 
যত্ব করিয়া রাখিয়াছি অভরণ উত্তার॥ 
তোমার আজ্ঞা পাইলে তৃহায় আনব এখন। 
হয় নয় চিন সীতার গায়ের অভরণ॥ 
অভরণ আন গিয়া আমার সন্ধানে । 
সীতার অভরণ দেখাও রহুক পরাণে॥ 
অভরণ আলা সংশ্লীব রঘুনাথের বোলে। 
কাঁদেন রঘুনাথ অভরণ লৈয়া কোলে ॥ 
আছাড়িয়া পড়্যা রাম যান গড়াগাঁড়। 
সনতা সীতা বাঁল রাম ঘন ডাক ছাঁড়।॥ 
সেই অভরণ সাঁতার সেই তো উত্তরি। 
মোরে অভরণ থুয়্যা কোথা গেলা রে সুন্দরী ॥ 
কাহার ধনজন হিল কাহার শাসন। 
কোন্‌ দোষে সীতা মোরে হইলা অদর্শন॥ 
কহ কহ শীঘ্র মোরে শুন সংগ্রীব মত। 
প্রাণের সমান সীতা রাবণ নিল কোন ভিত ॥ 
সে হেন রুপযৌবন মাঁজল কার হাথে। 
হয়া ধারতে নারি মিতা আধিক মন ব্যথে॥ 
সব্বক্ষণ পুড়ি মিতা শোক আগ্দনি। 
কোথা গেলে পাব সীতা চন্দ্রবদনী ॥ 
স্বর্গমর্ত্য পাতালে রাবণ যথা বৈসে। 
রাক্ষস বলয়া না থুইব তার বংশে॥ 
ন্রভুবনে জানে মোর বাণের চটচটাী ৷ 
বাণাগ্নতে পোড়াইব রাক্ষস 

না রাখব এক গুটী॥ 
ধূলা ঝাঁড়য়া সুগ্ৰীব রাজা শ্রীরামেরে তোলে। 
না কাঁদ না কাঁদ বলি মতা কৈল কোলে ॥ 
অশেষ প্রকারে সগ্রীব দিলা পাতিয়ান। 
কীত্তবাস রচিল গাঁত অমৃতসমান॥ 


কুলশীল বিক্রম তার না জানি ভালমতে। 
কোন দেশে বৈসে রাবণ গেল কোন্‌ পথে! 
যথাতথা বসুক তাহার নাহক এড়ান। 
সংসারের বানর লৈয়া তার বাঁধব পরাণ! 
না কাঁদ না কাঁদ মতা ব্রন্দনে দেহ ক্ষমা। 
মনুষ্য নহ মিতা তুমি দেবচন্দ্রমা ॥ 


banglabooks.in 


১০৬ 


রাজ্য হারাইলাম আমি হারাইলাম স্রাী। 
বানর হইয়া আমি সকল সম্বার॥ 
তুমি রাম মিতা হও '্রিভুবনপ্‌জিত। 
স্ীর লাগিয়া কাঁদ মিতা বড় অনুচিত॥ 
কাঁদতে কাঁদতে মিতা শোক অধিক বাড়ে। 
শোকে কাতর হইলে মিতা 
লক্ষ্মী তারে ছাড়ে॥ 
মিথ্যা নাহ বাল মিতা 
অগ্নি করিয়াছি সাক্ষাঁ। 
আমি আনিয়া দিব সাঁতা চন্দ্রমুখী॥ 
অশেষ প্রকারে সুগ্রীব দিতেছে আমবাস। 
কিক্কিন্ধাকাণ্ড রচিল পণ্ডিত কীত্তবাস ৷ 


রাম বলে প্রীত পাইল: তোমার বচনে। 
হেন সময় হেন বুদ্ধি দেয় কোন জনে॥ 
আপাঁন দোঁখলা মিতা আমার যত র্লেশ। 
অবশ্য করিবা মিতা সীতার উদ্দেশ॥ 
আমা হইতে হয় যে তোমার প্রয়োজন । 
সেই কার্য আগে আমি করিব শোভন ॥ 
সুগ্রীব বলে মতা তুম সুস্থ হও চিতে। 
আমার দুঃখের কথা কহিব পশ্চাতে ॥ 
বাঁসবারে সং্রীব রাজা চাহে চারি ভিতে। 
শালগাছ ভাঁঙ্গয়া আনে ফূলফল পাতে ॥ 
দুই মিতা বসিলা তায় মধুর সম্ভাষণে। 
চন্দন গাছের ডাল ভাঙ্গি বাঁসলা লক্ষণে ॥ 
সুগ্ৰীব বলে বালি রাজা বিক্রমে প্রধান। 
রাজ্য নিল স্তী নিল করিয়া অপমান ॥ 
এই পৰ্বতে থাঁক আম নিদ্রা না যাই রাতি। 
তোমা বিনে রঘনাথ আর নাহি গতি॥ 
হাসেন রঘুনাথ ন্ৈলোক্য ঈশবর। 

বাল রাজা মারিয়া তোমার খণ্ডাইব ডর॥ 
আমার সীতা তোমার রাজ্য যেইজন হরে। 
মোর কোপে পড়িয়া সে যাইবে যমপুরে॥ 
ভাই ভাই তোমরা কেন হইল 'বিসম্বাদ। 
কোন্‌ কার্যে পাঁড়ল মিতা এতেক প্রমাদ ॥ 
সুগ্ৰীব বলে আমরা বিবাদ নাহ জানি। 
ভাই ভাই বিবাদ মিতা শুনহ কাহনী॥ 
অক্ষয় নামে রাজা হইল দ:জ্জম্ প্রতাপ। 
বাল আম দুইজনার সেই রাজা বাপ 
কথ কাল রাজ্য করিয়া বাপ গেলা স্বর্গ। 
দুই ভাই দুই রাজা করিতে আইল পান্রবর্গ॥ 


র্লনায়ণ 


বয়েসে জ্যৈষ্ঠ বালি রাজা বিক্রমে সাগর। 
ধম্মে ধার্মিক বালি প্রতাপে প্রখর ॥ 
সকল বানরে মেলিয়া তারে দিল রাজ্যভার। 
বালি রাজা দিল মোরে সকল অধিকার ॥ 
প্রীত হৈয়া দুই ভাই করি রাজ্যখণ্ড। 
হেনকালে বিধাতা তারে হইল পাষন্ড ॥ 
মায়াবী দৃন্দুভি অসুর দুই সহোদর । 
মাহষরূপে সংসার জনে ব্রহ্মার পাইয়া বর॥ 
"্দুন্দভির জ্যৈষ্ঠ ত মায়াবী নাম ধরে। 
দুই প্রহর রাতে আস্যা যুঝতে হুঙ্কারে ॥* 
যুঝিবারে যায় বালি সভাই নিষোধ। 
সেনা মেলি যায় বাল পরম আক্োধি॥ 
পাছু লাগয়া যাই আম 

ভাইয়ের অনুরোধে । 
প্রাণ লৈয়া পলাইল দুই ভাই গর্তে ॥ 
চক্ষ্মর আলোতে দুই ভাই যাই দেখাদেখি। 
সুড়ঙ্গ প্রবেশ কাঁরল; দানব নাহি দেখি॥ 
বালি বলে সম্রীব থাঁকও সুড়ঙ্গের দবারে। 
দানব মারিয়া যাবৎ আমি না আইসি ঘরে॥ 
আমি বাল দানব পলাইল হইল নিরুদ্দেশ। 
সঙ্কটস্থানে ভাই তুমি না কর প্রবেশ ॥ 
বিস্তর বলল: আম বালি প্রবোধ না ধরে। 
সুড়ঙ্গে প্রবেশ করে দানব বধিবারে ॥ 
দানব চাহিয়া বেড়ায় এক এক বংসর। 
দানব মারল বালি সংড়ঙ্গ ভিতর ॥ 
*ঝলকে ঝলকে রন্তু উঠে ত বিন্বুকে। 
গাছ পাথর দিয়া আম সংড়ঙ্গদ্বার ঢাকে 1৯ 
সূড়ঙ্গদ্বার ঢাঁকলাম বড় বড় পাথরে। 
বাল মারিয়া দানব পাছে 

আমায় আসিয়া মারে॥ 
বংসরেক নাহ আইল বালির জঈবনসংশয়। 
সভে মেলিয়া বালির মরণ করিল 'নিশ্য় ॥ 
বাঁলর কম্মধর্ম্ম কারল্‌ বিবিধ বিধানে । 
সকল ভাণ্ডার শূন্য কাল; 

মাঁণমাণিক্য দানে॥ 
আমায় রাজা কাঁরল সভে পান্রমন্রগণ। 
রাজা হৈয়া রাজ্যের আমি করিল পালন ॥ 
কথ দিন রহি দানব মারিয়া 
ঘরে আইল বাল। 

আমায় রাজা দেখিয়া কোপেতে পাড়ে গালি ॥ 
বন্ধুবান্ধব সভ ডাকিয়া আনে দ্বারে। 
সভা করিয়া বালি রাজা আমারে ন্যক্কারে॥ 


banglabooks.in 


কাৰ্ৰুম্ধাকাণ্ড 


দানব মারতে আমি সাঁধালু পাতালে। 
সুড়ঙ্গদ্বারে থুয়্যা গেলাম 

সুগ্ৰীব চন্ডালে॥ 
পাথর দিয়া সংগ্রীব সড়ঙ্গদ্বার ঢাকে। 
রাণী মহাদেবী নিল জাতি নাহি রাখে॥ 
বংসরেকে দানব মারি নেউটিল ঘরে। 
সগ্রীব বাল ডাক ছাড়ে সুড়ঙ্গ দুয়ারে ॥ 
অনেক ডাক দিল মোরে না পাইল উত্তর । 
লাথর চোটে ঘুচাইল দ্বারের পাথর ॥ 
বালি বলে ভাই হৈয়া অকৰ্ম্ম কারল দারুণ । 
পাথরখান 'দিয়াছিল সত্তার যোজন॥ 
ছৱদণ্ড নিল মোর রাণী মহাদেবাঁ। 
হেন চণ্ডাল ভাইকে কেন ধর্যাছে পৃথিবী ॥ 
আপন িন্তিয়া বাহির হও 

না আইস নিকটে। 
সকল পাঁরচ্ছদ এড়িয়া যাও এক ছুটে॥ 
পায় পড়িয়া কত কহিল কিছ: নাহি শুনে। 
সেবক হৈয়া থাক ভাই তোমার চরণে॥ 
প্রাণ লৈয়া পলাইলাম পায়্যা অপমানে । 
দুই ভাই বিসম্বাদ এই সে কারণে! 
রাজ্য নলেক গোসাঁঞ নিলেক মোর স্ত্রী । 


এই অপরাধে মিতা আমি অপরাধী। 
বাল মোরে পাইলে মিতা ততক্ষণে বাঁধ ॥ 
এত যাঁদ সুগ্ৰীব কহে বিবাদ বচন। 
সাবধান হৈয়া শুনেন শ্রীরাম লক্ষণ ॥ 
রাম বলেন বালির ডরে বেড়াইতা সঙ্কটে। 
কেমত সাহসে আছ দেশের নিকটে ॥ 
শ্নীরামচরণে সগ্রীব লোঙাইয়া মাথা । 
ধষ্যম্‌ক পব্বতেব সুগ্ৰীব কহে কথা ॥ 
সহোদর বধের বার্তা পাইয়া অসুর । 
আপনার 'িক্রমে নিকলে মহিষাসর ॥ 
আপন বিক্রমে মহিষ কারো নাহি মানে। 
সমুদ্র হাকারয়া তোলে ষুঝিবার মনে॥ 
সমুদ্র বলে তোমা আমা রণ নাহ সাজে । 
[হমালয়ে চল তুমি শন অসন্ররাজে ॥ 
হমালয় পর্বত হন মহাদেবের *বশনর। 
তাহার ঠাঁঞ পাঁড়লে তোমার 

দর্প হৈবে চুর॥ 
ধনুকে যুড়িলে যেমত বাণ ছুটে। 
আঁখির নামষে গেল হিমালয়ের নিকটে॥ 


১০৭৫ 


শৃঙ্গে বিদারিয়া পর্বত কৈল খানখান। 
চিন্তিত হইলা হিমালয় পায়্যা অপমান 
ধ্যান করিয়া হিমালয় চাহিল' সংসার। 
কাহার ঠাঁঞ পাঁড়লে অসুর হইবে সংহার॥ 
পর্বত বলে মাহযাসূর তুমি মহাবলী। 
িচ্কিন্ধায় চল তুম যথা আছে বালি॥ 
বলবুদ্ধি চূর্ণ করবে শুন উপদেশ। 
বালি রাজার মধুবনে করহ প্রবেশ॥ 
রাজার ভোগের মধুবন রাজার ভাণ্ডার। 
মধু খায়্যা মধুবন কর গিয়া সংহার ॥ 
বালি রাজা না সাঁহবে মধু অপচয়। 
প্রাণে মারবে তোমায় বালি মহাশয় ॥ 
তোমার জ্যেষ্ঠ ভাই মায়াবী মহাবলা। 
মায়াবী মার্যাছে বানর রাজা বালি! 
সহোদর মরণবার্তা পায়্যা চলিল সত্বর। 
হিমালয় এাঁড়য়া গেল বালির দুয়ার ॥ 
শৃঙ্গ দিয়া মধুবন কারছে খণ্ড খণ্ড। 
যুঝিতে আইল বালি সমরে প্রচণ্ড] 
বীরধরা বালি রাজা বোঁড়য়া কাঁকালে। 
ইন্দ্রের মালা দ্বিগুণ করিয়া 
তুল্যা দল গলে ॥ 

স্তরীগণে বোঁড়য়াছে বাল মহাশয়। 
তারগণ মধ্যে যেন চন্দ্রের উদয় ॥ 
রাষল দুন্দভি মাঁহষ রন্তাবলোচন। 
স্নীগণ শুনাইয়া বলে তঙ্জনগজ্জন। 
মধুপানে মত্ত বালি ঘার্ঁণত লোচন। 
মত্তজন মারিয়া আমার কোন্‌ প্রয়োজন ॥ 
প্রাণ দান দল; তোরে আজক'র তরে। 
আজ রান থাক গিয়া সুখ শৃঙ্গারে॥ 
আজ রাত্রি বণ্ট গিয়া কালি যুঝব বিহানে। 
বলদর্প চূর্ণ করিব মারব পরাণে॥ 
স্ত্রীগণে বাল রাজা পাঠাইল অন্তঃপুরে। 
বীরদর্প কাঁরয়া বাল কহে মাঁহযাসুরে॥ 
রণে মিসাইলে জানব বলের পরাঁক্ষা। 
বালির ঠাঁঞে পাঁড়লে আজ 

কাহারো নাহি রক্ষা 
*ছলে প্রাণ রাখিতে চাহ কালিকার তরে। 
এখান পাঠাব তোমায় যমের দুওারে 0৯ 
রূষিল দ্যন্দভি মহিষ দুই শৃঙ্গসারে। 
খান খান কাঁরয়া বাঁলরে আগে চিরে॥ 
সর্বাঙ্া ফুটিয়া বাল তিতিল রন্তেতে। 
বালি রাজার রন্তে রণস্থল তিতে॥ 


banglabooks.in 


১০৮ 


মহিষ সঙ্গে যুঝে বানর বড় চমৎকার। 
গাছ পাথর ফেলে লৈয়া কয়া অন্ধকার॥ 
শত সহস্ৰ ফেলে বাল পর্বত পাথর। 
পরাজয় না মানে মাহষ 

যুঝে তো বিস্তর॥ 
দুই শৃঙ্গ বাল রাজা ধাঁরলেক রোষে। 
দুই শৃঙ্গ ধরিয়া বাল উঠিল আকাশে! 
আকাশে পাক "দয়া মারল আছাড়। 
মাথার খাল ভাঞঙ্গয়া তার 

চূর্ণ করিল হাড়॥ 
মাহযাসুর পড়িল হইয়া অচেতন। 
লাথির চোটে পড়ল গিয়া এক যোজন॥ 
চতুদ্দ্গে ছড়াইয়া রন্তু পড়ে ধারে। 
অচেতন মহিযাসূর পড়ে গিয়া দুরে 
মতঙ্গ মুনি তপ করে খষ্যমক পর্্বতে। 
মুনির গা তাঁতল গিয়া দানবের রকতে॥ 
গায়ের রন্ত পাখালয়া মান কৈলা আচমন। 
পাঁবত্ৰ হইয়া মুনি শাপলা বচন! 
মুন বলে হেন কম্ম কারল যেই জন। 
এই পৰ্ব্বতে আইলে তর অবশ্য মরণ ॥ 
মুনর শাপ শুনিয়া বানর রাজা বালি। 
দূরে থাকিয়া মুনর পায় করিল শিয়লি! 
দূরে থাঁকয়া স্তুতি করে মুনির চরণে। 
শাপ নেউটিতে মুনি কৃপা কর মোরে॥ 
মতঙ্গ বলে আমার শাপ না যায় খণ্ডন। 
এই পর্বতে আইলে তোর অবশ্য মরণ॥ 
মুনির শাপে বালি রাজা না যায় সমুখে। 
অনেক দেশ বেড়াইলাম শান লোকমুখে ॥ 
ধষ্যমূকে আইলে বালি হারায় পরাণ। 
বাঁলরে মুনির শাপ আমার পরি্রাণ॥ 
রাম বলেন মিতা কথা কাঁহলা সকল। 
বাল মারিয়া শীঘ্র তোমার ঘুচাব জঞ্জাল ॥ 
দীঘল বাণ ধারয়াছি পৰ্বত আকার । 
সেই বাণে বালি মারিয়া করিব সংহার॥ 
সুগ্রশব বলে বাল রাজা বিরুমে সাগর । 
বালির বিরুমের কথা কাঁহ তোমার গোচর॥ 
যতক্ষণ সূর্য্য থাকে অরুণ উদয়। 
চারি সাগরে সন্ধ্যা করে বাল মহাশয় 
আকাশে উপাঁড়য়া ফেলে পর্বতশিখর। 
বুক পাতিয়া ধরে তাহা বালি বানর॥ 
পর্বত উপাঁড়য়া আকাশ উপরে ফোল। 
আপন বল পরণীক্ষতে নিত্য লোফে বাল ॥ 


আছুক অন্যের কাজ পবন নাহ পায়৷ 
যাঁদ বালি মারতে নারো এক গোটা কান্ডে। 
রুষিয়া বাল রাজা মারবে সেই দণ্ডে ॥ 
সংগ্রীবের কথা শুনিয়া বলেন লক্ষমণ। 
কোন্‌ কম্ম করিলে তোমার লয় মন॥ 
দেব দানবে এমত কোথায় আছে বার। 
রামের এক বাণে কে হইতে পারে 'স্থর॥ 
হেন রামের তরে তুমি না যাও প্রতীত। 
কোন্‌ কাৰ্য্য কাঁরলে হয় তোমায় নিশ্চিত ॥ 
সংগ্রীব বলেন এই দেখ দুন্দুভি পঞ্জার। 
পায়ের ঠেলায় এক যোজন ফেলায় বানর ॥ 


যোজনেক ফেলিল বালি সংগ্রাম পাঁরশ্রমে ॥ 
*শতেক যোজন ফোঁললে তুমি 
শুখান চণ্ডন। 
বালি হৈতে বড় তুমি না লয় মোর মন ॥* 
সাত গাছ তাল দেখ একই সোঁসর। 
নখের টীপনে বধে তিন 
গাছ বালি বানর ॥ 
সাত গাছ তাল যাঁদ {বধ এক বাণে। 
তবে জিনিতে পারবা বাল 
লয় মোর মনে॥ 
হাসেন রঘুনাথ প্রকাশ দশ 'দিগে। 
সপ্ত তাল বিশধতে মিতা 
কোন্‌ কার্য লাগে॥ 
*চিন্রাবাচত্র বাণ কনকে রাচত। 
তণে হইতে বাণ রাম খসান আচম্বিত ॥* 


ছুটিল রামের বাণ সাত তাল 'বিধে॥ 
সাত তাল 'বিশধয়া বাণ দুয়ার। 
ধষ্যমূক পৰ্বত 'বিশধয়া বাণ হইল পার॥ 


banglabooks.in 


(কিম্কম্ধাকাণ্ড 
এক জারা 


নেউটিয়া বাণ গেল শ্রীরামের তৃণে॥ 
নিজ মুৰ্ত্তি ধার বাণ সাঁধাইল টোনে। 
নাকে হাথ দেয় সুগ্ৰীব ভাবে মনে মনে॥ 
সকল বানর নিল শ্রীরামের পদধূলি। 
তুমি মারতে পার এক সহস্র বাল॥ 
সুগ্ৰীব বলে তোমার বিক্রম দর্শনে জান। 
বৈকুণ্ঠ ছাঁড়য়া প্রভু আস্যাছ আপনি ॥ 
তোমা হেন মিতা মোরে মিলাইল বিধাতা । 
তোমার প্রসাদে পাইব রাজদণ্ড ছাতা ॥ 
রাম বলেন বলম্বেতে কোন্‌ প্রয়োজন। 
বাঁলর সঙ্গে ঝাট মোরে করাহ দরশন॥ 
দেখামান্র বালকে মারিয়া ঘুচাইব ডর। 
সুখে রাজ্য কর মিতা লইয়া বানর॥ 
সুগ্রীবেরে দিলা রাম আশ্বাস বচন। 
সাতজন 'কিক্িন্ধায় কারলা গমন ॥ 
রাজদ্বারে সম্্রীব গেলা ধারে ধাঁয়ে। 
গাছের আড়ে ল্‌কাইয়া রহিলা ছয় বীরে॥ 
রাজদ্বারে সঃগ্রীব গিয়া ছাড়ে সিংহনাদ। 
সিংহনাদ শুনিয়া বালি 
করুক রাঁষয়া বাদ॥ 

সিংহনাদ ছাড়ে সুগ্রীব বালির দুয়ারে । 
আকাশ ভাঙ্গয়া পড়ে যেন পর্বত উপরে॥ 
রামের তেজে সমগ্রীবের বাঢ়য়ে বিক্রম 
সুশ্রীবের সিংহনাদে কাঁপে স্থাবর জঙ্গম॥ 
সংগ্রীবের সিংহনাদে কাঁপল রাজরাণণী। 
যুক্তি নাহ শুনে বানররাজ বাল ॥ 
বাহর হৈয়া বালি রাজা চোৌদগ নেহালে। 
সংগ্রব দৌখয়া বাল 

আঁধক কোপে জ্বলে ॥ 
বাল সংগ্রঁব দুইজনে হইল হন্ড়াহ্নাড়। 
হূড়াহাঁড় কাঁরয়া দুহে' করে গালাগালি॥ 
কেহো কারে জানতে নারে দুইজন সোঁসর। 
আঁচড়ে কামড়ে দহে” হইল জজ্জর 
বজ চাপড় মারে বালি সুগ্র'বের বুকে। 
কাতর হইল সঃগ্রীব রন্তু উঠে মুখে] 
বাণ ফ্াড়য়া নেহালয়ে দুই সহোদর । 
বয়েসে বেশে দুই বানর একই সোঁসর॥ 


১০৯ 


দুই ভাই একই চিনিতে রাম 

হইলা 'বাস্মিত। 
বাণ এাঁড়তে সাহস নাহ পাছে মরে মিত॥ 
বজ্র চাপড় মারে সংগ্রীবের বুকে। 
অচেতন হইল সুগ্ৰীব রন্ত উঠে মুখে। 
রন্তে রাঙ্গা হৈয়া বাল পাছ, দিল খেদা। 
প্রাণে মারতে না পারিল নাহক মর্য্যাদা॥ 
ধষ্যমূক পৰ্বতে সুগ্ৰীব সাঁধায় ডরে। 
তজ্জনগঞ্জনে বালি রাজা যায় ঘরে॥ 
প্রাণ লৈয়া পলাইল না পারল মারতে। 
সিংহাসনে বাঁস বাঁল অসুখ ভাব চিত্তে॥ 
ঘায় কাতর সংশ্রীব জিরায় পব্বতে। 
রাম লক্ষ্মণ চার বানর গেল তার ভিতে॥ 
হেট মাথায় আছে সুগ্ৰীব পাইয়া অপমান। 
ঘায় কাতর বাঁর হৈয়াছে অচেতন ॥ 
মাথা তুলিয়া সুগ্ৰীব রামের 'দিগে চায়। 
অনুযোগ যত করে শ্রীরাম তাহা সয়॥ 
বাল যাঁদ না মারবে বাঁলবারে লাগে ।* 
তবে কেন পাঠাইলা বাল রাজার আগে৷ 
বালি মারবা তুমি হেন দিলা আশবাস। 
আমা ঠেকাইয়া তুম হইলা এক পাশ॥ 
এখন তখন বাণ এড় এই মোর মনে। 
কৈ রাম কৈ বাণ ভাগ্যে জিলাম প্রাণে॥ 
আজি যাঁদ মারতাম বালির সংগ্রামে । 
কি করিত রাজ্য মোর কি কাঁরত রামে॥ 
রাম বলেন মিতা তুমি না বল বিদ্তর। 
তোমরা দুই ভাই দেখি একই সোঁসির॥ 
বয়েসে বেশে দেখিলাম দূহার এক ঠান। 
সিন্বধের কারণ আম না এাঁড়লু বাণ॥ 
িহ দিব যেন এবার মিসাইলে চিনি। 


সে রান্র বালা সঃগ্রীব রামের আশ্বাসে । 
ণকাচ্কন্ধাকান্ড রাঁচিল পাঁণ্ডত কৃত্তিবাসে॥ 


রানি প্রভাত হইল আঁত বিহান বেলা । 
আ'নয়া গাছের ফুল লক্ষণ গাঁথেন মালা ॥ 
পর্্বাতিয়া গাছের ফুল 

ধরে নানা জ্যোতি। 
সেই ফুলে মালা গাঁথল 

লক্ষণ যোম্ধাপাঁত ৷ 


banglabooks.in 


১১০ 


*মালা গাঁথ দিল লক্ষ্মণ স:গ্রীবের গলা । 
সাত বাঁর যাত্রা কৈল অতি 'বহান বেলা ॥* 
রাজ্যলোভে সঃগ্রীব সহোদর বাঁধতে মন। 
সুগ্রীব পাছে করিয়া আগ; হইলা লক্ষ্মণ 
মাঝে মাঝে যান রাম হাথে ধনুক শর। 
রামের পাছ; লাগিয়া যায় পণ বানর॥ 
সূর্য্য ফেলাইয়া দিলা সগগ্রণীবেরে মালা। 
আকাশ হইতে পড়ে মালা সংগ্রীবের গলা ॥ 
লক্ষ লক্ষ হাথনী দেখে পর্বতপ্রমাণ। 
বনের ভিতরে দেখে উত্তম এক স্থান॥ 
বনের ভিতরে দেখেন স্থান উত্তম। 
চাঁরদিগে কদলিবন মুনির আশ্রম | 

রাম বলেন দেখ হে অপ্‌ব্্ব কদাল। 
কোনজন সৃজিলা এই আশ্রম মণ্ডলী॥ 
সুগ্ৰীব বলে তপ কাঁরত মুনি সপ্তজন। 
দশ হাজার বৎসর উপবাস একদিন পারণ॥ 
দশ সহস্র বংসর তপ কাঁরল অনাহারে। 
সেই তপঃফলে তাঁরা গেলা স্বর্গপুরে॥ 
দুই ভাই বান্দলা গিয়া আশ্রমমন্ডলী। 
সে স্থান বান্দয়া গেলে স্ব্বত্র কুশলী! 
আশ্রমমণ্ডল? বন্দে পণ্গবানর। 

সাত বীর গেলা তবে কিক্ষিন্ধা নগর ॥ 


*রামের তেজে স্রীবের বাটিল বিরুম। 
সুগ্রীবের নাদে কাঁপে স্থাবর জঙ্গম ॥* 
সংহনাদে রাঁষল বানর রাজা বাঁল। 
কার বোল নাহ শুনে আয়ুদঢ় চুলি ॥* 
কোপে মুখ রাঙ্গা হইল জব লন্ত আঙ্গারা। 
চ্দুসূ্যয জিনিয়া ফিরে দুই চক্ষের তারা॥ 
সত্তার যোজন বাঁর আড়ে পারসর। 

দেড় শত যোজন শরীর উভেতে দীঘল ॥ 


রামায়ণ 


নকুলপ্রমাণ হয় যখন মায়া করে। 
আকাশ যাঁড়তে পারে যখন শরাঁর বাড়ে ॥ 
দীঘল লেজ বালি রাজার যোজন পণ্টাশ। 
যখন উভ করে লেজ ঠেকয়ে আকাশ॥ 
তারা মহাদেবী বলে বৃদ্ধেতে আগলৈ । 
আলিঙ্গন দিয়া রাখে বানর রাজা বালি॥ 
কোপ তেজহ প্রভূ রণে না দেহ মন। 
আমার কথা শুন তুমি জীবন কারণ 
ছয় মাস জিরায় যে এক 'দনের রণে। 
কালি পলাইয়া আজ আইসে 

বিস্ময় ভাবি মনে॥ 
হারিয়া যে জন যায় সে পুন 

এঝিতে হাঁকারে। 

পাণ্ডতজন হইলে সে অবশ্য বিচারে ॥ 
আপনা পাসর তুমি আপনার কোপে । 
চাঁন্ততে ভাবিতে আমার প্রাণ কাঁপে ৷ 
সর্যাবংশে রাজা ছিল দশরথ নাম। 
তাহার জ্যেষ্ঠ পূত্র আপান শ্রীরাম ॥ 
বাপের সত্য পাঁলিতে রাম হইলা বনবাসঈ। 
ELS OLA C beds aL 


জ্যেষ্ঠ হৈয়া কনিষ্ঠ পালন কাঁরতে লাগে। 
সুগ্রীবের সঙ্গে রাজ্য করহ একযোগে ॥ 
সকল বানর রাজ্য করে সগ্গ্রীব বাঁণত। 
সাঁহতে না পারে সুগ্রণব করে বিপরীত 
আমার বচন তুম না কাঁরহ হেলা। 
অহঙ্কারে না যাইও প্রভূ সংগ্রামের বেলা ॥ 
বাল বলে আমারে চিন্তিও চন্দ্রমুখী। 
সুগ্রীব লাগিয়া যত বল আমি নাহ সুখী ॥ 
দানব মারতে আম সাঁধালু পাতালে। 
সুড়ত্গদ্বারে থুয়্যা গেলাম সুগ্ৰীব চণ্ডালে ॥ 
গাছ পাথর দিয়া সঃগ্রীব 


তোর কথায় সংগ্রীবেরে না মারব প্রাণে। 
হাথে গলায় বাঁধিব দিব তোর. বিদ্যমানে ॥ 


banglabooks.in 


[কাচ্কম্ধাকাণ্ড 


তারা বলে শুন প্রভু আমার বচন। 
আজিকার দিন তুমি না করহ রণ॥ 
পৃথবী খান খান হয় পৃথিবী উলটে। 
চন্দ্র সর্য্য সমুদ্র রামের বাণে কাটে॥ 
হেন রাম করিয়া সহায় সংশ্রীব আইসে। 
সগ্রীবের দোষ নাহ 
আমার কম্মের দোষে ॥ 
বাল বলে রাম সত্য পালিতে 
রাজ্যভোগ তেজে। 
কিছু দোষ নাহি করি 
মারবেন কোন্‌ কায ॥ 
পরের বোলে রঘুনাথ অধম্ম নাহি কাঁর। 
তাহে আমার ভয় নাহ 
শুনলো সুন্দরী ॥ 
তারা বলে বালি রাজার বুদ্ধি নাহ ঘটে। 
সুগ্ৰীব হেন খল যাঁদ না থাকে নিকটে॥ 
বালি বলে রাম লক্ষণ 
স:গ্রীব যাঁদ আইসে। 
তব্‌ নাহ ভঙ্গ দিব যুঁঝব সাহসে॥ 
রাষল যে বাল রাজা ভীষণ গজ্জনে। 
না শুনিল তারা মহাদেবীর বচনে॥ 
স্বামী প্রদক্ষিণ করিয়া পাঁড়ছে মঙ্গল। 
তারার চক্ষের জল করে ছলছল ॥ 
জানল বালির মৃত্যু তারা কাঁদয়ে প্রচুর । 
সাত শত সাঁতনী মোল তারা 


দুই ভাই মল্লযুদ্ধ করে এক প্রহর! 
সুগ্রধব হইতে বালি রাজা বলে মহাবল। 
এক চাপড়ে সংশ্রবেরে করিল কাতর॥ 
বজ্জ মুঠকি মারে বালি সশ্্রীবের বুকে। 
অচেতন সুগ্ৰীব রাজা রন্ত উঠে মুখে॥ 
স্ব অচেতন রাম দূরে হইতে দেখে। 
ধবীক বাণ রাম যুড়িলেন ধনুকে॥ 


১১১ 


ত্রাস পাইয়াছে সংগ্রীব পলাইবার মনে। 
প্রান্তরে থাকিয়া বাথ যুড়িলা সন্ধানে॥ 
দশাঁদগ আলো কাঁরয়া রামের বাণ ছুটে। 
বজ্রাঘাত সম গিয়া বাঁলর বুকে ফোটে! 
প্রাণ গেল করিয়া পড়ে করে হাহাকার। 
কোন্‌ জনে হানিল মোরে দারুণ প্রহার ॥ 
পাতালে ভোঁদল বাণ লাঁড়তে নারে পাশ। 
এক বাণে পাঁড়ল বালি ঘন বহে *বাস॥ 
পাঁড়ল যে বালি রাজা ইন্দ্রের নন্দন। 
গলার উত্তরি লোটায় গায়ের অভরণ॥ 
কীত্তবাস পণ্ডিতের থাঁকল বষাদ। 
রাম হেন ধার্মিক হৈয়া পাড়িলা প্রমাদ ॥ 


পাঁড়ল যে বালি রাজা করে ছটফট। 
ধাইয়া রঘুনাথ গেলা বাঁলর 'নিকট॥ 
মৃগ মারয়া ব্যাধ যায় মগের উদ্দিশে। 
বালি মারিয়া গেলা রাম 
বাল রাজার পাশে॥ 

পাকল আঁখ করিয়া বাল 

রামেরে নেহালে। 
দন্ত কিড়িমিঁড়য়া রামেরে গালি পাড়ে॥ 
নিষোধল তারা মোরে 'বাবধ 'বিধানে। 
হেন চন্ডালেরে বিশ্বাস গেলাম 

ধাম্মিক গেয়ানে॥ 
রাজকুলে জন্মিয়া রাম ধর্ম্ম নাহ শিখি। 
পণ্চনখীর ভিতরে আম নাহ পণ্চনখী ॥ 
শশক গণ্ডার কুম্ম নাহ আর শল্য গোধা ।* 
এই পণ মারতে তিলেক নাহ ব্যথা ॥ 
আমার চর্ম পাঁতিয়া তুমি 


কোন্‌ দোষ পাইয়া মোর বাঁধলা পরাণ॥ 
উত্তম কুলে জন্ম রাম হইলা রাজকুলে। 
ধাম্মক রঘুনাথ বাল সব্বলোকে বলে॥ 


banglabooks.in 


৯৯২ 


এতেক ব্যাঝয়া বিশ্বাস গেলাম চন্ডালে। 
তপস্বীর বেশ ধরিয়া বেড়াও বনশালে। 
তপস্বী নহ রাম তুমি চণ্ডাল আকার ।* 
তৃণে কূপ ঢাকিল না করিল 'িচার॥ 
তৃণে পথ ঢাকিয়া পড়ে কূপে 

পড়লে সে জানি। 
সব্বলোকে বলে রাম তুমি গ্ণমাণি॥ 
ভাই ভাই কন্দল আমরা 

তুমি হইবা সাক্ষী। 
কোথাও নাহি শুনি এমত 

কোথাও নাহি দেখি! 
ভাল গুণমণি তুমি ভাল গুণমণি। 


দশরথ নামে রাজা ধম্্ম অবতার । 
তোমরা কেন হইলা কুলের অংগার॥ 
ধর্ম নাহ জান তপস্বী 
বলাও বাপের গৌরবে। 
তে আসিয়া মিসাইলা চণ্ডাল সঃগ্রীবে॥ 
পাপ সনে মিলিয়া কর পাপের মন্দ্রণা। 
আনের সঙ্গে যুদ্ধ করি আনে দেয় হানা ॥ 
বানর হইতে কার্যয হয় যদ জান মনে। 
আগে বাটিয়া আমারে না 
বাঁললা ক কারণে ॥ 
এক লাফে যাইতাম আম সাগরের পার। 
রাবণ মারিয়া করিতাম সীতার উদ্ধার॥ 
আমার সঙ্গে রণ কাঁরতে 
আইল লঙ্কে*বর। 
লেজে বাঁধিয়া ডুবাইলাম চারি সাগর 
লেজের বন্ধন তার য় খসে। 
আমার চরণ বাঁন্দয়া সে উঠিল আকাশে ॥ 
এত কাঁরতে না পারিবে 
স-গ্রীব বলেতে উন। 
অনেক শান্তুতে করে সাগর বন্ধন ॥ 
দুই কটকে যুদ্ধ কাঁরয়া পাড়বে অপার। 
ততদিনে হইবে সীতা আঁস্থচম্্মসার ॥ 


রামায়ণ 


আমি আনিয়া দিতাম রাবণ 
| গলায় দিয়া দাঁড় ।, 
সুন্দর রূপে আনিতাম আম 
সীতা তো সুন্দরী ॥ 
রঘদবংশকুলে দশরথ রাজার খেয়াতি। 
তাহার তনয় হৈয়া থুইলা অখ্যাতি॥ 
পাপে কেন দিলা মাত ভাল নহে ব্যভার। 
চার কাঁরয়া হানিলা মোরে দারুণ প্রহার ॥ 
আদেখা ঘায় রাম প্রাণ মোরে। 
রাবণে লেক সঈতা মজাইলা' আমারে ॥ 
*রাবণ নিলেক সীতা সমষ্ট মজালে মোর। 
সত্য পালিতে আসি তুমি 
যুদ্ধে হৈলে চোর ॥* 
পূর্বে যত দুঃখ দিল রাবণেরে 
সাগরে পিয়াল পানি। 
রাবণেরে বাঁধিয়া 'কাক্কিন্ধায় আনি॥ 
*এত বাল বালি রাজা ছাড়ল নিম্বাস। 
কিক্কন্ধাকাণ্ড গাইল 
পণ্ডিত কীত্তবাস ॥* 


রাম বলেন বানর তুমি চঞ্চল পশুজাতি। 
চণ্টল বানর তোমা আছয়ে সংহাতি॥ 
আপন অধাম্মিক তুমি 

ধর্ম চিনাও আনে। 
বানর হইয়া মন্দ বল কি কারণে॥ 
পৃথিবীতে যত রাজা হইয়াছে যুগে যুগে। 

এড়িয়া দেয় ম্‌গে॥ 
ঘাস খায় বনে চরে না করে অপরাধ। 
তবু মগ মারতে রাজা সভে হয় ব্যাধ॥ 
আমার রাজ্যে থাকিয়া তুমি কর পরদার। 
তোমার পাপে আমার রাজ্যে 

পাপের সঞ্চার ॥ 

জ্যেষ্ঠ হৈয়া কানষ্ঠের কাঁরবা' পালন। 
কোন্‌ ধর্ম ভ্রাতৃবধ্‌ করিলা গমন॥ 
ভরত ভাই কারবেক রাজ্যের বিচার 
মৃগ পক্ষ কে কোথায় করে পরদার॥ 
আমার বাণে পাঁড়য়া খশ্ডিল তোমার পাপ। 
স্বর্গে যাইতে বানর কেন করহ সন্তাপ॥ 
*ভরত হেন কার আম সংগ্রীবে পালন। 
সুগ্রীবের মন্দ কৈলে নাহি তার জীবন॥* 


banglabooks.in 


কাছ্কন্ধাকান্ড 


সুগ্ৰীব মন্দ বালবেক তাহা নাহ রাখি। 
তাল কর্যাছি আঁগ্ন করিয়া সাক্ষী ৷ 
নূগ্রবের জ্যেম্ঠ তুমি পরম গাঁব্বত। 
তোমার সঙ্গে ন্যায় মোর নহে তো উচিত॥ 
তোমার সঙ্গে ন্যায় কারিতে 

নাহ মোরে সাজে। 
ক্ষমা কর বানররাজ পাঁড়লাম লাজে॥ 
মোর বাণে পড়িলা তুমি দৈবনির্্বান্ধিত। 
আমার বাণে পড়িয়া তাম হইলা পাঁজত॥ 
প্রণাম করে বালি রাজা তোমার চরণে । 
সংগ্রীব অঙ্গদে তুমি করিহ পালনে ॥ 
সংগ্রীঁবেরে রাজ্য দিলা করিয়া অঙ্গীকার । 
অঙ্গদেরে দিবা গোসাঞ্জ কোন্‌ আঁধকার॥ 
রণে ভঙ্গ না দেয় পত্র ষুঝে আগুয়ান। 
আমার অঞঙ্গদ হইবে কটকের প্রধান 
তুম ধাতা তুম কর্তা তুমি তো বিধাতা । 

অঙ্গদের তুম 

পব্বজন্মের পিতা॥ 
সুগ্ৰীব রাজা ভাল মন্ত্রণা নাহ জানে। 
সংগ্রীব যেন অপমান না পায় ক্ষণে ক্ষণে॥ 
রাম বলেন পরলোক 'িন্তহ বানররাজ। 
যারে যথা থুইব আমি 

বাঁঝয়া তাহার কাজ! 
বাণে পাঁবন্র করিয়া তোমায় 

থুইল, স্বর্গবাস। 

তোমার পুত্র অঙ্গদেরে বাঢ়াব বিশেষ! 
রামের চরণে বালি করে যোড় হাথ। 
বিরুপ যত বাললাম ক্ষম রঘুনাথ ॥ 
বালি রাজার কথা শুনি রঘুনাথের হাস। 
'কাঁক্কিন্ধাকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তবাস ॥ 


পাঁড়ল বাল রাজা রঘুনাথের বাণে। 
অন্তঃপুরে থাঁকয়া তাহা 

তারা দেবী শুনে॥ 
কাপড় না সম্বরে রাণী আলঃয়াইয়া কেশে। 
অঙ্গদ পত্র লইয়া রাণী চলে 

রাজার উদ্দেশে ॥ 
বড় বড় সেনাপাঁত পলায় তরাসে। 
কাঁদতে কাঁদতে তারা সভায় সম্ভাষে॥ 
যত রাজপুত্র ছিল রাজার সংহাতি। 
রাজা এঁড়য়া পলায় কেন থুইয়া অখ্যাত 


৮কে-রা) 


বানরগণ বলে শুন গো ঠাকুরাণণী। 
দুই ভাই কাঁরল আগে বিস্তর হানাহানি॥ 
তুমি যত বলিলা তাহা হইল বিদ্যমান । 
শ্রীরামের বাণে রাজা হারাইল পরাণ 
চার ভিতে বানর গিয়া রাখে অন্তঃপুরাী। 
অঞ্গদ রাজা করিয়া রাজ্য কর গো সুন্দরী ৷ 
তারা বলে রাজ্য না চাই না চাই অঙ্গদ। 
রাজ্যসুখ কাঁরব আমি স্বামী হইল বধ 
হিয়া হানে মাথা কোঁড়ে শরীর আছাড়ে। 
লজ্জা এড়িয়া পুত্র লইয়া ধায় উভরড়ে ৷ 
হয়া হানে মাথা হানে বসন না সম্বরে। 
রণস্থলে শিয়া রাণী চৌঁদগে দৃষ্টি করে॥ 
হাথের ধনুক বাণ এাঁড়য়াছেন রঘুনাথে। 
লক্ষমণ দাণ্ডাইয়াছেন রামের অগ্রেতে ॥* 
হেট মাথায় আছেন সঃগ্রীব 
পাইয়া অপমানে। 

সুগ্ৰীব দেখিয়া তারার আঁধক দুঃখ মনে॥ 
রামের নিকট তারা ধায়্যা যায় রড়ে। 
স্বামীর দুর্গত দেখিয়া হাহাকার করে॥ 
মেঘের গর্জনে প্রভু গঞ্জেন সংগ্রামে । 
বড় বড় বীর পড়ে তোমার সনে রণে॥ 
রামের বাণ খাইয়া তুমি লোটাও ভূমিতলে । 
পুত্র এড়িয়া তারা স্বামীরে কৈল কোলে ॥ 
আমার বচন নাহি শুন কাঁরলা সাহস। 
তোমার দোষ নাহ আমার দৈব দোষ॥ 
সকল স্ত্রীগণ কাঁদে কাঁদছে অগ্গদ। 
উত্তর না দেহ প্রভু হইলা নিঃশবদ ॥ 
হিয়া হানে মাথা কোঁড়ে মরিবারে চায়। 
সাত শত সাঁতনী মোলয়া তারারে বুঝায় ॥ 
রাজ্য রাখ অঙ্গদ রাখ রাখ গো আপনা । 
তুমি মারলে বালির না জিবে একজনা ॥ 
তারা বলে ভাই মারিলা সংগ্রণব অধিকারী । 
ভাই মারিয়া না মার কেন সকল সুন্দরী ৷ 
*এতেক বাঁলয়া কান্দে তারা ত সংন্দরী। 
তারার ক্ুন্দনে কান্দে সকল বানরণী॥* 
মাথায় হাথে কাঁদে অঙ্গদ কাঁদে পান্রগণে। 
সকল কাঁচ্কিন্ধা কাঁদে বাঁলর মরণে ॥ 
আছুক অন্যের কাজ কাঁদেন লক্ষমণ। 
রাম সংগ্রব বৈসেন বিরস বদন॥ 
তারা বলে রাম তুমি জন্ম উত্তম কুলে। 
আমার স্বামী মারিলা তুমি 

পাইয়া কোন ছলে! 


banglabooks.in 


৯১৪ 


দেখাদেখি মারিতা যাঁদ দোখতা প্রতাপ । 
আদেখা ঘায় মারিলা তুমি 
থাকিলা সন্তাপ! 

প্রভু শাপ না দিল তোমায় করুণা হূদয়। 
মুঞ শাপ দিব যেন ফলয়ে নিশ্চয় ॥ 
সীতা উদ্ধারিবা তোমার মনে এই আশ। 
কথক দিন বই সীতা 

ছাড়বে তোমার পাশ ॥ 
তুমি যেমন কাঁদাইলা 'কাচ্কন্ধা নগরা। 

যাইবে পাতালপরী॥ 
বানর জাতি তারা শ্রীরামেরে গজ্জে। 
এতেক সম্পদ আমার তোমা লাগিয়া মজে ॥ 

কাঁদে উচ্চস্বরে । 

তারার ক্লন্দনে বালি বলে ধরে ধ'রে 
তারারে প্রবোধ দেয় বানর রাজা বালি। 
আম রামেরে 'বস্তর 'দিয়াছ গালাগালি ॥ 
আমার বচনে রাম পায়্যাছে বড় লাজ। 
তুমি মন্দ বলিয়া আর সাধিবে কোন্‌ কাজ ॥ 
সীতারে হরিয়া নিল লঙ্কার রাবণ। 
রাবণের অপরাধে হইল আমার মরণ ॥ 
দৈবানিব্বন্ধ আমার কারে দিব দোষ। 
রামেরে গাল দলে রাম হইবে অসন্তোষ ॥ 
তারারে বলয়ে বাল প্রবোধবচন। 
মরণকালে ভাই সঙ্গে করে সম্ভাষণ ॥ 
বাল রাজা বলে সম্গ্রীব তুমি সহোদর। 
তোমা আমায় বিসম্বাদ গেল তো বিস্তর 
*তোমা আমা বিসম্বাদে এই হৈলা ফল। 
তুমি রাজ্য কর আমার স্বর্গ যে নির্মল] 
তোমার দোষ নাহ আমার দৈব বিমুখ । 
একবার তোমার সঙ্গে না কৈল; রাজ্যসখ ৷৷ 
রাজভোগে বাঢ়াইল্‌ অঙ্গদ সুন্দর 
পায়ের তলে য়া কাঁদে ধুলায় ধূসর ॥ 
আমার 'বিহনে অধ্গদেরে নাহি দিও তাপ। 
আমার বহনে হবে অঞ্গদের বাপ৷ 
ভয় পাইলে অঙ্গদেরে দহ অভয় দান। 
আমার বহনে অঙ্গদের বাড়াইও সম্মান॥ 
আম থাকিলে অঙ্গদের করাইত ঠাকুরাল। 
ধাম্মিক রঘুনাথ মোরে হইল চণ্ডাল ৷ 
দারুণ রামের বাণে পোড়য়ে শরীর 
ক্ষণেক থাকিয়া প্রাণ হইবেক বাহর॥ 


রামায়ণ 


ইন্দ্র মোরে মালা দিল পুনের সন্তোষে! 
সেই মাল সংগ্রীবে দিলাম দেখ সব্বদেশে॥ 
রঘুনাথের ঠাঁঞ সুগ্ৰীব লইল অনুমাতি। 
সংগ্রীব মালা গলে দল ধরে নানা জ্যোতি ॥ 
সগ্রীবেরে মালা দিয়া পুত্রের পানে চায়। 
মরণকালে প্‌ত্রেরে কিছ; উপদেশ কয় ॥ 
আমি যেমন বাড়াইল রাজার গৌরবে। 
তেন মত তোমা 

খুড়া তো সনগ্রীবে॥ 
অহঙ্কার না কাঁরহ পাত্র গুরুজনার আগে। 
খুড়ার সেবা করিহ তুমি সেই ধর্ম লাগে ॥ 
সূগ্রীবের বৈরিভাব যথা যথা শ্বান। 
তাহা সভার সঙ্গে তুমি করহ হানাহান॥ 
রাজার অঙ্গজ তুমি রাজার হও নাতি। 
সেবক হৈয়া কুলাইবা রাজার আরাতিএ 
এতেক বলিয়া বাল তেজিল পরাণ । 
রামের বাণে পাঁড়য়া গেল স্বর্গভুবন] 
হিয়া হানে মাথা কোঁড়ে ফেলে অভরণ। 
আরবার তারা রাণী কারছে ক্রন্দন৷৷ 
গলায় না দেখে প্রভুর ইন্দ্রের মালা । 
কোন্‌ বাঁর কাঁড়য়া নিল শোভা করে গলা ॥ 
রামের দারুণ বাণ কেমতে করিব কোলে। 
সুগ্রীবের বৈরিভাব এত দিনে ফলে॥ 
বুকে হইতে রঘ্দনাথ কাঁড়য়া নিল বাণ। 
বালি রাজার রন্তু বহে তো খরসান॥ 
কাঁদিয়া কাঁদিয়া তারা হইল বিকল। 
পান্রীমন্ত্র তারা দেবীরে প্রবোধে সকল ॥ 
*কান্দে তারা দেবী যে প্রবোধ নাহি স্ান। 
হনূমান বলে কত কান্দ ঠাকুরাণী | 
ধর্মে ধাঁম্মক বালি রাজা বিচারে পাণ্ডিত। 
মৃত লাগিয়া কাঁদ এ ত না হয় উচিত 
অঞ্গদকে পালন করহ স:গ্রীবের অপেক্ষণ। 
আমা সভাকার কর তোষণ পালন ॥ 
অঙ্গদ হইবে রাজা দোখহ আপন আঁখ। 
শোক না করহ তুম শুন চন্দ্রমখী॥ 
রাম সংগ্রীব বড় লজ্জিত 

অঙ্গদ করবে রাজা । 
সকল রাজ্যখণ্ড কারষেক অগ্গদের পূজা! 
তারা বলে শুন হন মান 

স্বামী লোটায় ধ্‌াল। 
স্বামীর সঙ্গে গেলে আমি 

সবব্বতেতে তার॥ 


banglabooks.in 


কাঁত্কম্ধাকাণ্ড 


র পালন স্বামী ভাল জানে। 
করিতে পারে পাত্র স্বামী বিহনে॥ 
1ত্রেরে অধিক বাঁললে মারিবারে আইসে। 
বামীরে আঁধক বলিলে মনে মনে হাসে॥ 

তক পুত্রের যদ হই পৃন্ত্রাণী। 
বু রান্ডী বালবে মোরে 
অপযশ কাহনী॥ 
গান্দতে কান্দিতে তারা হইল 'বিকল। 
চারার ক্ুন্দনে স্রাব হইল ফাঁফর॥ 
ম বলেন মতা তুমি না কর বিষাদ। 
সরো দোষ নাহি দৈবে পাঁড়ল প্রমাদ ॥ 
বরা অঙ্গদ লইয়া গিয়া 
| আগ্নকার্ধ্য কর রাজা । 
শাক না কারহ শুন বানরের রাজা॥ 
[ুষ্ক কাষ্ঠ বাঁছয়া আন অগোৌর চন্দন। 
[জযোগ্য বস্ আন ববাঁচত্র নিম্মাণ॥ 
[লি রাজা লইয়া ঝাট পম্পা নদী যায় 
1ৃথিবী যাঁড়য়া বালর দুজ্জয় শরীর। 
[লি রাজা বহিতে আনে এক লক্ষ বীর॥ 
ক্ষণ বলেন হনুমান আমার বাক্য শুনি। 
গণ্ডার হইতে দ্রব্য বাহির 
করহ আপানি॥ 
পক্ষমণের বচনে হনুমান 
সাঁধায় ভান্ডারে। 
[না রত্ব ধনভাণ্ডার হইতে ঝাহর করে 
।জ চতুদ্দোল আনল 'বিচত্র বসন। 
বলাইতে আনে তবে নানা রত্ুধন॥ 
জ চতুদ্দেল আন বোঁঢুল ওয়াড়ে। 
[াল রাজা লইয়া ঠাট পম্পা নদী লড়ে 
পম্পা নদীর জলে। 
পম্পা নদীর কূলে॥ 
জযোগ্য চিতা কারল 
সুগন্ধি পুষ্প পাঁড়। 
ঢারা অঙ্গদ ধারিয়া তুলিল 
চিতার উপর বাল ॥ 
[ালির আঁগ্নকার্য্য কারল বানরগণ। 
মের বাণে পাঁড়য়া বালি গেলা স্বর্গভুবন॥ 


১১৫ 
তোমার প্রসাদে গোসাঁঞ 
সুগ্ৰীব হইলা রাজা । 
রাজদ্বারে আইস গোসাঁঞ 
তোমা কারব প্‌জা॥ 
তোমার প্রসাদে গোসাঞ্চে 
সুগ্ৰীব আধকারী। 
রাজদ্বারে আইস গোসাঞ 


চোদ্দ বংসর বনে থাকিব বাপের আহ্দশ॥ 
তোমায় বাল সংগ্রব রাজা বার অবতার 
রাজা হৈয়া রাজ্য কর গয়া আধকার॥ 
বাল রাজা মারল আমি 

বড় পাই লাজ। 
আমা দোঁখয়া পাঁলহ অগ্গদ ধূবরাজ॥ 
তারা মহাদেবীর তুমি কারহ পুরস্কার। 
তারার মল্ন্ণায় কারহ রাজ্যের বিচার ॥ 
শ্রাবণ মাস সমুখ বাঁরধা প্রবেশ। 
বর্ষায় সুখে থাকুক বানর কটক দেশ 
বর্ষা অভাবে যে বানর থাকিবে একদণ্ডী। 
বালি রাজা হেন তার স্ত্রী করিব রাশ্ডি ॥ 
শ্লীরামের আজ্ঞা পায়্যা সংগ্রীৰ 

গেল অন্তঃপুরী। 
বালির ক্রিয়া ধর্ম্মকর্ম্ম শাস্ত্বিধানে কার॥ 
বালির কম্মধর্্ম করিল শাস্নবিধানে। 
সকল ভাণ্ডার শূন্য করিল 

মাঁণমাণক্য দানে ॥ 
সুগ্ৰীব রাজা কারতে আইল রাজ্যখণ্ড। 
সিংহাসন বাঁহর হইল ছন্র নবদণ্ড ॥ 
শুভক্ষণে সুগ্রীব রাজা বাঁসল সিংহাসনে! 
চাঁরাদগে চামর ঢুলায় বানরগণে॥ 
রঘুনাথের বাক্য যেন পাষাণের রেখ। 
সাগরের জলে স্গ্রীবে করে অভিষেক ॥* 
ছন্রদণ্ড দিল তারে 'কাক্কিন্ধা নগরা। 
আঁভষেক কাঁরয়া দিল তারা ত সন্দরী॥ 


আঁছল সুগ্ৰীব রাজা দেশদেশান্তরণ। 
রাজ্যভার পাইল আর তারা তো সুন্দরী ॥ 


banglabooks.in 


৯৯৬ 


অঙ্গদেরে যুবরাজ করিল মান্দ্রগণ। 
রাম জয় কারয়া ডাকে সকল বানরগণ ॥ 
সাঁতার তরে কাঁদেন রাম করিয়া ধেয়ান। 
বর্ষা বাণ্টতে যান পর্বত মাল্যবান ॥ 
স্দূই ক্বোশ পথ রাম উশারয়া রয়। 
পর্বতের উত্তম সুগন্ধি বায় বয় 
বাসা কর্যা রাহল রাম পৰ্ব্বত 'শিখরে। 
পব্বতের ঠাঞ ঠাঁঞ উত্তম সরোবরে 0 
ঠাঁঞ ঠাঞ্জি পর্বতের উত্তম দেখেন স্থান। 
নানা বর্ণে বৃক্ষাদি দেখেন বিচিন্ন নিম্মাণ॥ 
কিছুই না বলে রাম সীতার তরে চিন্তে। 
বারষা বণিতে রাম আঁখির লোহে তিতে॥ 
আহার পানি খাইতে রামের নাহ মন। 
কাঁদিয়া পোহান রান্র নিত্য জাগরণ ॥ 
রাজভোগে সগ্রীব রাজা দিনে দনে আন। 
সীতার তরে কাঁদেন রাম করিয়া ধেয়ান॥ 
সোনার খাটে শোয় সংগ্রীব 

তাহে নেতের তুলি। 
স'তার তরে কাঁদেন রাম লোটাইয়া ধূলি॥ 

সুগ্রণবের আঁভলাষ। 
সীতা লাগি কান্দেন রাম 

বারষা চারি মাস ॥* 
কাঁদতে কাঁদতে রাম হইলা অচেতন। 
ক্ষণে ক্ষণে প্রবোধ রামে দিতেছেন লক্ষণ ॥* 
বড় বড় উৎপাত যাঁদ পড়য়ে প্রমাদ। 
মহাপুরুষ হইলে তাহা না করে 'বিষাদ॥ 


রা রাজার নত 
লক্ষণের প্রবোধে রাম হইলা সুস্থির। 
যাবৎ নাহি হয় লক্ষ্মণ ঘরের বাহির ॥ 
রাম শান্তাইয়া যান লক্ষ্মণ ফল আ'ঁনবারে। 
শোকে অচেতন রাম কাঁদেন শূন্য ঘরে॥ 
আসিয়া দেখেন লক্ষ্মণ রামের ব্রন্দন। 
রামের র্ুল্দনে কাঁদেন ঠাকুর লক্ষ্মণ ॥ 
সর্্বাঙ্গ 'তাতিল রামে লোহ ভরে আঁখি। 
রামের ক্লল্দনে কাঁদে বনের মগ পাখি ॥ 
কাঁদিতে কাঁদতে রামের গেল্‌ শ্রাবণ মাস। 
রামের ক্রন্দন রচিল পাঁণ্ডত কৃত্তিবাস॥ 


রামায়ণ 


বর্ষ প্রভাত হইল শরৎ প্রবেশ। 
রাম .বলেন তব্‌ সীতা নাহল উদ্দেশ॥ 
রাজ্যখণ্ড লইয়া সুখে তুলিয়া থাকল মিত 
পাটির কোল কর নে তাত 
সম্পীব লাগয়া মারলাম বানর রাজা বালি 
আমার চিন্তা এাঁড়ল মিতা 

রাজভোগে ভুলি। 
কিচ্কিন্ধায় চল লক্ষণ আমার বচনে। 
আপনা পাইল মিতা আমা নাহি জানে॥ 
এইর্‌পে চল ভাই কিচ্কন্ধানগর। 
বিরূপ না বালহ ভাই তঙ্জজন উত্তর॥ 
লক্ষ্মণ বলেন আমি যাই 'কিচ্কিন্ধা ভিতর 
একে বাণে মারব আজি সঃগ্রীব বানর ॥» 
সুগ্ৰীব লাগিয়া যেই যুঝে কাঁপবর। 
একে বাণে পাঠাইব তারে যমঘর॥ 
লক্ষণের কোপ দেখিয়া রাম চিন্তিত অন্তর 
মিত্রবধ না কাঁরহ ভাই তোমায় 

দেখ্যা লাগে ডর! 
অগ্নি সাক্ষী করিয়া মিতালি 

কর্যাছে কাঁপবর 
মৈত্র বধ না কর লক্ষণ ধনূর্ধর॥* 
রামের ঠাঁঞ বিদায় হৈয়া লক্ষণ বীর চলে। 
বড় বড় গাছ লক্ষণের পায় ঠোঁক পড়ে ॥ 
কাঁপল লক্ষণ বীর চলিল সত্বর। 
রাজদ্বারে দেখিল বাঁর কটক বিস্তর ॥ . 
লক্ষণের কোপ দেখ বানর হইল ফাঁফর 
লক্ষ্মণেরে মাথা নোঙায় বড় বড় বানর॥ 
লক্ষণের কোপ দেখিয়া বানর হইল অস্থির 
লাখে লাখে হয় বানর গড়ের বাহির ॥ 
লক্ষ্মণ বলে অঙ্গদ তুমি বালির নন্দন। 
তোমার খুড়ায় জানাও গয়া আমার আগমন 
চিন্তায় চিন্তিত অঙ্গদ চিল সম্দ্রমে। 
রাজ অন্তঃপুরে যায় হৈয়া সাবধানে ॥ 
সগ্রীবে বান্দিয়া বন্দে মায়ের চরণ। 
যোড় হাথ করিয়া বলে দ্বারে লক্ষ্মণ ॥ 
নিদ্রা যায় সংগ্রব রাজা শৃঙ্গার অবসাদে 
কুঙ্কুম কস্তুরি রাজার শোভে মৃগমদে ॥* 
শৃঙ্গার কৌতুকে রাজা নিদ্রায় অচেতন |, 
পিছু নাহ শুনে সে অঙ্গদের বচন॥ 
রাজাকে চিয়াইতে বানর নানা বৃদ্ধি সাজে 
সকল বানর এক ঠাঁঞ 


দন্ত কড়ামড় করে 


banglabooks.in 


ভ্কাম্কিম্ধাকাণ্ড 


এ বোল শ্যানয়া রাজা শয্যায় উঠিয়া বাঁস। 
পান্রামত্র দেখি রাজা মধুর সম্ভাষ॥ 
পান্রমিত্র বলে রাজা নিদ্রায় অচেতন। 
কোপ কাঁরয়া আছেন দ্বারে ঠাকুর লক্ষণ ॥ 
রাজা বলে অপরাধ না কার 

কারে মোর ডর। 
কোন্‌ কার্ষেয কুপিয়াছেন লক্ষণ ধনূর্ধর॥ 
বচনে মিতালি কৈল; শুনিতে সংস্বর। 
মতালি পালতে হইল বড়ই দুম্কর ॥* 
গল বানর জাতি ক্ষণে ক্ষণে আন। 
টা মোরে করে আভমান॥ 
ৃ হনুমান বৃদ্ধে বৃহস্পাতি। 
রাজায় বুঝায় এখন উত্তম যুকতি॥ 
রান্রীদন থাক তুম শৃঙ্গারের রসে! 
রাীদন কাঁদেন রাম সীতার ডীদ্দশে॥ 


তাহার বচন না শুনিলে পাঁড়বে সঙ্কটে ॥ 
রাজমন্ী বলিয়া রাজা আমার বিষয় ।* 
তোমারে উচিত বলিতে আমার কিবা ভয়॥ 
"বালি হেন মহাবীর পড়ল যার বাণে। 
হেন রামের কুশল ভাব বাঁচিবে পরাণে ॥* 
রামের ক্রন্দন শুনিয়া মোর বুকে দেয় চীর। 
শোকে কাতর রঘুনাথ প্রবোধে নহে 'স্থর॥ 
সুন্দরীগণ লৈয়া তুম সদা কর কোল। 
মধুপানে চৈতন্য নাহি রাজভোগে ভুল ৷ 
শিওরে অগ্নি জবালিয়া রাজা 


১৯৭ 


লক্ষ্মণ বীরে ঝাট আ'ঁনয়া 
দেহ আসন পানি। 

হাথে ধর পায় পড় বল মধুর বাণী॥ 
হাথে ধর পায় পড় কর পারহার। 
ইহা বাহ রাজা আর নাহ প্রাতিকার॥ 
হনুমান বলে সংগ্রীব রাজা বাসে। 
লক্ষ্মণ বীর লইতে আইল সংগ্রীব আদেশে ॥ 
ভিতর গড়ে লক্ষণ গিয়া কাঁরলা প্রবেশ । 
আঁত উত্তম পুরী যেন অমরাবতী দেশ ॥ 
ইন্দ্রের নগর যেন দোঁখ অমরাবতণ। 
আওয়াস ভিতরে ঘর ধরে নানা জ্যোতি ॥ 
সাত শত 'বিহন্দ পরে ভিতর আওয়াস। 
পঁচিশ যোজন ঘর লাগ্যাছে আকাশ ॥ 
রত্বে বিভষিত সুগ্ৰীব বস্যাছে সিংহাসনে । 
চারাদিগে চামর ঢূলায় যত মান্ম্িগণে ॥ 
সংগ্রীবের এত সখ রামের সন্তাপ। 
দেখিয়া লক্ষ্মণ বীরের হয় মনে তাপ॥ 
লক্ষ্মণ দেখিয়া সুগ্ৰীব উঠিল সম্ভ্রমে। 
ডাঁহনেতে উমা উঠে তারা উঠে বামে॥ 
যোড় হাথে লক্ষ্মণেরে কারল স্তবন। 
পাদ্য অর্ঘ্য দয়া দিল বাঁসতে আসন ॥ 
রুষল লক্ষণ বীর না লয় আসন পান। 
স-গ্রীবেরে গাল পাড়ে দুরাক্ষর বাণী ॥ 
সত্য করলা বানর তুমি 

অগ্ন করিলা সাক্ষণী। 
রাজভোগ পায়্যা এখন সত্য নাহ রাখ॥ 

জাগিয়া পোহায় রাতি। 
রান্িদবা কেলি করহ লইয়া যুবতী 
কাহার প্রসাদে পাইলা 'িচ্কিন্ধা নগরা। 
কাহার প্রসাদে পাইলা তারা তো সন্দরী॥ 
কাহার প্রসাদে পাইলা আপন স্ত্রী উমা। 
রাত্র দিন কোল কর তব; নাহি ক্ষমা॥ 
সরলহদয় ভাই মোর তুমি বড় দূর। 
রাম তোমায় মিতা বলিল তোঁঞ কি সমতুল ॥ 


অধা্ম্মিক বানর তুঁঞ রামের নাঁহস মিত। 
তোমা মারতে ধনুক দেখ চিন্রীবাঁচন্ত ॥ 


banglabooks.in 


সেই পথে পাঠাইব তোমায় যমের নিকটে॥ 
কৃতঘ বানর তোমায় মারিলে নাহি পাপ। 
এই তোরে মার দেখ আমার প্রতাপ॥ 
প্রাণ লইব তোর বদ্ত্রাঘাত বাণে। 
এক ঠাণঞ থাক গিয়া ভাই দুইজনে] 
বলিতে বলিতে লক্ষ্রণের কোপ বাড়ে। 
ঘাস পায়্যা সংগ্রীবের মুখে ধূলা উড়ে॥ 
উঠিল তারা দেবী শুনিয়া কাহনী। 
লক্ষণের পায় পাঁড়য়া কহে মধুর বাণী 
দশ কোট রাক্ষস রাবণ রাজার সেনা । 
চাল্লশ কোট সেনা আর সহস্র গণনা । 
এত কটক করিলে তবে সে রাবণ 'জান। 
কিচ্কিন্ধায় বানর আন তবে সে উঠানি॥ 
জ্যেন্ঠের মিতা হয় তারে কত পাড় গালি। 
তোমার বিক্রম দেখিয়া লক্ষণ 
তোমারে সে বাল ॥ 
দেশে দেশে যত বানর আমার শাসন ।* 
পণ্ট দিবস ভিতরে আনিব ক্রোধ কি কারণ ॥ 
রাজকুমার দুই কটক নাহ সঙ্গে। 
দুরন্ত পাথার গভীর সাগর তরঙ্গে ॥ 
সংগ্রীবেরে লক্ষণের কোপ নেউটে। 
হাথে ধরিয়া বসাইল আপন নিকটে ॥ 
তারার বচনে লক্ষণ অন্তরে ব্যাথত মন। 
কৃত্তিবাস রচে গত তারার বচন ॥ 


সুগন্ধি পৃম্পের মালা পর্যাছল গলে। 
পূঞ্পমাল্য 'ছাঁড়য়া পাঁড়ল ভূঁমিতলে॥ 
সিংহাসন এাঁড়য়া রাজা উঠিল ততক্ষণ । 
যোড় হাথে লক্ষরণেরে করয়ে স্তবন ॥ 
হারাইয়াছিল্‌ রাজ্য পাইলাম রামের প্রসাদে। 
তাহার প্রসাদে বাড়ল আমার সম্পদে ॥ 
হেন রঘুনাথ আপাঁন বিষণ অবতার। 
কার শান্ত শোধিতে পারে রঘুনাথের ধার॥ 
সঈতা উদ্ধারবেন তান আপনার সতাঁ। 
নামে তরিয়া আম যার তাঁহার সংহাতি॥ 


রামায়ণ 


হেন রামের কার্য না করিয়া বাঁসয়াছ ঘরে। 
বানর জাঁতর দোষ লক্ষণ ক্ষমহ আমারে ॥ 
লক্ষ্মণ বলে দোষ পাইলে ক্ষমে কোন্‌ জনে! 
দোষ ক্ষমিতে পারেন শ্রীরাম আপনে॥ 
ভাইর দুঃখ দেখিয়া তোমায় 

বাঁললাম কর্কশ । 
তোমায় কক্শ কাঁহলাম আমার অপযশ ॥ 
ক্ষমা কর বানররাজ কর পাঁরহার। ' 
তোমায় বিরুপ বলিল; বড়ই অব্যভার ॥ 


সাগরের পার রাবণের ঘধ 
শুনিতে বিষম কাহনী। 
একাকিনী পরবাস জাবনে নাহিক আশ 
চারি মাস বার্তা নাহি জানি॥ 
বানর হে সাধহ মৈন্রের কাজ। 
কেমনে ধরবে জীবন। 
প্রবোধে রাম স্থির নহে চক্ষে জল ঘন বহে 
দেশে রাম না কারবে গমন! 
শোক সাগরে পার কর তুমি প্রতিকার 


০৪৬৬৯ স্তীসম্ভাষণ ছাড় 


সীতা লাগিয়া ছাড়েন নিশ্বাস 


বানর কটক ঝাট আন বাঁর হনৃমান॥ 
{হমালয় পৰ্ব্বতে যাও পৰ্ব্বত মন্দার। 
সমের্‌ পর্বতে যাও বানরের ঘর॥ 
উদয়াগার অস্তাগার যথা বানর বৈসে। 
পৃথিবীর বানর যেন সাত দিনে আইসে॥ 
বানর আনতে দূত পাঠাও দেশ দেশান্তরো 
পৃথিবীর বানর যেন আইসে সত্বরে॥ 
আজি কালি করিয়া বানর যেবা বলে। 
স্ৰী পুত্র বাহির করিবা তাহার ধরিয়া চুলে! 
বাঁহর হইল হনুমান কটকে বোষ্টিত। 
কোটি কোট দূত পাঠায় ধাইয়া চারভিত॥ 


banglabooks.in 


{কাচ্কন্ধাকাণ্ড 


ভূমি আকাশ হাাঁড়য়া ঠাট যায় দেশে দেশে। 
পৃথিবীর বানর সভ দশ নে আইসে॥ 
পৃথিবীর বানর সভ হইল হুলস্থল। 
সুগ্রারের তরে সভে আনি ফুলফল ॥ 


মৈত্র সম্ভাষণে যান পর্বত মাল্যবান্‌॥ 
লক্ষ্মণ সংগ্রাৰ চতুদ্দোলে চড়ে দ:ইজন। 
চারভিতে চামর দুলায় যত বানরগণ॥ 
পথ বহিয়া যান সংগ্রীব পর্বত মাল্যবান্‌। 
রামের চরণে সমগ্রীব কারল প্রণাম ॥ 
তবল নিশান ঢাক বাজে শঙ্খধবাঁন। 
কটকের বোল রাম দূরে হইতে শান! 
শ্রীরামের চরণে সংগ্রীব করিল প্রণাম । 
আশীর্বাদ করিয়া কুশল পুছেন শ্রীরাম ॥ 
রাম বলেন মিতা তুমি আছহ গোরবে। 
সুগ্ৰীব বলেন মিতা কুশলে আছি সভে॥ 
বালি রাজা মারিয়া তুমি দিয়াছ রাজ্যভার। 
সত্যবন্দী হৈয়াছিলাম শধিলু তোমার ধার॥ 
সীতা উদ্ধারবা তুমি আপন শকতি। 
নামের তরে যাইব মান তোমার সংহতি ॥ 
যত বানর আছল পাঁথবীমণ্ডলে। 
যত যত ঠাট আছে নদনদীকৃলে ॥ 
যত যত ঠাট আছে সমুদ্রের তীরে। 
যত ঠাট আছয়ে সভ পর্ব তাঁশখরে ৷ 
সকল ঠাট আসিয়াছে তোমার সংবাদে । 
কোটি বৃন্দ ঠাট আইসে 

অব্বুদে অব্বুদে॥ 
ন্রশ কোট যোজনের পথ এ তন ভূবন। 
এই পৰ্ব্বতে প্রবেশ করে যত বানরগণ ॥ 
সপ্ত পাতালের বাহির সৃষ্টি নাহ আর। 
ইহার ভিতরে যাঁদ থাকেন সাঁতা 

কাঁরব উদ্ধার ॥ 

রাম বলেন সগ্রীব রাজা তুম মোর মিত। 
তুমি বাহ কে আমার কারিবেক হত৷ 
আশ্চর্য্য নহে সর্য্য ঘুচন অন্ধকার । 


৯৯০) 


আশ্চর্য্য নহে মিতা মেঘে বরিষয়ে পানি। 
তোমা হেন মিতা আম বড় ভাগ্য মান॥ 
দুই মৈত্রে পর্বতে মধুর সম্ভাষণ । 
ভীম আকাশ যুড়য়া আইসে বানরগণ।॥ 
সহস্র কোটি বানর লৈয়া আইসে শতবাঁল। 
যাহার কটক চলিতে গগনে লাগে ধাঁল ॥ 
গয় গবাক্ষ শরভ আইল গন্ধমাদন। 
পণ্ড কোট বানর আইল 
পণ ভাইর ভড়ন॥ 
অঞ্জনিয়া দাড়াইল লইয়া ধম্রাক্ষ। 
ত্রিশ কোট বানর লইয়া আইল গবাক্ষ॥ 
সহস্ৰ কোট বানর লইয়া আইল প্রমথি। 
সংগ্রামে পাঁশলে যারে বিক্রমে নাহ আঁট॥ 
পৃথিবীর বানর হেলায় যদি নড়ে। 
বারো যোজনের পথ কটক আড়ে বেড়ে॥ 
সত্তার যোজনের পথ শরীর আড়ে পারসর। 
দুই শত যোজন শরীর উভেতে দীঘল ॥ 
দীঘে পাঁরমাণ। 
বানর কটক জিনিয়া তার শরীর বাখান॥ 
সত্তার কোঁট বানর লৈয়া আইল কেশরা। 
সংগ্রামে পাশলে যারে বিপক্ষে নাহ পারি॥ 
পূৰ্ব্ব দিগ্‌ ইেতে আইল বিনোদ সেনাপাতি। 
কোটি সহস্র বানর 
তাহার সংহতি ॥ 
লক্ষ কোট বানর আইল গোৌরবর্ণ ধরে। 
দেখিয়া বিপক্ষ পলায় যার ডরে॥ : 
সম্পাতি বানরের ভিড়ন কোট অস্টশত। 
0211 
মহেন্দ্র দেবেন্দ্র আইল সুষেণনন্দন। 
জা পপ EE 
সুষেণ বেজ আইল সপ্রশবের *বশুর। 
তন কোটি বৃন্দ ঠাট কুড়ার প্রচুর 
মন্ত্রী জাম্বুবান। 
দূত্জয় কটক লইয়া আইল বার হনুমান ॥ 
অঙ্গদ যুবরাজ আইল বানরের আগুসার। 
অন্ব-্দ কোটি বানর আইল সংহতি তাহার 
*শত সহস্র বানরে এক লক্ষ জান। 
শত লক্ষ বানরে এক কোটি গণি ॥ 
শত কোট বানরেতে এক বৃন্দ জাঁন।* 


আশ্চর্য্য নহে মিতা তুমি কাঁরবা উপকার! শত বৃন্দ বানরেতে মহাব্ন্দ গঁণ॥ 


banglabooks.in 


১২০ 


শতেক মহাব.ন্দতে এক খর্ব জান। 
শতেক মহাখব্বেতে এক শঙ্খ গণ! 
শত কোট মহাশজ্খে এক পদ্ম জান। 
শত কোট মহাপদ্মে এক সাগর গণ॥ 
শত সাগরেতে হয় এক অক্ষোহণাী। 
শত অক্ষৌহিণীতে এক অপার গাণ॥ 
নদনদী যুড়িলেক পৰ্ব্বত সকল। 
সতরো দিনের পথ লৈয়া কটক জড় হইল ॥ 
পৃথিবী যাঁড়ল চাট নাহি দিশপাশ। 
কটকের ঠাট দোখয়া রঘুনাথের হাস॥ 
রাম বলেন মিতা কটক 

আইল তোমার পাশে। 
চতুদ্দ্গে বানর পাঠাও সাঁতার উদ্দশে॥ 
সীতা দেবীর তুমি যাদ করহ উদ্ধার। 
তবে মিতা তুমি সত্যতে হইবে পার॥ 
রঘুনাথের ঠাঁঞ সংগ্রশব লইয়া অনুমতি । 
চতুদ্দিগে বানর পাঁচে সন্গ্রীব অধিপাঁতি॥ 
বিনোদ সেনাপাঁত রাজা 

ডাক দিয়া আনে। 
পুধ্বাদগে চল তুমি সীতা অন্বেষণে ॥ 
সহস্র কোটি বানর তোমার ভিড়ন। 
সাঁতার ডীদ্দশে তুমি করহ গমন! 
যত নদনদী যাইবে যত যাইবা দেশ। 
যতেক পৰ্ব্বত দেখবা করিবে প্রবেশ॥ 
যত যত পৰ্ব্বত যাইবা যত সঙ্কটস্থান। 
সকল বানর শুন হৈয়া সাবধান ৷ 
স্বর্গ হইতে গঙ্গাদেবী আনল ভগনীরথে। 
গঙ্গাদেবী পার হৈয়া যায় যৃথে যৃথে॥ 
সরষ্‌ নদী পার হৈয়া যাইবে রঙ্কিনী। 
কৌশিক তাঁরয়া যাইবে 

শবশ্বামিত্রের ভাগনী ॥ 
দুইদিগে গরু চরে নদী গোমতী । 
গোমতণী পার হৈয়া যাইবে 

নদ! ভাগটীরথী ॥ 

ব্ৰহ্মপুত্ৰ পার হৈয়া বঙ্গে কাঁরহ প্রবেশ । 
মন্দার পর্বতে যাইও কাঁচকের দেশ॥ 
কর্ণপূর দেশ যাইও সমুদ্রের দ্বীপে। 
{করাত জাত আছে তথা সমদ্রসমপে॥ 
কনক চম্পক হেন তা সভার বর্ণ। 
উটের হেন তা সভার দুইখানি কর্ণ ॥ 
কালো বর্ণ মুখ তাহার তামবর্ণ চযাল। ' 
এক পায় পথ বহে বলে মহাবলী॥ 


রামায়খ 


| পানির মংস্য ভোকে। 
মানুষ ধরিয়া খায় যাহা পায় সমুখে ॥ 
মানুষ বাঘ বালিয়া যাহার খেয়াতি। 
সূর্যের তেজ সাঁহতে নারে 
1করাতজন জাত ॥ 
সীতা এড়িয়া থাকে যাঁদ কিরাত সংহতি । 
বড় যত়ে চাহও তথা পরম শকাঁত॥ 
বিষর পর্বত যাইও রাতের পার। 
দেবগণ করে তথা কোল অবতার॥ 
সব্বক্ষণ আসিয়া থাকেন দেব পঃরন্দর। 
যত্ব করিয়া যাইও তথা সকল বানর ॥ 
তাহার প্‌ব্বাদগে যাইও ক্ষীরোদসাগর। 
শ্বেত পর্বত দেখবে তথা 
ক্ষীরোদের তীর ॥ 
শ্বেত পৰ্ব্বত ধরে তথা সহস্র শিখর । 
সহস্র শিখরে আছেন তথা সহস্র মহেশ্বর॥ 
সহস্র ফণায় আছে সহস্ গোটা মাণি। 
মাঁণমাণক আলো করে দিবস রজনী ॥ 
ক্ষীরোদসাগর ধবল করে পৃথিবীমণ্ডল। 
শ্বেত পর্বত ধবল করে গগনমন্ডল ৷ 
শ্বেত অনন্ত ধরে তথা সহম্রেক ফণা। 
পূর্বাদগ্‌ ধবল করে সেই তিনজনা॥ 
সকল বানর বন্দিহ গয়া অনন্ত মহারাজ। 
মহেম্বর বান্দয়া গেলে সিদ্ধি হইবে কাজ ॥ 
সোনার তালগাছ আছে তথা চার যুগে। 
ওঁষধবীর্য পর্বত যাইও 
তাহার পর্বাঁদগে ॥ 
সকল বানরে চাঁহও তর শিখরে শিখরে । 
বড় যত্নে চাঁহও তথা সীতা লঙ্কেন্বরে॥ 
তথা গিয়া রাবণ সতার যাঁদ 
না পাও উদ্দেশ। 
বিনোদ পৰ্বতে গিয়া করিহ প্রবেশ॥ 
পব্্বতের উপর সরোবর কালো তার পানি। 
দৰশ কোট আছে তথা কাল সাঁপনী॥ 
নাগিনীগণ হিংসে তথা ভ্রিভুবন পোড়ে। 
তার কাছে দেব দানব কেহো না যায় উরে! 


তথা যাঁদ রাবণ সীতার না পাও উদ্দেশ। 
লোহিত পৰ্ব্বতে গয়া কাঁরহ প্রবেশ ॥ 


banglabooks.in 


দকচ্কিম্ধাকাণ্ড 


সেই পর্বতে আছে বড় চমৎকার । 
[তন যোজন নদী তাহে বহে তো পাথার॥ 
তাহার পূব্বাঁদগে যাইও লোহিত সাগর। 
বড় বড় রাক্ষস আছে তথা পানির ভিতর॥ 
রন্তবর্ণ তারা সভ নানা মার্ত ধরে। 
গারাদগে শিমুলের গাছ আছে তার ভিতরে 
সোনার শিমুলের গাছ চারাদগে কাঁটা। 
সুবর্ণের ফল তাহে ধরে গোটা গোটা 
জলে হইতে রাক্ষস গাছের ডালে বৈসে। 
তার ডরে দেব দানব না যায় সেই দেশে! 
আড়ে 'দিঘে বটে সাগর শতেক যোজন । 
সাবধান হৈয়া চাহও সকল বানরগণ | 
উদয়াগাঁর পর্বতে যাইও সুধু সোনাময়। 
পৃথিবী উজ্জল করে সুর্যের উদয় ॥ 
তিন লক্ষ যোজনের পথ পর্বত দীঘল। 
যাহার শিখর লাঁগয়াছে গগনমণ্ডল ॥ 
মুনি তপ করে যথা তপের নিধান। 
বালাখল্য মুনি নামে বিঘত প্রমাণ॥ 
বাদুড় হেন লাম্বি মুনি তাহার শিখর। 
সেই মুনির তপের কারণে জগৎ সংসার॥ 
উদয়াগারর পূর্বে নহে সূর্যের গাঁত। 
অন্ধকারময় তথা নাহিক বসাতি॥ 
উদয়গিরির পূর্বে নহে 

আমার গতাগাঁতি।* 
উদয়াগাঁর চাহিয়া বানর আইস শীঘ্রগাঁত ॥ 
উদয়াগাঁর যাইতে আসতে হইবে এক মাস। 
এক মাস অধিক হইলে সভার বিনাশ! 
মাসেকের ভিতরে যেই বীর নাহি আইসে। 
সবংশে মারবে সে আপনার দোষে ॥ 
কত্তবাস পণ্ডিতের শুন অমূতের বাণনী। 
কাঁন্কম্ধাকাণ্ডে রচিল পর্ব 

দিগের কাহিনী ॥ 


রাবণ দক্ষিণে বৈসে সংগ্রীব তাহা জানে। 
বড় বড় বার রাজা পাঠাইল দক্ষিণে ॥ 


যত যত নদুনদশ যাইবা দেশাবদেশ। 
স্বত যত পর্বত যাইয়া করিবা প্রবেশ॥ 


১২১ 


যত উত্তম দেশ যাইবা যত সঙ্কটস্থান। 
সকল বানর শুন হৈয়া সাবধান॥ 
নম্মদা দূল্টবেণী দ্বারিকা গোদাবরী। 
খষ্যমূক পর্বতে যাইও 

যথা নদী কাবেরী॥ 
বিন্ধ্য পর্বত যাইও সহস্ৰ শিখর । 
নানা ফুলফল' তাহে বিচিত্ৰ তরুবর 
গঙ্গার দেশ দিয়া যাইও দেশ উৎকল। 
মলয়া পর্বত যাইও সগাঁন্ধ কেবল ৷৷ 
মহেন্দ্র পর্বত যাইও উচ্চ শিখর । 
মহেন্দ্র দেবেন্দ্র দুই সুষেণকুমার॥ 
বড় বড় বানর আছে বার সম্পাতি। 
নল নীল আছে প্রধান সেনাপাঁত॥ 
সংগ্রীব বলে কটক বানর শুনহ উত্তর। 
জলে কেলি করে তথা দেব পুরন্দর॥ 
তাহার ভিতরে যাইও সাগর ভিতর। 
জলে হইতে উঠে পৰ্ব্বত সহস্র শখর॥ 
সোনার পর্বত সে দশাঁদগ্‌ প্রকাশে। 
সহস্র শিখর উঠে যাঁড়য়া আকাশে॥ 
সাগরের পার দুজ্জয় লঙকাপুরী । 
সমুদ্র আয়তন শত যোজন ধাঁর॥ 
সমুদ্রের মধ্যে বৈসে সুরশা সাঁপনী। 
নাগলোকের মাতা [তান সৰ্ব্বলোকে জানি! 
জলে হইতে পৰ্ব্বত উঠে যুড়িয়া আকাশ। 
নানা বর্ণে শৃঙ্গ ধরে দশ দিগ প্রকাশ ॥ 
কাণ্চনময় শৃঙ্গ ধরে যেন দিবাকর । 
ধবল শৃঙ্গ ধরে পর্বত সব্বাঞ্ঞ' সুন্দর ॥ 
সাগরের ভিতরে বৈসে নিংহিকা রাক্ষসণ। 
{বষম রাক্ষসী সে সব্বলোকে ঘ্াঁব॥ 
ভয়ঙ্কর রাক্ষস ছায়া পাইলে ধার। 
দুই হাথ প্রসারিয়া উদরে লইয়া ভাঁর॥ 
সত্তার যোজন শরীর আড়ে পারসর। 
দেড় শত যোজন শরীর উভেতে দীঘল ॥ 

অন্দ্ধক আকাশে। 
তাহা দেখি বানর কটক পাইবে তরাসে॥ 
সকল বানর যাইও হইয়া সাবধান। 
এক লাফে পার হৈও সাগর প্রধান ॥ 
এই মতে 'ডিতগাইও সাগর শতেক যোজন। 
সাগরের পার লঙ্কা রাবণভবন ॥ 
চাঁরাভতে সাগর মধ্যে লঙ্কার গড়। 
দেবগণ যাইতে নারে লঙ্কার ভিতর ॥ 


banglabooks.in 


১২২ 


লঙ্কার ভিতর চাহ তোমরা সকল বানর ।* 
বড় যত্বে চাঁহও তথা সীতা লঙ্কেশ্বর॥ 
তথা যাঁদ রাবণ সাঁতার না পাও উদ্দেশ। 
বৈদ্যত পর্বতে গিয়া কাঁরহ প্রবেশ॥ 
বৈদ্যত পৰ্ব্বত যাইও তাহার দক্ষিণ। 
র নি্ম্মত পৰ্ব্বত 
সোনার গঠন॥ 
অগস্ত্য মুনির আশ্রম তথা 
বিশ্বকম্মার নিম্মিত। 
নানা বর্ণে পৰ্ব্বত সে অপ্ব শোভিত॥ 
সকল বানর বেড়াইও শিখরে শিখর। 
বড় যত্বে চাহও সীতা লঙ্কেশ্বর॥ 
তথা যদ রাবণের না পাও উদ্দেশ। 
সৃসর পর্বতে গিয়া কাঁরহ প্রবেশ। 
সুসর পর্বত তাহার যাইও দক্ষিণে। 
দশ দিগ্‌ আলো করে রত্বের করণে ॥ 
পণ্ট গন্ধব্্ব আছে তথা চারিদিগে গড়। 
দেব দানব যাইতে নারে তাহার নিয়ড়॥ 
পর্বতের ধন যদি আনিতে মনে করি। 
বিষম গন্ধৰ্ব্ব তারা সেইক্ষণে মার] 
বিষম গন্ধব্ব তারা বড় খরসান। 
তাহার ঠাঞ পাঁড়লে কারো নাহক এড়ান॥ 
সকল বানর চাহও তথা শিখরে শিখর। 
বড় যত্নে চাহিও তথা সীতা লঙ্কে*বর॥ 
তথা যদ রাবণ সাঁতার না পাও উদ্দেশ। 
যম রাজার পরা গিয়া কাঁরহ প্রবেশ ॥ 
জিয়ন্তে যমপুরা যাইতে কাহার শকতি। 
যমের দাক্ষণ নহে সূর্যের গতাগাতি॥ 
যমের দাক্ষিণ দ্বার সকল অন্ধকার। 
রান্রীদন নাহ তথা একই প্রকার ॥ 
যমপ্রীর দাক্ষণ নহে আমার গোচর। 
যমপুরী যাইও নেউটিয়া সকল বানর ॥ 
পরী যাইতে আসিতে হইবে এক মাস। 
ত্বরায় আসবা আম কাঁহ উ পদেশ॥ 
মাসেক ভিতরে যেই বাঁর এথা নাহ আইসে। 
সবংশে মারবে সে আপনার দোষে ॥ 
সীতার বার্তা পাই যদ 
তোমা সভার মুখে। 
সবংশে তোমা সভার বাড়াইব সুখে 
সীতা দেখিয়া আসবেক যে 
এক মাস ভিতরে। 
তায় আমায় রাজ্য করিব একই সোঁসরে॥ 


ব্নামায়ণ 


সংগ্রীব বলে, হনমান পবননন্দন। 
তুমি কার্য্যাসাদ্ধ করবা লয় মোর মন॥ 
অগ্নিপানি না মান তুমি পবনের গাঁত। 
সীতা দেবী দেখবা তুমি 
লয় মোর মতি ॥ 

তোমার প্রসাদে আমি সত্যে হইব পার। 
তোমার যশ ঘোষে যেন সকল সংসার] 
তুমি যাঁদ সঈতা দেখাও 

তবে সে সাঁত দেখি। 
আর জন সাঁতা দেখিবে ইহা নাহি লাখ ॥ 
সুগ্রব বলে শুন মিতা আমার বচন। 


Sl Te SAB el FL 


হস্ত পাতিয়া আঙ্গুর নিলা পবননন্দন॥ 
অমূল্য জড়িত রত্ন অদূর শোভন। 
রাম সীতা নাম আছে অঞ্গুরী লিখন! 
বানরগণ করে এখন হনমানের প্রশংসা । 
হনুমান দেখবে সাতা শ্রীরাম 
কারল মানসা॥ 

আমার দুঃখে হনুমান বড়ই দুঃখত। 
হনুমান বৈ আর নাহক ব্যথিত ॥ 
মাতা সতাঁ হয় যাঁদ পিতা সত্যবান। 
তোমায় আনিয়া দিব সনতার ব্যাখ্যান ॥ 
সীতার উদ্দেশ যাঁদ কহ তো আমারে । 
তোমা বাঁহ সাধু নাহি জগং সংসারে ॥ 
হনুমান বলে সগতা দেখব নয়নে। 
কেমনে জানিব সীতা কহ তার ঠানে॥ 
রাম বলেন জানকাঁ যাঁদ রাখল জাঁবন। 
দীর্ঘ কুন্তল সাঁতার মধুর বচন! 
রাজহংস 'জনিয়া সাঁতার গমন সুন্দর ৷ 
বরণ কনক সীতার মুখ সুধাকর॥ 
হনুমান বলে সীতা দেখব আচাদ্বতে। 
অগ্গুরী দিব সবেমান্র তোমার প্রতঈতে॥ 7 
রামের ঠাঁঞ হনুমান 

বিদায় হইয়া লড়ে 
পতঙ্গ যেন বানর ঠাট ঝাকে ঝাকে উড়ে॥ 
চালল বানর কটক সংগ্রীব আদেশে । 
দাক্ষণ দিগের পাঁচাল রাঁচল ফ্রীত্তবাসে॥ 


banglabooks.in 


কি শ্ৰিন্ধাকাণ্ড 
সুগ্রাব বলে সুষেণ তুমি পরম গাঁ্বত। 


আপানি বিষ রঘুনাথ কর তাঁর হিত॥ 
{তন কোটি ঠাট আছে তোমার সম্পাশে। 
পশ্চিম দিগে চল তুমি সীতার উদ্দশে॥ 
যত নদনদী যাইবা যত যাইবা দেশ। 
যতেক পৰ্ব্বত গিয়া কাঁরবা প্রবেশ॥৷ 
যত উত্তম দেশ যাইবা যত সঙ্কটস্থান। 
যতেক বানর শুন হৈয়া সাবধান ॥ 
মদ্রদেশ মন্দ দেশ আঁত বড় কঠিন। 
কুম্ভদেশ গিয়া দেখিও অনন্ত প্রবীণ॥ 
আঁভষেকের দেশ গিয়া দেখিবা কেয়াবন। 
দিশপাশ নাহ তথা অনেক যোজন ॥ 
দুই দিগে কেয়াবন দেখতে অপার। 
কেয়াবনের কাঁটা যেন করাতের ধার॥ 
সকল বানর শুন হৈয়া সাবধান। 
ঝাট গেলে কেয়াবনে পাবে পারত্রাণ॥ 
কেয়াবন এাঁড়য়া যাইবে তালবনে। 
সকল দুঃখ পাসরিবে তালভক্ষণে ৷৷ 
তাহার পশ্চিমে যাইও মহাপাটনে। 
হিঙ্গুলিয়া পর্বতে যাইও 

অপূর্ব গমনে ॥ 
পুর্বে সিন্ধয নদ যাইও পশ্চিম সাগর। 
মধ্যে হেমাগার তার উচ্চ শিখর 
হস্তীর শব্দ শুনি যেন মেঘের গজ্জন। 
এক গোটা শৃঙ্গ তার কেবল কাণ্চন ॥ 
দশ দিগ্‌ আলো করে পব্বতের জ্যোতি। 
সব্বক্ষণ থাকেন তথায় দেবী পার্বতী ॥ 
বড় যত্বে চাহিও তথা সঁতা লঙ্কেশবর। 
সকল বানর দেখবা তথা শিখর শিখর 
তথা যাঁদ রাবণ সাতার না পাও উদ্দেশ। 
চক্রবান পর্বতে গিয়া করিবা প্রবেশ॥ 
পশ্চিম সাগরে ঠাট যাইও এক ভাগে। 
চক্রবান্‌ পর্বতের চাহও চার দিগে॥ 
বিষূচক্র আছে তথা অদ্ভুত ধার। 
বিশবকম্মার 'নাম্্মত চক্র বিপূল আকার॥ 


পরমসূন্দর ॥ 
সেই অসুরের হাড়ে চক্র নিম্মাণ করি। 
সেই অসুর বধ কাঁর শঙ্খচক্রধারী ॥ 
সকল বানর চাহিও তথা শিখর শখর। 
বড় যত্ধে চাহিও তথা সীতা লঙ্কেশবর॥ 


১২৩৬ 


তথা যাঁদ রাবণ সাঁতার না পাও উদ্দেশ। 
বরাহ পব্্বতে গিয়া কাঁরবা প্রবেশ ॥ 
চক্ববাণ এড়িয়া যাইও ষাট যোজন। 
বরাহ পর্বত দেখিবা কেবল কাণ্চন॥ 
বিশ্বকর্ম্মার গঠিত তথা বরুণের ঘর। 
মণমানিক 'নার্্মত তাহে প্রবাল বিস্তর 
পুরী আলো করে তাহে 

জ্যোতি নকলে দূর ॥ 

বিক্রম প্রচুর ॥ 

বরুণের সঙ্গে অসুর বৈসে এক দেশে। 
তে কারণে অসুর বরণে নাহক হিংসে॥ 
বিষম অসুর সে তাহার না যাইও নিকটে ॥ 
তার ঠাঁঞ পাঁড়লে তোমরা 


সকল বানর শুন হৈয়া সাবধান। 
অসুরের হাথে পাঁড়লে নাহিক এড়ান॥ 
তথা যদ রাবণ সঁতার না পাও উদ্দেশ। 
মেঘ পর্বতে গিয়া কারহ প্রবেশ॥ 
শব্দ কাঁরয়া পানি বর্ষে শিখরে শিখরে। 
পানির শব্দে সিংহ মহিষ 
পলায় উচ্চ স্বরে॥ 
সেই পব্বতের রাজা দেব পুরন্দর। 
সকল বানর চাহও তথা 
সীতা লঙ্কেশবর॥ 
তথা যাঁদ রাবণ সীতার না পাও উদ্দেশ। 
সুমের্‌ পব্বতে গিয়া করিহ প্রবেশ॥ 
সুমেরু পর্বত সে কনকে রাঁচত। 
যাঁট সহস্র পর্বত তাহাতে বেম্টিত ॥ 
ষাট সহম্ত্র পর্বত কাঁরয়া উদয়। 
ষাট সহস্র পর্বত সুধা সোনাময় ॥ 
সেই পর্বতের শুন অদ্ভূত কথা । 
সোনার খাজ্‌র গাছ ধরে দশ মাথা ॥ 
সকল দেবতা তাহে জলব্লীড়া কার। 
দিন অস্ত গেলে আইসে তো শর্বরী॥ 
দুই লক্ষ দুই শত যোজন সেই 
পর্বতের প্রমাণ । 
নিমিষেকে সূর্য্য তথা করেন পয়ান! 
অস্ত স্বর্গ আছে তথা অস্ত শিখর। 
দেব দানব কেলি তথা করয়ে তৎপর ॥ 
সুমেরু ফিরিয়া সূ্যয নিত্য করেন গাতি। 
এক দিগে দিবস হয় আর দিগে রাত॥ 


banglabooks.in 


১২৪ 


সুমেরু শিখর নহে আমার গোচর। 
সুমেরু ফারিয়া নেউটিও সকল বানর॥ 
হইবে এক মাস। 
মাসের অধিক হইলে সভার বিনাশ ॥ 
মাসের ভিতরে যেই বীর নাহি আইসে। 
সবংশে মারবে সে আপনার দোষে! 
চলিল সুষেণ বেজ সুগ্ৰীব আদেশে । 
পশ্চিম দিগের পাঁচালি রচিল কৃত্তিবাসে ॥ 


সুগ্ৰীব বলে শতবাল তুমি 
প্রধান সেনাপাতি। 

উত্তর দিগে চল তুমি আমার পণীরতি॥ 
কুমুদ দাধমুখ দুহে* চন্দ্রের কুমার। 
{তন সেনাপাঁতি তোমরা চলহ সত্বর॥ 
শতবাঁল মহাবীর উত্তরে তোমার বাস। 
সেই উত্তর 'দিগে তুমি করহ প্রবেশ ৷ 
আম যে দেশ জানি তাহা 

কাঁহ তোমার স্থানে। 
তথা তথা তুমি যাইবা সাবধানে ॥ 
যত যত নদনদী যত রাজার দেশ। 
যতেক পর্বত দেখবা করিবা প্রবেশ ॥ 
যত উত্তম দেশ যাইবা যত সঙ্কটস্থান। 
সকল বানর শুন হৈয়া সাবধান ॥ 
প্রথমে যাইবা তোমরা কটচকের দেশ। 
চন্দ মহাটিন্দরাজ কারহ প্রবেশ॥ 
তাহার উত্তর যাইও দেশ সব্বোত্তর। 
হিমালয় পৰ্ব্বত দেখবা যথা মের ঘর॥ 
সূ্যেযর কিরণে যথা জলজন্তু বৈসে। 
ভাগরথী গঙ্গা দেবী যথা হইতে আইসে। 

র উত্তর ব্রহ্মার বসতি। 

তথা থাকিয়া ভগণীরথ আনিলা ভাগটীরথী॥ 
ব্রহ্মার সেবা ভগীরথ করিলা অনেক কাল। 
অনেক তপের ফলে গঙ্গা আনল সংসার ॥ 
পৃথিবীতে গঙ্গা আইলা ভগীরথের কারণ। 
অনেক পদ্রুষ মস্ত হইল গঙ্গা দরশন ৷ 
1হমালয় পর্বত চাঁহও শিখরে শিখর । 
বড় যর্বে চাহিও তথা সাত লক্ষেশ্বর॥ 
যাদ রাবণ সাতার তথায় না পাও উদ্দেশ। 
তাহার উত্তর প্রান্তরে করিহ প্রবেশ ৷ 


রামায়ণ 


বিষম দগ্গম সেই প্রান্তর স্থল। 
বৃক্ষ নাহ পর্বত নাহ নাহ তথা জল॥ 
দুই শত যোজন পথ প্রান্তর স্থান। 
বড় ভয় পাইবা সকল বানরগণ॥ 
সকল বানর তথা হইও সাবধান। 
ঝাট গেলে প্রান্তরে পাইবা পারন্রাণ॥ 
কৈলাস পৰ্ব্বতে যাইও তাহার উত্তর। 
দশ 'দিগ্‌ আলো করে পর্বত শিখর॥ 
তিন লক্ষ যোজনের পথ পব্বত দীঘল। 
সব্বক্ষণ থাকেন তথা দেব মহেশ্বর ॥ 
প্রমথগণ লইয়া আছেন আঁধকারা। 
পার্বতী লইয়া মহেশ তাহাতে বিহারী ॥ 
অর্ধেক কৈলাসে অলকা নামে পুরী । 
তথায় বৈসেন কুবের ধনের আঁধকারী ॥ 
পর্বত উপরে নদী আছে নাম বিলাস। 
নদ'র পানি রাঙ্গা হয় মাঁণমাঁণক প্রভাস ॥ 
সীতা লৈয়া ভাইয়ের বাড়ী যাঁদ 
থাকয়ে রাবণ। 

যত্ব কারয়া চাঁহয় তথা সকল বানরগণ॥ 
তথা যাঁদ রাবণ সীতার না পাও উদ্দেশ। 
ভ্রিশৃঙ্গ পর্বতে গিয়া কারবা প্রবেশ 
ত্রিশৃঙ্ঞ পর্বত সেই তিন শৃঙ্গ ধরে। 
বড় চমৎকার দোখবা সকল বানরে॥ 
এক শৃঙ্গ রূপা অর যেন চন্দ্ুকলা। 
আর শৃঙ্গ রাঙ্গা দোখবা যেন 

মণিমাঁণক পলা ॥ 
আর শৃঙ্গ সুবর্ণের দশ দিগ্‌ প্রকাশ। 
তার তেজে আলো করে সকল সংসার 
তর শৃঙ্গে থাকে কবা সীতা লঙ্কেমবর। 
যত্ন করিয়া দেখিও তথা সকল বানর 
তথা যদ রাবণ সীতার না পাও উদ্দেশ। 
গন্ধমাদনে গিয়া কাঁরহ প্রবেশ ॥ 
ব্রিশৃঙ্গের উত্তরে যাইও গন্ধমাদন। 
চৌষাঁটর যোজনের পথ পর্বত আয়তন ॥ 
নয় শৃঙ্গ ধরে পব্বত অপরব্ব নিম্মাণ। 
প্রথম শৃঙ্গে দেখি যাইবে মহাদেবের স্থান ॥ 
আর শৃঙ্গে আছে তার উত্তম সরোবর। 
আর শৃঙ্গে তিন কোট গন্ধব্র্বের ঘর॥ 
চার শৃর্গে আছে তর শাল পিয়াল । 
সিংহ মাহষ তথায় চরে পালে পাল ॥ 
তার উত্তর শৃঙ্গে আছে খরম্রোত নদী । 
নদীর দুই কুলে আছে পরম ওুঁষধি॥ 


banglabooks.in 


কাচ্কম্ধাকাণ্ড 


দেবগণ কেলি তথা করেন সানন্দে। 
মৈলে লোক প্রাণ পায় ওষধের গন্ধে॥ 
মৃত লোকের তথায় নেউটে জীবন। 
তে কারণে পব্বতের নাম গন্ধমাদন॥ 
তথা যাইয়া যাঁদ না পাও সঈতা লঙ্েম্বর। 
সীতার উদ্দিশে যাইও তাহার উপর ॥ 
তাহার উত্তরে যাইও পর্বত করিয়া পাছ। 
অদ্ভুত দেখবা তথা সোনার জামগাছ। 
সোনার বর্ণ জামগাছ ফল হয় সোনার। 
যাহার নামে জদম্বুদ্বীপ প্‌থিবা প্রচার॥ 
*দেবগণ তার তলে নিত্য করে কেলি । 
সেই জামগাছের নামে জম্বুদ্বীপ বলি॥* 
চারি ডাল ধরে যেন পব্বতের চূড়া। 
সত্তার যোজনের পথ যোড়য়া 

জম্বূগাছের গোড়া 
সীতা লৈয়া তার তলায় থাকে যাঁদ রাবণ। 
যত্র কাঁরয়া চাহও তথা সকল বানরগণ॥ 
তথা যদ রাবণ সাঁতার না পাও উদ্দেশ। 
মন্দার পর্বতে গিয়া করিহ প্রবেশ॥ 
মন্দার পর্বতে যাইও জম্বুগাছের উত্তর। 
এক হুদ আছে তথায় তাহার উপর॥ 
সব্বমণ্ডলী বলিয়া হৃদের খেয়াতি। 
হৃদ দেখিতে আসিয়া থাকেন 

ব্ৰহ্মা প্রজাপতি ৷ 

স্বর্গ হইতে পড়য়ে গঙ্গা দেবীর পানি। 
কোশিকী নাম তার পৃণ্তরঙ্গিণী ॥ 
তথা যাঁদ না পাও সীতা লঙ্কে*বর। 
*তাহার উত্তর জাহ মহেশ সাগর ॥ 
সেই ত সাগরে জন্ম বহ মূল্য ধন। 
আড়ে 'দিঘে সাগর সেই শতেক যোজন ॥* 
অষ্ট কুলাচল আছে সাগর ভিতর । 
জলে হইতে উঠে পৰ্বত সহস্ৰ শিখর ॥ 
সোনার পৰ্ব্বত সেই দশ দশ প্রকাশ! 
সহস্র শিখরে উঠে যাঁড়য়া আকাশ 
সোনার পর্বত উঠে দেখিতে সুঠান। 
শিবলিঙ্গ আছে তথা অদ্ভুত নিম্মাণ॥ 
সেই পর্বতে মহেশ থাকেন সব্বক্ষণ। 
ম'হশের কাছে থাকে যাঁদ সেই রাবণ! 
সকল বানরে চাঁহও তথা শিখরে শিখরে। 
যত করিয়া চাহিও তথা সীতা লঙ্কেশবরে॥ 
তথা যদ রাবণ সীতার না পাও উদ্দেশ । 
কৌ পৰ্বতে 'গিয়া কাঁরহ প্রবেশ ॥ 


১২৫ 


ক্রোণ্ট পৰ্ব্বত দোখয়া বড় পাইবা ভয়। 
বিষম পৰ্ব্বত সেই অন্বকারময়॥ 
দূরে থাকিয়া পর্বত কারহ নিরীক্ষণ! 
সেই পর্বতে গেলে অবশ্য মরণ! 
ডাহিন বাম কাঁরয়া যাইও সকল বানরগণ॥ 
দ্রোণ পর্বতে গিয়া কারহ গমন॥ 
দ্রোণ পর্বত দেখিলে হইবা বড় সখা । 
দেবগন্ধব্বকন্যা তথা দেখিবা চন্দ্রমুখী।॥ 
বালাঁখল্য মুনিগণ তথায় বিস্তর। 
দেব গন্ধব্বের আছে তথায় অনেক ঘর ॥ 
সুর্যের গাঁত নাহি চন্দ্রের প্রকাশ। 
নক্ষত্র নাহ তথা নাহক আকাশ॥ 
কন্যা সভার রূপে পর্বত আলো করে। 
কুমুদ নদীতে যাইও তাহার উত্তরে॥ 
কঁচক জাতি আছে তথা বড় ভয়ঙকর। 
দুই কূলে পার হয় বাতাসে কার ভর 
তাহার উত্তরে যাইও সাতার ডীদ্দশে। 
সেই দেশে অনেক লোক হারষেতে বৈসে। 
যাহা চাই তাহা পাই গাছের মিষ্ট ফল। 
সোনার পদ্ম জন্মে তথা সোনার উৎপল ॥ 
নানা রত্ন মাণমাণিক পানিতে উপজে। 
নদীর পান রাঙ্গা দেখ 

মাঁণমাণিকের তেজে 
নানা রত্বের অলঙ্কার তথায় লোকে পরে। 
নানা অলওকারে স্তীলোক শোভা করে॥ 
কোতুকে কন্যাগণ থাকে 
, ইন্দ্রের নাহি গাঁত 
কাঁপিয়া ইন্দ্র তবে শাপ দিলা তথ ॥ 

চাঁর প্রহর রাতি 

বিহান হইলে উঠে তারা সকল যুবতাঁ॥ 
অন্ধকার গুহার ভিতর থাকে কন্যাগণ। 
প্রভাতে উঠিয়া করে গীতবাদ্য নাচন॥ 
তাহার উত্তরে যাইও অনন্ত সাগর। 
তাহার কূলে হেমাগার উচ্চশিখর॥ 
সকল পর্বত জিনিয়া উচ্চ হেমগিরি। 
আকাশে লাগ্যাছে তার 

শিখর সার সারি॥ 
হেমাগাঁর উত্তরে নাহ সূর্যোর গাঁত। 
অন্ধকারময় তথা নাহিক বসতি॥ 
হেমাগরির উত্তর নহে আমার গোচর। 
হেমাগার চাঁহয়া' নেউাটও সকল বানর! 


banglabooks.in 


৯২৬ 


হেমাঁগার যাইতে আসতে হইবে এক মাস। 
'মাসেকের ভিতরে না আইসে যাঁদ 
হইবে বিনাশ॥ 
মাসের ভিতরে যেই বীর নাহি আইসে। 
সবংশে মাঁজবে সে আপনার দোষে ॥ 
যত দেশ জান আম সকল নাহ কাঁহ। 
সকল দেশ চাহিবা তোমরা 
সীতা তো বৈদেহী॥ 
লেজ উচ্চ কাঁরয়া মালসাট মার। - 
বীর গঞ্জে গঙ্ঞজে বানর শতবাল॥ 
কোন্‌ কার্যে পাঠাও রাজা এতেক বানর। 
আমি আনিয়া দিব সাঁতা 
মারিয়া লঙ্কে*্বর॥ 
সাগর ভিতরে থাকে সীতা সাগরেতে পশি। 
পাতাল ভিতরে থাকে সীতা 
পাতালে প্রবেশি॥ 
কোন কার্যে রামলক্ষতণ পায়্যাছেন চন্তা। 
রাবণ মার আন দিব পৃষ্ঠে কার সীত॥ 
কোন্‌ কার্যে রামলক্ষমণ করিবেন পয়ান। 
একেলা মারতে রাবণ না ধরিবে টান॥ 
যাইতে আসিতে মাত্র হইবে অপেক্ষা । 
এইখানে আঁনয়া সীতা রামে করাইব দেখা ৷৷ 
শতবলির কথা শুনি সশশ্লীব রাজা হাসে। 
কাষ্যাসাদ্ধ কাঁরবে 


নি 

সে মোর মনে আছে৷ 
ক HE 
উত্তর দিগের পাঁচালি রাঁচল কৃত্তিবাসে॥ 


নদ নদী পর্বতের শ্বানয়া তো নাম। 
সগ্রীবের ঠাঞ্জি জিজ্ঞাসেন শ্রীরাম ॥ 
সাগর নগর আর পাঁথবীর অন্ত। 
কেমনে জানলা মিতা ইহার বৃত্তান্ত॥ 
*পূর্বকথা কহে সুগ্ৰীব শ্রীরাম গোচরে। 
বালির ডরে ভ্রামলাঙউ সকল সংসারে ॥* 
সপ্তদ্বীপ পাঁথবী বালি বেড়ায় 

চক্ষুর নামষে যায়। 
কোন: দেশে রাহব আমি না পাই উপায়॥ 
খাষ্যমূকের কথা মোরে কহিল হনমোন। 
হনুমানের কথায় আইল; দেশের সান্নধান॥ 
চাঁর পাত্র লইয়া বেড়াই সংকুচিত। 
তোমার প্রসাদে এখন রাজ্যে পাঁজত |. 


রামায়ণ 


মিন্রে মিপ্লে কথাবার্তা কাহছে কাঁহনী। 
দুই িৰে কথাবার্তা মাসেক ঘনাঘান॥ 
মধুসদ্ভাষণে দহে আছেন পণীরিতি। 


পশ্চিম দিগ্‌ চাহিয়া আইলা সুষেণ বেজ! 
পূর্ব পশ্চিম আর 'দগ্‌- উত্তর। 

[তন দিগ্‌ চাহিয়া বানর আইল সত্বরা। 
তিন 'দগের বানর আসিয়া কহে কথা। 
তিন দিগের ভিতরে কোথাও নাহি সতা॥ 
নানা পৰ্ব্বত উকাটলু চাঁহলু নানা দেশ। 
কোনো দেশে সাঁতার না পাইল; উদ্দেশ ॥ 
শুনিয়া যে রঘুনাথ হইলা চিন্তিত। 
রামেরে প্রবোধ করে সগ্রীব রাজা মিত॥ 
দাক্ষণ দগে গোসাঞ রাবণ রাজার ঘর। 
সেই 'দিগে পাঠাইয়াছি বড় বড় বানর! 
আপনি অঞ্গদ গিয়াছে মন্ত্রী জাম্বুবান। 
কাযযসাধক গিয়াছে আপাঁন হনমান॥ 
তোমার কার্য্যে হনুমান বড়ই তৎপর। 
অবশ্য হইবেন সীতা হনুমান গোচর॥ 
ধাম্মক বড় হনুমান শুন মহাশয়। 
হনুমান দেখিবে সীতা না কারও বিস্ময় ॥ 
ক্রন্দন সম্বরেন রাম হন:মান আশ্বাসে । 
কিচ্কম্ধাকাণ্ডে রচিল পণ্ডিত কান্তবাসে॥ 


তন 'দগ্‌ চাঁহয়া আইল বানরগণ। 
দক্ষিণ 'দিগে যত ঠাট করেন গমন ॥ 
দাক্ষণ 'দগে যত ঠাট কর্যাছে প্রবাস ।* 
সীতা চাহতে 'বন্দুগ্িরি গেল এক মাস॥ 
মাসের আঁধক হইল রাজারে লাগে ডর। 
জীবনের আশা এড় সকল বানর॥ 
বিষম দণ্ডকবন আত দুরদেশ। 

সেই বনে বানর কটক কাঁরল প্রবেশ ॥ 

এক রাক্ষস তথা আছে দোঁখতে ভয়গকর। 
সকল বানর দেখে বনের ভিতর॥ 

ধাইয়া রাক্ষস গেল বানর মারিবারে। 
রূষল অশ্গদ বীর যুঁঝতে আগনসরে ॥ 
অঙ্গদ বলে এই লঙ্কার রাবণ । 

তোমা চাঁহয়া বেড়াই মোরা বানরগণ॥ 


banglabooks.in 


গকাঁজ্কম্ধাকাপ্ড 


অঞ্গদ রাক্ষস দুইজনে হ;ড়াহযাঁড়। 
হুড়াহনাঁড় এড়িয়া দুহে” হয় মারামারি] 


কেহো কারো জানতে নারে দুইজন সোঁসর। 


আঁচড় কামড়ে দুইজন হইল জঙ্জর॥ 
ক্ষণেক হেটে অঙ্গদ ক্ষণেক উপরে। 
পৃথিবী টলমল করে দুই বারের ভরে॥ 
বজ্রমুষ্টি মারে অঙ্গদ রাক্ষসের বূকে॥ 
চৈতন্য হরিল রাক্ষস রন্ত উঠে মুখে ॥ 
রাক্ষস মারিয়া তথা সকল বানর চাঁহ। 
তথায় দেখা নাহি পাইল সীতা বৈদেহী॥ 
অবসাদে বানর কটক বাস গাছের তলে । 
রাক্ষস মারিয়া তারা আছে কুত্হলে ॥ 
এক মাসের তরে তারা কাঁরল 'নশ্চয়। 
মাসেকের অধিক হইলে জীবনসংশয় ॥ 
অঙ্গদের বচনে সভে দিল অনুমাতি। 
বনলতা উকটে বানর কারি পাতাপাঁতি॥ 
চাঁহতে চাহতে দেখে এক গোটা বিল। 
জলচর পাখি সভ করে কিলাঁকল॥ 
খালবিল নাহ তথা নিকটে নাহ পানি। 
নানা পক্ষের কলরব বড় শব্দ শান 
বড় গাছ আছে তথা বনের ভিতর। 
লাফ "দয়া উঠে বানর তাহার উপর॥ 
গাছে চাঁড়য়া নেহালে বানর সংডঙ্গ দয়ার। 
চন্্রসূর্যের প্রকাশ নাহি মহা অন্ধকার ॥ 
*সুলঙ্গে সাম্ভায় বানর মহা অন্ধকারে। 
হাথাহাথি কর্যা জায় সকল বানরে ॥* 
লাফালাফি হাথাহাথি সকল বানর। 
অন্ধকারে যায় আগে হনূমান বানর ॥ 
হাথে লাঁড় কাঁরয়া যায় ঘোর অন্ধকার । 
বানর সভ বলে শুন পবনকুমার॥ 

বানর সব বলে শুন পবননন্দন।»* 
প্রকাশ পাইব গেলে কতেক যোজন। 
হন্মান বলে বানর না হইও তরাস। 
আর কত দূর গেলে হইবা প্রকাশ ॥ 
শত যোজন পথ গেলে পাইবা পাতাল। 
আওয়াস ঘর পাইবা তথা অপূর্ব নিবাস॥ 
সোনার আওয়াস ঘর সোনার আওার। 
সোনায় বাঁধত ঘাট দীঘ আর পুখাঁর॥ 
গন্ধে আমোদত ঘর বিচিত্র ফলফূল। 
দেখিয়া বানর কটক হইল ব্যাকুল 
পুরীর ভিতরে সবে কন্যা এক আছে। 
সকল বানর গেল সেই কন্যার পাছে॥ 


৯২৭ 


তিনশত বিহন্দের ভিতর গেল অন্তঃপুরী। 
কন্যার রূপে আলো করে সকল নগরাঁ॥ 
সকল বানর বন্দে গিয়া কন্যার চরণ। 
যোড় হাথে বার্তা কহে পবননন্দন॥ 
বানর পশু আমরা বনের ভিতর বাসা 
ভোকে শোকে রাঁহতে নার বড়ই বিদশা॥ 
রাজার ভয়ে মোরা মরণ কৈল; সার। 
খাল জোল নাহ মান না মান বনটাল॥ 
হেমকট পাতালপুরী দেখি মোরা আঁস। 
তোমা দেখ বাঁচিলাম কন্যা হেন বাঁস॥ 
কাহার আওয়াস ঘর কাহার সরোবর । 
কাহার আওয়াসে সাঁধাইলাম বড় লাগে ডর ॥ 
আপনা জানাল মোরা তুমি কোন দেবতা । 
কাহার বাঁনতা তুমি কাহার দূহিতা॥ 
কন্যা বলে বানরগণ শুনহ কাহিনী। 
হিমালয় পর্বতের আম হই তো নান্দনী॥ 
স্বয়ম্ভবা নাম আমার হেমা আমার সখা । 
হেমা সখীর বোলে আম এই 
আওয়াস রাখ ॥ 
ময়দানব সজল এই সোনার আওয়াস। 
হেমা লইয়া কোল করে দানব বিলাস ॥ 
নৃত্যেতে বিদ্যাধরী হেমা গীঁতেতে গায়নি। 
রূপে গুণে তেজে হেমা জগৎমোহিনী॥ 
রূপে গুণে দানব মোহত কৈল হেমা । 
রাত্রি দিন শৃঙ্গার করে নাহ দেয় ক্ষমা] 
দানবে ডরিয়া হেমা পলাইল তরাসে। 
ময়দানব গিয়াছে তাহার উদ্দিশে॥ 
তোমা সভাকারে কে বালল উপদেশ । 
হেন দুর্গম পাতালে কেন কাঁরলা প্রবেশ ॥ 
কাহার বাক্যে আইলা তোমরা 
পাতাল 'ভিতর। 
ময়দানর আইলে কার নাহক নিস্তার ॥* 
হনমান বলে কন্যা আমার কথা শুন। 
দশরথ রাজার পনর শ্রীরামলক্ষরণ ॥ 
বাপের সত্য পালিতে রাম 
আইলা তশোবন॥ 
শৃন্যঘর পাইয়া সীতা হর্যাছে রাবণ ॥ 
সীতা চাহয়া বেড়াইতে 
সুগ্রীব সঙ্গে ভেট। 
সুগ্রীবেরে রাজ্য দিলা বালি মার জ্যেষ্ঠ ॥ 
পৃথিবীর বানর আইল সম্গ্রীব আদেশে 
চততদ্দ্দগে বানর বেড়ায় সীতার উদ্দেশে ॥ 


banglabooks.in 


৯২৮ 


এক মাসের তরে রাজা করিল 'নিশ্চয়। 
মাসের অধিক হইলে প্রাণে লাগে ভয়৷ 
বনের ভিতর ফল দেখি সুগান্ধ বহে বাত। 
দেখিয়া বানর কটক খাইতে করে সাধ॥ 
ঘরের ভিতরে ফল দেখিয়া উকি দয়া চাঁহ। 
মনে তোলপাড় কার লড়বড়ায় জিহি॥ 
ফলের গন্ধে বানর কটক হইল বিকল। 
সাধ যায় বানর কটক খাইতে ফল! 
বানরগণ দেখ্যা কন্যা মনে মনে গাঁণ। 
ফল খাইতে কন্যা বালল আপনি ॥ 

একে চাই আরে পাই বানরগণ। 

লাফে লাফে ঘরের ভিতর কারল গমন ॥ 
সিংহাসনে বানর কটক বসিল গিয়া খাটে। 
ভোকে ব্যাকুল বানর খায় গোটে গোটে ॥ 
ছোট ফল 'নঙ্গুঁড়য়া খায় বড় ফল চোসে। 
ফলের রসে পেট ভাঁরল হাঁরষ বড় বাসে॥ 
ফল খায়্যা পেট ভরিল বানরগণ। 

পরম ভান্তীতে বন্দে কন্যার চরণ॥ 

তোমার প্রসাদে কন্যা খণ্ডে সভার রেশ। 
কোন্‌ পথে বাহির হইব বল উপদেশ॥ 
যাবং এথায় ময়দানব নাহি আইসে। 
কোন্‌ পথে বাহির হৈয়া যাব মোরা দেশে॥ 
পথ দেখাইতে কন্যা আপাঁন আগনুসরে। 
কন্যার পাছ লাগিয়া যায় সকল বানরে। 
সুড়ঙ্গপথে কন্যা হইয়া বাহির। 
বানরেরে কন্যা দেখাইল সাগর গভীর ॥ 
এই দেখ দাঁক্ষণ সাগর সকল জলবন। 

র দেখ এই সকল বানরগণ ॥ 
এতেক বাঁলয়া কন্যা গেলা নিজস্থানে। 
সিন্ধুগিরর তলায় রাহল সকল বানরগণে॥ 
পাতাল হইতে উীঁঠয়া সকল বানরগণ। 
যোড় হাথে রাহিল গিয়া অঙ্গদ বিদ্যমান ॥ 
অঙ্গদ বলে যুন্ত শুন সভ বানরগণ। 
অবধান করিয়া শুন আমার বচন॥ 
সীতার বার্তা জানতে আইলাম একমাস। 
অন্যে মারুক সংগ্রীব মারুক অবশ্য বিনাশ ॥ 
দক্ষিণ হস্ত দিয়া রাম আগ্ন সাক্ষী করে। 
যত কহিলা রাম সকল পাসরে॥ 
আমায় যুবরাজ কাঁরল পন বিদ্যমানে। 
আমায় য:বরাজ কাঁরল রামের বচনে।॥ 
যোড় হাথে বানর কটক মাগল মেলানি! 
জীবনের আশা ছাড়ল আহার পান ॥ 


রামায়ণ 


শরভ বানর ছিল বুদ্ধের বৃহস্পাতি। 
অঞ্গদেরে'ব্ঝায় সে উত্তম যুকাতি।॥ 
সুগ্রবেরে ডর কর না যাইও দেশ। 
সকল বানর গিয়া পাতালে কাঁরব প্রবেশ 
রাম লক্ষণ স:গ্রীবেরে না কাঁরহ ডর। 
ইন্দ্রের নাহিক গাঁত অন্যের কিবা ডর॥ 
পবনের গাঁত নাহ আনের কি কথা। 
তোমায় রাজা কাঁরয়া রাজ্য কাঁরব তথা ॥ 


হনুমান বলে শুন অঙ্গদ যুবরাজ। 
কোন্‌ কার্যে অসার চিন্তয়ে বানরসমাজ॥ 
উচিত বাঁলতে তোমায় মোর কবা ডর। 
তোর পাছ: লাগিয়া যাবে কোন বানর॥ 
স্ৰী পূত্র বানরের 'কাঁচ্কন্ধায় বৈসে। 
তোমা লাগিয়া এঁড়বেক স্ত্রী-পৃত্রের আশে॥ 
তোমায় এড়িয়া যাইবেক সকল বানর। 
একে*বর তুম বেড়াইবা বনের ভিতর॥ 
*নিভয় হইয়া কেহ্নে থাক পাতালপরে। 
রামের বাণে ম্ন্ত হইবে সুড়ঙ্গ দুয়ারে ॥* 
তোর বাপ হেন বার না ধাঁরল টান। 
রামের এ বাণে সভে হারাইবা প্রাণ॥ 
যত দেশ বালল সংগ্রীব চোঠী নাহ আসি" 
ঘরের পাঁদাড়ে যুক্তি কর ভাল নাহি বাসি ॥ 
সকল দেশ চাঁহয়া যদ না পাই দরশন। 
সগ্রীবের ঠাঞ্জ গিয়া পাশব শরণ 
ধাঁমর্মক সুগ্ৰীব রাজা ধম্মচারত। 
লোকধর্্ম চাহিয়া সে না করিবে বিপরীত॥ 
তোমায় প্রধান কাঁরয়া সঃগ্রীব রাজ্য করে। 
আমরা থাকিতে অঙ্গদ ডর কিসের তোরে ॥ 
কুপিল অঙ্গদ বীর হনুমানের বচনে। 
লঙ্জা দিস বানর তু সভার ভিতরে ॥ 
জ্যেষ্ঠ ভাইর স্ত্রী হয় রাজার 'বিবাহতা। 
শাস্মমত জানি কানন্ঠের হয় মাতা॥ 
সোদরবধে মান্য হয় কিসের বাখান। 
সীতার বার্তা জানিতে মোরে 

পাঠাল সঙ্কটস্থান ॥ 
রামের কার্য্য না কাঁরলে রাম 

হইবেন অসুথনী। 

সকল মতে চাহলু আমি আমার মরণ দেখি! 


banglabooks.in 


কিন্কিন্ধাকাণ্ড 


ঈগ্রবেরে জানাইও আমার মরণ। 
সীতা না দেখিয়া অঙ্গদ তোঁজল জীবন ॥ 
নমস্কার জানাইও মায়ের চরণে । 
প্রাণ ছাঁড়বে মাতা আমার বিহনে॥ 
জ্যেন্ঠের চরণ বন্দে। 
সকল বানর বোঁটয়া অঙ্গদ বীর কাঁদে ॥ 
অঙ্গদ বৈ আমা সভার নাহক অব্যাহাতি। 
অঙ্গদের সনে মারব আমা সভার যুকাঁত 
স্নান কর বানরকটক বৈসে পর্্বমুখে। 
উপবাসে বানরকটক হইলে মনোদুখে॥ 
মারবারে বানরকটক করে উপবাস। 
কাঁচ্কন্ধাকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তবাস॥ 


গরুড়নন্দন পক্ষ গাঁধনী জাতি। 
বিন্দু পব্বতে বৈসে পক্ষরাজ সম্পাতি॥ 
সকল বানর কটক মাথা তুলিয়া দেখে। 
গাঁলবারে আইসে পাঁখ পায়্যা বড় ভোকে॥ 
অঙ্গদ উঠিয়া বলে শন হনৃমান। 
আমার বচনে সভে কর অবধান ॥ 
রামের বনবাসে হইল সীতার হরণ । 
সীতা লাগিয়া বিদেশে মোরা 

হারাল জীবন ॥ 
কোনো বীর না কারল শ্রীরামের কাজ। 
সীতা লাগ প্রাণ দিল জটায়ু পক্ষরাজ॥ 
প্রাণ দিল পক্ষরাজ রাবণ রাজার বাণে। 
অক্ষয় স্বর্গে গেলা পক্ষ গরুড়নন্দনে ॥* 
সম্পাতি বলে কোন্‌ জন জটায়ু মরণ কহে। 
সহোদর বধ শুনিয়া আমার প্রাণ দহে॥ 
রাবর করণে পাখা পাঁড়ল আকাশে। 
উড়িয়া যাইতে নারি তোমা সভার পাশে॥ 
বানরকটক বলে পক্ষী বড়ই সেয়ান। 
নিকটে গেলে আমা সভার লইবেক প্রাণ ॥ 
লাঁড়তে চাঁড়তে নারে যাইব সমুখে। 
সমুখে বানর পাইলে গিলিবেক ভুখে ॥* 
কনূমান বলে ভাই অবশ্য মরণ। 
বৃদ্ধ পক্ষীর ঠাঁঞ যাই কি বলে বচন॥ 
হনুমানের বচনে সভে দিল অনুমাতি। 
সভে মেলিয়া গেলা যথা পক্ষরাজ সম্পাতি॥ 
পক্ষরাজ বাঁসলা গিয়া বানরের মাঝে। 
যোড় হাথে বার্তী কহে অঙ্গদ যুবরাজে ॥ 


১২৯ 


বালি সংগ্রীব জান দুই সহোদর। 

কথ দিনে দুই ভাই বাঁজল কন্দল ৷৷ 
বাপের সত) পালতে রাম আইলা তপোবন। 
শুন্যঘর পাইয়া সীতা নিলেক রাবণ 
সাঁতা চাহিয়া বেড়ান শ্রীরাম লক্ষণ । 
পথে সুগ্ৰীব সনে হইল দরশন॥ 

আঁণ্ন সাক্ষী কারয়া দুইজনে সত্য কার। 
দুহে* দূহার শু মারিয়া উদ্ধারবে নারী ॥ 
রাম সত্য পালিলেন মারিয়া আমার বাপে। 
সুগ্ৰীব রাজা সত্য পালিলা দুজ্জয় প্রতাপে ॥ 
সংসারের বানর আইল সঃগ্রীবের আদেশে। 
চতুীদ্রগে গেলা বানর সীতার উদ্দেশে ॥ 
এক মাস তরে রাজা কারিল নিশ্চয় । 
মাসের অধিক হইলে প্রাণে লাগে ভয়॥ 
আপনা জানাইলাম সকল বানরগণ। 
জটায়ু পক্ষরাজের তুম শুনহ মরণ ॥ 
পক্ষরাজ জটায়ুর শুন মরণ কথা। 

রাবণে হরিয়া নিল শ্রীরামের সীতা ॥ 
জটায়ু নামে পক্ষরাজ গরুড়নন্দন। 
পর্বতে থাকিয়া শুনে সীতার ক্রন্দন ॥ 
অনেক দিনের পক্ষরাজ হইয়াছিল জরা । 
দুই পাখা মেলিয়া পৰ্ব্বতে শুখায় খরা॥ 
সাতার ক্রন্দন সে পর্বতে থাকিয়া শুনে। 
রথের উপর কাঁদেন সাঁতা ত্রাস পায়্যা মনে॥ 
আকাশে উঠিয়া পাঁখ চারি দিগে চায়। 
রাবণের কোলে দেখে সীতা লৈয়া যায়॥ 
দুই পাখা সারয়া পক্ষ আগুলিলা বাট। 
রাবণেরে গালি পাড়ে মারে মালসাট॥ 
আকাশে থাঁকয়া পক্ষ ছোঁ দিয়া পড়ে।, 
রাবণের প্‌ণ্ঠের মাংস ছিপ্ডিল কামড়ে ॥ 
রথের ধবৰজ ভাঁঙ্গয়া কারল খন্ড খণ্ড। 
ওণ্ঠে ছিশ্ডিয়া ফেলিলেক সারথির মুণ্ড॥ 
ভূমেতে পড়ল রাবণ কাঁরল অবস্থা। 
ভাগ্যে পুণ্যে রাহল রাবণের দশ মাথা | 
বৃদ্ধকাল পক্ষরাজের অধিক নাহ বল। 
দুই পাখা কাটিয়া পাঁড়ল লঙ্কে*বর॥ 
জটায়্‌ পক্ষরাজের শুনিয়া মরণ। 

ভাইর মরণে পক্ষ করয়ে ক্রন্দন ॥ 

আমার ভাইকে মারিয়া রাক্ষস রাজ্য ভূঙ্জে। 
পাখা নাহ কি কাঁরব পুড়ল সৃর্য্যতেজে 
যোঁবনকালে যখন আছিল মোর পাখা । 
তখনকার বানরকটক শুন কাঁহ কথা ॥ 


banglabooks.in 


১৩০ 


জায়; সম্পাতি আমরা দুই সহোদর। 
বলে মহাবলণ আমরা গরুড়কুমার! 
প্রাতজ্ঞা কারলাম আমরা জ্ঞাতর সমাজে । 
সূর্যের রথ ছুইতে পারে যেই পক্ষরাজে॥ 
প্রাতঃকালেতে সর্য্য কারছে উদয়। 
সূর্য্য ধারতে দুই ভাই কারলাম নিশ্চয় ॥ 
পৰ্ব্বত এাঁড়য়া সর্ধ্য লক্ষেক যোজন। 
লক্ষ যোজন উড়া করিয়া উীঁড়লাম গগন॥ 
লক্ষ যোজন ডউীঁড়য়া উঠিলাম আকাশে । 
সূয্য ধারতে গেলাম মোরা সের পাশে॥ 
চতুদ্দগ্‌ চাপিয়া আইসে সর্য্য মহাশয়। 
দিগাবাদগ্‌ নাহ সকল আঁপ্নময় | 
০৪৮০৪০৪৪৪০৯ 
দুই প্রহর উড়ি। 
সূর্যের তাপ সাহতে নারি দুই ভাই পুড়ি ৷ 
সূর্যের আগ্নতে দুই ভাই হইল; কাতর। 
পড়িয়া মরে হেন দৌখ জটায় সহোদর ॥ 
আপনার দুই পাখা জটায় গেল রাখা । 
সূর্য্য অগ্নিতে মোর পুঁড়িল দুই পাখা ॥ 
এই পর্বতে পাঁড়লাম দৈব নিবন্ধন। 
এই সে কারণে মোর রাঁহল জীবন ॥ 
ছয় দন আমি না খাই আহার পানি। 
হেন কালে আইল শরভঙ্গ আপাঁন॥ 
স্নান করেন শরভঙ্গ মুনি 
সরোবরের জলে। 
সিংহ ব্যাঘ্ব মহিষ থাকে সরোবরের কূলে 
আপনি কহিতে চাহ বনজন্তু মোল। 
দূরে গিয়া রহিলাম বটগাছের তাল ৷৷ 
সিংহ ব্যান মাহষ তারা সভ গেল বনে। 
হেন কালে আইসে ঘরে শরভঙ্গ ব্রাহ্মণে ॥ 
মহামূনি শরভঙ্গ তার বাল শুন নাম। 
পথে লাগ পায়্যা তারে কারল; প্রণাম ॥ 
ব্যথায় কাতর আমি কথা না বার্যায় মুখে । 
ধ্যান কাঁরয়া দেখে ॥ 
শরভঙ্গ বলে পক্ষ প্রাণ কর রক্ষা। 
হারাইয়াছে পাইবা তোমার দুই পাখা ॥ 
দ্রশরথ রাজা রাজ্য করবে অনেক বংসর। 
জ্যেন্ঠ পূত্র তার হৈবেন আপনে 
বিষ ধনুদ্ধর॥ 
খর শ্মত্য পালতে রাম আসবেন বনে। 
বর পায়্যা সীতা লইবেক রাবণে॥ 


রামায়ণ 


বানর কটক আসবেক সাঁতার উদ্দেশে॥ 
আহার দর্শনে তোমার খাণ্ডবেক ক্লেশে॥ 
বিংশাঁত অধিক পণ্শত বংসর। 

তবে সে দেখবা তুমি সে সব বানর ॥ 
এই পৰ্ব্বতে থাকলে পাইবা দরশন। 
রাম নাম স্মরণে পাখা পাইবা ততক্ষণ॥ 
এত দিন রাম লাগিয়া রহিয়াছি বন। 
এত 'দনে বামের সনে হইল দরশন | 
অঙগদ বলে তোমা দেখিয়া বড় পাই ভয়। 
স্বরূপে বল পক্ষরাজ বচন নিশ্চয় ॥ 
কোন্‌ দেশে বৈসে রাবণ কোন্‌ দেশে ঘর। 
তাহার দেশে যাইতে কত যোজন সাগর 
সম্পাতি পক্ষ বলে আম গৃধিনী জাতি। 
পাঁথবী প্রদক্ষিণ করি অব্যাহত গাত॥ 


নদ নদী যত আছে দোখ তো গোক্ষীর| 
[হমালয় সমের; পর্বত বাখান। 
আর যত পৰ্ব্বত দেখ কুঞ্জর সমান ॥ 
বৃদ্ধ বয়েসে পাখা নাহি ঢ:ুটিল গায়ের বল। 
পৰ্ব্বতে থাকিয়া দোখ রাবণ রাজার ঘর॥ 
পৰ্ব্বতে রহিয়া যখন মাথা তুলিয়া চাই। 
দুই শত যোজনের পথ দোঁখবারে পাই॥ 
দক্ষিণ দিগে যখন মাথা তুলিয়া দৌখ। 
অশোক বনের ভিতরে দেখ সতা চন্দ্রমূখী ॥ 
কালো বর্ণে রাক্ষসী সভে 
সীতা করে রক্ষা। 
শতেক যোজন পথ সাগরের সংখ্যা ॥ 
এক লাফে পার হও সকল বানর। 
সীতা দেখিয়া তোমরা যাও সভে ঘর॥ 
মহাবল বানর সভ না পাইও 'িন্তা। 
সাগর পার হইয়া দেখিয়া যাও সীতা ৷ 
পাখা থাকলে কাঁরতাম রামের উপকার। 
পাখা নাহি বুড়াকালে বচন মাত্র সার॥ 


banglabooks.in 


{কক্কন্দাকাণ্ড 


সম্পাতর বচনে বানর দক্ষিণ মুখে চাই। 
দশ যোজন বই দেখিতে না পাই! 
এক দৃষ্টে বানর কটক চাহে উদ্ধ্বাসে। 
দেখিতে না পায় বানর সম্পাত হাসে॥ 
বানর বলে জাম্বুবান বল উপদেশ। 
কেমতে হইবে সীতা দেবীর উদ্দেশ ॥ 
সম্পাতি বলে বানর কটক শুন সাবধানে । 
আর এক পহ্বকথা পাঁড়ল স্মরণে ॥ 
সুপাশ্ব পুত্র আমার হিমালয়ে বৈসে। 
নিত্য পুত্র আসিয়া থাকে আমার উদ্দিশে ॥ 
“মালয় পর্বতে থাকে তাহার পরিবার । 
তথা থাকিয়া পাত্র নিত্য জোগায় আহার! 
নিত্যাহ আহার পত্র আনয়ে বিহানে। 
এক দিন আইল পূত্র বেলা অবসানে ॥ 
ক্ষুধায় কাতর আমি দহে কলেবর। 
কোপে সপাশ্বকে আম 
ভাছলাম 'বস্তর॥ 
ধা্মিক পঢ়র মোর ধর্ম্মে হৈলা বশ। 
সকল কথা মোর তরে কহে সুপারম্ব ॥* 
সুপার্্ব পূত্র বলে পিতা করি নিবেদন। 
রাবণের সঙ্গে পথে হইল দরশন ॥ 
আহার লইয়া আমি আস [বহান বেলে। 
‘কাহার স্ত্রীকে রাবণ রাজা 
লৈয়া যায় বলে॥ 
নীল বর্ণে রাবণ রাজা গোৌরবর্ণে নারী । 
মেঘের উপরে জেন পাঁড়য়াছে বিজুরি। 
রাম লক্ষ্মণ বাল কন্যা কান্দিছে বিস্তর ॥ 
দুই পাখেতে রাখ ছিলাঙ দুই প্রহর ॥ 
রথের সনে গাল রাবণ থইতাঙ উদরে। 
রাবণ রক্ষা পাইলেক স্রশবধের ডরে॥ 
ছাড়্যা দিলাঙ তাবে পথ বিনয় বচনে। 
তে কারণে বিলম্ব হইল এতক্ষণে ॥ 
সুপার*্ব পূত্র মোর কহে সব কথা। 
এখনে জানলাও আম সেই রামের সীতা॥ 
খানক থাক মোর পত্র আসব এখন। 
পূন্ঠে কার পার করিব সকল বানরগণ॥ 
মৎস্য মগর ধারতে পত্র জখন উপায় করে। 
{তন ভাগ সাগর জল দুই পাখে জুড়ে ॥ 
এক ভাগে সাগর জল দোঁখ বা না দোঁখ। 
সকল বানর পার কাঁরব কোন্‌ জল লাখ ৷ 
খানিক থাক প্র মোর আসব এখন। 
হেন কালে সপার*ব দিলা দরশন॥ 


১৩১ 


দুই ঠোট মেলি আইসে বানর গগিলিবারে। 
ডরাইয়া রাহল বানর সম্পাতির আড়ে॥ 
সম্পাতি বলে বানর মোর বড় উপকার। 
পৃন্যে করি বানরগণে সাগর কর পার॥ 
সপার*্ব বলে বাপের আজ্ঞা 
না করি লঙ্ঘন। 

মোর পৃন্ঠে বসাঁসয়া সকল বানরগণ ॥* 
অঙ্গদ বলে পক্ষ শুন আমার বচন। 
তোমার পৃষ্ঠে বানর কটক না কাঁরবে গমন ॥ 
সাগর 'ডঙ্গাইয়া বার্তা আনবে একজন। 
শ্লীরাম কারবেন ক্লোধ শুনিয়া বচন॥ 
দেব দানব পূত্র মোরা দেব অবতার। 
কোন কার্যে পক্ষ তোমায় দিব এত ভার! 
সম্পাতি বলে আম রামের কার্যয কার। 
রাম রাম বাঁললে উঠে পাখা দুই সারি! 
নৌতুন পাখ উঠিল দোৌখতে সুন্দর। 
রাম জয় কাঁরয়া উঠে সকল বানর ॥ 
দেখিয়া বানর সভার হইল চমৎকার। 
রাম রাম স্মরণে আমরা সাগর হইব পার! 
বানর সম্ভাষিয়া পক্ষ উঠিল আকাশে । 
দুই পাখা সায়া যায় আপনার দেশে ॥ 
বাপ পোয় পক্ষরাজ গেল তো উত্তরে। 
কটক লৈয়া অঙ্গদ গেল দাক্ষিণ সাগরে ॥ 
কীত্তবাস পণ্ডিত গায় অমৃতের ভাণ্ড। 
এতদূরে সমাপ্ত হইল 'কাহ্কন্ধাকান্ড॥ 

শ্রীত্রীরামঃ শরণম্‌ 


banglabooks.in 


মন্দরকা& 


রামং লক্ষমণপূব্বজং রঘুবরং 

সীতাপাতং সুন্দরং 
কাকুংস্থং করুণাময়ং গুণনিধিং 

বিপ্রাপ্রয়ং ধাম্মিকম্‌। 

রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং 

শ্যামলং শান্তম্ার্তং 
বন্দে লোকাভরামং রঘুকুলতিলকং 

রাঘবং রাবণারমৃ॥ 


বাপে পত্রে পক্ষরাজ গেলেন সত্বর। 
কটক লৈয়া অঙ্গদ গেলেন দক্ষিণ সাগর ॥ 
তজ্জে গজ্জঁ বানর সভ ছাড়ে সিংহনাদ । 
সাগর দেখিয়া বানর সভ গাঁণল প্রমাদ॥ 
দিগবিদিগ্‌ নাহি আকাশ মণ্ডল। 
হিল্লোল কল্লোল করে সাগরের জল॥ 
সাগর দোঁখয়া বানর ছাড়ল নিশবাস। 
মহাবীর বানরেরে দিতেছে আম্বাস॥ 
বিষাদে বিক্রম টুটি বিষাদেতে মরি। 
বিষাদে না দিলে মন স্বার্থে তার॥ 
সুখে নিদ্রা যাও তোমরা সমুদ্রের কূলে। 
সাগর তরিতে চিন্তা কারব এক কালে ॥ 
পর্বতের ফলফুল সাগরের জল। 
আহার পান খাই তবে সকল বানর] 
সাগরের কূলে বানর বাঁণুলা স্‌খরাতি। 
প্রভাতে একত্র হইলা সকল সেনাপাতি॥ 
যোড় হাথে দান্ডাইল অঙ্গদ গোচরে। 
অঙ্গদ বীর আজ্ঞা দিল বানরের তরে॥ 
দৈব দোষে লাঁঙ্ঘলেক রাজা দশানন। 
কোন্‌ বাঁর ঘুচাইবে বানরের বন্ধন॥ 
ব্হ্মলোকের অমৃত আনিবে কোন্‌ বাঁরে। 
ইন্দ্রের হাথের অস্ত্র কে আনতে পারে॥ 
আগ্ন হেন সর্যের তেজ কোন্‌ জনে ধরে। 
চন্দ্রের শীতল রশ্মি কে আনিতে পারে ॥ 
কোন্‌ বীর সংগ্রীব রাজায় 

সত্যে কাঁরবে পার। 
কোন্‌ বীর করিবেক রাম 
লক্ষমণের উপকার ॥ 


এতেক 'বলিল যাঁদ যুবরাজ অঙ্গদ। 
উত্তর না'করে বানর হইল 'ঃশবদ 
*অঙ্গদ আদেশে বানর সাগর নিহালি। 
আকাশ পাতাল জ্াড় সাগর কলকলি।* 
সাগরের ঢেউ দেখে পর্বত প্রমাণ। 
সমূদ্রের ঢেউ দোখয়া সভে কম্পমান॥ 
অওগদ বলে বানর কটক না কর বিষাদ । 
কোন্‌ বীর লইবেক রাজার প্রসাদ ॥ 
কোন বীর করিবেক সভার অব্যাহতি । 
আপন বিক্রম করিয়া রাখুক খেয়াতি॥ 
*সাতার বার্তা জানিতে অঙ্গদ 
বলে বারে বারে।। 
আপন বিক্রম দেখায় বানর অঙ্গদের ডরে ॥* 
গয় নামে বীর বলে মের নন্দন। 
আমি ডিংগাইতে পারি দশ যোজন 
গবাক্ষ নামে বার বলে তার সহোদর । 
সে বলে ডিঙ্গাইতে পার 
কুঁড় যোজন সাগর॥ 
মহাবীর গবাই বলে মূখ্য সেনাপতি। 
'ব্রশ যোজন সাগর ডিঙ্গাইব রাতারাতি ॥ 
শরভ নামে বীর বলে বীর অবতার। 
চল্লিশ যোজন সাগর আমি হৈব পার॥ 
তাহার সহোদর বলে গন্ধমাদন। 
আম সাগর ডিঙ্গাইব পণ্সাশ যোজন ॥ 
মহেন্দ্র মহাবীর বলে সুষেণনন্দন। 
আমি সাগর িঙ্গাইব ষাট যোজন ॥ 
দেবেন্দ্র বীর বলে তাহার সহোদর । 
সত্তার যোজন আম ভিঙ্গাইব সাগর ॥ 
নীল বীর বলে তবে সভার ভিতর । 
আমি পারি ডিঙ্গাইতে 
আশী যোজন সাগর ॥ 
বিশ্বকম্মার পূত্র নল বলে বীর অবতার। 
নব্বই যোজন সাগর আম 
হইতে পার পার॥ 
কুমুদ সেনাপতি বলে রাজার ভাশ্ডারা। 
[বরানই যোজন সাগর ডিঙ্গইতে পার ॥ 
ব্রহ্মার পত্র ভল্লুক ব্রন্মগেয়ান। 
হাসিয়া উত্তর করে মন্ত্রী জাম্বুবান॥ 
*যৌবনকাল বল টুটিল বদ্ধকে। 
যৌবনকালের কথা শুন বীর লোকে ॥* 
বলি ছলিতে প্রভু যখন হইলা বামন। 
তন পায় যুড়িল প্রভুর এ {তন ভুবন! 


banglabooks.in 


সন্দরকাণ্ড 


গীথবীতে আমরা আছিলাম প্রবাঁণ। 
সভে মেলিয়া প্রভুর পা কৈল; প্রদক্ষিণ ॥ 
জায়; পক্ষ সনে ডীঁড়তাম সত্বর। 
প্রভুর পায় প্রদক্ষিণ কর্যাছি তিন বার॥ 
বৃদ্ধ হইলাম সাগর ডিঙ্গাইতে নারি। 
পশ্চানই যোজন সাগর িগগাইতে পারি॥ 
শতেক যোজন সাগর পার হৈলে 
রামের কাজ হয়। 

পাঁচ যোজন কারণ লাজ পাইল সভায় ॥ 
এত যাঁদ বলিল মন্দ জাম্বুবান। 
অভিমানে রা না কাড়ে বীর হনূমান ॥ 
হুনমান কথা নাহি কয় 

অঙ্গদ কোপে জহলে। 
সাগর ডিঙগাইতে পারে আপনার বলে॥ 
এক লাফ "দয়া আম যাইতে পার লঙকা। 
আসিতে পারি না পার তাহার করি শঙ্কা ॥ 
রাজভোগে বাড়াইল বাপে নাহি দিল শ্রম। 
এ কারণ নাহ জানি আপন বিক্ম॥ 
সাগর তাঁরতে পাঁর আসতে ভয় কাঁর। 
ব্যর্থ গমন হইলে সংগ্রীব ঠাঁঞ মার ॥ 
সাগর ডিঙ্গাইতে মোর নাহ সেনাপাতি। 
কোনো বীর না রাখল আমার আরাতি॥ 
নিকট মরণ আমার শুন বানরগণ। 
সাগর ডিঙ্গাইতে আমার নাহ কোন জন॥ 
আর খুড়া নহে হইবে প্রাণের বৈরী । 
কার্য্যাসাদ্ধ না হইলে কোনমতে মার ॥ 
সকল বানর বলে যোড় করিয়া হাথ। 
তুমি কোথা না যাইও বানরের নাথ ॥ 
অঞঙ্গদের কথা শ্য়ানয়া জাম্বুবান হাসে। 
যত কিছ; বলহ আমায় নাহ বাসে] 
বালি রাজার বিক্রম ত্রিভুবনে জানি। 
যেমত বিক্ম তোমার সংসাবে বাখান ॥ 
একবারের কাজ থাকুক পার সহম্্রবার। 
পার হইতে পার তুমি সাগর পাথার॥ 
তুম কটকের মূল আমরা সভে ডাল,। 
মূল থাকিলে ফল পাইব সৰ্ব্বকাল॥ 
কোন্‌ বারে না বাড়ায়্যাছে তোমার বাপ। 
তোমার বাক্য লাঁঙ্ঘবেক কার এমন প্রতাপ॥ 
যত বীর দেখ তোমার বাপের সেবক। 
কত বীর আছে তোমার কার্য্যসাধক ॥ 
বাঁসয়া আজ্ঞা কর তুমি বানরের রাজ। 
সেবক হইত তোমার হইবেক কাজ॥ 


১৩৩ 


অঞ্গদ বলে বীর সভার করিব বিচার। 
কোনো বার না বলিল সাগর হইবে পার॥ 
সাগর ডিগগাইব আম কোন্‌ ভয় করি। 
ব্যর্থ হইয়া ঘরে গেলে 

সংগ্রীবের ঠাঁঞ মার॥ 
নিশ্চয় মরণ আমার সংশয় জীবন। 
সাগর ডিঙ্গাইব আমি দেখুক বানরগণ॥ 
জাম্বুবান উঠিয়া বলে যোড় কাঁরয়া হাথ । 
কোথায় যাইবা তুমি বানরের নাথ॥৷ 
বালি রাজার শোক পাসরি তোমা দরশনে। 
এক দণ্ড না দৌখলে না রহে জীবনে ॥ 
নিকটে আছে হনূমান দেখ বা না দেখি। 
তার দিগে জাম্বুবানের পড়্যা গেল আঁখ॥ 
জাম্বুবান বলে শুন বীর হনূমান। 
প্রামাণক বূড়ার কথায় কর অবধান॥ 
যোড় হাথে জাম্বুবান কহে মধুর বচন। 
হনুমান জাম্ব্বান দুই জনে সম্ভাষণ ॥ 
কৃত্তিবাস বাখানিল মুনের পুরাণ । 
সুন্দরকাণ্ডে রাঁচল গাঁত অমৃতসমান ॥ 


জাম্বুবান বলে শুন পবনকোঙর। 
পাঁথবীতে নাহি বীর তোমার সোঁসর॥ 
রামের কার্য বিঘাঁটিত তোমার গোচরে। 
লুকাইয়া আছ কেনে সভার ভিতরে ॥ 
বুদ্ধির সাগর তুমি বিকূমে অপার। 
তুমি সে সাঁহতে পার এত বড় ভার॥ 
রামের কার্য ঢিল পড়ে তোমার বিদ্যমানে ॥ 
লুকাইয়া রাহয়াছ তুমি কোন্‌ আঁভমানে ॥ 
বুদ্ধির সাগর তুম বিক্রমে অপার। 
তোমার বিরুম ঘষিবেক সকল সংসার ॥ 
সকল বানরে তোষে শুন বীর হনূমান। 
যশ পৌরুষ রাখহ পুরাহ সম্মান॥ 
বীরভাগ উঠিলা সব অঙ্গদের বোলে ।* 
কেহো তারে হাথে ধরে 
কেহো করে কোলে। 
*সকল বানর কহে বীর হনমানে। 
যশে মন দেহ বাপু ঘুচাও আঁভমানে ৷* 
জাম্বুবান বলে তখন শুন হনমান॥ 
পূর্বকথা কাহ আম কর অবধান। 
পুঞ্জকলা নামে কন্যা স্বর্গাবদ্যাধরী। 
কন্যা জান্মল তার পরম সন্দরী॥ 


banglabooks.in 


১৩৪ 


সেই কন্যার নাম অঞ্জনা বান্রা। 
তাহারে বিবাহ কৈল বানর কেশরী ॥ 
বানরের কন্যা সে নাম অঞ্জনা। 
নানা অলঙকারে শোভে চন্দ্রবদনা ॥ 
আপন ইচ্ছায় কন্যা হইয়া মানুষী । 
পৰ্বতে পৰ্ব্বতে বেড়ায় পরম রূপসী ॥ 
মলয় পব্বতের উপর কেশরীর ঘর। 
অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর ॥ 
চৈত্র মাস প্রবেশ যখন বসন্ত সময়। 
অঞ্জনার রূপে পবনের পোড়ে হৃদয় ॥ 
কেশরীর তরে পবন বড় করে ভয়। 
সময় না পায় পবন কেশরাী দুজ্জয়॥ 
মলয়া বসন্তের বাণে শরীর ব্যাকুল। 
খতুস্নান করিতে গেলা নম্মদার কূল! 
সন্ধান পাইয়া তথা গেলা তো পবন। 
ঝড়ে বস্ত্র উড়াইয়া দিল আলিঙ্গন ॥ 
অঞ্জনা বলে পবন করিলা কোন্‌ কর্্ম। 
তোমার পাপে নম্ট মোর পতিব্রতা ধর্ম] 
পবন বলে আর কিছু না বল অঞ্জনা । 
স্ৰী রূপ দেখিলে পুরুষ 

পাসরে আপনা ॥ 
দৈবে মহাপাপ হয় পরস্ত্রী হরণে। 
জাতকুল বচারয়া ইহা করে কোন্‌ জনে॥ 
সকল সম্বারয়া অঞ্জনা চল ঘরে। 
দুঙ্জয় মহাবীর হইবে তোমার উদরে॥ 
আমার গ্রমন জনি গতি হৈবে তার। 
পৃথিবীবিজয় হইবেক তোমার কুমার! 
এত শ্বীনয়া অঞ্জনা গেলা নিজ স্থানে । 
দ্বাদশ মাসে প্রসব হইলা হনূমানে॥ 
অমাবস্যার দিন হনুমানের জনম। 
জন্মমাত্র সেই দিনের শুনহ বিক্রম ॥ 
মায়ের কোলে হনুমান করে স্তনপান। 
রাঙ্গা বর্ণে সূর্য উঠে প্রত্যষ বিহান॥ 
রাঙ্গা ফল বলিয়া ধারতে চাহে কৌতুকে। 

দিল অন্তরাক্ষে ৷ 
ভাঁম এড়িয়া সর্য্য উদয় লক্ষ যোজন। 
লক্ষ যোজন এক লাফে উাঁঠল হনূমান॥ 
অমাবস্যায় সৃ্যগ্রহণ সেই দিনে। 
রাহ? আইসে সূর্য্য গিলিবার মনে॥ 
তোমার মার্ত দেখিয়া রাহুর লাগে ডর। 
পলাইয়া গেল রাহ? ইন্দ্রের গোচর ॥- 


গামায়ণ 


এত কালে ইন্দ্র আমার কারলেন আঁবচার। 
চন্দ্র সূর্য্য গরাঁসতে মোর অধিকার 
এরাবতে চাঁড়িয়া ইন্দ্র আইলা কৌতুকে। 
সূযষ্যের নিকট গিয়া হনুমান দেখে | 
তোমার মার্ত দোখয়া ইন্দ্রের হইল ত্রাস! 
সূর্য্য এড়িয়া পাছে আমায় করে গ্রাস॥ 
সিন্দূরে মাণ্ডত করি এরাবতের মূখ । 
রাঙ্গাবর্ণ দেখ্যা তোমার বাড়ল কোতুক ॥ 
সূ্যয এাঁড়য়” গেলা এরাবত ধাঁরবারে। 
কোপে ইন্দ্র বজ্র নিল তোমা মারিবারে ॥ 
কোপ হইলে পুরুষ আপনা পাসরে। 
বিনা দোষে ইন্দ্র বজ্র মারল তোমারে ॥ 
হন: ভাঁঙ্গয়া পাঁড়লা তুমি পব্বতাশিখরে। ৮ 
হনূমান নাম তোমার তে কারণে বলে৷ 
যৌবনকাল গেলে যখন হইল প্রবীণ। 
গোসাঁঞর পা বোঁটয়া কর্যাছি প্রদক্ষিণ॥ 
দেবদানব 'মালয়া যখন মাথলা সাগর। 
নানা পর্বতের ওষধ আঁনতাম বিস্তর ॥ 
লক্ষী জল্মিলা হইল অমৃত উৎপাত্ত। 
বক্রম কাঁরয়া দেবগণে করিলাম পীরতি॥ 
বল টুটিল এখন নিকট মরণ। 

আপনারে নাহ কারে করিব রক্ষণ॥ 
মহায্‌দ্ধে যেই বারে সভাই প্রশংসে। 
সেই ভাগ্যবন্ত যে সভাকারে তোষে ॥ 
নিরাদ্দশে সশতার বার্তা যে ডাদ্দশ আনে।" 
তাহার বিক্রম লোকে করে প্রচারণে॥ 
বক্রমমূর্তি ধরিয়া কর সাগর লঙ্ঘন। 
তোমার যশ ঘুঁষবেক এ তন ভূবন ॥ 
নানা পর্বতের বানর আইল দেশাবদেশে। 
তোমার বিরিম যেন সব্ব দেশে ঘোষে॥ 
তুমি হেন বীর থাকিতে আমরা পাই চিন্তা। 
রাম লক্ষণ তুষ্ট হইবে উদ্দিশ কর সীতা ॥ 
প্রবীণ জাম্বুবান যাঁদ করয়ে স্তবন। 
হনূমান করিল তার চরণ বন্দন॥ 

তোমা সভার বচন আম না করিব আন। 
প্রামাঁণক বদ্ধ আম দোখ বাপের সমান! 
শতেক যোজন সমনদ্ দেখি খালি আর জাল 
আসিতে যাইতে পারে হনমান বলী॥ 
তোমা সভার চরণ আমি করি পাঁরহার। 
মন দিয়া শুন সভে আমার কার্ষের বিচার ॥ 
প্রভাস নামেতে তীর্থ আছে মহনতলে। 
লক্ষ লক্ষ মুনি তথায় তপজপ করে॥ 


banglabooks.in 


সান্দরকাণ্ড 


বল নামে দনস্ট হস্ত! দীঘল দশন। 
দন্ত পাতিয়া যায় মুনিগণের লইতে জীবন ॥ 
মুনিগণ পলায় সভ হইয়া আকুলি। 
মুনি রাখতে চলিল আমার বাপ মহাবলশ॥ 
আমার বাপের মাত দোখতে ভয়ঙ্কর । 
এক লাফে উঠিল গিয়া হস্তীর উপর॥ 
দুই চক্ষু ছিড়েন নখের আঁচড়ে! 
দুই হাথে ধরিয়া দুই দন্ত উপাড়ে। 
উপাড়িয়া হস্তণর পেটে মারলা দশন। 
দশনের ঘায় হস্তীতে তোঁজল জাবন॥ 
হস্তী মাঁরয়া গেলা পিতা মুনির সমাজ। 
মুনি সভে বাঁললা হস্তী মারল 
এই বানররাজ ॥ 
যে হস্তী আসিয়া নিত্য মুন সভ মারি। 
হেন হস্তী মারল আমার বাপ কেশরী॥ 
আপন ইচ্ছায় করে মুন তপস্যা তর্পণ। 
এক বানরে রাখলেক সকল মুনগণ ॥ 
বর মাগ তুষ্ট হৈয়া বলেন সর্বজনে। 
কেশরী বলেন তবে মুনির চরণে॥ 
আমারে বর যাঁদ দিবা মূনিগণ। 
ন্রভৃবন জানিয়া হউক আমার নন্দন॥ 
দি গণ কারলা অঙ্গীকার 
{ভুবন জিনিয়া হউক তোমার কুমার | 
ছা RIGS কৈলা নমস্কার। 
মলয়া পর্বতে গেলা যথায় পরিবার ॥ 
অঞ্জনা নামে মা মোর নম্মদা নদীর কূলে। 
ধতুস্নান করিতে গেলা নম্মদার জলে ॥ 
সময় পাইয়া তথা দেবতা পবন। 
বলে ধারয়া তাঁরে দিলা আলিঙ্গন ॥ 
মা বলেন পবন কাঁরলা কোন্‌ কর্ম্ম। 
কোন্‌ কার্য কারলা নষ্ট কৈল 
পাতব্রআ ধম্ম ॥ 
পবন বলেন তুমি না হও উতরোল। 
আমার কার্যে পত্র তোমার হইবে মহাবলী ॥ 
দুর্জয় বীর হইবেক তোমার কুমার। 
আমারে জনিয়া শীঘঃগাঁত হইবে তার॥ 
এই সে কারণে নাম আমার পবননন্দন। 
সভার ভিতরে লঙ্জা দেহ কি কারণ॥ 
সভে মাত্র দোখ আছে মায়ের অপরাধ । 
আর কোন বানরের নাহ অপরাধ ॥ 
তুমি কার পত্র ভল্প্‌ক জাম্ব্বান। 
সভাকার বার্তয জানে বীর হন:মান। 


১৩৫ 


বাল সংগ্রীব দেখ দুই সহোদর । 
এক মা দুই বাপ জানে সভার গোচর ॥ 
হের অঙ্গদ দেখ বালির নন্দন। 
দুইজনার তরে জন্ম দিলা দুইজন ॥ 
তোমার জন্মের কথা বুড়া আম ভাল জানি। 
তোমার তরে ব্রহ্মা জন্ম দিলেন আপান॥ 
হের দেখ নল নীল দুই সেনাপতি । 
দুইজনার তরে জন্ম দিলা দুই ব্কাতি॥ 
এখন বিচার করিলে হয় রামের কার্যয বাধ 
আগে গিয়া জানিয়া আস 
সীতার সম্বাদ ॥ 

আকাশ অণ্তরণক্ষে যাইব লঙ্কার ভিতর । 
লাফে তোলপাড় আজ করিব সাগর ॥* 
অন্তরীক্ষে যাইব পবনে কাঁরয়া ভর। 
এক লাফে পড়ব গিয়া লঙ্কার ভিতর! 
কালরুপে সাঁধাইব রাক্ষসের মেলে । 
উপাঁড়য়া ফোলব লঙকা সাগরের জলে॥ 
তোমা সভার না থুইব সংগ্রামের আশ। 
সীতা দেবী আনিয়া দিব শ্রীরামের পাশ॥ 
কোন: কার্য লাগয়া পাইয়াছ চিন্তা। 
রাবণ মারিয়া পৃষ্ঠে করিয়া 

আনয়া দিব সীতা ॥ 
শত যোজন সমুদ্র দেখ খালি আর জল । 
শত যোজন 'ডঙগাইতে পারি 

মুঞ মহাবলী ৷ 

অঙ্গদ বলে যত বল কিছ নহে আন। 
আমার সন্তোষ রাখ বীর হনূমান ॥ 
সুগান্ধ পুজ্পের মাল্য গন্ধে মনোহর। 
হনুমানের গলে দিল সকল বানর॥ 
হনুমান বলে শুন সকল সেনাপাঁত। 
আমার ভর সাহতে নারবেন বসূমতাঁ॥ 
পন্বতের গোড়া আছে পাতাল ভিতর । 
সাগর গডওগাইতে উঠে পব্বতিখর ॥ 
পূর্ব রহে বানর কটক হৈয়া এক চাপ। 
পর্বতের উপরে উঠে বীর মহাপ্রতাপ ॥ 
দেব দানব গন্ধব্ব পলায় পর্বতিয়া সাপ। 
সকল লোক চমাঁকত দেখি 

হনুমানের প্রতাপ ॥ 
গাছ ভাঙ্গে লতা ছিড়ে বানর উঠে লড়ে ।* 
সকল বানর উঠে পব্বতের চড়ে ॥ 
সাগরের শুনে বানর কল্লোল শব্দ। 
নাস পাইয়া বানর কটক হইল নিঃশব্দ ॥ 


banglabooks.in 


১৩৬ 


পুব মুখে হনুমান দেবগনর বন্দে। 
দেখিবারে আইল সভে পরমানন্দে॥ 
ইন্দ্রবিদ্যাধরী আইল যত স্বর্গ বাসণী। 
দেবগণ খাঁষগণ আর যত তপস্বী॥ 
সমুদ্রের কূলে আসিয়া যত লোক রহে। 
সংসারের যত লোক দেখিবারে ধায়ে॥ 
বকুম পুরুষ যখন হইল সাজন। 

তাহা দেখিতে আইল যত দেবগণ ৷ 
অষ্ট লোকপাল বন্দে দেব পুরন্দর। 
কুবের বরুণ বন্দে দেব মহেশ্বর 

ব্রহ্মা বিষ্ণু বান্দলেক ব্রিভূবনের কর্তা । 
অঞ্জনা কেশরী পবন বন্দে মাতাপিতা ॥ 
শ্রীরাম লক্ষ্মণ সাঁতা বান্দল একবারে। 
উদ্দিশে প্রণাম করে রাজা স্গ্রীবেরে॥ 
অঙ্গদ জাম্বুবানে কারল নমস্কার। 
দক্ষিণ সুখ বৈসে বীর সাগর হইতে পার ॥ 
উভ লেজ করিল সাঁরল দুই কান। 
এক লাফে আকাশে উাঁঠল হন্মান॥ 
দুর দুর শবদে যায় পবনে করিয়া ভর। 
লাফের টানে উপাড়য়ে গাছ পাথর ॥ 
আকাশে উঠিয়া গাছ জলে স্থলে পড়ে। 
বন্ধুজন এড়িয়া যেন বান্ধব বাহড়ে॥ 
দশ যোজন হইল বার আড়ে পাঁবসর। 
ত্রশ যোজন হইল বার উভেতে দীঘল ॥ 
উভ লেজ করিল বার যোজন পণ্টাশ। 
হনুমানের লেজ গিয়া ঠৌকল আকাশ ॥ 
পবনগমনে যায় বীর হনূমন্ত। 
লাঙ্গুল দোলায় যেন বাসুকি অনন্ত 
এক দ্টে হনূমান নেহালে বানরে। 
এক দস্টে চাহে বীর দেখিতে না পারে॥ 
উদ্ধধমূখ কারল চরণে করি ভর। 

মঙ্গল চিন্তিয়া বহে সকল বানর ॥ 
কথদুর গিয়া বার করে অনুমান । 
শরীর কুড়াইয়া করে বিঘত প্রমাণ] 
তিন ভাগ সাগরে গেল এক ভাগ আছে। 
হেন কালে গেল সূরসা সাপিনীর পাছে! 
সাগরের মধ্যে ছিল৷ সুরসা সাঁপিনী। 
বরদাতা মাতা সে জগংগোসাঞ্ঞনী | 
দেবতা গন্ধব্ব আদি যত স্বর্গবাসন। 
সূরসা সাপিনীকে সভে ডর বাস॥ 
রাক্ষসমূর্তি ধর তুমি দেখিতে ভয়ঙকর। 
হনুমান সাগর 'ডঙ্গায় তারে দেখাও ভর॥ 


রানায়ণ 


আমরা সভে বুঝিব 
হনুমানের বল পরীক্ষা । 
তোমা দোখয়া কেমতে যায় অন্তরাক্ষা ॥ 
রাক্ষসীমূর্ত ধরিলেন দেবগণের বোলে । 
হনমানের আগে রহে গগনমণ্ডলে ॥ 
ছায়া ধরিয়া রাখল যাইবে কোন্‌ দেশে। 
পাতাল হেন মুখ করিল করহ প্রবেশে ॥ 
বিষম দেখিয়া হনুমানের লাগে ডর। 
যোড় হাথ বাঁরয়া কহে পবনকুমার ॥ 
শীরামের কার্যে যাই সীতার ডীদ্দশে। 
তোমায় বিঘ] কাঁরতে মাতা 
যুক্ত নাহ আইসে॥ 
কৃপা কর মাত তুমি না পাঁড়ও সঙ্কটে। 
আবার বেলায় খাইও দশন বিকটে॥ 
সীতার বার্তা জানিয়া আস 
লঙ্কার ভিতর। 
পশ্চাং মোরে যে করহ তাহে নাহ ডর॥ 
রাক্ষসী বলে আমার ঠাঁঞ নাহিক এড়ান। 
দন্তে চিবাইয়া তোরে কাঁরব খান খান॥ 
হনুমান বলে কোন্‌ মুখে কাঁরবা ভক্ষণ। 
মেল দোঁখ কেমন তোমার মুখের পাতন॥ 
এত বাল হনুমান চাঁর 'দগে চায়। 
দশ যোজন মুখ হইল দেখতে লাগে ভয় ৷৷ 
কুড়ি যোজন হইল বার এড়াইবার তরে। 
কুঁড়ি যোজন মুখ হইল এড়াইতে নারে ॥ 
চাল্পশ যোজন হইল বার পাইয়া তরাস। 
সুরসার মুখ হইল যোজন পণ্সাশ॥ 
ষাট যোজন হইল বার এড়াইবার তরে। 
সত্তার যোজন মুখ করিয়া 
আইসে গিলিবারে ॥ 
ত্রাস পাইয়া হনুমান হইল যোজন আশা । 
নৈ যোজন মুখ করিয়া আইসে রাক্ষসী॥ 
জানতে না পারে বীর চিন্তে উপদেশ। 
শরীর কুড়াইয়া জড় হইল অতিশেষ॥ 
নেউল প্রমাণ হইয়া প্রবৌশলা মুখে। 
কর্ণের বাটে বাহির হৈয়া গেল অন্তরাক্ষে ॥ 
হাঁসয়া বলেন তোমার মুখে 
প্রবোৌশল্য গোসাঁঞ্নী। 
তোমার আজ্ঞা পাইলে এখন 
কাঁরয়ে মেলানি॥ 
রাক্ষসীমীর্ত এাঁড়য়া সুন্দর মার্ত ধরে। 
তুষ্ট হৈয়া বর দিয়া গেলা হনুম্ানেরে | 


banglabooks.in 


সুন্দরকদণ্ড 


আমার মুখে প্রবোশয়া চালবা শাঁঘ্লগাঁত। 
রাহুর মুখে হইতে যেন চন্দ্রের অব্যাহাঁত ৷ 
কোথাও 'বিঘম নাহি তোমার 

যাও তো কুশলে। 
রাম সীতা একন্র হইবেন 

তোমার বাহুবলে ॥ 
সূরসা সাপনী আমি বোস সুরপুর। 
তোমার বল পরাক্ষিতে আইল; এত দূর॥ 
বর দিয়া গেলা তবে সূরসা সাপিনী। 
জয় জয় আকাশে হইল শুভধ্বনি॥ 
নাগিনী সম্ভাষয়া বীর তিলেক নাহি রহে। 
লঙকায় চলিয়া যায় ঝড় যেন বহে॥ 
আকাশগমনে বীর চলিলা সত্বর। 
জলের ভিতর থাকিয়া তবে চিন্তেন সাগর ॥ 
*সৃ্যযবংশে আমা কুঁড় করিল পাথার॥ 
সূ্ধ্যবংশের কার্যে যায় সাগরের পার। 
রহিবার স্থান নাহি করিয়াছে সাহস। 
হনুমান প্রীত হইলে পাইব বড় যশ॥ 
চিন্তিয়া গণিয়া সাগর যুক্তি কাঁরল সার। 
মৈনাক পৰ্ব্বত বালয়া পড়িল হুহূঙ্কারা। 
মৈনাক পব্বত বাল 'হমালয় নন্দন। 
ইন্দ্রের ডরে আমার ঠাঁঞ পাঁশলা শরণ ॥ 
এতকাল তোমায় আমি কারল; পালন। 
আমার বচন শুন পব্ব তনন্দন ॥ 
আমার বচন তুমি না কারহ আন। 
খানক বিশ্রাম করাও বীর হনমান॥ 
শ্রীরামের কার্যে যায় সাঁতার অন্বেষণে । 
হনুমান বিশ্রাম করিলে প্রণীত পাই মনে॥ 
এই বাক্য পর্বতেরে কাহলা সাগর। 
জলে হইতে উঠে পৰ্ব্বত সহস্ শিখর | 
জলে হইতে পৰ্ব্বত উঠে 

হনুমান চিন্তিত। 
আর কোন বার আইল দেখি আচাম্বত॥ 
আকাশ পাতাল যুড়িয়া রাহল পরব্বত। 
হনুমানের সমমখে আগ্লিল পথ ॥ 
পৰ্ব্বত দোঁখয়া বীর হইল চমাকিত। 
পর্বত বলে শুন বলি বানর পাঁণ্ডত॥ 
পবনগমনে যাও আকাশে কাঁরয়া ভর। 
অবধান করি শুন কাহয়ে বানর! 
হিমালয়ের পুত্র আম 

সাগরের ভিতর বাঁস। 

তোমার বিশ্রাম হেতু আমায় বেউসী॥ 


ক্ষণেক বিশ্রাম কর তুম আমার উপরে॥ 
ফলফুল খাও তুমি মধুর আস্বাদ। 
ক্ষণেক বিশ্রাম কর ঘচুক অবসাদ॥ 
মিথ্যা নাহি বাল আমি না কাঁরহ শঙ্কা । 
অর্ধ পথ আ'সয়াছ অর্ধেক আছে লঙুকা॥ 
হনুমান বলে পৰ্ব্বত তুম আছ মহখতলে। 
কি কারণে থাক তুমি সাগরের জলে ॥ 
পর্বত বলেন পূর্বে ছিল 

পব্বতের পাখা । 
যে দেশে উঠিয়া পাঁড়ত তাহার 

নাহি ছিল রক্ষা॥ 
সৃন্টনাশ হয় লোকেতে পায় ডর। 
বজ্র হাথে পাখা কাটে দেব পরন্দর ॥ 
পাখা কাটিয়া পর্ব্বত করিল অচল। 
আমার পাখা কাটতে আইল ইন্দ্র মহাবল | 
তোমার বাপের প্রসাদে আমার অব্যাহাতি। 
তুমি ‘বিশ্রাম কারলে আম 

পাই যে পশীরাতি ॥ 
হন:মান বলে তোমার বোলে মোর চমংকার। 
বর দেহ আম যেন সাগর হই পার॥ 
প্রাতিজ্ঞা কর্যাছ আম জ্ঞাঁতিমণ্ডলে। 
বনা লক্ষে পার হইব সাগরের জলে ॥ 
কোন চিন্তা নাহ আমার শ্রীরাম প্রসাদে। 
সহস্ব যোজন 'ডঙ্গাইতে পার 

নাহি অবসাদে॥ 

তোমার চরণে আমি করিল সিঙাল। 
তোমার বাক্য না লাঙ্ঘব ছোঁয়াইব অঙ্গুলি ॥ 
হিতবাক্য বাঁললা তুমি এ হেন শোকে। 
তোমার যশ ঘাষবেক ন্রিভুবনের লোকে ॥ 
দেখা দিলেন পব্্বত ইন্ড্রে ছাড়িয়া ডর। 
আকাশে থাকিয়া বলেন দেব পঃরন্দর ॥ 
আমারে ভয় ছাঁড়য়া হনুমানে দলা দেখা । 
অভয় দান দিলাম তোমার 

না কাঁটব পাখা ॥ 
ইন্দ্রের ঠাঁঞ মৈনাক পাইয়া অভয়! 
সহস্র শিখর লইয়া জলের ভিতর রয়॥ 
পর্বত সম্ভাঁষয়া বীর তলেক নাহ রয়। 
লঙ্কায় চলিয়া যায় ঝড় যেন বয়॥ 
{তনভাগ সাগর গেল একভাগ আছে। 
হেনকালে বীর গেল 'সিংাহকার কাছে॥ 


banglabooks.in 


১৩৮ 


সাগরের কূলে আছে সিংহকা রাক্ষসী। 
বিষম রাক্ষপী সে ন্রিভুবন হংস ৷ 
সিংাহকা রাক্ষস বৈসে সাগরের জলে। 
উঠিবা মান শরীর যোড়ে গগনমণ্ডলে ॥ 
'সংহিকা রাক্ষসী সে সাগর মধ্যে বাঁস। 
ছায়া ধার হনূমানে রহাইল রাক্ষসী ॥* 
অদ্ধেক জলেতে থাকে অর্ধেক আকাশ। 
দেখিয়া হনুমানের লাগিল তরাস!! 
সুগ্ৰীব রাজা কাহল আসবার কালে। 
সিংাহকা রাক্ষসী আছে সাগরের জলে॥ 
সংহকা রাক্ষপীমাতা সব্বলোকে জানে। 
কেমনে রাক্ষপী আম মারব পরাণে ॥ 
কোন্‌ রুপে রাক্ষসীরে কারব দংহার। 
শরীর বাড়াইয়া কারল পর্বত আকার॥ 


কোপিল রাক্ষসণ। 
দেখিতে ভয় বাস ॥ 


দশ যোজন তার হইল ওষ্ঠ অধর। 
নাভিমণ্ডল হইতে দোঁখ নিম্ন উদর! 
আঁত ছোট হইয়া বীর সাঁধাইল উদরে। 
পেট চারয়া রাক্ষসীরে কারল দুই চরে ॥ 
[বপরীত ডাক ছাড় রাক্ষসী 
তেজিল পবাণ। 

রাক্ষসী মারিয়া চলে বীর হন্মান॥ 
ভ্রিকৃট পর্বতের উপর কনক লওকাপুরণ। 
অমরাবতাঁ জিনিয়া যেন ইন্দ্রের নগরী ॥ 
এইমতে পাঁড় যাঁদ লঙকার ভিতর। 
আমা দেখিয়া রাক্ষস কটক ধাইবে বিদ্তর॥ 
ধাঁরয়া লৈয়া গেলে তবে পাইব বড় লাজ। 
তবে "সিদ্ধ নাহবেক শ্লীরামের কাজ! 
আপন ইচ্ছায় এখন হনুমান পড়ে। 
নেউলপ্রমাণ হৈয়া পড়ে সাগবের পাড়ে। 
সাগর পার হৈয়া বীরের বল নাহ টুটে। 
আর শত যোজন পথ 

[ডগ্গাইতে নাহি আঁটে॥ 
পৰ্ব্বতে বাঁসয়া বীর দিল গা ঝাড়া! 
শিখর সাঁহত লড়ে পর্বতের গোড়া ॥ 
হনুমানের বিক্মে সভে ভ্রাসিত অন্তরে। 
লঙকা টলমল করে হনূমানের ভরে] 
গোধূলি সময় যখন বেলা অবসান। 
হেন কালে লঙকা প্রবেশ করয়ে হনূমাম॥ 


রামায়ণ 


ধীরে ধারে যান বীর পবননন্দন। 
হেন কালে উরগ্রচণ্ডা দিল দরশন॥ 
হনুমান বীর দেখল উগ্রচন্ডা। 
বাম হস্তে খর্পর দক্ষিণ হস্তে খাণ্ডা॥ 
কোটরে লাগ্যাছে চক্ষু যেন 'দবাকর। 
ব্ৰহ্ম আগ্ন সম তেজ দোখতে ভয়ঙ্কর ॥ 
লোল জিহবা বিকট দন্ত পৃন্ঠে জটাভার। 
হাঁড়য়া মেঘ বর্ণ যেন পৰ্ব্বত আকার ॥ 
ব্যাঘ্রচম্্ম পাঁরধান গলে মুণ্ডমালা। 
মাঁণককুণ্ডল কানে যেন চন্দ্ুকলা ৷ 
চারি হস্ত শোভে যেন এরাবতশুণ্ড। 
নুপুর কঙ্কণ তাড় কুণ্ডল শোভে মুণ্ড॥ 
দেখিয়া চিন্তিত বড় হইল হনূমান। 
যোড়হস্ত কারয়া কহে দেবীর বিদ্যমান ॥ 
আগমে শুনিয়াছি উগ্রচণ্ডার কথা । 
শিবের প্রহরী দেবী তান কেন হেথা॥ 
তোমারে দেখিয়া মোর বড় হইল ডর। 
কি কারণে আছ তুমি লঙ্কার ভিতর ॥ 
উগ্নচণ্ডা বলেন আম পাব্বতীর সখঁ। 
মহাদেবের আজ্ঞায় আমি লঙ্কাপুরা রাখ। 
জিজ্ঞাসা করিলাম আম মহাদেবের স্থানে 
কতাদন থাঁকব আমি তোমার বচনে॥ 
মহাদেব বলেন লঙ্কায় রহিবা চিরকাল। 
যাব না হন বিষ্ণু রাম অবতার॥ 
আপাঁন বিষ্ণু জল্মিবেন দশরথের ঘরে। 
বনবাস কারবেন বাপের সত্য পাঁলিবারে॥ 
বাপের সত্য পালতে রাম আসবেন বন। 
সঈতারে হরিয়া লৈবে লঙকার রাবণ ॥ 
রামের সীতা আনিবেক লঙকার ভিতর। 
সীতার অন্বেষণে আ'সবেক শ্রীরামের চর ॥ 
রামের দূত লঙকায় যাঁদ দেখহ হনূমান। 
ততক্ষণে লওকা ছাড় 

আনিবা আমার স্থান ॥ 
এত কাল হইতে আম লওকা রক্ষা করি। 
রামের দূত না দেখিলে যাইতে নাহি পার ॥ 
কোথা হইতে আইলা বানর 

কোথা তোমার ঘর। 
কেমতে তারলা এই অলঙ্ঘ্য সাগর ॥ 
হনুমান বলে আমি শ্লীরামের নফর। 
সগ্রীবের পান্র আম পবন কোঙর॥ 
রঘুনাথের দূত আমি তরিলাম সাগর । 
সীতার অন্বেষণে আইল লঙ্কার ভিতর ॥ 


banglabooks.in 


সান্দরকাণ্ড 


৯ শুনিয়া উগ্রচণ্ডা হরষিত অন্তর। 
ভাল হইল আইলা তুমি লঙ্কার ভিতর॥ 
[চিরঞ্জীবী হও বাপু সাধহ রামের কাজ। 
লঙকা ছাড়িয়া যাই আমি শিবের সমাজ॥ 
উগ্রচণ্ডার কথা শুনিয়া হনুমানের হাস। 
হনুমানে লঙ্কা দিয়া চলেন কৈলাস ॥ 
লঙ্কা নিরীক্ষণ করে বীর হনূমান। 
সুবর্ণ রাচত লঙকা বিচিত্র নির্মাণ 
সঁদাঘ পোখাঁর দোখ নিরমল জল। 
গন্ধে মনোহর সব কমল উৎপল॥ 
হংস চক্রবাক পক্ষ তথ করে কেল। 
নানা কৌতুক দেখে হনুমান বলী॥" 
চার দগে সাগর মধ্যে লঙকার গড়। 
দেবগণের গাঁত নাহি লঙকার নিয়ড় ॥ 
অতি উচ্চ লওকার পাঁচর সোনার গঠন। 
উভে সত্তার যোজন পাঁচীর লাগ্যাছে গগন ॥ 
বাহরে লোহার গড়া । 
গগনমণ্ডলে লাগ্যাছে পাঁচীরের চূড়া॥ 
মধ্যে লঙ্কা চারি ভিতে বেড়্যাছে সাগর। 
মাঁণমূন্তা রাশি রাশ পড়্যাছে বিস্তর ॥ 
অমাবস্যা প্রতিপদ তাঁথ চতুদ্দশী। 
ঢেউতে তুলিয়া ফেলে মুক্তা রাশি রাশি ॥ 
রাবণের প্রতাপে দুঞ্জয় লঙকাপুরী। 
বানর কটকে ইহার কি কারতে পাঁর॥ 
যেন মতে দোঁখ আম লঙকার গঠন। 
ক কারতে পারেন ইহার শ্রীরাম লক্ষণ ॥ 
এতদূব আসতে পারে কাহার শকাঁত 
এতদূর আসিতে পারে চার ব্যকতি॥ 
সুগ্ৰীব রাজা আসিতে পারে বাঁর অবতার। 
অঙ্গদ যুবরাজ সেহ হইতে পারে পার॥ 
আর পার হইতে পারে নীল সেনাপাঁত। 
আঁম পার হইতে পার অন্যের নাহি গাত॥ 
যে কার্যে অস্যাছি আম 
আগে দোখ সঈতা। 
দেশে গিয়া এ সকল করিব চিন্তা 
কেমতে ভাশ্ডিব আমি দুজ্জয় রাক্ষসগণ। 
কেমতে চানব আম দুজ্জয় রাবণ! 
কেমতে বেড়াইব আমি কনকলঙকাপনুরী। 
কেমতে ানব আমি সীতা তো সুন্দরী ॥ 
আঁত ছোট মার্ত হইল যেমত 'বিড়াল। 
অন্তরে ভাবেন বীর মনে তোলপাড় ॥ 


১৩৯ 


সীতা দেবী দোখলে যাঁদ হয় জানাজানি। 
যে হউক সে হউক করিব হানাহানি ॥* 
দিন অস্ত গেল যখন বেলা অবসান। 
গড়ের ভিতর প্রবেশ করে বীর হনূমান॥ 
আলো করিয়া চন্দ্র উঠে গগনমণ্ডলে। 
ভালমতে হনুমান লঙ্কা নেহালে॥ 
চালের উপর সারি সার সুবর্ণের বারা। 
চারি ভিতে শোভা করে মুস্তার ঝারা॥ 
ধবজ পতাকা সকল ঘরের চালে উড়ে। 
রাজার ঘর পাত্রের ঘর কিছু নাহ নড়ে॥ 
নানা বর্ণে স্ব্রীগণ সুন্দরী সুবেশে। 
স্বামীর কোলে তারা আছে 

[ভিতর আওয়াসে ৷ 
রূপে আলো করে তারা রত্ববিভাষিতা। 
তাহা দোঁখয়া হনুমান বলে 

এই দেবী সীতা ॥ 
শ্রীরামের প্রিয়া সীতা কভু নাহ দৌখ। 
কেমতে চিনিব আমি সাঁতা চন্দ্রমুখী | 
সৰ্ব্বক্ষণ চক্ষের লোহে থাকে মলিন বদন। 
সেই সে রামেব সীতা কভু নহে আন!॥ 
হাসপারহাস আর বচন চাতুরী। 
ইহার ভিতরে নাহ সীতা তো সুন্দরী ॥ 
প্রহ্ত অকম্পন বিভীষণের আওয়াস। 
আর আওয়াস দেখে মহোদর মহাপাশ॥ 
বিদ্যংজিহবা উলকাজিহৰা 

আর বিদ্যুন্মালন। 
শুক সারণের আওয়াস চাহিল মহাবলী ৷ 
কুমার ভাগের আওয়াস চাহল পাভাপাতি। 
একে একে চাহল সকল সেনাপাঁত ॥ 
আওয়াস আওয়াস চাহিয়া 

না পাইল উদ্দেশ। 
রাজার অন্তঃপুর গিয়া করিল প্রবেশ॥ 
রাজার প্রহরী দ্বারে দুজ্জয় রাক্ষস। 
নানা অস্ত্র নানা মূর্তি দোখতে রুপস॥ 
নানা আওয়াসে ঠাঁঞ ঠাঁঞ নূত্যশালা। 
দেবকন্যা লৈয়া রাবণ করে নানা খেলা॥ 
পূঙ্পক রথ দেখে বীর দেব আঁধম্ঠান। 
তাহার উপর বাঁহয়া উঠল হনুমান 
সেই রথের সারথি হন দেবতা পবন। 
পৃত্রেরে উচ্চস্বরে ডাকে ততক্ষণ ॥ 
পবনের বোল না শুনে হনমান বানর । 
সীতার ডীদ্দশ না পাইয়া হইল ফাঁফর॥ 


banglabooks.in 


৯১৪০ 


পবন উদ্দেশ করে আপনার স্থখান। 
রাবণেরে আলো করে নানা অভরণ॥ 
চার ভিতে স্ত্রগণ মধ্যেতে রাবণ। 
আকাশের চন্দ্র যেন শোভে তারাগণ॥ 
দশ হাজার স্ত্রী আছে রাবণের কোলে। 
নিদ্রা যায় স্বীগণ আদুড় চুলে॥ 
নীলবর্ণ রাবণ রাজা পীত বস্বধারী। 
সৰ্ব্বাঙ্গে ভূষিত রাজা কুঙ্কুমকস্তুরি ॥ 
দত্জয় রাবণ রাজা দুজ্জয় মহৎ। 
পৃথবাঁতে পাঁড়য়াছে সুমের্‌ পর্বত ॥ 
কীঁড় চক্ষু বাঁজ নিদ্রা যায় লঙ্কে*বর। 
বানরের লাগে ডর॥ 
রাবণের কোলে দেখে পরম সুন্দরী । 
ময় দানবের কন্যা দেখে নাম মন্দোদরাঁ॥ 
সোহাগে আগ্যাল সে রত্বে বিভূষিত।। 
তাহা দোখয়া বলে হন; এই দেবী সাঁতা॥ 
শ্রীরামের গুণে পদরুষ নাহ ব্রিভুবনে। 
সীতা দেবী রাবণ ভাঁজবেক 
না লয় মোর মনে॥ 
রাবণ রাজা আনিয়াছে "ন্রভূবনের সন্দরী। 
দেবকন্যা ভরিয়াছে সকল অন্তঃপুরী ॥ 
যম বরুণ ইন্দ্র যারে নাহ ধরে টান। 
আড়ে থাকিয়া নেহালয়ে হাথ কুঁড়খান॥ 
রাবণের ঘরে সীতার না পাইল উদ্দেশ। 
আর ঘরের ভিতর গিয়া করিল প্রবেশ ॥ 
যে ঘরে রাবণ রাজা করে মধুপান। 
সেই ঘরে সাঁধাইল বানর হনুমান ॥ 
গন্ধে আমোদ করে। 
তাহা দোঁখয়া চমৎকার লাগিল বানরে ॥ 
তথা না দেখিয়া সীতা হইলা চিন্তিত। 
আর ঘরে হনুমান প্রবেশ করয়ে ত্বারত॥৷ 
ঘরে হইতে বাঁহর হইয়া দেখে আর ঘর। 
সীতা না দেখিয়া বীর হইল ফাঁফর॥ 
ভক্ষ্য ঘরে গয়া বীব দেখে নানা ভক্ষ্য। 
মদ্য মাংস রাশি রাশি দেখে লক্ষ লক্ষ ॥ 
অন্তঃপুর মধ্যে যতেক ছিল ঘর। 
সকল আওয়াস একে একে চাহল বানর॥ 
আওয়াসে আওয়াসে 
না পায় দরশন। 
প্রাচীরে বাঁসয়া চিন্তেন পবননন্দন॥ 


রামায়ণ 


কোনোখানে চাঁহতে না করিল? বিচার। 
সীতা না দেখল; দেখলাম 

পরের শৃঙ্গার ॥ 
স্ত্রী পুরুষে শৃঙ্গার করে রজনী ব্যবহার। 
পর ঘরে দোৌখল; আম কুঁচ্ছিত আচার ॥ 
জিতোন্দ্রয় বানর আমি পাপে নাহি মন। 
বিবস্ত্রী স্ত্রীগণ করল নিরীক্ষণ ॥ 
পরস্তী দেখলে শরীরে পাপ বাড়ে। 
রামের সীতা দেখলে সকল পাপ উড়ে॥ 
সীতা আনিল যখন রাবণ লঙ্কার ভিতর। 
রথে হইতে পাঁড়ল কবা সাগর ভিতর ॥ 
এতেক করিল: শ্রম নাহল কোন কাজ। 
ব্যর্থ গেলে কোপ কাঁরবেন মহারাজ ॥ 
সাগরের কূলে আছে উপবাসে বানরগণ। 
আমি ব্যর্থ গেলে তারা মারবে সর্বজন ॥ 
বুদ্ধির সাগর বানর বীর হন্মান। 
বড় লাজ দবেক মোরে মন্ত্রী জাম্বুবান॥ 
সরস্বতী যাহার মুখে সদা আঁম্ঠান। 
প্রাচীরে বাঁসয়া ভাবেন বীর হনুমান | 
সাগর পার হইল: আমি বড় প্রতিআশে। 
সীতা চাহিয়া না পাইল সকল আওয়াসে ॥ 
কাহার সাহত করিব যুক্তি নাহক দোসর। 
চিত্তে গুণে হনুমান রাত্রি বিস্তর * 
কাঁদছেন হন্‌মান প্রাচরে বসিয়া 
রামের কা্য্য না কাঁরলাম 

লঙকায় আঁসয়া॥ 
কোন্‌ বা স্তর অঙ্গ না কারল; নিরাক্ষণ। 
সীতা চাঁহয়া অর্ধেক রান্র 

করিল জাগরণ ॥ 
অৰ্দ্ধেক রাত্রি গেল অদ্ধেকে আছে রাঁত। 
তবু না দেখলাম সাত শ্রীরামের যুবতী 
যতেক বিক্রম করি সে প্রভুর শকতি। 
৪টি 
তার বাক্যে ভর করি ডিঙ্গালু সাগর। 
সীতা চাঁহয়া না পাইলাম লঙ্কার ভিতর ॥ 
সকল লঙ্কা চাহলাম পাথবীমণ্ডল। 
পথশ্রমে উপবাসণ হইলাম দ-ব্বল] 
সীতা না দোঁখয়া যাঁদ যাইব 

রঘুনাথের পাশ। 
সত ব বার্তা না পাইলে রামের বনাশ॥ 
শ্লীরামের মরণে মারবেন লক্ষণ । 
ভরত শন্রুঘ] শুনিয়া মারবে দুইজন ॥ 


banglabooks.in 


সংন্দরকাণ্ড 


মা সতমা মরিবেক আনলে করিয়া প্রবেশ । 
পান্রমিন্র মারবেক রঘুবংশ দেশ ৷ 
শ্রীরামের মরণে সংগ্রাব মরিবে। 

উমা তারা মারবেক সংগ্রীব অভাবে ॥ 
অঙ্গদ যুবরাজের হইবেক মরণ। 
কাঁচ্কিন্ধায় মারবেক সকল বানরগণ ॥ 
এই লঙকায় থাকিয়া আম না কারব গমন। 
সাগরে পশিয়া আম তেজিব পরাণ ॥ 
এথা হইতে আর আমি না যাইব দেশে। 
সাগরে পাঁশব অথবা অগ্নি প্রবেশে॥ 
সবংশে মারব আগে লঙ্কার রাবণ। 

এই লঙ্কাপুরে আম ত্যাঁজব জীবন ॥* 
সতার কারণে হইল সভার মরণ । 
নির্মল করিব আমি সকল রাক্ষসগণ ॥ 
কাঁদতে কাঁদতে বীর ছাড়ল 'নিমবাস। 
সুন্দরকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস॥৷ 


কাঁদতে কাঁদতে বাঁর দেখে আচম্বিত। 
নানা বর্ণে পুষ্প সভ গন্ধে আমোঁদত ॥ 
চক্ষুর জল মুছিয়া বীর মন কৈল 'স্থির। 
অশোকবনে যাত্রা করে হনূমান বীর॥ 
ধনুকের গুণে যেন ঝাট বাণ ছুটে। 
চক্ষর নিমিষে গেল অশোকবন নিকটে ॥ 
নামে সে অশোকবন তথায় নাহ রোগ। 
যাইবামান্ন হনুমানের খাঁণ্ডল সভ শোক 
অশোকবন প্রবেশ কাঁরলা হনুমান। 
নানা পুষ্প ফুলফলে বাচন নিৰ্ম্মাণ ॥ 
কোকিল কলরব করে ভ্রমর ঝওকার। 
নানা পক্ষ রব করে শুনিতে সুচারু॥ 
শিংশপা গাছ আছে আতি উচ্চবর। 
আহার উপর লাফ দিয়া ভীণ্িল বানর ॥ 
উচ্চ গাছে থাকিয়া অশোকবন নেহালে। 
নানা বর্ণে অশোকবনের জ্যোতি নিকলে॥ 
নানা বর্ণে কত গাছ সিন্দূরের জ্যোতি। 
শাল পিয়াল কত গাছ কাঞ্চন মূরাঁত॥। 
নানা বর্ণ কত আছে দৌখতে মনোহর । 
মেঘবর্ণ কত গাছ দেখিতে সুন্দর! 
ঠাঁঞ ঠাঁঞ দেখে বীর সোনার নাটশালা। 
মাণিক রচিত তাহে যেন চন্দ্রকলা ॥ 
নানা বর্ণে গাছ দেখে নানা বর্ণে লতা । 
মনে গণে হনুমান এথায় আছে সীতা ॥ 


১৪৯ 


রাক্ষপীগণে দেখে বীর ডাগর ডাগর অঙ্গ। 
চোঁড় সভ দেখে বার হাথে লোহার ডাঙ্গ ॥ 
কেহো কালো কেহো গুলি 
কেহো তো সাঙলি। 
তাল খাজদর পারা কেহো শরীর দীঘাঁল॥ 
জটাভার কারো মাথায় কারো মাথায় টাক। 
নানা অস্ত্র ধরে হাথে মাথা হাঁড়য়া নাক ॥ 
কাঁকলাস ম্ার্ত কারো খান্ডার ঝকমাক। 
রাক্ষসে বোঁড়য়া আছে সতা তো জানকী॥ 
দিবতীয়ার চন্দ্র যেন অতিক্ষীণ কলা। 
উপবাসে সাঁতা দেবী হৈয়াছে দুব্বলা॥ 
রাম রাম বলিয়া সীতা ছাড়ল 'নশ্বাস। 
সুন্দরকাণ্ডে সুন্দর গীত গাইল কৃত্তিবাস ॥ 


সংসারের সার প্রভু বিষ্ণু অবতার। 
তোমার স্ব রাক্ষসে কৈল সাগরের পার ॥ 
গায়ে মলা পাঁড়য়াছে মালন বসন। 
তবু রূপে আলো করে দশ যোজন ॥ 
রাম রাম বলিয়া সঁতা করেন রুন্দন। 
সীতার তরে কহেন বীর পবননন্দন ॥ 
ইহাঁর লাগিয়া বানর মরণ 

এড়াল কোটি কোটি। 
ইহাঁর লাগিয়া শূর্পণখার নাক কান কাট । 
ইহার লাগিয়া মারীচ পড়ল মায়াধর। 
ইহার লাগিয়া প্রভূ রাম হইলা কাতর ॥ 
ইহাঁ লাগয়া কবন্ধ পড়িল ঘোর দরশন। 
ইহাঁ লাগিয়া রাম সংগ্রীবে হইল মিলন! 
নমো নমো বন্দহোঁ যত দেবগণ। 
যাহার প্রসাদে সীতা দৌখল. অশোকবন॥ 
ইহাঁ লাগিয়া চোদ্দ সহশ্র 

রাক্ষস রাম মারে। 

ইহাঁ লাগিয়া জটায়ু পক্ষ মারে লঙ্ে*বরে ॥ 
ইহাঁ লাগিয়া রামের বাণে 

পাঁড়ল রাজা বালি। 

সুগ্রীব করে কোঁল॥ 
ইহা লাগিয়া বানর গেল দেশ দেশান্তরে। 
ইহাঁ লাগিয়া একেশ্বর িঙ্গালু সাগরে ॥ 
ইহাঁ লাগিয়া লঙ্কার ভিতর 

বেড়াল? অৰ্দ্ধ নাশ। 
এই সে রামের প্রিয়া সীতা তো রূপসী ॥ 


banglabooks.in 


১৪২ 


সীতার রূপ দেখিয়া বলে বীর হনমোন। 
রাম যত বলিলেন কিছু নহে আন॥ 
সীতার রূপ দেখিয়া বীর 

এড়িল নিমবাস। 
সন্দরকাণ্ডে সুন্দর গীত গাইল কীত্তবাস ॥ 


দুই প্রহর রানে উঠে রাজা তো রাবণ। 
চন্দ্র উদয় হয় যেন লৈয়া তারাগণ॥ 
মধুপান কারয়া রাজা হৈয়াছে কামাতুর। 
রাবণ বলে চল যাই সাঁতার অন্তঃপুর ॥ 
রাবণের সঙ্গে চলে দশ হাজার সন্দরী। 
রূপে আলো কারয়া যায় স্বর্গীবদ্যাধরী ৷ 
স্তীগণ বেষ্টিত আইসে রাজা লণ্কেশ্বর। 
তারাগণ বেম্টিত মধ্যে পূর্ণ শশধর | 
নারায়ণ তৈলে জবালে দউটন সার সাঁর। 
আলো কাঁরয়া আইসে লঙ্কার অধিকারী ॥ 
হনূমান বলে রাবণের হইল আগুসার। 
সীতা রাবণে দেখব আজি কেমত ব্যভার ॥ 
চক্ষু মেলিয়া রাবণ রাজা চার দগে চাহে। 
সীতার কাছে আছ আমি 

এ ভাল নহে॥ 
দূরে গেল বানর যথা পাত লতা বিস্তর। 
আপনা ঢাঁকয়া রহে চতুর বানর ॥ 
স্ত্রীগণ বোঁষ্টত আইলা রাজা তো রাবণ। 
অশোকবন হইল যেন স্বর্গভূবন॥ 
রাবণের স্ত্রী সভ রূপে পারপূর্ণ। 
সাঁতার রূপ দেখ্যা সভার হইল মালিন্য॥ 
সাঁতার কাছে রাহল গিয়া রাজা দশানন। 
গাছের ডালে থাকিয়া দেখে পবননন্দন॥ 
ক বলে রাবণ রাজা ক বলে জানকা। 
শুনিতে আগুসরে বীর ঘন পাড়ে উাঁক॥ 
দুই পায় ভর দয়া বাঁসল গাছের উপর। 
হেন সময় গেল রাবণ সীতার গোচর ॥ 
ঝড়েতে আকুল যেন কলার বাগদাঁড়। 
রাবণ দেখিয়া সীতা কাঁপে থরথরি॥ 
রাবণ বলে সাঁতা তোমার কারে ডর। 
দেবগণ আসতে নারে লঙ্কার ভিতর॥ 
বলে ধাঁরয়া আনয়াছি ভয় পাও মনে। 
রাক্ষসের ধম্ম আমার বলে ছলে আনে ॥ 
সে সময় গেল সাঁতা এ সময় আন।, 
রাবণেরে কর তুম সেবক গেয়ান॥ 


রামায়ণ 


রাবণ 
কোথা হইতে পায়। 
রাম ছাঁড়য়া আমা ভজ না কাঁরহ ভয়॥ 
যেখানে চাহ সাঁতার সেইখানে মন মজে। 
্হ্মা মোহিতে পারে তোমার রূপতেজে ॥ 
সুবর্ণ সদ্‌শ তন; দেখিয়া মন হরে। 
উত্তম বসন শোভে তোমার শরীরে ॥ 
মুখকমল তোমার মৃগাক্ষ লোচন। 
ন্রভূবন জিনিয়া তোমার হাস্যবদন॥ 
করযূগ পদ্মের মৃণাল দোঁখ যেন। 
তোমার রূপ দেখিয়া সীতা পুরুষ পাগল। 
মুঠেতে পারি তোমার ধারতে কাঁকালি। 
[হঙ্গুলে মণ্ডিত তোমার পায়ের অঙ্গযাঁল॥ 
শরুধনু জিনিয়া তোমার ভ্রুয্্ল। 
দুই কর্ণে শোভা করে রত্বের কুণ্ডল ॥ 
তোমার রূপগুণের নাহিক উপমা । 
ন্রভুবন মোহ যায় যেজন দেখে তোমা | 
উমা মহেশ্বরী যেন লক্ষ্মী মুর্তমতাঁ। 
বিষ্ণুর প্রিয়া যেন লক্ষী সরস্বতী ॥ 
ইন্দ্রের শচী যেন চন্দ্রের রোহণন। 
তাহা সভা 'জানয়া তুমি পরম রূপিনী॥ 
নানা রঙে পার্ণত আছে আমার ভাণ্ডার । 
আজ্ঞা কর সাতা তুমি সকল তোমার! 
আমি সেবক তোমার তম তো ঈশ্বরী। 
তোমার আশ্বাস পাইলে 

থাকি লঙকাপুরাঁ॥ 
রাম দুখীর ভার্য্যা তারে না করিহ 1চন্তা। 
কোপ ছাড় অনুমতি দেহ মোরে সীতা ॥ 
কারো পায় পড়ে নাহি রাজা দশাননে। 
দশ মাথা লোটায় রাবণের সীতার চরণে॥ 
রাবণের বাক্যে সীতা কাঁপল অন্তরে। 
রাবণের তরে সীতা বলেন ধারে ধীরে॥ 
অধৰ্ম্ম না করি আম রামের সুন্দরী । 
জনকের কন্যা আম দশরথের বহয়ারি ॥ 
রাবণ পাছু কাঁরয়া বৈসে রাবণ নাহ গণে। 
আপন ইচ্ছায় গালি পাড়ে 

রাবণ রাজা শুনে ॥ 
লঙকার ভিতর রাবণ রাজা 

তোমার অহঙকার। 
রামের বাণে হইবে লঙ্কা ভস্ম অগ্গার॥ 
সাগরের গর্ব কর সাগর তোর গড়। 
শ্রীরামের বাণে সাগর আপনি হবে তড়॥ 


তোমা হেন সুন্দরী 


banglabooks.in 


স[ন্দরকাণ্ড 


এই দর্পে রাবণ তুমি দেবগণ 'হিংসি। 
সকল দর্প চর কারবে তোমার 
শ্রীরাম তপস্বী ॥ 
শুনহ রাবণ রাজা কাঁহ তোরে হিত। 
রামের ঠাঁঞ সীতা 'দিয়া করহ পশীরত॥ 
রামের ঠাঁঞ আমা দয়া না কর পণীরাতি। 
তবে তোমার রামের ঠাঁঞ 
নাহি অব্যাহতি ॥ 

গরুড় সর্প পাইলে যেন ততক্ষণে ভক্ষে। 
তোমার নিস্তার নাহি যদ রাম দেখে] 
প্শরথ মহারাজা সব্বলোকে পুজে। 
প্রাণ তেজিল রাজা তবু সত্য নাহ তেজে॥ 
আপনি বিষ রছঘুনাথ সন্বগুণ ধরে। 
চোদ্দ বংসর বনবাস সত্য পালবারে ॥ 
সত্য বচন যে না করে পালন। 
ঘোর নরক তার না যায় খণ্ডন॥ 
সত্য পালিতে যে জন ছাড়ল সংসার। 
হন সত্য লঙ্ঘিতে রাবণ নহে ব্যবহার ॥ 
সত্য লাগিয়া প্রভু মোর আইলা বনবাস। 
সত্য লাঙ্ঘলে রাবণ পরলোক নাশ ॥ 
আমার সেবক বলিয়া কাহলা কাঁহননী। 
সেবক হৈয়া কে কোথা লঙ্ঘে ঠাকুরাণী॥ 
সত্য পালতে প্রভু মোর 

করিয়াছেন বনবাস। 
তোরে শাপ দিলে মোর সত্য হয় নাশ! 
এইক্ষণে ভস্ম আম তোরে 

করিতে পারি শাপে। 
সব্ব্ব ধর্ম নষ্ট রাবণ হয় মহাকোপে॥ 
বঞষ্ণ অবতার রাম তুঁঞ নিশাচর 
কাঁজ কভু নহে রাবণ অমৃত সোঁসর॥ 
অনেক অন্তর রাবণ লোহা আর সোনা। 
শ্রীরামের সঙ্গে তোর এমাঁত তুলনা ॥ 
অনেক অন্তর রাবণ গৃধিনী সারসে। 
অনেক অন্তর রাবণ গরুড় বায়সে॥ 
অনেক অন্তর রাবণ সিংহ শৃগাল। 
অনেক অন্তর দেখি সাগর আর খাল ॥ 
অনেক অন্তর দেখ ব্রাহ্মণ চণ্ডাল। 
দেবতা জানহ রাবণ রাক্ষসের কাল॥৷ 
রাম তোয় রাবণ তোরে দৌখ অনেক দূর। 
রাম সিংহ গাঁণ তুঁঞ শৃগাল কুক্ধর॥ 
এত যাঁদ বাঁললা সঈতা বচন ককশে। 
শুনিয়া রাবণ রাজা মনে বমারষে॥ 


১৪৩ 


আসবার কালে তোরে কৈয়াছি সত্য বচন। 
এক বংসর আম করিব পালন॥ 
বংসরেক তোরে আমি দতোঁছ আশ্বাস। 
বংসর ভিতরে তোর যায় দশ মাস! 
আর দুই মাস তোরে সাঁহবে দশস্কন্ধ। 
দুই মাস গেলে সীতা তোর 

যে থাকে নিব্বন্ধি॥ 
সীতা বলেন রাবণ তুঞ বাঁলস কুচ্ছিত। 
আমা লাগিয়া মরণ তোর ললাটে ‘লাখত॥ 
এ তো যদ বলিল সীতা কর্কশ বচন। 
সীতা কাটতে হাথে খাণ্ডা লইল রাবণ॥ 
হাথে কাঁরয়া লইল রাবণ খাণ্ডা এক ধারা। 
কু'ড় চক্ষু ফারিয়া যেন আকাশের তারা ॥ 
দুই প্রহরের সূর্য্য যেন ধাঁরল কিরণ। 
কালান্তক যম যেন রাষল রাবণ ॥ 
দশ হাজার স্ত্রী আছে রাবণের পাশে। 
আড়ে থাকিয়া তারা সীতারে বেউসে। 
কেহো হাথসানে বুঝায় কেহো চক্ষচাপে। 
উত্তর না দেয় সীতা কাটে পাছে কোপে 
তব না ডরান সীতা জনককুমারী। 
রাবণেরে ভর্ঘসে তখন রাণী মন্দোদরী | 
দশ হাজার স্ত্রী তোমায় রান দিন ভজে। 
মানুষ বেটীর তরে তোমার এত মন মজে ॥ 
দেব দানব কন্যা গন্ধর্্ব বিদ্যাধর। 
দশ হাজার কন্যা তোমারে ভজে নিরন্তর ॥ 
দেবতা গন্ধব্্ব নহে সীতা তো মানুষী। 
কত বড় দেখ তুম সীতায় রূপসী ॥ 
মানুষ বেটা গালি পাড়ে সহনে না যায়॥ 
সাঁতার রূপ দেখিয়া রাবণ 

কামে অচেতন। 

খাণ্ডা ফেলিয়া ঘরে তবে যায় তো রাবণ॥ 
কামে অচেতন রাবণ ধরতে যায় বলে। 
রাণণ মন্দোদরী তারে ধাঁরয়া রাখে কোলে ॥ 
নলকুবরের শাপ প্রভু পাসারলা মনে। 
বলে পাপ করিলে তুমি মরিবা এখনে ॥ 
তোমায় শাপ দিল তোমার ভাইর নন্দন। 
বলে শৃঙ্গার করিলে প্রভু মারবে এখন॥ 
নেউাঁটল রাবণ রাজা মন্দোদরার প্রবোধে। 
চোঁড় সভারে তজ্ঞজঁ রাবণ আঁত মহাক্রোধে ৷ 
এখনো না বাঁঝল সঈতা জনককুমারী। 
নাক কাঁটব তো সভার চোক চোক ছুরি ॥ 


banglabooks.in 


১৪৪ 


চোঁড় সভারে ডাকে রাবণ যার যেই নাম। 
ধায়্যা আসিয়া চোড় সব কারল প্রণাম ॥ 
চোঁড় সভার পায়ের ভরে লঙকাপুুরী টলে। 
নাকের নিম্বাসে গাছ মড়মড়ায়্যা পড়ে 
দীপকা নিম্তুরা আইল প্রখরা দুর্মখা। 
সীতার নাম শুনিয়া আইল 

রাঁড় শর্পনখা ॥ 
অশ্বমূখী বজ্ধরী আইল চিন্রা ক্ষেমা। 
ধার্মকা ত্রিজটা আইল রাক্ষস! সরমা ॥ 
কার্য্যকথা কহে রাবণ চেড়ি সভার কানে। 
ভালমতে সাঁতারে বুঝাইও রাব্রাদনে ॥ 
কর্কশ না বলিহ বলিহ পর্ীরাতি। 
ভালমতে বুঝাইয়া কারবা সম্মাতি॥ 
রাবণ রাজা ঘরে গেল ঠেকাইয়া চোঁড়। 
স্তরে বৌঁড়য়া হইল চোড়র হুড়হাঁড় ৷ 
চোঁড় সভ বলে সাঁতা শুন মোর বাণনী। 
রাবণ রাজা হেন স্বামী না পাইবা তুমি ॥ 

রাবণের স্থানে। 
দশ হাজার সুন্দরী আছে দিব্য রূপগুণে ॥ 
এতো স্ত্রী থাকতে রাবণ তোমায় মন মজে । 
তোমার সম্মাত হইলে রাবণ তোমায় ভজে ৷ 
রূপ যৌবন সফল কর এড়াইয়া সভ চোঁড়। 
রামকে বড় দেখিয়াছ মানুষ ভিখারী ॥ 
কতো বল আছে রামের কতকাল জাীবন। 
চৌদ্দ যুগ লঙ্কায় রাজ্য করিল রাবণ॥ 
সীতা বলেন অল্প ধন হউক অল্প জীবন। 
সেই সে আমার স্বামী কমললোচন 
সীতার কথা শুনিয়া বলে রাবণের চোঁড়। 
কারো হাথে খাণ্ডা ডামূষ 

কারো হাথে বাঁড়॥ 

তোমার লাগিয়া রাজার ঠাঁঞ 

কত পাই দুখ। 
রাবণ রাজা ভজ তুমি না কর বৈমুখ॥ 
আমরা সভে রাখ কনকলঙকাপুরা। 
এক লক্ষ রামে তোমার কি করিতে পার ॥ 
সীতা মারতে চোঁড় সভ ধাইল সত্বরে। 
দুই হস্তে অস্ব ধাঁরয়া যায় মারিবারে ॥ 
দেখে শুনে হনুমান পাতালতার আড়ে। 
চোঁড় মারতে মনে করে তোলপাড়ে ॥ 
মনে ভাবে চোঁড়গণের বাঁধিয়ে পরাণ । 
ক্রোধে কাঁপে হনূমান অরুণ নয়ন ॥ 


রামায়ণ 


চোঁড় 'সভ. বুঝাইল বাক্য অবসান। 
পশ্চাতে চোঁড় সভার লইব পরাণ ॥ 
সভার আগে বুঝায় রাক্ষসী বিনতা। 
হিত বচন বাল তোমায় শুন দেবা সীতা ॥ 
{হত বচন বলি সাঁতা মনে মনে গাঁণ। 
রাবণ হেন মহাপুরুষ কোনো দেশে শুনি॥। 
কুবেরের আঁধক ধন রাজা চিরজীবাী। 
দশ হাজার আছে রাজার রাজমহাদেবী ॥ 
বিষ্ণুর লক্ষী জিনিয়া মহাদেবের ভবানী । 
ইন্দ্রের শচী জিনিয়া চন্দ্রের রোহিণী॥ 
রাবণের স্ব্ী হইলে পরম গেয়ানি। 
দশ হাজার সতিনী 'জনিয়া 

তুমি ঠাকুরাণী ॥ 
যাঁদ নাহি শুন তুমি হিত বচন। 
সকল রাক্ষস মোলয়া করিব ভক্ষণ ॥ 
আর চোঁড় আইল তার নাম অশ্বমূখাী। 
আম কিছু বাল শুন সীতা চন্দ্রমুখী ॥ 
জীবন যৌবন দিন যায় ভালে ভালে। 
ক করিবে রাবণ রাজা তোমার 

যৌবন গেলে ॥ 

রাবন হেন মহারাজা যৌবনের বশ। 
দশ হাজার রাণী জিনিয়া তোমার নামষশ ॥ 
*আর চেড় আইল তার নাম রক্তোদরা। 
হাথে জাঠা ফিরায় যেন চাক ভার ॥* 
যেই দিন রাবণ আনিল লঙ্কার ভূবন। 
সেই দিন তোমায় মোরা কাঁরতাম ভক্ষণ ॥ 
নিদয়া নিষ্ঠুর বলে প্রভাস রাক্ষসা। 
গলায় নখ 'দয়া মারব কিসের বেউসি॥ 
এতেক বুঝাইল যাঁদ না শুনে বচন। 
সীতা কাটিয়া কারব আজ মাংস ভক্ষণ ॥ 
ভাল ভাল করিয়া এখন বলে অশ্বমূখা। 
প্রীত পাইল যত বলিল প্রভাস দুর্মখী॥ 
শূর্পনখা রাক্ষস বলে নিষ্ঠুর বাণী। 
গলায় নখ দিয়া বেটীর বধিব পরাণি ॥ 
তোর দেওর বেটা মোর কাঁটল নাক কান। 
সেই কোপে বেটীর আজ বাঁধব পরাণ ॥ 
মারতে কাটতে চাহে কারো নাহি ব্যথা! 
কত পরাণে সাঁহবেক কাঁদেন দেবী সঈতা॥ 
এখন উীদ্দশ না করেন শ্রীরাম লক্ষণ । 
তোমরা মারো রাবণ মারুক অবশ্য মরণ ॥ 
রাক্ষসের প্রহার কত সাঁহবে মানুষে। 
দৈবে প্রাণ দিব আমি শোক উপ্রবাসে ॥ 


banglabooks.in 


সূন্দরকাণ্ড 


লো ঝাড়িয়া সীতা দেবী উঠিল সত্বর। 
[ছের ডাল ধাঁরয়া সীতা কাঁদেন বিস্তর ॥ 
*হনুমান মহাবীর আছে গাছের ডালে । 
সেই গাছ ধরিয়া সাঁতা 
কান্দেন তার তলে॥* 

কোথা গেলা প্রভু রাম কৌশল্যা শাশ্ঁড়। 
অপমান করে মোরে রাবণের চেড়ি॥ 
আজি যাঁদ রঘুনাথ লঙ্কাপুরী আইসে। 
রাক্ষসক্ষয় কারতে পারেন চক্ষুর নিমষে॥ 
কত রাক্ষস প্রভু করিলা সংহার। 
অভাগ্যবতী সীতা না কাঁরলা উদ্ধার ॥ 
‘এত দুঃখ পাই আমি প্রভু যাঁদ শুনে। 
লওকাপুরী খান খান করিতে পারেন বাণে ॥* 
হেনকালে অন্তরীক্ষে থাকে এক চরে। 
আমার দুঃখ কহে গিয়া প্রভুর গোচরে ॥ 
আমার চক্ষুর জল নাহক 'বশ্রাম। 
এই মত অপমান লওকার করুন শ্রীরাম ॥ 
রামের বাণে রাক্ষস কটক হউক সংহার। 
রাক্ষসের চিতার ধূমে লঙ্কা 

হউক অন্ধকার ॥ 
গাধনী শকুন আহার করুক সানন্দে 
শৃগাল কুক্কুর বাঁসয়া খাউক 

রাক্ষসের স্কন্ধে ॥ 
কৃত্তিবাস পণ্ডিত রচিল সুন্দরকাণ্ড গীত। 
সাঁতার শাপ লঙ্কায় হইল বাঁধ বোধিত॥ 


ন্রজটা নামে রাক্ষস বুড়ি রাত্রি জাগরণে। 
কুদ্বশন দোখয়া ত্ৰিজটা উঠে ততক্ষণে ॥ 
ন্রজটা বলেন সীতা দশরথের বহু 

যে সীতা খাইতে চায় সে আপনা খাউ ॥* 
সীতার দুঃখ আর নাহি দুঃখ 


সীতা এড়িয়া চোঁড় গেল ন্রিজটার পাশ। 
ত্ৰজটা সপন কহে শুনিয়া সভার তরাস॥ 
বসন পারধান কালিয়া হেন বাঁড়। 
রথে হইতে পাড়ে রাবণেরে 

গলায় দিয়া দাঁড় ॥ 
কুম্ভকর্ণের গলায় দাঁড় গালে কালি চুন। 
লঙ্কাপদরী অঙ্গারময় দোখল সপন॥ 


১০৫ক-রা) 


১৪৫ 


সপন দেখিলাম লগ্কার নাহিক নিস্তার । 
লঙ্কা লইয়া পাঁড়ল ঘোর মহামার ॥ 
মাস দুই রাহ রাবণের হইবে মরণ। 
সাঁতারে না মার যাঁদ জণবে চোঁড়গণ॥ 
রাম লক্ষ্মণ দেখিলাম ধনুক বাণ হাথে। 
সীতা উদ্ধারিয়া যান চাঁড় দিব্য রথে॥ 
স্বপ্ন শদনিয়া চোঁড় সভার হইল গমন। 
গাছের ডালে বাসয়া শুনে বীর হনুমান! 
সপন শুনিয়া কীর ডালে বাঁসয়া হাসে। 
সপন সত্য করিব আম কালিকার 'দবসে॥ 
হনুমান বলে চেঁড় সভার হইল মেলা। 
সঁতা দেবী সম্ভাঁষতে হইল এই বেলা॥ 
সীতা হেটে হনুমান গাছের উপরে। 
ক বলিয়া সম্ভাঁষব মনে য্যান্ত করে॥ 
এইক্ষণে মারতে পার সকল রাক্ষসগণ। 
আমার কারণে হইবে সীতার মরণ! 
তবে তো সকল কাজ হইবে বিনাশ। 
সম্ভাষণ না কর্যা গেলে রামের নৈরাশ॥ 
কি বলিয়া সম্ভাঁষব মনে অনুমান । 
আপনা আপনি কাঁহ রামের কাহনী ॥ 
রাম রাম বলিয়া সীতা করেন ক্রন্দন। 
রামের কথা গাছে কহে পবননন্দন ॥ 
অযোধ্যা নগরে বৈসে দশরথ রাজা । 
দেবলোক নরলোক করে তাঁর পূজা ॥ 
জ্যেষ্ঠপুৰ শ্রীরাম বহু 
সীতা তো সন্দরী। 
রামের অগোচরে রাবণ সতা কৈল চুর ॥ 
সীতা চাহিয়া বেড়াইতে 
সূগ্রীবের সঙ্গে ভেট। 
সংযঁবেরে রাজ্য দা বালি মারিয়া ঠা 
সংসারের বানর আইল সপ্রশব আদেশে। 
চতু্দিগে গেল বানর সীতার উদ্দেশে॥ 
শ্রীরামচন্দ্র তোমারে জানাইল কৃশল। 
মাথা তুলিয়া চাহ ঘরের সেবক নিশ্চল ॥ 
মাথা তুলিয়া চাহ মাতা কর অবধান। 
ঘরের সেবক আম নাম হনুমান ॥ 
মনে কিছ বিমারষ নাঁ কর ঠাকুরাণী। 
শ্রীরামের সেবক আম কাঁহ সত্য বাণী ॥ 
মাথা তুলিয়া সীতা দেবী গাছ নেহালে। 
িঘতপ্রমাণ বানর বাঁসয়া গাছের ডালে ॥ 
*সতা হন্‌মান হইল দুই জনে দরশন। 
যোড় হাতে মাথা নোঙায় পবননল্দন ॥* 


banglabooks.in 


৯৪৬ 


সীতা বলে বিধাতা আমারে পাষাণ্ড। 
রাবণের দূত হৈয়া আমায় কেন ভাণ্ডি॥ 
ন্রিভুষনের মায়া জানে পাপিষ্ঠ রাবণ। 
রামের দূত বলিয়া আমায় করে সম্ভাষণ॥ 
বিঘত প্রমাণ বানর তোমার শরীর। 
কেমতে হইলা পার সাগর গভীর ॥ 

দশ মাস কার আম শোক উপবাস। 
আমার সঙ্গে বানর কেনে কর উপহাস॥ 
স্বরূপে হও যাঁদ রঘুনাথের চর। 


বনে বনে রাখবেন পার্ব্ব ত! বঘ খণ্ডি॥ 
তোমার কণ্ঠে সরস্বতী হউন অধিষ্ঠান। 
সুন্দরকাণ্ডে সুন্দর গীত কারল নিম্মাণ॥ 


রামের চর হয় যদ রামের গুণ জান। 
তোমা হইতে শান প্রভু রামের কাহিনী ॥ 
হনুমান বলে রাম গুণের সাগর । 
ত্ৰৈলোক্য ‘জিনিয়া রাম পরম সুন্দর ॥ 
শালগাছ হেন রামের সোঁসর শরার। 
আজানুলাম্বিত বাহ; নাভি গভীর ॥ 
উন্নত নাঁসকা রামের শ্রীথণ্ড কপাল। 
ফলমূল খান তবু বিকুমে বিশাল॥ 
অনাথের নাথ রাম সব্বজীবে দয়া। 
রাজ্যন্রন্ট রাজ্য পায় লইলে রামের ছায়া 
সংসারের সার রাম সব্বজীবের গাঁত। 
তাহাঁর গুণ বলিতে পারে কাহার শকাতি॥ 
*রামের সেবক আম নাম হনুমান। 
সৰ্ব্ব কথা কাঁহলাম কর অবধান। 
রত্রমূগ দোখলে তুমি পরমসুন্দর। 
মারীচ রাক্ষস সেই রাবণের চর ॥ 
রামের বাণে মারাঁচ হারাইয়া প্রাণ। 
তোমারে জানাইয়াছিল রামের অকল্যাণ ॥ 
* তোমার দুরক্ষরে ঘর ছাড়ল লক্ষমণ। 
শূন্য ঘর পাইয়া তোমায় হারল রাবণ॥ 
পব্বতাঁশখরে বসি বানর পণ্চজন। 
কাপড় চিরিয়া তথা ফেলিল অভরণ ॥ 
সেই অভরণ দিলাম রঘুনাথের.স্থানে। 
{বিস্তর কান্দিলেন রাম ভাই দুই'জনে॥ 


রামায়ৎ 


- আছাড় খাইয়া রাম লোটায় ভামিতলে। 


বানর. রাজা সুগ্ৰীব তাঁরে 

আম্বাসিয়া তোলে! 
স্রাব সত্য করিলেক তোমা করিতে উদ্ধার। 
বালি রাজা তারে দিল রাজ্যভার ॥ 
সপ্তদ্বীপের বানর আইল সংগ্রীব আশ্বাসে 
চত্দ্দিগে গেল বানর তোমার উদ্দেশে॥ 
এক মাসের তরে রাজা করিল নির্ণয়। 
মাসের অধিক হইলে জীবন সংশয় ॥ 
পাতালে প্রবেশ করিলাম মহা অন্ধকার। 
মারবারে বানর সব যুক্তি কারল সার॥ 
সম্পাতি নামে পক্ষরাজ গরুড় নন্দন। 
তার মুখে শুনিলাম তোমার 'ববরণ॥ 
বিন্দাগার পর্বতে সম্পাতির পাইল দেখা। 
রাম রাম বালতে তার উঠে দুই পাখা ॥ 
তার বাক্য ভর করি লাঙ্ঘলাম সাগর। 
বাহর ভিতর মোর হইল গোচর॥ 
রাবণের চর বাঁল না কর 'বস্ময়। 
স্বরূপে রামের দূত কহিলাম নিশ্চয় ॥* 
আমার বচনে যাঁদ না পাত্যায় হয়া ।* 
শ্রীরামের অঙ্গুরী লহ হস্ত পাঁতিয়া ॥ 
গাছে থাকিয়া অঙ্গুর' দেখায় বীর হনূমান। 
শ্রীরামের অঙ্গুরীঁ সীতা চিনিলা ততক্ষণ ॥ 
শিরে বন্দিয়া থুইলু বুকের উপর। 
অঙ্গুরা পাইয়া সীতা কাঁদেন বিস্তর ॥ 
যোগাঁসাদ্ধি মহাবদ্ধি জনক মহাম্যানি। 


অহে বানর শুন সীতার দুঃখের কাহনণী॥ 
স্ৰী হৈয়া এত দুঃখ কে সাঁহতে পারে। 
অহে বানর যতদূর লোণ পানি সপ্যরে॥ 


কাঁরয়া বাপা 
ধরিবেন ছন্র নবদণ্ড। 
কুঁজর মন্্রণা শনি কেকয়শ সতা আপনি 
রাজারে করিলা পাষণ্ড ॥ 
বিভা হইলে এক বংসর আলাম শ্বশুরঘর 
চৌদ্দ বংসর বনবাস। 
রাবণের যত চেঁড় হাথে লৈয়া ঘাটাঙ্গি বাড়ি 
নিত্য করায় উপবাস ॥ 


রাম রাজা 


banglabooks.in 


সন্দরকাণ্ড 


নক রাজার সুতো শ্রীরামের বাঁনতা 
রাক্ষসে করয়ে প্রহার। 

সুন্দরকান্ডের গীত কৃত্তিবাস বিরচিত 
রচিল পুরাণ অনুসার॥ 


বিভীষণ ধাম্মিক বড় রাবণ সহোদর । 
আমা দিতে ভাইর ঠাঞ কহিল বিস্তর ॥ 
অরবিন্দ নামে রাক্ষস ধর্ম অধিষ্ঠান। 
আমা দিতে বুঝাইল বিবিধ বিধান॥ 
িভীষণের কন্যা সানন্দা নাম ধরে। 
।তহাকে পাঠাইয়া দিল আমার গোচরে॥ 
'তাহার ঠাঞ শুনলাম সকল বার্তা সার। 
{বিনা যুদ্ধে বানর আমার নাহক নিস্তার ॥ 
সুগ্ৰীব রাজায় জানাইও আমার সংবাদ। 
জানিয়া না জানেন প্রভু আমার কর্ম্ম বাধ! 
হনুমান বলে আমার পৃষ্ঠে কর আরোহণ । 
পৃন্ঠে করিয়া লইব যথা শ্রীরাম লক্ষণ] 
কোন্‌ জন্তু হইব মাতা হইব কোন্‌ পাখি। 
কোন্‌ বাহনে যাইবা তুমি সীতা চন্দ্ৰমুখ ৷ 
মাতা বলেন বানর তুমি বিঘত  প্রমাণ। 
মানুষের ভর সাঁহবা কেমত পরাণ॥ 
সতার কথা শুনিয়া বীর হনুমান হাসে। 
আশা যোজন হইল বাঁর চক্ষুর নিমিষে ॥ 
লেজ গোটা করিলেন যোজন পণ্টাশ। 
দেখিয়া সীতা দেবীর মনে লাগিল তরাস ॥ 
তোমার পৃষ্ঠে বানর কেমতে হইব 'স্থর। 
সাগরে পাঁড়লে খাইবে মৎস্য কুম্ভীর॥ 
পরপ্রুষ ছুইতে না লয় মোর মন। 
সবেমাত্র বলে আমায় ছুইয়াছে রাবণ॥ 
চুরি করিয়া আনিল রাবণ 

তোমরা করিবা চুরি। 
রাবণ মারিয়া উদ্ধারলে লোকে 

পুরুষকার বল ॥ 

তোমার মূর্ত দেখিয়া আমার লাগে ডর। 
আপনা সম্বর ঝাট হনুমান বানর 
তোমার দজ্জ'য় লেজ লাগিল অন্তরাক্ষে। 
আপনা সম্বর ঝাট রাবণ পাছে দেখে॥ 
সীতার কথা শুনিয়া ভাবেন হনূমান। 
দেখিতে দেখতে হইলা 'বিঘত প্রমাণ॥ 
সীতা বলেন হন্‌মান পবনকুমার। 
তোমার প্রস্মদে হইবে আমার উদ্ধার॥ 


৯৪৭ 
সংগ্রীবেরে জানাইও আমার কাকুতি। 


যত যত আছেন প্রধান সেনাপাঁত॥ 
দুই মাসের তরে মোরে দিয়াছে প্রাণদান। 
দুই মাস গেলে মোর বাঁধবে পরাণ॥ 
আম মৈলে তোমা সভার বৃথা আগমন। 
যাঁদ ঝাট আইস তবে রাহবে জীবন॥ 
সীতা দেবীর শুনিলা হনু করুণ বচন। 
চক্ষুর লোহে তিতিল পবননন্দন॥ 


রাঁন্রাদন কাঁদিয়া রাম পোহান রজনী ॥ 
নিদশন দেও মাতা যাইব ত্বরিত। 
এক মাসের ভিতরে কটক আনব নিশ্চিত॥ 
মাথা হইতে খসাইয়া দিল সণতা দিব্য মণি। 
মণি দিয়া প্রভুর ঠাঁঞ কাহও কাহিনী 
দুই মাস জীবন তার এক মাস যায়। 
এ এক মাস গেলে আমার জীবন সংশয় ॥ 
এই মাসের ভিতরে যাঁদ করেন উদ্ধার। 
অভাগিনী সাঁতা তবে জিয়েন এবার ॥ 
আমার এক কথা কাহও প্রভু বদ্যমান। 
ইন্দ্রসূত কাক মোর আঁচাঁড়ল স্তন॥ 
কাক মারতে প্রভূ এাঁড়লা এধীক বাণ। 
তাড়াইয়া লইতে ৭ যায় কাকের পরাণ ॥ 
ইন্দ্রের ঠাঁঞ্ কাক গিয়া পাঁশল শরণ। 
এখীক বাণ তবে হইল ব্রাহ্মণ ॥ 
ব্রাহ্মণ হৈয়া বাণ গেল ইন্দ্রের গোচর। 
রঘুনাথের বাণ আম শন পুশন্দর॥ 
রামের বাণ দোঁখয়া ইন্দ্র উঠিলা ততক্ষণ। 
যোড় হাথে বাণের ঠাঁঞ করেন স্তবন॥ 
বাণ বলে আমার ঠাঁঞ নাহিক এড়ান। 
ত্ৰিভুবনে ব্যর্থ নহে রঘুনাথের বাণ॥ 
কাক রাখতে না পারলা দেব পুরন্দর। 
আনিয়া দিলেন কাক বাণের গোচর ॥ 
জয়ন্ত কাক দেখিয়া রুষিল বামের বাণ। 
বিশধয়া কাকের করিলা এক চক্ষু কাণ॥ 
রামের ঠাঁঞ আনিয়া দিলা বিপধয়া 
দুই আঁখি। 
করুণাসাগর রাম না মাঁরলা পাখি॥ 
এতো অপরাধ তব; না মারলা পরাণে। 
রাম সম পুরুষ নাহি এ তিন ভূবনে॥ 
৯০৬ বর পু 
পাজি ted খে পাই ॥ 


banglabooks.in 


১৪৮ 


রাম হেন স্বামী যার আছে বিদ্যমান। 
তার স্বী রাক্ষসে করে এত অপমান॥ 
এত বলিয়া হনুমানে দিলেন মেলানি। 
মাথার উপর হনুমান বান্দয়া রাখে মণি॥ 
মেলানি কাঁরয়া যখন দেশে বেআইসে। 
মনে সাত পাঁচ ভাবে হয় বিমারষে॥ 
আচম্বিতে আইল; চিনিলু আচম্বিতে। 
হর্ষ বিষাদ কিছু লাগিল চিন্তিতে ॥ 
সাঁতার হাঁরষ জন্মাইব রাক্ষসের তরাস। 
সকল লগকাপুরী আজি করিব বিনাশ ॥ 
সীতার ঠাঁঞ বিদায় হৈয়া যায় হনূমান। 
হেন কালে সীতা দেবী ভাবে মনে মন॥ 
এতো দুঃখে আইল বানর আমার উদ্দশে। 
আমা সম্ভাষিয়া যায় ভুখ উপবাসে॥ 
এক ফল খাও তুমি বার হনুমান। 

ফল খায়্যা কাৰ্য্য সাধবা রাখিবা সম্মান ॥ 
এত বাঁল সীতা দেবী প্রবোশিলা ঘরে। 
পণ ফল দেখে সাঁতা ঘরের ভিতরে ॥ 
বানরের তরে সীতা দিলা হাথছাঁন। 
পুনরাপ আইল বানর সীতা বিদ্যমান ॥ 
পণ্গুটি ফল দিল বানরের তরে। 

পণ ফল দিয়া সীতা বলে ধরে ধাঁরে॥ 
ইহার এক ফল "দিও শ্রীরামের তরে। 
আর এক ফল দিও লক্ষণ দেবরে॥ 
আর এক ফল দিও স্রাব রাজারে। 


ইহার এক ফল দিও অঙ্গদ বীরের তরে॥ 


সীতার ঠাঁঞ বিদায় হৈয়া করিলা গমন। 
সাগরের কূলে গেল বীর হনুমান ॥ 
পণ ফল থংয়্যা বীর সাগরের কূলে। 
স্নান কারতে উলে বীর সাগরের জলে ॥ 
স্নান করিয়া উঠে বীর পবননন্দন। 
হস্ত যোড় করিয়া করে শ্রীরাম স্মরণ ॥ 
পাকা ফল পায়্যা বীর বিলম্ব না করে। 
ততক্ষণে মুখে দিল হনমান বানরে 
ফলের স্বাদ পায়্যা বীর ভাবে মনে মনে। 
অঙ্গদের ফল খায় বার হনমানে॥ 
দুই ফল খাইলেক পবননন্দন। 
একগুণ ক্ষুধা ছিল হইল পণ্চগুণ॥ 
সগ্রীবের ফল খায় বীর হন্মান। 
পণ্গুণের ক্ষুধা হইল দশগুণ ॥ 
লক্ষণের ফল খায়্যা হইলা ব্যাকুল । 
চার ভিতে চাহে বানর হইয়া চণ্চল॥ 


রাম রাম বাঁলতে বীরের ফল গিয়া উলে॥ 
ফল খায়্যা বৈসে বীর সাগরের তটে। 
ত্বরিতগমনে গেল বীর সীতার নিকটে ॥ 
হনুমান বলে মাত শুনহ বচন। 
কোন্খানে আছে মাতা ফলের বাগান ॥ 
সীতা বলে হনুমান পবননন্দন। 
বিষুভন্ত জনের চণ্চল কেন মন॥ 
বনফল খায়্যা নদীর লাম পানি। 
ইহা দান দিতে কৃপণ হইলা ঠাকুরাণী॥ 
সীতা বলেন তোমা সনে ব্যর্থ দরশন। 
আমার বার্তা না পাইলা শ্রীরাম লক্ষণ ॥ 
সাতার কথা শুনিয়া বীর হনুমান হাসে। 
কৌতুক দেখ মা রাক্ষস কাঁরব বিনাশে॥ 
আশীর্বাদ কর মা রাক্ষস 'জানবারে। 
তোমার আশীব্বাদে রাক্ষস 

ক করিতে পারে ॥ 
সঁতা বলেন রাবণ আনে নন্দন বন হইতে। 
ফল প৭ কার মোরে নিত্য দেয় খাইতে ॥ 
কোন দিন খায় লৈয়া রাক্ষস সকলে ৷ 
এড়াইতে না পারেন সীতা বানরের 

কাকুতি বাণী। 

অমৃতবন দেখান সতা তুলিয়া অঙ্গুলি! 
সীতার চরণে বাঁর করিল প্রণাম। 
অমৃতবনে চলে এখন বীর হনুমান! 
ভাবাক মারিয়া বীর রাক্ষসের শুনে কথা। 
রাক্ষস ভাণ্ডিয়া বীর ঘন লাড়ে মাথা ॥ 
মকর্ট হৈয়া বীর মারছে ভাবাঁক। 
ডালে ডালে বেড়ায় বীর খেদাঁড়য়া পাঁখ॥ 
দেখিয়া রাক্ষসগণ হরাষত মন। 
মর্কটের তরে বলে যত রাক্ষসগণ॥ 
পণ ফল কর্যা নিত্য দিব রে বানরে। 
পাখি খেদাঁড়য়া বেড়াও ডালের উপরে ॥ 
গাছে গাছে ডালে ডলে বেড়ায় হন্‌মান। 
উঠিয়া দেখেন এখন যত সেনাগণ॥ 


banglabooks.in 


গুন্দরকাণ্ড 


[খে নিদ্রা যায় সভে হারষ অন্তর। 
শাখি খেদাইতে হইল একটা বানর॥ 
অনেক দিন অবাধ তারা করে জাগরণ । 


পাকা ফল খায় বীর কাঁচা ফল ফেলে। 
লাফে লাফে হনুমান বেড়ায় জলে ডলে ॥ 
বড় ফল নিঙাঁড়য়া খায় ছোট ফল চুঁসি। 
॥গাকা ফল খায়্যা বীর মনে বড় খুসী॥ 
ফলফুল খায়্যা বীরের গায় হইল বল। 
নানা বর্ণে অশোকবন উপাড়ে সকল ॥ 
এক গাছে ধাঁরয়া মারে আর গাছে বাঁড়। 
আথালি পাথাল গাছ যায় গড়াগাঁড় ॥ 
ফল খায় হনুমান মনের হাঁরষে। 
টান দিয়া ফেলে কত শ্রীরাম উীদ্দশে ॥ 
স:গ্রীব উীদ্দশে কত ফেলাইল দূরে। 
অঙ্গদ উদ্দশে কত ফেলায় সাগরে ॥ 
কনকে রচিত অশোকবনের গাছের গণুঁড়। 
হেন গাছ হনমান ফেলায় উপাঁড়॥ 
বড় বড় গাছ ধরিয়া করে টানাটানি। 
ঠনদ্রায় অচেতন রাক্ষস কিছুই না জানি। 
'ফল ফুলে গাছ ভাঙ্গে আথাল পাথাল। 
মহাশব্দে পালায় গাছের পক্ষ পাখালি ॥* 
ফল খায়্যা হনুমান মনে বড় খোসা । 
চারি দিগে ফল থুয়্যা মধ্যখানে বাঁস॥ 
ফল খায়্যা হনুমান চার দিগে ফেলে। 
দুই হাথে ফল ছিড়িয়া মুখে 

ফেলিয়া গিলে ॥ 
গাছ ভাঙ্গে হনুমান শুনি মড়মাড়ি। 
নিদ্রা হইতে উঠিয়া রাক্ষস করে ধড়ফাঁড় ॥ 
উঠিয়া রাক্ষস সভ চার 'দিগে চায়। 
গাছের গোড়ায় শুইয়াছে বীর 

দেখিতে না পায়॥ 
পল রাক্ষস সভ চাহে চার ভিতে। 
চতুদ্দিগে রাক্ষস উঠে বানর ধাঁরতে॥ 
দেখে হনুমান বাঁর শয়্যাছে সে আড়ে। 
কেহো গিয়া ধরে তারে মারয়ে চাপড়ে ॥ 
হনুমান বলে ভাই কেন মারো মোরে। 
বধিয়া সকল,জনে পাঠাব যমঘরে॥ 


'ছাঁড়য়া খায় অনেক গাছের পাতা ॥ 


১৪৯ 


প্রমাদ পাঁড়ল বেটা বলে রাক্ষসগণ। 
নির্মল করিল বেটা যত অমৃত বন॥ 
কথ দূর গয়া তারা পাইল ধনুক বাণ। 
হনুমানের উপর করে বাণ বারষণ॥ 
কুঁপিয়া হনমান ঘরের খাম উপাঁড়। 
আথালি পাথালি বীর মারে খামের বাড়ি 
পাঁড়ল রাক্ষস সভ যায় গড়াগাঁড়। 

নিদ্রা হৈতে চমকিত রাবণের চোঁড় ॥* 
চেঁড় সভ বলে সঈতা স্বরূপ কহ বাণী। 
তাম্্মুখা বানর সনে কাঁহলা কি কাহনী॥ 
সীতা বলে কোন্‌ রাক্ষস কোন্‌ মায়া ধরে। 
আগ বাঁটুয়া বার্তা পুছ কি বলে বানরে॥ 
সাঁতার ঠাঁঞ চোঁড় সভ না পায়্যা উত্তর। 
ধায়্যা বার্তা কহে গিয়া রাবণ গোচর॥ 
সাঁতার সঙ্গে বার্তা কহে একটা বানর। 
অশোকবন ভাঙ্গয়া পাড়ে বড় বড় ঘর॥ 
বানর বাঁধিয়া তোমার আনহ গোচর। 
এক দণ্ড থাকিলে লঙ্কার নাহিক নিস্তার ॥ 
যে সীতা তরে তোমার মাঁজয়াছে মন। 
সে সীতার সাহত বানর কহে ত কথন ॥ 
সীতা হাথ লাড়ে বানর লাড়ে মাথা । 
বুঝতে না পারি কিছু বানরের কথা ॥ 
অগ্নি ঘৃত পায়্যা যেন অধিক উথলে। 
কুপিল রাবণ রাজা চেড় সভার বোলে ॥ 
কৃঁপিয়া রাবণ রাজা চাহে চার ভতে। 
চতুদ্দিগে রাক্ষস উঠে ধনুক বাণ হাথে ॥ 
সংগ্রামের নামে রাক্ষস উঠে লাখে লাখ। 
সাজিল প্রচণ্ড সেনা দিয়া লাফে লাফ ॥ 
দেখিল সমুখে রাজা প্রচণ্ড কিঙ্কর। 
যুঝিবারে আজ্ঞা তারে দল লঙ্কেনবর॥ 
ধাইয়া গেল বার যথায় হনূমান। 
পাঁচীরে বস্যাছে বীর পর্বত প্রমাণ | 
পর্বত প্রমাণ বীর পাঁচীর উপরে। 
হনুমানের আগে গেল প্রচণ্ড কিশুকরে॥ 
রাক্ষস দেখিয়া বীর মারে মালসাট। 
দেউল বেহারে যেন লাগয়ে কপাট ॥ 
পবননন্দন আম বীর হন্মান। 
মাঁরবারে রাক্ষস কটক আপাঁন আগযয়ান ॥ 
রামের সেবক আমি আইলাম লঙ্কাপদরাী। 
এক লক্ষ রাক্ষস আমার ক কাঁরতে পাঁরি॥ 
লণ্কায় রাক্ষস না থুইব না থুইব ঘর । 
সীতা দেবী বন্দ আমি রামাকঙ্কর॥ 


banglabooks.in 


৯৫০ 


বাঁরদাপ কাঁরয়া বীর ছাড়ে fসংহনাদ। 
আচাম্বতে লঙ্কা লৈয়া পাঁড়ল প্রমাদ ॥ 
পাঁড়ল কিগকর মুড মের দোসর । 
জাঁট ঝাকড়া ফেলে হনমানের উপর ॥ 
ঘরের খাম উপাড়ে বীর পর্ব তপ্রমাণে। 
সেই বাড়ি রাক্ষসের মাথার উপর হানে॥ 
আথালি পাথালি বীর মারে খামের বাঁড়। 
পাঁড়ল ঘর 'কিঙ্কর যায় গড়াগাড়॥ 
যুদ্ধ জন্যা হনুমান পাচারে গিয়া চড়ে। 
রচিল লঙ্কায় প্রমাদ পড়ে ॥ 


ভগ্ন পাইকে কহে গিয়া রাবণ গোচর। 
মূঢ় কিওকর পাঁড়িল বার্তা শুন লণ্কেশ্বর ৷ 
বড় বড় রাক্ষস মারে হনুমান বার। 
বৃক্ষ সব উপাঁড়ল চাপা নাগেম্বর। 
তাল তেতুল উপাড়ে খুদয়া রঙ্গন। 
আম গুবাক উপাড়ে বহুবন॥ 
নানা বর্ণে উপাড়ে গাছ ফল ফুলে। 
পারিজাত উপাড়ে পৃজ্প ডভালেমূলে ॥ 
যেখান লৈয়া সীতা থাকেন 

সেই তাগাদ রাখে। 
রাক্ষস মারিয়া পাড়ে যারে দেখে সমুখে॥ 
দশ বিশ রাক্ষস মারিয়া করে চূরমার। 
মস্তক ভাঙ্গয়া রাক্ষসের চূর্ণ করে হাড় 
বানর বাঁধয়া আন্যা করহ বিচার। 
এক দণ্ড থাকলে লঙ্কার নাহক নিস্তার ॥ 
সাত বীরের তরে রাজা দল গয়া পান। 
আপন কটকে গিয়া বাঁধিয়া আন হনমান॥ 
তালজজ্ঘ সিংহনাদ ঘোর দরশন। 
বাঁকামুখা কাকতুণ্ড ঘোর লোচন॥ 
রাবণের আজ্ঞায় ধাইল ধনূকে দয়া টান। 
পব্বীতয়া' তুরঞ্গে চড়ে অস্ত্র খরসান॥ 
সন্ধান প্যারয়া আইসে বীর হনুমানে। 
পাচারে রাঁহল বাঁর নেউল প্রমাণে ॥ 
হাথে ধনূকে সাত বীর পাঁচীর উপরে চায়। 
লুকাইয়া রহিল বীর দৌখতে না পায়! 
প্রাণ লৈয়া পলাইল আমা সভার ডরে। 
ক বালয়া ভাপ্ডাইব রাজা লঙ্কেশবরে ॥ 
ঘরে যাইতে সাত বীর করে সার ভাঁর। 
আমা সভার ডরে পলাইল চল রাজার 

গোচার॥ 


রামায়ণ 


না পাইল; লাগ তার রাজারে গিয়া ভাণ্ডি। 
হনূমান উপাড়ে ঘরের কাণ্ডি॥ 
নেউটিয়া সাত বীর ঘর যাইতে মন। 
খেদাঁড়য়া লৈয়া যায় পবননন্দন॥ 
কাঁড়র বাড়তে মাথা ভাঙ্গে সাত সেনাপাঁত। 
এক বাড়িতে মারিয়া পাড়ে সাত সেনাপাতি ॥ 
ভঙ্গ দয়া পলায় রাক্ষস রণ নাহি সহে। 
যুদ্ধ জীনয়া হনূমান পাঁচীরে গিয়া রহে॥ 
একেশ্বর হনমান রাক্ষস বিনাশে। 
রাবণেরে বার্তী গিয়া কহে উদ্ধশবাসে॥ 
বানর নহে হনূমান বীর অবতার। 
একেশবর রাক্ষস সভ করিল সংহার ॥ 
সাত বীর পাঠাইলা কেহো না ধরিল টান। 
লঙ্কা মজাইল মোর বানরা হনূমান॥ 
প্রহস্ত সেনাপাঁতির বেটা নামে জাম্বুমালী। 
মহা ধনূর্ধর সে বলে মহাবলী ৷ 
রাবণ রাজা করে তারে রাজসম্মান। 
আপন কটকে গিয়া বাধ্য আন হনুমান ॥ 
রাজার আজ্ঞায় সে সাজন রথে চড়ে। 
হস্ত! ঘোড়া ঠাট কটক চালল মুড়ে মুড়ে ॥ 
বাঁসয়াছে হনূমান পাঁচীর উপরে। 
কটক লৈয়া জাম্বুমালী আইল সত্বরে ॥ 
প্রথমত দুইজনে হইল গালাগাল । 
বাণ বারষণ করে তবে বীর জাম্বুমালী॥ 
লক্ষ লক্ষ বাণ হনুমান দুই হাথে ঢাকে। 
ফাঁফর হইল হনুমান ফিরে ঘন পাকে॥ 
জানতে না পারে বীর পবননন্দন। 
শালগাছ আনে বীর তিন যোজন॥ 
বাহুর বলে গাছ এড়ে বীর হনূমানও 
জাম্বুমালনর বাণে গাছ হইল খান খান ॥* 


লোহার মুষল ছিল পাঁচীর দুয়ারে ॥ 
কুম্ভকর্ণের মুষল ছিল পাঁচাঁর উপরে। 
দুই হাথ তুলিয়া বার মারল সত্বরে॥ 
এক বাড়তে জাম্বূমালণ গেল যমঘরে ॥ 
যুদ্ধ জিনিয়া বৈসে বীর পাঁচর উপরে। 
জাম্বুমাললী পাঁড়ল বার্তা 

গুনে লঙ্ষেন্বরে॥ 


banglabooks.in 


গুল্দরকাস্ড 


্ুত্শ কোটি রাবণের প্রধান সেনাপাঁত। 
যদ্ধ করিতে রাবণ সভারে দিল অনুমাতি॥ 
পাঁচ বীরের তরে রাজা দিল গুয়া পান। 
ঝাঁট বাঁধিয়া আন্‌ তোরা বীর হনমান॥ 
শোণিতাক্ষ শবড়ালাক্ষ বলেতে প্রধান। 
চ.দুলোচন ভল্পকাস্য রণেতে প্রধান ॥ 
রজার আজ্ঞা পায়্যা আইসে সাজন রথে। 
হস্তী ঘোড়া ঠাট কটক চলিল কথ সাথে॥ 
পাঁচ বাঁর যায় এখন কারবারে রণ। 
ভগ্ন পাইক সাথে যায় দেখাইতে হনুমান ॥ 
পাঁচ সেনাপাত আইসে হনূমান দেখে। 
“নেউল প্রমাণ হৈয়া বীর লুকাইয়া থাকে॥ 
ল্‌কাইয়াছে হনুমান দেখিতে না পাই ॥ 
ভগ্ন পাইক বলে তোমরা শুনহ উত্তরে। 
দেবমূর্ত বানর সে নানা মার্ত ধরে॥ 
কথ দূর যায়্যা তারা পাছুইয়া রয়। 
এথা গিয়া হনুমান পাছে লাঙ্গুল জড়ায় | 
কখনো বানর হয় কখনো হয় পাঁখ। 
কখন মকর্ট হয় দেখি বা না দেখ 
বানর নহে হনুমান রাক্ষসের যম। 
কোন্‌ জন সহিবে সেই মক্টের বিক্রম ॥ 
এত বলি পাঁচ বীর চারি দিগে চায়। 
সকানখানে আছে হনুমান 

দেখিতে না পায়॥ 
প্রাণ লৈয়া পলাইল আমা সভার ডরে। 
সভে মেলি কহ গিয়া রাজা লঙ্ডেশ্বরে ॥ 
ঘরে যাইতে পাঁচ বর ভাবে মনে মনে। 
পাছে খেদাঁড়িয়া যায় পবননন্দনে | 
পাঁচ বীর যুদ্ধ করে ধনুকে দিয়া টান। 
হনুমানের উপরে এড়ে চোখ চোখ বাণ॥ 
কোপে টানয়া বাহর করে ঘরের 

এক কাঁড়। 

পাঁচ বীরের মাথায় মারে দোহাথিয়া বাঁড় ॥ 
এক বাড়তে পাঁচ বীর পাঠায় যমঘরে। 
যুদ্ধ জানয়া বৈসে বীর পাঁচীর উপরে ॥ 
'পান্রমন্র মুখে শুনি কুপিল রাবণ। 
বানর হয়া মারে মোর বীর পণ্জন ॥* 
অক্ষয় নামে রাজার বেটা করে বারদাপ। 
MBL ০ 
অক্ষয়কুমার ইন্দ্রজিত সহোদর । 
ইন্দীজত সমান সে মহা ধনদ্ধরা। 


১৬১ 


রাজপ্রসাদ দিল তারে রাজা লঞ্কেশ্বর। 
বিলাইতে দল তারে হাজার ভাণ্ডার ॥ 
রাজা প্রদক্ষিণ কাঁরয়া যখন রথে চড়ে। 
হস্তী ঘোড়া ঠাট কটক লড়ে মুড়ে মুড়ে ॥ 
কটকের পায়ের ভরে মোঁদনী। 
অক্ষয়কুমারের ঠাট তিন অক্ষোহণী॥ 
বাঁসয়াছে হনুমান পাঁচীর উপরে । 
রুষিল রাজার বেটা দেখিয়া বানরে॥ 
অক্ষয়কুমার নাম আমার রাবণনন্দন। 
আজ বানর তোর লইব জীবন ॥ 

এই বাণ আম তোরে পূরিলাম সন্ধানে। 
কেমতে এড়াইবি বাণ বুঝহ হনূমানে॥ 
তিরাশী কোট বাণ যোড়ে ধনুকের গুণে। 
বাণ ব্যর্থ করিতে বীর চিন্তে মনে মনে॥ 
লাফ দিয়া উঠে বীর গগনমন্ডল। 

যত বাণ এড়ে সভ যায় পায়ের তল॥ 
কোপে বাণ এড়ে বীর মাথার উপরে। 
মাথা নোঙাইয়া বীর বাণ ব্যর্থ করে॥ 
হন্‌মান বলে বেটা দেখিতে ছাওয়াল। 
যত বাণ এড়ে বেটা আগ্নর উ্থাল॥ 
লাফ দিয়া বীর তার রথের উপর চড়ে। 
রথখান গুড়া করে বজ্র চাপড়ে ॥ 

রথের সারাথ সাঁহত হইল চুরমার ।* 
অন্তরণক্ষে পলায়্যা যায় রাজার কুমার ॥ 
মাথার উপর পলায় হনুমান কোপে। 
লাফ দিয়া দুই পা ধরে বাঘ যেন ঝাপে ৷ 
হাথে গলায় ধাঁরয়া তার মারল আছাড়। 
মাথার খুলি ভাঞ্গয়া' তার চর করিল হাড় ॥ 
যুদ্ধ জিনিয়া বৈসে বীর পাঁচীর উপরে। 
অক্ষয়কুমার পাঁড়ল বার্তা শুনে লক্ে*বরে॥ 
অক্ষয়কুমার পড়ল তবে রাবণ চিন্তিত। 
যুদ্ধ করিতে আনিল তবে কুমার ইন্দ্রজত ॥ 
বড় বড় বার পাঠাইলু বড় করিয়া মনে। 
বাহাঁড়য়া নাহ আইসে বানর দরশনে॥ 
অনেক বার পাঁড়ল অক্ষয়কুমার। 

তুমি থাঁকতে আমি যাইব নহে ব্যবহার ॥ 
বাপের কথা শুনিয়া ইন্দ্ৰজিত হাসে। 
বানর বাঁধতে বীর চলিল হরিষে॥ 
বাপের দুলাল বেটা কুমার মেঘনাদ । 
স্ব্বাঙ্গ ভরিয়া পরে রাজপ্রসাদ। 
অঙ্গুলে অঙ্গুরী পরে বাহুতে কঙ্কণ। 
সর্বজয়া নেত পরে মানিক রতন 


banglabooks.in 


৯৫২ 


বীর পাঁরধানে পরে নেতের কালি। 
তিনশত বেড় দিয়া বান্ধল কাঁকালি ॥* 
সব্বাঙ্া ভরিয়া পরে চন্দনের সার। 
কণ্ঠা ভরিয়া গ্রলায় পরে রত্ের হার॥ 
সোনার কুণ্ডল পরে সোনার পরে পারা । 
পূর্ণিমার চন্দ্র যেন কপালের ফোঁটা ॥ 
এক হাথে ধারয়াছে সব্বাঙ্ঞ দাপান। 
এক হাথে রথসাজ ডাকছে আপনি ॥ 
সংগ্রাম গমনে জানে সারথির মন। 
সংগ্রামের রথখান করিছে সাজন॥ 
নানারত্র মাঁণ মাণক করল নিম্মাণ। 
পবনবেগে অষ্ট ঘোড়া রথের যোগান ॥ 


ইন্দ্রাজতের বাদন বাজে তিন অক্ষৌহিণী॥ 
শত সহস্ৰ দামা বাজে তন লক্ষ কাহাল। 
কোটি সহস্র ঘণ্টা বাজে মৃদঙ্গ বিশাল ॥ 
ভেঙ্ুর ঝাঝার বাজে ব্রিশ কোট কাড়া। 
কাংস্য করতাল বাজে 
সাতাইশ লক্ষ পড়া ॥ 
ন্রশ কোট বাজে রাজ্যবাদ্য দামা। 
দণ্ডমৃহরি বাজে সাতাইশ লক্ষ বাঁণা॥ 
লক্ষ লক্ষ ঢোল বাজে ডম্ফ কোট কোটি। 
আটাইশ লক্ষ দগড়েতে ঘন পড়ে কাটী॥ 
তেইশ লক্ষ শিঙ্গা বাজে আঁত খরসান। 
পঁচিশ কোটি বাজে শঙ্খ সিন্ধূযান॥ 
তেইশ লক্ষ কোটি বাজে পাখওয়াজ 
উৰ্ম্মাল । 
বাদ্যের কোলাহলে হইল লঙ্কা তোলপাড় ॥ 
সব্ব্বমঞ্জালা বাজে সত্তার লক্ষ কাশি। 
সহস্ কোটি বাজে তায় মধুর রস বাঁশ 
সণ্তস্বরা উপাঙ্গ বাজে শুনিতে অভিলাষ 


মহাপ্রলয় কালে যেন পড়ে গণ্ডগোল ॥ 


রানার়ণ 


এতেক, কটক লৈয়া দিতে যায় রণ। 
স্বর্গ মৰ্ত্ত্য পাতাল কাঁপছে ন্রিভুবন ৷ 
কটক লইয়া বীর যায় কাঁরবারে রণ। 
পাছে থাকিয়া ডাকিয়া বলে 
রাজা তো রাবণ॥ 

বাল সংগ্রীব শুনিয়াছ বীর অবতার। 
তাহার পাত্র জান আম হন্মান বানর ॥ 
বানর জ্ঞান না কাঁরয়া যুঝও অপার। 
সাবধান হৈয়া যুদ্ধ কারহ অপার॥ 
বাঁসয়াছে হনুমান পাঁচীর উপর। 
কটক লৈয়া ইন্দ্ৰাজত গেলেন সত্বর॥ 
হনুমান দেখ্যা রাক্ষস জহল্যা গেল কোপে । 
গালাগালি পাড়ে এখন মনেব পাঁরতাপে॥ 
ফলফুল খাইস বানর পাঁরধান কাছুটন। 
মরিবারে লঙ্কায় আস কর ছটফটি ॥ 
সংগ্রীবের কাল গেল বেড়াইয়া বনে ডালে ।* 
মরবার তরে তোরে পাঠায় লঙ্কাপুরে॥ 
রাক্ষসের গাল শনিয়া হন্মান হাসে। 
গালাগালি পাড়ে এখন মনে যত আইসে 
ফলমূল খাই মোরা মানর ব্যবহার ।* 
রন্তমাংস খাইস তোরা কারস দুরাচার 
দশ হাজার দেবকন্যা তোর বাপের ঘরে। 
এত স্ত্রী থাকতে তব: পরদার করে! 
স্ৰী লাগিয়া পুরুষ মরে বিনা অপরাধে । 
সতী স্ত্রী হরিয়া আনে শৃঙ্গারের সাধে॥ 
সতী স্ত্রী হরিয়া আনে তপের তপস্বিনী। 
শাপ গালি পাড়ে তব: না ছাড়ে ব্রাহ্মণী॥ 
কত কত মুনি মারিয়া করিলেক পাপ। 
পাপের অন্ত নাহি যত করিল তোর বাপ 
ন্রিভুবন যুড়িয়া তোর বাপের বিসম্বাদ। 
কথক কাল ভাল ছল এখন পাঁড়ল প্রমাদ ॥ 
সব্বকাল না ফলে গাছ 

সময় পাইলে ফলে। 
তোর বাপেরে ব্ৰহ্মশাপ ফলিল এত কালে ॥ 
এত যাঁদ দুইজনে হইল গালাগালি। 
দুইজনে যুদ্ধ করে দুই মহাবলী॥ 
কাঁপয়া ইন্দ্রীজত করে বাণ বারষণ। 
সকল অস্ত লুফিয়া ধরে পবননন্দন॥ 
হনুমান বলে বেটা তোর বন চার। 
দেখাদোখ আজ তোরে পাঠাব যমপুরী॥ 
চোরার বেটা তুাঁঞ চোরা চুরি করিস রণ। 
মোর ঠাঞ্িঃ পাঁড়লি আজ বধির জীরন॥ 


banglabooks.in 


সৃন্দরকাণ্ড 


'অস্ব ধারতে নাহ জানি হই বানর জাতি। 
তে কারণে মোর আগে চোরের অব্যাহতি ৷ 
মল্লযুদ্ধ কর বেটা ফেল ধনুক বাণ। 
এক চাপড়েতে আজি লইব পরাণ॥ 
ইন্দ্রজত করে তবে বাণ বরিষণ। 
ইন্দ্রজতের বাণ গিয়া ঢাকিল গগন ॥ 
কেহো কারো জানিতে নারে দুই মহাবল। 
দুইজনে যুদ্ধে ভাল একই সোঁসর॥ 
কোপে ইন্দ্রজিত এড়ে নাগপাশের বন্ধন। 
সর্প দেখিয়া চিন্তিত হইলা হনমান। 
কেমতে এড়াইব নাগপাশের বন্ধন। 
মনে মনে চিন্তিত হইল হন মান॥ 
কি করিতে পারে মোর নাগপাশ বন্ধন। 
পবনবেগে বেড়ায় বীর পবননন্দন॥ 
নাগপাশ ব্যর্থ গেল চিন্তিত ইন্দ্রজত। 
ততক্ষণে আর বাণ যুড়িল ত্বারত॥ 
ইন্দ্রজত বলে আমি ব্ৰহ্ম অস্ত জানি। 
ব্রহ্ম অস্ত্ৰ এাঁড়য়া বানর বাঁধিয়া আনি ॥ 
তন্রেমন্দে ব্রহ্ম অস্ত জানে নানা সন্থি। 
এাঁড়লেক ব্রহ্গাস্ত্র বানর হইল বন্দী॥ 
পাঁচে থাকিয়া হন্মান পড়ে ভূমিতলে। 
হনুমান বলে ব্রহ্ম অস্ম ছাড়তে পার বলে। 
ব্রহ্ম অস্ত্র ছিপ্ডিলে ৱহ্মার বচন লড়ে ॥ 
এতেক ভাবিয়া বীর বন্ধন নাহ 'ছিড়ে॥ 
এই কারণ ইন্দ্রাজত এড়াল মরণ । 
হনূমান বলে শুন রে ইন্দ্রজত 

আমার বচন ॥ 
আমায় লৈয়া যাও যথা রাজা তো রাবণ। 
এই ছলে গিয়া আম ভোটব দশানন ॥ 
ইন্দ্রাজত তঙ্জ তখন হনূমান শুনে। 
অক্ষয়কুমার ভাই মারে সহে কার প্রাণে ॥ 
হনুমান বলে এই যোগে ভেটিব রাবণ। 
এতেক "চান্তয়া বীর না 'ছিড়ে বন্ধন ॥* 
রাক্ষসেরে আজ্ঞা দিল কুমার ইন্দ্রজিত। 
হনুমান বাঁধিয়া ঝাট আনহ ত্বারত॥ 
এতেক বলিয়া ইন্দ্রজত গেল আগুয়ান। 
সাত লক্ষ রাক্ষসে বোঁড়ল হনমান ॥ 


১৫৩ 


সহনূমানের অঞ্জো ঠেকে গড়ের দুয়ারে। 
না জায় হনুর শরীর রাক্ষস ফাফরে ॥* 
আপন ইচ্ছায় চলিল পবননন্দন। 
পান্রীমত্র লইয়া যথা বস্যাছে রাবণ॥ 
সাত লক্ষ রাক্ষসে হনুমান বয়। 
পালগণীর উপর যেন সওয়ার হৈয়া যায় ॥ 
যেই দিগে হনূমান তিলেক দেয় ভর। 
বাপ বাপ বলিয়া রাক্ষস ফেলায় 
ভূমের উপর ॥ 

কৌতুক করেন এখন বীর হনূমান। 
ক্ষণে ক্ষণে ভর দেন পবননন্দন॥ 
'হাথে গলে বান্ধি তারে লয়া জায় ধার। 
দুই সহস্র রাক্ষসে হনমানে কান্ধে কার ॥* 
দ্বার সুন্দর দেখে পবননন্দন। 
শরীর বাড়াইয়া রহে বীর হনুমান 
হনুমান নাহি চলে রাক্ষস চিন্তিত । 
রাবণেরে বার্তা কহে গিয়া ত্বারত ৷ 
দুজ্জয় শরীর সেই বানর হনূমান। 
দুয়ারে না সাঁধায় বেটা কারব কেমন॥ 
রাবণ বলে দ্বারে কেন রাখ্যাছ হনমান। 
দ্বার ভাঁঙ্গায়া ত্বারিত আন মোরা বদ্যমান॥ 
ঠাঁঞ ঠাঁঞ দেখে বীর বিচিত্র নাটশালা। 
দেবকন্যা লৈয়া রাবণ যথা করে লালা ॥ 
রাজার কুমার সভ দাড়াইয়াছে সাঁর সার। 
িতরাশী কোট দেবকন্যা পরম সুন্দরী ৷ 
ব্রহ্মার বর পায়্যা রাবণ কাহারো নাহি মানে। 
হেন কালে বানর গেল রাবণ সান্নধানে॥ 
ব্রাহ্মণে ব্রাহ্মণে মঙ্গল পড়ে জয়ধবনি। 
রাবণ বৌঁড়য়া আছে দশ হাজার রাণী॥ 
পান্নমন্ত্র বাঁসয়াছে ভাই বিভীষণ। 
সূর্য্য হইতে তেজ যেন নকলে কিরণ! 
সৈন্যসামন্ত কটক দেখ রাজদ্বারে। 
দেখিয়া ত্রাস পাইল হন:মান বানরে॥ 
দেখিল গিয়া হনমান রাবণের সম্পদ । 
কোটি কোট ইন্দ্র জনিয়া 

রাবণের পারচ্ছদ ॥ 
দেখিয়া হনুমানের লাগিল তরাস। 
সূন্দরকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস ৷ 


রাবণ বলে বানর তুঁঞ না করিস ডর। 
স্বরূপ করিয়া কহ তুঁঞ কার চর] 


banglabooks.in 


১৫৪ 


হনুমান বলে আমা পাঠাইল শ্রীরাম মানুষে । 
অশোকবন ভাঙ্গল তোর 

মারল: রাক্ষসে ॥ 
বন্ধন মানিয়া আইল. তোর বিদ্যমানে। 
রঘুনাথের কথা কাঁহ শুন সাবধানে ॥ 
শব্দে শুনিয়াছ দশরথ মহারাজা । 
দেব গন্ধৰ্ব্ব লোক যাঁর করে প্‌জা॥ 
জ্যেম্তপান্র শ্রীরাম বহু সীতা তো সুন্দরী । 
রামের অগোচরে তুঁঞ সীতা কৈলি চুরি॥ 
সীতা চাঁহয়া বেড়াইতে সুগ্ৰীব সঙ্গে ভেট। 
সংগ্রবেরে রাজ্য দিলেন দিলেন বলি 

মারিয়া জ্যেম্ঠ ॥ 


যে বালির ঠাঁঞ তুঞি পাইলি পরাজয়। 
হেন বালি মারলেন রাম মহাশয় ॥ 
ইন্দ্রীজতের বক্ষ অস্ত্ৰে আমার 

কি করিতে পারে। 
বন্ধন মানিয়া আইল তোরে বৃঝাবার তরে॥ 
ঠাট কটক লৈয়া সংগ্ৰব সাগরে কূলে থানা । 


আমি সভ শুঁনি। 

কুদ্ভকর্ণ রাবণ রাম মারবেন আপান॥ 
ইন্দ্রজত অতিকায় মারিবেন লক্ষণ ৷ 
আর যত রাক্ষস মারবে বানরগণ ॥ 
এই যুত্তি করেন রাম সংগ্রীবের আগে। 
আম তোরে মারিলে রামের সতা ভাঙ্গে ॥ 
মোর আগে ধারয়াছ ছন্্র নব দণ্দ্র। 

কারতাম খন্ড খন্ড ॥ 
রামের আগে লৈয়া যাইব দিয়া গলায় দাঁড়। 
দশ মাথা ভাঙ্গিব তোর দিয়া লেজের বাড়ি ॥ 
এত যাঁদ বাঁললেন পবননন্দন। 
বানর কাঁটিতে আজ্ঞা দিল দশানন ॥ 
মাথা নোঙাইয়া বলে ভাই বিভাঁষণ ৷ 
সহসা দূত কাটা নহে আচরণ ॥ 


রামায়ণ 


দূত কাটিলে রাজার হয় অনাচার। 
আজ হইতে ঘুচে ভাই দূতের ব্যবহার ॥ 
আপন বোল পরের বোল দত মুখে শুনি। 
হেন দূত কাটলে হয় অপযশ কাহনী॥ 
দূতের এক ফল এই মুড়াইয়া দেও মুন্ড। 
ইহা বাঁহ দূতের আর নাহি দণ্ড॥ 
পরের কথা কহে দূত অপরাধ কিসে। 
যাহার বড়াই করে তাহাকে কাটিতে আইসে ॥ 
িভীষণের য্যান্ততে হনুমান এড়াইল মরণ। 
লেঙ্গুড় পোড়াইতে আজ্ঞা কৈলা দশানন ॥* 
লেজ পোড়ায়্যা বানরকে পাঠাও দেশে । 
লেজ পোড়া দেখ্যা উহার জ্ঞাত যেন হাসে ॥ 
এতেক বলিল যাঁদ রাজা লঙ্কে*বর। 
লেজ পোড়াইতে রাক্ষস ধাইল সত্ব ॥ 
কাঁপলেক হনূমান পবননন্দন। 
বাড়াইয়া দিল লেজ পণ্টাশ যোজন ॥ 
'ন্রশ মোট কাপড় লৈয়া থুইল িকটে। 
যত যত জড়ায় বেড় তত নাহ আঁটে॥ 
লঙকার ভিতর হইতে আনয়ে কাপড়। 
ঘৃত তৈল দিয়া তাহা করিল যাবড়॥ 
কাপড় তিতিয়া তৈল পড়ে ভঁমিতলে। 
লেজে আঁণ্ন দিলে যেন দপ্‌দপাতে জহলে॥ 
রাবণ বলে বানরা দুজ্জয় মহাবীর । 
ঝাট নিয়া কর পার গড়ের বাহির ॥ 
ইহারে লইয়া বেড়াও নগরে চাতরে। 
স্লীপুরুষ দেখে যেন লঙ্কার ভিতরে॥ 
লেজে অগ্নি হনুমানের কাঁকালে 
গলায় দাঁড়। 

হন্মানেন আগে পাছে বাদ্যের দুড়দুড়॥ 
চাতরে চাতরে লৈয়া বেড়ায় গলি গাঁল। 
দেখিবারে স্নীপ্রুষ ধায় আদুড় চুলি॥ 

প্রাণ কাঁপে ডরে। 
এমত শরীর কেমনে সাঁধাইয়াছিল ঘরে॥ 
দেখিবারে স্বরীপুরুষ ধাইল সত্বরে। 
কেহো বলে স্বামী মোর মারল বানরে॥ 
কেহো বলে ভাই মোর মারিল সহোদর । 
ডামূসের বাঁড় মারে মাথার উপর ॥* 
কেহো বলে ভাইর পো কেহো বলে নাঁতি। 
কেহো বলে খুড়া জাঠা মারলেক জ্ঞাত 1 
যাহার বন্ধ্বান্ধব মারল বানরে। 
জঙ্জর হইল বার তাহার প্রহারে॥ 


banglabooks.in 


সংন্দরকাণ্ড 


ঘরে ঘরে পাটক্যাল মারে ডাগর পাথর। 
মূষলের বাড়ি মারে মাথার উপর! 
হন্মান দৌখিয়া সভার প্রাণ কাঁপে ডরে। 
পাটক্যাল ফেলিয়া মারে॥ 

দেঁখবামান্ন সকল স্ত্রীর বাঁধল জীবন। 
ভাগ্যে পুণ্যে ইহার হাথে এড়াল; মরণ ॥ 
স্ত্রী সভার কথা শানিয়া হনুমান হাসে। 
এখন এড়াইয়াছ তোমরা পাছে 


গাল গাল লৈয়া বেড়ায় নগর চাতর। 
চেড়গুলা সীতার ঠাঁঞ কহিল সত্বর॥ 
যে বানরের সঙ্গে সীতা কাঁহলা কাহনাী। 


আগ্ন জৰিয়া পূজা কাঁরলেন 

বাবধ 'বিধানে॥। 
কায়মনোবাক্যে যদি আমি হই সতা। 
তোমার অগ্নিতে হনুমান 

পাউক অব্যাহাঁত॥ 
বাপকুল শ্বশুরকুল দুই কুল মোর রাজা। 

তোমার প্‌জা॥ 
অগ্নি পূজিয়া সীতা করেন ব্রন্দন। 
সীতার তরে ডাক দিয়া বলেন দেবগণ॥ 
ৰহ্মা ডাঁকয়া বলেন শুন দেবী সাঁতা। 
হনুমানের তরে তুমি না কাঁরহ চিন্তা॥ 
তোমার বর আছে যারে কারে তার শঙ্কা । 
আপন ইচ্ছায় তুমি পোড়াইবা লঙকা॥ 
কৌতুক দোখতে আইলাম সৰ্ব্ব দেবগণ। 
হেন হর্ষে বিষাদ করহ কি কারণ 
ক্রন্দন সম্বরেন সঈতা রন্মার আ*বাসে। 
সুন্দরকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে ॥ 


পর্বতপ্রমাণ ছিল বার হনূমান। 

বন্ধন ঘুচাইতে হইল বিঘতপ্রমাণ ॥ 
রাক্ষসের হাথে রাহল বানরের বন্ধন। 
শিছাইয়া বন্ধন খসায় বীর হনুমান! 
হনুমান বোঁঢুয়াছিল যতেক রাক্ষসে। 
হনমানের 'বিক্ুষ দেখিয়া পলায় তরাসে ॥ 


১৫৬ 


হাথে গাছে হনুমান যায় রড়ারাঁড়। 
গাছের বাড়তে মারয়া পাড়ে 

দশ বিশ কুড়ি 
গাছের বাঁড় মারে কারো মারে 

লেজের বাঁড়। 
লেজের আঁগ্নতে কারে 

পোড়ায় গোফদাঁড়॥ 

পলায় রাক্ষস সভ পাছ পানে চায়। 
হাথে গাছে হনুমান রাজদ্বারে যায় ॥ 
কাত্তবাস পণণ্ডিতকে সরস্বতী আধিম্ঠান। 
শুনতে সংন্দরকাণ্ড অমৃতসমান ॥ 


সীতার বরে আগ্নতে না পোড়ে 
মোর গায়। 
লঙকা পোড়াইতে আম 'চান্তিয়ে উপায় ॥ 
অশোকবন ভাঁঙ্গব না থুইব এক গাছ। 
রাক্ষস কটক তোর মারব বাছের বাছ॥ 
ঘরের যুবতী দেখে যেন সূয্রের কিরণ । 
রত্বময় লঙ্কাপুরী করে নিরাক্ষণ॥ 
হেন ঘর পোড়াইয়া করি অগ্নর তর্পণ। 
সীতার বরে আগ্ন মোরে না করেন দাহন॥ 
রাবণ রাজা বসিয়া আছে রত্রীসংহাসনে। 
লেজে অগ্নি কর্যা বীর গেল 
তার বিদ্যমানে॥ 
হনুমান দেখিয়া বলে রাজা লঙ্কেশ্বর। 
হাথতালি দিয়া বলে নাচহ বানর 
শুনয়া হনুমান হইলা আনন্দিত মন। 
নাচতে লাগলা বাঁর রাবণ |বদ্যমান ॥ 
ভ্ুকুটী কাঁরয়া নাচে পবন নন্দনে। 
লাফ দয়া পড়ে বীর রাবণের সিংহাসনে ॥ 
সিংহাসন হইতে বাঁর ভূমিতলে পাঁড়। 
লেজের অগ্নি দিয়া তার 
পোড়ায় গোফদাড়ি ॥ 
ডর পায়্যা রাবণ রাজা উঠ্যা দিল রড়। 
দুই হাথে রাবণের গালে দেয় চড় 
ঘরে সাঁধাইয়া রাবণ দিলেক পাট। 
অগ্নির জবালায় রাবণ করে ছটফট ॥ 
মেঘের বিজুীল যেন লেজের আঁগ্ন জুলে ॥ 
লাফ "দয়া পড়ে বীর বড় ঘরের চালে ॥ 
পুতে ঘর পোড়ায় বাপ কৌতুক মনে। 
উনপণ্াশ বায়: লৈয়া আইল পবনে॥ 


banglabooks.in 


৯৫৬ 


উনপণ্চাশ রায় যদি হইল আধিচ্চান। 
ঘরে ঘরে লাফ দিয়া বেড়ায় হনুমান॥ 
এক আওয়াসে অগ্নি দিলে 
আর আওয়াস জহলে। 
হনুমান লঙ্কা পোড়ায় পবন বায়ু মেলে। 
মেঘের গঙ্জনে যেন ঘরের আঁগ্ন জহলে। 
অর্ধেক লঙ্কা পোড়ে লোকের গা 
পুড়্যা যায় ছালে॥ 
*সুন্দরী সভার মুখ সূর্য্য হেন জবলে। 
যুবতী পড়িয়া মরে যুবকের কোলে ॥* 
=ড়িয়া মরে রাক্ষস তবু 
কেলি নাহ ছাঁড়ি। 
স্বামীকে এড়িয়া স্ত্রী পলায় রড়ারাঁড়॥ 
লঙ্কার ভিতর ছিল যত 
দীখ আর পুখাঁর। 
আগ্নর ডরে ঝাপ দিল যতেক 
লঙ্কার নারী ॥ 
সুন্দর স্তীর মুখ যেন কমল উৎপল। 


পোড়ায় মাথার চুলি॥ 


্রাসে ডুব দেয় কন্যা জলের ভিতর। 
জল খাইয়া স্ত্রী সভ হইল ফাঁফর॥ 
স্তী বধ করে বার পবননন্দন। 
কোট কোটি চোঁড় সভার লইল পরাণ॥ 
রত্বানম্মিতি ঘর দেখিতে মনোহর । 
লেখাজোখা নাহি যত পোড়ায় রাজঘর॥ 
খাট সিংহাসন পোড়ে রাজ চতুদ্দোল। 
হনূমান পাঁড়ল লঙ্কায় মহাগণ্ডগোল ॥ 
প্রবাল মুকুতা পোড়ে স্ফটিকের থুনি। 
আঁগ্নর মহাশব্দ শ্রীঘর হইতে শান ॥ 
পর্বত প্রমাণ আঁগ্ন ঘরে হইতে দেখি। 
পোসানিয়া পাঁখ॥ 
কৌতুকে রাবণ রাজা ময়ূর পাখি পোষে। 
লেজ পোড়া গেল তার ৮. 
পেখম ধরবে কিসে॥ 


রামারণ 


আনতে পোড়াইয়া, বীর ফেলল সকলি।. 
রাজার.ঘর পাত্রের ঘর পোড়ায় মহাবল! 
পান্রামন্রের ঘর পোড়ে হনুমান হরধিত। 
আকাশেতে দেবগণ দেখ্যা আনান্দত ॥ 
রাখা গেল বিভীষণ কুম্ভকর্ণের ঘর। 
বিভীষণের ঘর নাহি 

ব্রহ্মার আছে বর॥ 
কুম্ভকর্ণের ঘর এড়াইল গাছের আড়ে। 
এ কারণে কুম্ভকর্ণের ঘর নাহি পোড়ে ॥ 
ঘরের ভিতর কুম্ভকর্ণ নিদ্রায় অচেতন। 
ঘর পড়লে সেইদিন হইত মরণ 
যুদ্ধ করিয়া মারবেক নিব্বন্ধ আছে। 
ডাঁহন বামে আওয়াস পোড়ায় 

আগে পাছে 

সকল লঙ্কা পদুড়িয়া হইল ছারখার। 
লঙ্কা পড়িয়া হইল ভস্ম অগ্গার। 
দুই শত যোজন আশ্ন উঠিল আকাশে । 


সুন্দরকাণ্ড রচিল লঙ্কা হইল ভস্মরাশি॥ 


রাজমন্ত্র হৈয়া আমি না করিলু রাজহিত। 
ভালর তরে লঙকায় আস 

হইল বিপরীত ॥ 
চতুদ্দ্গে দোখ আমি সকল আগুনি। 
রাখা নাহি গেল সাঁতা রামের কামনী॥ 
ধিক থাকুক আমার যতেক 'বন্রম বল। 
কুলশীল বুদ্ধি সভ গেল রসাতল॥ 
যাহার কারণে আমি সাগর আঁগ্ন তরি। 


কুদ্ভবীরে করে আহার। 
এই আদ্নতে পঢ়িয়া কিবা হব ছারখার ॥ 


banglabooks.in 


প্‌ন্দরকাণ্ড 


গাগরে ঝাপ দিব কিম্বা 

আঁ্নতে প্রবোশব। 
দেশে না যাইব আর এইখানে মারব॥ 
দেবগণ ডাকিয়া বলে হনুমান শুনে। 
রাখা গেল সীতা দেবী 

না পুড়ে আগুনে ॥ 

তুমি লঙ্কা পোড়াও পরম হারষে। 
ভস্ম অঙ্গার কর লঙ্কা 

রাখিয়াছ কিসে ॥ 
দেবগণের বচনে সাহসে করে ভর। 
লাফে লাফে পোড়ায় লঙ্কার যত ঘর॥ 
ঘরের ভিতরে পড়িয়া মরে 


রাক্ষসরাক্ষসী। 
কাত্তবাস রচিল লঙ্কা হইল ভস্মরাশি॥ 


দুইশত যোজন আঁগ্ন উঠিল গগনে। 
সীতা বলে ছাঁড়য়া পোড় পবন নন্দনে! 
হনূমানের তরে কাঁদেন সীতা 

করিয়া অক্ষমা। 
পায় পাঁড়য়া বুঝায় তারে রাক্ষপী সরমা॥ 
বন্দী হৈয়াছল বানর শূন্যাছি কাহিনী। 
রাবণের আগে বলিল দুরক্ষর বাণী॥ 
।লেজে আঁগ্ন দল লেজ পোড়াইবার তরে। 
সেই আঁগ্ন লৈয়া উঠে বড় ঘরের উপরে 
তোমার বরে নাহ পোড়ে 

আছে তো কুশলে। 
সীতার নিকটে হনুমান আইলা 

হেন কালে॥ 

সাঁতার কাছে রাহল গিয়া পবননন্দন। 
লেজের আঁগ্নতে মাত শরীর হইল দাহন॥ 
কেমতে নিভাই আঁগ্ন কহ উপদেশ। 
সাত বলে সাগরে চুবাইয়া করহ বিশেষ ॥ 
লেজ লৈয়া সাগরে ফেলায় হনূমান। 
তবু নাহি নিভে অগ্নি আইল ততক্ষণ ৷৷ 
সীতা বলে হনমান শুনহ বচন। 
শ্িঃখের অমৃত দিয়া নভাও অগুন | 
এতেক শুনিয়া বাঁর সীতার উত্তর। 
লেজ িরাইয়া দিল গালের ভিতর 
লেজের আগ্নতে মুখ পোড়ে 


হনুমান কাতর। 
সীতার কাছে গিয়া বীর বলে ধারে ধধর॥ 


১৫৭ 


দেশের তরে আম আর না করিব গমন॥ 
সাগরে ঝাপ দিয়া মাতা তোঁজব জীবন 
কি বলিবে দোখয়া মোরে বানর সমাজ। 
জ্ঞাতর সভায় মোর হইল বড় লাজ॥ 
সাঁতা বলেন হনুমান না ভাঁবও দুখ । 
তোমার সমান হউক সকল বানরের মুখ ॥ 
সীতা বলেন হনুমান শুনহ উত্তরে। 
জঙ্জর হইয়াছ তুমি রাক্ষসের প্রহারে ॥ 
অগ্নির জৰলায় তুমি হইয়াছ জর্জরে। 
কথাঁদন 'জিরাও তুমি লঙ্ষার ভিতরে ॥ 
লুকাইয়া থাক তুম যেন না দেখে রাবণ। 
তুমি থাকলে চোঁড়গুলা না করে তঙ্জন॥ 
*আঁস্থচর্ম সার মাত্র নিত্য উপবাস। 
রাক্ষস দোঁখয়া আমার উপজয় ঘ্রাস॥ 
তুমি গেলে প্রিয় বীলতে আর কেহো নাহ 
সকালে আ'নহ তুমি শ্রীরাম গোসাঞি 
তখন দেখ্যাছি আম সাগর পাথারে। 
বানর কটক মেলে সাগর হৈব পারে॥ 
তোমরা পতাপুততর আর জে গরুড় পাখি। 
তিনজন আসিবে আর বার নাহি দেখি॥ 
গরুড় জিনিঞ্ঞ তোমার আপার বক্রম। 
তোমার প্‌ম্ঠে পার হৈব শ্রীরাম লক্ষমণ | 
পার হয়া প্রভু মোর জিনিব লঙ্কাপুরী। 
কত দিনে দেখব প্রভুরুপের মাধুরী ॥ 
হনুমান বলে মাতা না কর ক্রন্দন। 

আমি গেলে আসবেন রাজ'বলোচন।॥* 


আমি গেলে আসবেন সুগ্ৰীব বানররাজ ॥ 
রহিতে না পারি আমি যাই শাঁঘ্লগাঁত। 
আম গেলে আসবেক যত সেনাপাঁত॥ 
তোমা উদ্ধারিয়া স:গ্রীব সঙ্ঞ্য হবেন পার। 
কোটি বানর আসিবেক পর্বত আকার॥ 
তবে মোরে জানিবা মাতা হনুমান বানর। 
রাবণ মারিয়া তোমায় করিব উদ্ধার॥ 
লাফ 'দিয়া পার হইবে যত বানরগণ। 
মোর পৃচ্ঠে পার হইবেন শ্রীরাম লক্ষণ ॥ 
সীতা বলেন হনুমান কহিবে উত্তর। 
তোমা হেন সগ্রীবের আছে কতেক বানর॥ 
সীতার কথা শুনিয়া হইল 

হনুমানের হাস। 
সীতারে প্রবোধ দয়া কারছেন আশ্বাস ॥ 


banglabooks.in 


বড়কে যত্বে রাখি। 
সভাই হইতে ছোট আম শুন চন্দ্ৰমুখ ॥ 
বীরের ভিতর বীর আম কেহো 

নাহ লিখে। 
একেশ্বর আয়া রাক্ষস 
মারল; লাখে লাখে॥ 

আমার আঁধক কোটি কোট আসবে সকল । 
সভার কাঁনষ্ঠ আমি দেখলা আমার বল ॥ 
ছাঁতশ কোটি সেনাপাত আসিবে প্রধান । 
আপনে জানহ মাতা শ্রীরাম লক্ষ্মণ ॥ 
রাম লক্ষ্মণের বাণ তুমি জানহ 'বিশেষে। 
যাহার এক বাণে রাবণ মাঁরবে সবংশে॥ 
আজ হইতে ঠাকুরাণী দুঃখ অবসান। 


অমতে সণ্টিত হৈলা হনূমানের আশ্বাসে। 
স.ন্দরকাণ্ড রাচল পণ্ডিত কাত্তবাসে॥ 


সীতার মণি মাথায় বাঁধে রামের সন্দেশ। 
মেলান করিয়া বীর যায় নিজ দেশ॥ 
হন:মানের পদভরে কাঁপছে বসুমতাঁ। 
সাগর ডিঙ্গাইতে পর্বতে উঠে শশঘ্গাতি ॥ 
সিংহনাদ ছাঁড়য়া বার হরধষিতে ডাকে। 
সিংহনাদ ছা়ুয়া বীর হরষিতে ডাকে। 
হেনকালে রাবণেরে জানাইল নিশাচর । 
SEALANT সা 
সিংহনাদ শুনিয়া বলে মন্মীী জাম্বুবান। 
সকল কাৰ্য্য 'সাদ্ধ কর্যা আইসে হনমান॥ 
যেমন বিক্রমে গিয়াছিল বীর 

সেই বিক্রম শুনি। 
নিশ্চয় দেখিল বীর সীতা ঠাকুরাণী ৷ 
পার হৈয়া রহিল বীর পর্বত উপর। 
হনুমান দেখ্যা আইল সকল বানর 
আগ; মাথা নোঙায় বীর কুমার অঙ্গদে। 
জাম্বুবান আঁদ কাঁরয়া বানরগণ বন্দে॥ 
সোঁসর বানর সঙ্গে করে কোলাকোলি। 
বানর কটক যোগায় ফলফুলের ডালি ॥ 


রামায়ণ 


সভা করিয়া বসিল সভ বানরগণ। 
জাম্ববান বলে বার্তা কহ পবননন্দন॥ 
কেমতে হইলা পার শতেক যোজন। 
কেমত দেখিলা তুমি রাজা তো রাবণ ॥* 
কেমতে চিনিলা তুমি সীতা তো সন্দরী। 
কেমতে দেখিলা তুমি কনক লঙ্কাপরী॥ 
রাক্ষসের ঠাঁঞ কেমনে পাইলা 'নিস্তার। 
তোমার অপেক্ষায় আছে সকল বানর॥ 
পাইয়াছে চিন্তা। 
দেশের তরে যাই তবে 
যাঁদ দেখ্যা থাক সীতা ॥ 
এতেক 'জিজ্ঞাসলা যাঁদ মন্ত্রী জাম্বুবান। 
অঙ্গদ গোচরে বার্তা কহে হনমান॥ 
একশত যোজনের পথ সাগর পাথার। 
অনেক সঙ্কটে আমি সাগর হৈল; পার॥ 
অন্ধকারে লঙকার ভিতরে করিলাম প্রবেশ। 
রাজ অন্তঃপুরে গিয়া না পাইল উদ্দেশ ॥ 
দ্বিতীয় প্রহর রান্র যায় তৃতীয় প্রহর । 
স্ব্বকার্য্যাসাদ্ধ করিয়া আইল; সত্বর ॥ 
হনুমান বলে অঙ্গদ শুন আমার বচন। 
সঁতার বার্তা কাঁহ গিয়া রঘুনাথের স্থান ॥ 
সঁতার বার্তা পাইল 
যদি অঙ্গদ যুবরাজে। 
সীতা উদ্ধারিতে চাহে আপনার তেজে ॥ 
রামেরে জানাইতে বিলম্ব বিস্তর দেখি। 
সঁতা উদ্ধারিয়া নিলে রাম হবেন সুখাঁ॥ 
একেম্বর হনমান ডিঙ্গাল সাগর। 
আমরা সাহস করহ সকল বানর 
অঙ্গদের কথা শুনিয়া জাম্বুবান হাসে। 
রাজা হৈয়া যুক্ত কর আমায় নাহ বাসে॥ 
আপাঁন উদ্ধাঁরবেন রাজা করিয়া 
আপন কাজ। 
তোমার বোলে উদ্ধারলে 
সভাই পাই লাজ 
দশ যোজন 'ডঙ্গাইতে নাঁরবে বানরগণ। 
কোন্জন ডিগ্গাইবে শতেক যোজন ॥ 
সীতার চারন্র রাম কাঁরবেন 'িবচার। 


তুমি সীতা আনিলে সভাই 


পাইবে তিরস্কার ॥* 
এত যাঁদ জাম্বুবান অঙ্গদেরে বলে। 
কাঁপল অঙ্গদ বীর আগ্ন হেন.জলে॥ 


banglabooks.in 


স,ন্দরব্নণ্ড 


অকারণে বুড়া তোর পাকিল 
মাথার কেশ। 
[কঝিবারে না জানস বুড়ার উপদেশ৷৷ 
আপনা হেন দেখ বুড়া সকল সংসার । 
লেজে চাঁপয়া ধর বুড়ার 
সাগর করিব পার॥ 
হনুমান বলে অঙ্গদ নাঁহও অস্থির। 
পৃথিবীমণ্ডলে নাহ তোমার সমান বীর॥ 
সৰ্ব্বলোকে বলে উহারে মন্ত্রী জাম্বুবান। 
মন্ত্র মন্নণা তাম না করহ আন 
হনুমানের কথা শুনিয়া জাম্বুবান হাসে। 
কটক লইয়া অঙ্গদ চলিল নিজ দেশে ॥ 
দেখিতে পায় মধুবন পরম সুন্দর। 
মধুর গন্ধে বানর কটক হইল ফাঁফর॥ 
সৃগন্ধিতে বানর কটক হইল পাগল । 
সাধ যায় খাইতে করিতে নারে বল 
মধু খাইতে বুদ্ধি সৃজেন জাম্বুবান। 
অঞ্গদের ঠাঁঞ প্রসাদ মাগে হনূমান॥। 
তোমার প্রসাদে মধু খায় সকল বানরগণ। 
ঝাট করে অঞ্গদের চরণবন্দন ॥ 
অঙ্গদেরে মাথা নোঙায় 
কারয়া যোড় হাথ। 
রাজপ্রসাদ দেহ মোরে বানরের নাথ ॥ 
অঙ্গদ বলে যে কার্ধ্য করলা 
তুম বানরের রাজ। 
তোমার প্রসাদে রক্ষা পাইল বানরসমাজ॥ 
অঙ্গদ বলে তুম যে কার্য্য 
কারলা মহাবীরে। 
তোমারে প্রসাদ দিব যত থাকে ভান্ডারে ॥ 
হনুমান বলে মধুবন অমৃতসমান। 
সকল বানরে মধ: খাই যাঁদ কর দান! 
অঙ্গদ বলে খাও মধু তোমার 
করিল, পুজা । 
যে করুক সে করুক মোরে সম্ভ্রীব রাজা॥ 
আপন ইচ্ছায় মধুপান করুক বানরগণ। 
মধুবন ভাঙ্গিয়া খায় সকল বানরগণ॥ 
'নিঙ্গাঁড়য়া খায় মধু পিয়ে তো চুমুকে। 
সকল বন শূন্য কারল সকল কটকে॥ 
মধুবন খায়্যা বানর করে হুড়াহনাঁড়। 
বড় বড় পেট করিল লড়িতে না পারি! 
মধু খায়্যা বানর কটক ডাগর কাঁরল পেট। 
লড়তে চাঁড়তে নারে মাথা করিল হেট! 


১৫ 


মধুপান করিয়া বানর হইল পাগল। 
মারামারি হুড়াহাঁড় করে গণ্ডগোল । 
কেহো হাসে কেহো নাচে 

কেহো গায় গ্ীত। 
মারামার হুড়াহ্দাড় করে বপরীত॥ 
হাথে অস্ত্রে ধাইয়া আইল 

মধুবনের রক্ষক। 
খেদাইয়া লইয়া যায় অঙ্গদের কটক॥ 
তুমি প্রসাদ দিলা মোরা 

করিল; মধ্পান। 
কোথাকার বানর আইসে লইতে পরাণ॥ 
এত যাঁদ কাহল সকল বানরগণ। 
রাষলা অগ্গদ বীর বালির নন্দন॥ 
কটক লইয়া অঙ্গদ বীর 

ধায়্যা যায় কোপে। 
দধিমূখের পরাণ লইতে 

আইসে এক চাপে॥ 
অঙ্ঞগদের কোপ সাঁহতে পারে কোন জন। 
দধমূখ এাঁড়য়া পলায় সকল বানরগণ॥ 
দধিমুখের চুল অঙ্গদ ধারলেক রোষে। 

ত ধাঁরয়া তার মাটিতে মূখ ঘসে 
সীতার বার্তা উদ্ধারিয়া আইল যেই জন। 
তারে দান দিতে আমি না হৈলাম ভাজন॥ 
আমার বাপের মধদবন সাঁধাইল 

তোর পেটে। 
তোরে বধ কারিলে সংগ্রীব যদ কাটে ॥ 
বাপের মাতুল তুঞ্ সম্বন্ধে বড় বাপ। 
প্রাণে না মারব তোরে দিব অনূতাপ॥ 
ওষ্ঠ অধর তার রক্তে তোলবোল। 
গোহারি করিতে যায় রাজার মাতৃল ॥ 
জর্জর হইয়াছে বীর আঁচড়ে কামড়ে । 
সগগ্রীবের ঠাঞ্ বীর যায় উভরড়ে ॥ 
মামা হৈয়া দীধমুখ সমগ্রীবের পায় পড়ে। 
প্রাণ লৈয়াছে অঙ্গদ আঁচড়ে কামড়ে ॥ 
মধুবন ভাঁঞঙ্গয়া খায় আমা মারিয়া খেদায়। 
আপন অপমান কহে পড়ুয়া রাজার পায় ॥ 
মধুবন নম্ট করিলেক অঙ্গদ হনমান। 
তোমরা দহে করলা যাহার পালন'॥ 
কতকালের নম্ট হইল অক্ষয় মধুবন। 
কাতর হৈয়া দধিমুখ করেন ক্রন্দন॥ 


শুনিয়া কোপ না করিল অঙ্গদের গোঁরবে। 


লক্ষণ বীর জিজ্ঞাসলা সং্্রঈীবের আগে॥ 


banglabooks.in 


১৬০ 


মামা হৈয়া দধিমুখ ধরিল তোমার চরণ। 
অপমানের কথা কহে করিয়া ক্রন্দন 
ভালমন্দ মামার তরে না দিলা উত্তর। 


কথা বাঁঝ নাহ বুঝি মনে অনুমানি ॥* 
দক্ষিণ 'দিগে পাঠাইয়াঁছ বড় বীরগণ। 
লুটিয়া খায়্যাছে আমার অক্ষয় মধুবন॥ 
যাঁদ সীতা না দেখিয়া খায় মধুবন। 
আমার ঠাঁঞ তবে তার কিসের জাবন॥ 
স:গ্রীব লক্ষ্মণে কহে দক্ষিণের কথন। 
দরে থাকিয়া শুনেন রাম কমললোচন ॥ 
রাম বলেন দক্ষিণের কটক করিল আগমন। 
না জান সাঁতার বার্তা কি কহে এখন॥ 
দক্ষিণ দিগের বানর যাঁদ 

সীতার বার্তা কহে। 
তবে সম্্রীব মিতা আমার প্রাণ রহে॥ 
সুগ্রীব বলে মিতা তুমি না হইও আস্থর। 
দক্ষিণ দিগে পাঠাইয়াছ বড় বড় বীর॥ 
আপনি অঙ্গদ গিয়াছে মন্ত্রী জাম্বুবান। 
কার্যসাধক গিয়াছে বীর হনুমান ॥ 
তোমার কার্য হনুমান বড়ই তৎংপর। 
অবশ্য হনমান সঙ্গে হৈয়াছে গোচর ॥ 
ধাম্মক পণ্ডিত বড় হন্মান মহাশয়। 
অবশ্য হনুমান সঁতা দেখ্যাছে নিশ্চয়৷ 
সুবুদ্ধি সস্থর বড় অঙ্গদ যুবরাজ। 

নম্ট কাঁরয়াছে 


সিদ্ধি নাহলে কাজ! 
আমার ডরে অঙ্গদ বীর মরে তো তরাসে। 
সাঁতার বার্তা না পাইলে না 
আসত দেশে ॥ 
এ সভ কথা গোসাঞ কিছু নহে আন। 
সীতা দেখিয়া আসিয়াছে বীর হনমান॥ 
শ্রীরাম বলেন তোমার হান্তীতে 
পাইল পশীরাতি। 
ধন্য ধন্য মিতা তোমার ধন্য ষুকতি ৷ 
অঙ্গদ হনূমান আসতে করহ সংবাদ। 
সাঁতার বার্তা পাইলে 
মিতা খণ্ডে অবসাদ ॥ 
সুগ্ৰীব বলে আইসহ মামা দীধমুখ। 
অঙ্গদের বচনে তুমি না ভাবও দুখ ॥ 


স্মরণ 


সম্বন্ধে নাতি তোমার অঞ্দাদ যুবরাজ । 
বাপের নাহ লাজ॥ 
ঝাট চলহ মামা আমার বচনে। 
অঞ্গদ হনুমান আন রঘুনাথের স্থানে 
রাজার আজ্ঞা পায়্যা হারষ দধিমুখ। 
ত্বরাত্বার গেল বীর অঞ্গদের সমুখ॥ 
অঙ্গদেরে মাথা নোঙায় করিয়া যোড় হাথ । 
রাজবার্তা শুন তুমি বানরের নাথ ॥ 
তোমার অপরাধ কাঁহল: সমগ্রীবের স্থানে । 


ঝাট গয়া করহ শ্রীরাম সম্ভাষণ ॥ 
সেবকবংসল বড় অঙ্গদ মহাশয় । 
মধুবন রাখিতে তারে দিলেন বিষয় 
চিল অঙ্গদ বার হৈয়া হরষিত। 
কৌতুকেতে যায় বার বানরে বৌন্টত 
সকল কটক যায় অঙ্গদ হনূমান। 
রঘুনাথের ঠাঞ্ঞ যায় পর্বত মাল্যবান ॥ 
দূরে থাকিয়া দেখিলা রাম পবননল্দন। 
বসিয়াছিলা রঘুনাথ উঠিলা ততক্ষণ | 
অনুবাঁজয়া আনতে চলিলা অগযয়ান।, 
সাতার বার্তা ঝাট কহ বার হনুমান৷ 
যদি সীতা না দোখয়া থাক পবননন্দন। 
না রাখব শরীর আম তোঁজব জীবন ॥ 
তিন দিগের বানর আইল না পাইল দেখা । 
তবে প্রাণ রাখিয়াছ তোমার অপেক্ষা ॥ 
শ্লীরামের চরণ বন্দে পবননন্দন। 
সকল কার্যাঁসদ্ধি হইল পাইল দরশন ॥ 
লঙ্কার ভিতরে আছেন সাঁতা 

দেখল; অশোকবনো। 
সকল কথা কাঁহ শুন গোসাঞি 

তোমার স্থানে ॥ 

একশত যোজন পথ সাগর পাথার। 
অনেক সঙ্কটে আম সাগর হৈল; পার। 
অন্ধকারে লঙ্কায় আম করিল প্রবেশ। 
রাবণের অল্তঃপুরে করিল উদ্দেশ ॥ 


banglabooks.in 


নূন্দরকাণ্ড 


জওয়াসে আওয়াসে চাঁহলু 
সীতা নাহ দোখ। 
বিস্তর কাঁদলাম আম হইয়া অসুখী ॥ 
আচাম্বতে তথা হইতে 
দেখল: অশোকবন। 
অশোকবনের জ্যোতি যেন রবির কিরণ। 
দ্বিতীয় প্রহর রান গেল 
আছে তৃতীয় প্রহর। 
সীতা দেবা দেখিলাম 
অশোকবনের ভিতর ॥ 
হেনকালে আইল তথা রাজা তো রাবণ। 
দেবকন্যা সঙ্গে অনেক বিদ্যাধরীগণ ৷ 
নারায়ণতৈলে 'দিউট সারি সার। 
আলো করিয়া আইসে রাবণ 
কনক লঙকাপঃরী॥ 
রাজা তো রাবণ। 
কানে নাহ শুনিলা সীতা সে সভ বচন॥ 
তোমা বাঁহ সীতা দেবীর অন্য নাহ মন। 
কোপে কাটতে চাহে রাজা তো রাবণ॥৷ 
স'তা বলেন রাবণ আমি 
মরণ করিল সার। 
শ্রীরামের চরণ কহ গাঁত নাহ আর॥ 
নৈরাশ হইল রাবণ সীতার বচনে। 
বিষম রাক্ষসী চোঁড় ডাক দিয়া আনে॥ 
ঘরে গেল বাবণ রাজা ঠেকাইয়া চোঁড়। 
হড়াহনাঁড়॥ 
সাঁতায়ে বুঝায় চেঁড় অশেষ প্রকারে। 
কোন মতে সীতা দেবী বচন নাহি ধরে॥ 
জটা রাক্ষসী বুড়ি দেখল সপন। 
গাছে থাঁকয়া মুঁঞ কাঁরল: সম্ভাষণ ॥ 
কোথা থাকিয়া আইলা জিজ্ঞজসেন বৈদেহাঁ। 
সংগ্রীব সনে মিতালি তাহা আমি কাঁহ॥ 
তোমার অঙ্গুরী দিলাম সাঁতার নিদর্শন । 
অঞ্গুরী পাইয়া বিস্তর করিলা ক্রন্দন ৷ 
মাথা হইতে কাড়িয়া দিল অদ্ভুত মণি। 
মণি দিয়া প্রভুর ঠাঁঞ কহিবা কাহনী॥ 
রানার bE SET IO BA 
দুই মাস গেলে মোর সংশয় জীবন॥ 
আর পুব্বেরি কথা কাহিও প্রভুর চরণে। 
হত কাক মোর আচাড়ল স্তনে॥ 


১৬১ 


সে সভ সঙ্কটে মোরে করিলেন রক্ষণ । 
তাহার বিদামানে এখনো 
জয়ে তো রাবণ॥ 
ইহার মধ্যে যাঁদ আমায় করেন 
তাহার প্রসাদে সীতা 'জিয়ে একবার ॥ 
শ্রীরাম হেন স্বামী যার আছে 'বদ্যমান। 
তাহাঁর স্ত্রী রাক্ষসেতে করে অপমান ॥ 
এই কথা কাহয়া মোরে দিলেন মেলান। 
মাথার উপর বাঁধিয়াছল: 
সঁতার মাথার মাণ॥ 
মেলান কাঁরয়া যখন দেশেরে আহীস। 
মনে সাত পাচ তখন কার পরামার্শ॥ 
রঘুনাথের সেবক আমি সাগর 
হৈলাম পার। 
রাবণের তরে কিছ? না দেখাল; চমৎকার ॥ 
সুবর্ণের নাম্মতি তার 
ভাঙ্গলাম অশোকবন। 
কোট কোটি চোঁড়ব 
মুঞ বধিল্‌ জীবন॥ 
যত যত চোঁড় সীতারে কারল অপমান । 
সকল চেড়ির মঁঞ বাঁধলু পরাণ 
তবে তো মারল তার অনেক সেনাপাঁতি। 
অক্ষয়কুমার রাজার বেটা 
আইল শাঘ্রগাতি ॥ 
চক্ষুর নামষে তার কারলু সংহার। 
ওবে ইন্দ্রাজৎ বীর করিল আগুসার ॥ 
দুই প্রহর তার সঙ্গে কারল সংগ্রাম । 
ব্রহ্ম অস্ত্রতে মোরে কারল বন্ধন ॥ 
ধরিয়া লৈয়া গেল মোরে রাবণগোচর। 
রাবণেরে আমি গালি দিলাম বিস্তর ॥ 
আমায় কাটতে চাঁহল রাজা তো রাবণ। 
মাথা নোঙাইয়া বলে রাক্ষস 'বিভীষণ ॥ 
দূত কাটিলে রাজার হয় অনাচার। 
আজি হইতে ঘুচে 
ভাই দূতের ব্যবহার 
বিভীষণের যান্ততে এড়াইল মরণ। 
লেজ পোড়াইতে আজ্ঞা দিলেক রাবণ ॥ 
আমার লেজে জড়াইল লঙ্কার কাপড়। 
ঘৃত তৈল দিয়া তাহা কারল জাবড় ॥* 
লেজে আগ্ন দিল মোর দপদপাতে জলে । 
সেই আঁগ্ন লৈয়া উঠিলু 
বড় ঘরের চালে ॥ 


banglabooks.in 


৯৬২ 


সকল লঙকা পোড়াইয়া সাঁতার কাছে 


তবু রূপে আলো করে দশ যোজন! 
সাঁতারে দেখিয়া মোর চক্ষু সাফল। 
সীতার বরে আম তথা 
হৈয়াছি অমর ॥৷ 
দেখল: শুনল যত কাঁহলু কাহিনী । 
এই দেখ রঘুনাথ সীতার মাথার মাণি॥ 
শ্লীরামের হস্তে মণি দিলা পবননন্দন। 
মাঁণ পাইয়া রঘুনাথ করেন ক্রন্দন! 


অহে হনুমান ধন্য পবননন্দন। 
রাক্ষসের হাথে মোর জনকা বন্ধন ॥ 
তোমারে বৌঁড়ল রাক্ষসে। 

সেকারণে দঃখাঁ আমি সাগরের পার তুমি 
কেমতে আছহ বিদেশে 

বন্দী রাক্ষসের ঠাঁঞ আপনা বালতে নাঁঞ 
কেমনে রাহয়াছে জীবন। 

আঁত অবলা জানকী ভয়ঙ্কর রাক্ষস দেখি 
ঘাসে পাছে হয় বা মরণ] 

কন্যাদান কৈল মোরে জনক নাম নৃপবরে 
সোহাগে কারল আগাঁল। 

কুপ্‌রুষের হাথে পড়ি দুঃখ পাইলা সুন্দরী 
রাক্ষসেরে তোমায় দিলাম' ডালি ॥ 


ন্লামায়ণ্‌ 


সাঁতার মাথার মাণ লইলা শ্রীরাম শান, 
শোকানলে বুক নাহি বাঁধে। 

কাত্তবাস পাণ্ডুত রাচল সুন্দর গীত 
বানর কটক সভ কাঁদে ॥ 


রাম বলেন শুন বাছা পবন কোঙর। 
ন্রিভুবনে বীর নাহ তোমার সোঁসর॥ 
হেন বার কোথায় আছে পাঁথবা ভিতরে। 
বানর হইয়া কেবা গঙ্গায় সাগরে ॥ 
তোমার বিক্রম দেখিয়া মোর চমতকার । 
প্রসাদ দিতে প্রসাদ নাহ রাহল তোমার ধার ॥ 
এক প্রসাদ দিতে পারি লহ আলিঙ্গন। 
হনুমানে কোল দিলা শ্রীরাম লক্ষণ ॥ 
আর বার্তা কহ মোরে পবননন্দন। 

মধ্য সাগর পার হইলা কতেক যোজন ॥ 
কোথা থাকিয়া সাগর মোরে হইল পাষাঁণ্ড। 
কতাঁদনে রাবণের স্ত্রী করিব রাশ্ডি ॥ 
সাগরের জলেতে আম বান্ধব জাঙ্গাল। 
সেতুবন্ধ কাঁরয়া আমি কটক কারব পার॥ 
গাঙ্গাল বান্ধিতে যাঁদ নার সাগরের জলে ॥ 
সাগর শুীষব তবে বাণ আঁগ্নজালে॥ 
কতেক অক্ষৌহিণী ঠাট বানরের আছে। 
কতেক সৈন্য কটক লঙ্কাপুরী আছে॥ 
হনুমান বলে গোসাঞ কর অবধান। 
লগ্কাপুরীর কথা কাঁহ তোমার 'বদ্যমান॥ 
ছত্তিশ কোট সেনাপতি থাকে প্‌বর্ব দ্বারে। 
দজ্জয় রাক্ষপগণ নানা অস্ত্র ধরে॥ 
দাক্ষণ দবারেতে আছে ইন্দ্রজতের থানা । 
সত্তার অক্ষৌঁহণী আছে তার নিজ সেনা ॥ 
পশ্চিম দুয়ারে থাকে দুজ্জয় রাক্ষসগণ। 
[তন বৃন্দ কোটি ঠাট দবারের ভিড়ন॥ 
উত্তর দুয়ারে থাকে রাবণ সব্বক্ষণ। 
সত্তার অক্ষৌহিণন ঠাট তাহার ভিড়ন॥ 
এতেক কটক গোসাঁঞ রাবণের 'িকটে। 
তোমার এক বাণে সকল ঠাট নাহ আঁটে॥ 
সুগ্ৰীব রাজা যাইবেন সূর্যের প্রতাপ । 
পৃথিবী সাঁহতে নারে যাহার বীর দাপ॥ 
অগ্গদ যুবরাজ যাইবে অসম সাহস। 
তাহার সমুখে দাড়াইবে কোন্‌ রাক্ষস ॥ 
গয় গবাক্ষ যাইবেক সরভ গন্ধমাদন। 
মহেন্দ্র দেবেন্দ্র যাইবেক সুষেণনন্দন ৷৷ 


banglabooks.in 


সংন্দরবনণ্ড 


সরভ বীর যাইবেক পৃথিবীর সার। 
ইহা সভার কাছে কারো নাহক নিস্তার ॥ 
সুষেণ জাম্বুবান যাইবেন যুদ্ধের সাগর। 
ইহারা জয় কারয়া দিবেক লঙ্কার ভিতর ॥ 
যত যত বীর যাইবে অসম সাহস। 
সে সভ বার করিবেক লঙ্কার বিনাশ ॥ 
তোমার আগ্নবাণে গোসাঞ 
নাহক নিস্তার। 
লক্ষ লক্ষ রাক্ষস বাণে হইবে সংহার॥ 
শুনিয়া হরষিত হইলা শ্রীরাম লক্ষমণ। 
হেন কালে সম্্রীব রাজা বালছে বচন ॥ 
শ্রীরামের আজ্ঞা পায়্যা রাবির তনয়। 
কটক সভারে রাজা দিলেন বিদায় ॥ 
স্বপন লৈয়া আজ সভে গিয়া থাক ঘরে। 
ভাতে আসবে সভে আমার গোচরে ॥ 
কটক সমেত যার না পাব দরশন। 
আগে তাহারে মারব সেই তো রাবণ ॥ 
এত বাঁলয়া সুগ্ৰীব রাজা সভারে 
দলা পান। 
চালল বানর সভ যার যেই স্থান॥ 
স্তীপুত্র সাহত বানর বাঁণ্ডল সুখে রাতি। 
প্রভাতে একত্র হইল সকল সেনাপাঁত॥ 
সুগ্রীব রাজা বাঁসয়াছেন শ্রীরাম লক্ষয়ণ। 
হেন কালে মাথা নোঙায় সকল বানরগণ ॥ 
সুগ্ৰীব রাজার সেনা আইল 
নীল সেনাপাতি। 
মহাবৃন্দ কোটি ঠাট তাহার সংহাতি॥ 
উদয়াঁগারর বানর আইল এক চাপে। 
সহন্্র কোট বানর আইল মহাবীর দাপে॥ 
গয় গবাক্ষ সরভ গন্ধমাদন। 
পণ্টাশ কোট বানর আইল পাঁচ 
ভাইর ভিড়ন॥ 
অঞ্জানয়া বানর আইল লৈয়া গবাক্ষ। 
ত্ৰিশ কোট বানর লইয়া আইল ধম্রাক্ষ ॥ 
সরভ বানর আইল গোঁরবর্ণ ধরে। 
দেখিয়া বিপক্ষ কটক পলায় যার ভরে ॥ 
তাহার ভিড়ন ঠাট কোটি অন্টশত। 
সম্পাতির নামে বিপক্ষের উঠে রকত ॥ 
মলয়া পর্বতের বানর হারতাল 'গার। 
সত্তার কোট বানর লৈয়া আইল কেশরী ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র আইল রাজার দুই শালা। 
কটক লইয়া আইল বার যেন পদ্মমালা ॥ 


১৬৩ 


সহস্র কোট সেনাপাঁত 

এক এক জনার আছে। 
এমত ছান্তশ কোট সেনাপাঁতি 

সংগ্রীবের কাছে ॥ 

কটক দেখিয়া রামলক্ষমণ হরধিত। 
যাত্রা করিয়া রাম চাঁললা ত্বারিত॥ 
দুই প্রহর বেলা নক্ষত্র উত্তরফজ্গুনী। 
শুভক্ষণে যাত্রা কৈলা রাম গ্‌ণমণি॥ 
সমুখে দোখলেন গো আর ব্রাহ্মণ । 
গ্রীরাম বলেন লক্ষণ যাত্রা শুভক্ষণ ৷ 
সযবংশের রাজার নক্ষত্র রোহিণী। 
ব৷ক্ষসের মূলা নক্ষত্র স্ব শাচ্দ্রে জান ॥ 
ম.ঞজ। শক্ষএ দেখিয়। রোহিণ বড় রোষে। 
চক্ষ্ণর নিমিষে রাবণ মারব সবংশে ॥ 
গুণ দিয়া ধনুকেতে পরিলা সন্ধান। 
শ্রীদগণ বলিয়া যাত্রা কাঁরলা শ্রীরাম ॥ 
রাম প্রদাক্ষণ করিয়া বানর সভ নড়ে । 
হনুমানের পৃষ্ঠে গিয়া শ্রীরাম চড়ে॥ 
অঙ্গদের পৃন্ডে চাঁড়লা লক্ষ়ণ। 
মহাশব্দ করিয়া চাঁলল বানরগণ ॥ 
চালল বানর কটক নাহি দিশপাশ। 
কটক যাঁড়য়া যায় ভূমি আকাশ॥ 
মেঘসণ্খার নাহি গগনমণ্ডলে। 
লাফ দিয়া মেঘ ধরিয়া পাড়ে ভূমিতলে ॥ 
দুজ্জয় বানর কটক ছাড়ে সিংহনাদ। 
দেবগণ ব্রাসে পলায় গণিয়া প্রমাদ॥ 
গাছ পাথর উপাঁড়য়া বানর সভ ফেলে। 
সকল ঠাট গেল তখন সাগরের কূলে॥ 
সমুদ্রের কূলে গিয়া রহিল বানর। 
রাহবারে পাতাল তারা নিম্মাইল ঘর ॥ 
সাগরের কূলে রাঁহলা শ্রীরাম লক্ষণ । 
চর মুখে নিত্য বার্তা পায় তো রাবণ 
হনুমান লঙ্কা পোড়াইয়া কর্যাছে ছারখার। 
নিম্মাইল রাবণ রাজা লঙ্কাপুরীর ঘর ॥ 
বরুণ আনিয়া নিভাইল লঙ্কার আগুনি। 
লঙকাসঙ্জ কাঁরতে রাবণ বিশ্বকর্মা আনি! 
পুনরপি লঙ্কাপুরা কারল সুন্দর । 
নিম্মাণ করিল লঙকায় অর্্বৃদ কোটি ঘর॥ 
বাঁসল রাবণ রাজা রত্ন সিংহাসনে । 
রাজারে বোঁড়য়া বৈসে সকল পান্রগণে ॥ 
প্রহস্ত কুম্ভ নিকুম্ভ আদ যত রাক্ষসগণ। , 
বিরূপাক্ষ শোনিতাক্ষ যুদ্ধ কোপন!॥ 


banglabooks.in 


১৬৪ 


বন্ত্রদন্ত ধম্রাক্ষ বীর অকম্পন। 
মকরাক্ষ কালমূহা ধুম্ললোচন ॥ 
পান্রমন্ত বাঁসল করিয়া দেয়ান। 
হেনকালে রাজারে বুঝায় মাল্যবান 
অনেক দিনের রাক্ষস সে 
রাবণের মায়ের খুড়া । 
রাজারে বুঝাইতে আইল মাল্যবান বুড়া ॥ 
তপের প্রসাদে রাবণ লঙ্কা ভোগ কর। 
কাহার যাান্ত শুনিয়া রাজা লঙ্কা নষ্ট কর॥ 
শ্রীরাম মানুষ নহে বিষ্ণু অবতার। 
তাহার হাতে পাঁড়লে রাবণ 
নাহক নিস্তার ॥ 
লঙ্কা ভোগ করিবে যদি শুন বিদ্যমান। 
সীতা দেবী দেহ লৈয়া শ্রীরাম সন্লিধান॥ 
বিস্তর স্তুতি কারলা হইতে অমর। 
ব্ৰহ্মা অমর হইতে তোমায় নাহি দলা বর॥ 
এতেক শ্নিয়া রাবণ আঁগ্ন হেন জবলে। 
পাকল আঁখ করিয়া রাবণ 
তাহার তরে বলে॥ 
মায়ের খুড়া হইস তুঁঞ বাঁলাল বচন। 
নাহলে এখনি তোর বাঁধতাম জীবন 
রাবণের কোপ দেখিয়া বুড়া 
কাঁপে থরথর। 
ত্রাস পায়্যা মাল্যবান উঠিয়া দিল রড়॥ 
লাঁড় ভর করিয়া বাঁড় আইল আপাঁন। 
রাবণের কাছে বুড়ি বুঝায় হিতবাণী॥ 
আরে পত্র রাবণ তুমি না জান কারণ। 
কার বৃদ্ধে রামের সঙ্গে করিতে চাহ রণ॥ 
চৌদ্দ হাজার রাক্ষস যেই রামে মারে। 
এক বাণে মারিলেক বাল বানরে॥ 
দশ হাজার দেবকন্যা তোমায় আসি ভজে। 
মানুষ বেটার লাগয়া তোমার মন মজে॥ 
যাবৎ না হয় রাম সাগরের পার। 
সীতা দেবী দেও লৈয়া রামের গোচর | 
শুনিয়া রাবণ রাজা অগ্নি হেন জবলে। 
পাকল আঁখ করিয়া বুড়ির তরে বলে॥ 
মায়ের কারণ বুড়ি সাহলাম বচন। 
নহে কাট্যা পাঠাইতাম যমের ভবন ॥ 
পড়তে পড়িতে বাঁড় উঠ্যা দিল রড়॥ 
লাস পাইয়া ব্াঁড়র মুখে নাহি সরে. রা। 
পাছ; পানে চাহে বাঁড় কাঁপছে সব্ব গা 


রামায়ণ 


আপাঁন গেল বড় বিভঁষণের ঘরে। 
ধার্মিক" পত্র তোমায় বলে সব্বন্তরে॥ 
তপের প্রসাদে রাবণ এতেক সম্পদ ভুজে। 
রামের সীতা আনিয়া রাবণ 
সবংশেতে মজে ॥ 
চোদ্দ হাজার রাক্ষস মারে তার সঙ্গে বাদ। 
দেখিয়া না দেখে রাবণ এতেক প্রমাদ ॥ 
হেন অধম পুত্রের আম না যাই নিকটে 
অকারণে রাবণ পুত্র পাঁড়ল সঙ্কটে ॥ 
ঝাট গিয়া অবুধ বুঝাও যেন 
রাম না বাহড়ে। 

যাবৎ নাহ রামের বাণে লঙ্কাপুরী পোড়ে | 
মায়ের আজ্ঞায় বিভীষণ চাঁলল' সত্বর। 
পান্রামত্র লৈয়া যায় যথা লঙ্কেশবর ॥ 
সভায় বসিল গিয়া ধার্মিক 'বিভীষণ। 
চারাদগে বাঁসয়াছে পান্রমন্রগণ ॥ 
পান্রামন্র বাঁসয়াছে বীরভাগ বস্তর। 
সভায় বাঁসয়া বিভীষণ করেন উত্তর ॥ 
অনেক তপে পাইলা ভাই অনেক সম্পদ । 
আপনা আপাঁন ভাই করহ আপদ 
যত দিন আন্যাছ সীতা লঙ্কার ভিতর । 
ততাঁদন কুসপন দেখি যে বিস্তর ॥ 
ঝাকে ঝাকে গৃধিনী পড়ে 

প্রতি ঘরের চালে । 
রাত্রে নিদ্রা নাহ যাই শৃগালের বোলে ॥ 
কালিয়া হেন এক বুড়ি দেখিতে বিকট। 
সন্ধ্যা হইলে দ্বারে দ্বারে বলে মার কাট ॥ 
নানা উৎপাত দোখ জঞ্জাল বিস্তর । 
রামের হাথে কোথা ভাই পাইবা নিস্তার ॥ 
রাবণ বলে রামের তরে তোর এত ডর। 
কি কারতে পারে রাম সুশ্রীব বানর ॥ 
ন্রিভুবন সহায় কাঁরয়া রাম যাঁদ আইসে। 
তবু সীতা নাহ দিব যুঝব সাহসে ॥ 
বিভীষণ বলে ভাই শুন লঙ্কে*বর। 
সতার বার্তা জানতে আইল একটি বানর॥ 
রাক্ষস মারে লঙ্কা পোড়ায় 

অশোকবন সংহারে। 
এক বানর আঁসয়া এত কাঁরল ছারখারে ॥ 
সে রাম আইলে কেমতে পাইবে নিস্তার। 
সীতা লৈয়া আপনি যাহ সাগরের পার॥ 
বিভীষণ যত বলে রাবণ নাহ শুনে। 
মন্ণা করিতে রাবণ মন্ত্রী সভ আনে! 


banglabooks.in 


স.জ্দরকাণ্ড 


রাবণ বলে মন্ত্রী সভ যুক্ত বল সার। 
কোন্‌ উপায়ে রামেরে আম কাঁরব সংহার ॥ 
রাবণ যতেক বলে মন্তী সভ শুনে। 
যোড় হস্ত করিয়া বলে রাবণ 'বিদ্যমানে ॥ 
ত্ৰিভুবন জিনিয়া রাজা তোমার বাখান। 
দেব দানব গন্ধন্ব কেহো নাহ ধরে টান॥ 
কুবের রাজা ভাই তোমার ধনের আঁধকারা । 
পুষ্পক রথ নিলা আর কনকলঙকাপুরী ॥ 
ময়দানব মহারাজা সর্বলোকে পূজে। 
মন্দোদরী কন্যা দিয়া তোমারে সে ভজে॥ 
বাসকর বিষের জর্রালায় সংসার পোড়ে। 
বাসক জানিলা তুম পাতাল ভিতরে ॥ 
যম ইন্দ্র জানয়া তুম কাঁরলা অবস্থা । 
মান্য খেগ জিনবা তম এ কোন্‌ কথা৷ 
বীর দাপ করিষা বলে সকল সেনাপাঁত। 
ক কাঁরতে পারে বানর হয় পশুজাতি ॥ 
*অস্ত্শস্ত্র তন্রমন্্র না জানে বানর। 
কৈমতে যুাঝব সেই আমার গোচর ॥** 
বজ্রদন্ত রাক্ষস বলে দশন বিকটে। 
লোহার মূষল 'দিয়া মারব নিকটে ॥* 
এই মুষল লৈয়া প্রবৌশব রণে। 
মুষলের বাড়িতে মারব জনে জনে॥ 
কুমারভাগ উঠিয়া বলে 
আমরা আছ কিসে। 
আমরা থাকিতে রাজা তোমার ভয় কিসে ॥ 
তোমার আজ্ঞা পাইলে আমি 
রণে গয়া পাঁশ। 
রাম লক্ষমণ মারিয়া পাঁড় 
দুই বেটা তপস্বী॥ 
অকারণে রাজা তোমার আজ্ঞা পাই। 
অনেক দিনে যুদ্ধ পাইল বানর 
ধরিয়া খাই ॥ 
কুম্ভ নিকুম্ভ বলে কুম্ভকর্ণের নন্দন। 
সীতা লৈয়া কেলি কর রাজা দশানন ॥ 
শ্রীরাম লক্ষ্মণ আর অঙ্গদ হনুমান । 
আমা দূহাঁর ঠাঁঞ তারা না ধারবে টান॥ 
'জাট ঝকড়া শেল মুষলের বাঁড়। 
যুদ্ধের নাম শুনিয়া রাক্ষসের হুড়াহযাঁড়। 
হাথে ধাঁরয়া বিভীষণ বসায় জনে জন। 
স্থির হও স্থির হও বলে বিভীষণ॥ 
ইহা সভার বাক্যে রাজা না কাঁরহ ভর। 
হিতবাকা ধলি শন রাজা লঙ্কে*বর ৷ 


১৬৫ 


হিতবাক্য কাঁহ ভাই মনে মনে গুণ । 
রাম হেন মহাবীর কোন্‌ রাজ্যে শুন ॥ 
জু পাঠাইয়া দিলে থাঁকবা নিৰ্ভয় । 
হেন সীতা থাকিলে ভাই জীবনসংশয় ॥ 
তুমি জ্যেন্ত তুম শ্ৰেষ্ঠ তাম বংশধর। 
চরণে ধরিয়া মি শুন লঙ্কেশ্বর ॥ 
কোন্‌ কার্যে মজাইবা কনক লঙকাপুরা। 
রামের স্থানে পাঠাইয়া দেও সীতা 
তো সুন্দরী ॥ 
এতো যাঁদ বভাীষণ কাঁহল উত্তর। 
কাঁপল রাবণ রাজা লঙ্কার ঈশ্বর ॥ 
বিভীষণ আমার গুর্‌ আমি উহার ছোট। 
[বভঈষ্ণের ঠাঞ গয়া শিখব রাজপাট ॥ 
এখন মুণ্ড শুনব গিয়া বিভীষণের স্থানে । 
আমার অধক মন্দ নাহ বভনষণের জ্ঞানে ॥ 
আগ্নর তেজ পোকার তেজ 
অনেক অল্তর। 
বড়াই করি পোকা পড়ে অগ্নির উপর ॥ 
ভস্ম হৈয়া পোকা মরে তো আগানি। 
বাক্ষসে মনুষ্যে বাদ কোথাও না শনি॥ 
মানুষ বেটার নাম শুনিয়া ত্রাস বিভীষণ। 
হেন ভাই ন। থুইব আপনার স্থান॥ 
ভাষণে দর কার যুক্তি কর সার। 
বুদ্ধ বাঁহ গাঁত নাহ কিসের বচার ॥ 
এতেক যাঁদ কোপ করিয়া বলিল রাবণ। 
ভয় পায়্যা আরবার বলে বিভীষণ ॥ 
অনেক শ্রমে কারলু ভাই ধর্ম্ম সগয়। 
ধাঁম্মকের তেজে হয় সব্বহে জয়॥ 
ধাম্মক লোক বাড়ে ধর্ম্মের তেজে। 
অধাম্মিক লোক হইলে সবংশেতে মজে ॥ 
কামেতে মাঁজল মন বুঝাইতে নার। 
অধাম্মিকের সঙ্গে থাকলে 
পাছে ডুবিয়া মার! 
ধা্ক শ্রীরামচণ্দ্র সধ্বলোকে কয়। 
অধাম্মকের সঙ্গে থাকিলে জীবনসংশয় ॥ 
ঘরের হস্ত বন্য হস্তী আছল কাননে। 
লোকের অপরাধ করে ক্ষমা নাহ মনে৷ 
ক্ষেতে শস্য খায়্যা বেড়ায় ঘর দ্বার ভাঙ্গে। 
খাইবার লোভে পোষা হস্তী বুলে 
তার সঙ্গে ॥* 
সভারে অধিক ব্যাধ জাতি জানে নানা সন্ধি। 
শত হাত দাঁড় "দিয়া হস্তী করিল বন্দী ॥ 


banglabooks.in 


৯৬৬ 


যেখানে হস্তী সব চরে নিরন্তর। 
ভক্ষ্য দ্রব্য উপহার থুইল বিস্তর ॥ 
খাইবার লোভে হস্তাঁ বাড়াইল গলা । 
সব হস্তী বন্দী হইল গলায় লাগে দড়া ॥* 
মন্দর মিসালে ভাল হইল বন্ধন। 
তোমার পাপে সবংশেতে মরিবে প্রীজন॥ 
ধার্মিক রঘুনাথ সব্্ব লোকে কয়। 
অধা্ম্ম কের সঙ্গে থাকিলে জীবনসংশয় ৷ 
বাঁলতে লাগলা যাঁদ ধার্মিক বিভীষণ। 
বিভীষণ কাটিতে খাণ্ডা তুলিল রাবণ ॥ 
হাথে করিয়া লইল রাবণ খাণ্ডা এক ধারা । 
কুঁড় চক্ষু ফিরায় যেন আকাশের তারা ॥ 
দুই প্রহরের সূর্য্য যেন ধারল কিরণ। 
কালান্তক যম যেন রা[াষল রাবণ ॥ 
হাথে খাণ্ডা লইলেক কাটবার মনে। 
হাথের খাণ্ডা কাঁড়িয়া লইল যত পান্রগণে ॥ 
রাবণেরে ধারলেক যত পাব্রগণ। 
আরবার রাবণেরে বলে বিভীষণ॥ 
আপান যাইতে যদি লাজ বাস তুঁমি। 
সীতা দেবী রামের ঠাঁঞ 
দিব লৈয়া আঁম॥ 

এই বাক্য বভাঁষণ বাঁলল মান্র তুণ্ডে। 
বিভীষণে মারতে কোপে উঠিল দশমুণ্ডে ॥ 
রাবণের তরে কিছ? ধরিল হাথাহাথি। 
কোপে রাবণ মারে বিভীষণের বুকে লাথ ॥ 
দর্পে লাঁথ মারল রাবণ কোপের চোটে। 
ভূমে পাঁড়ল বিভীষণ লাথ বাঁজল পিঠে ॥ 
হাথের খাণ্ডা কাঁড়য়া লইল যত পান্রগণ। 
সিংহাসনে বসাইল রাজা তো রাবণ 
রাবণ বলে জ্ঞাতর সুখ 

জ্ঞাত দেখিলে মরে। 
সময় পাইলে জ্ঞাত আপন মার্ত ধরে॥ 
ধুলা ঝাঁড়িয়া উঠিয়া বাসল বভীষণ। 
রাজারে বুঝাইতে বলে ধম্মবিচন॥ 
রাজ্যরক্ষা হেতু বলিল হিতবচন। 
তাঁথর কারণে হইলাম লাথর ভাজন ॥ 
অবূধ বিভঁষণ না বুঝে কোন কার্য্য। 
বুদ্ধিমন্ত পাত্র লৈয়া তুমি কর রাজ্য ॥ 
এক যুক্তি বলি তোমারে ভাই রে রাবণ। 
মরণকালে সোঙাঁরও আমার বচন! 
তোমার বাপের বংশে থাকিল একজন। 
সবেমান্ন তর্পণ কাঁরতে থাকবে বিভীষণ ॥ 


রামায়ণ 


একাকী থাকল; আমি করিতে তর্পণ। 
তোমার আগ্নকার্য্য কারব আমি 

শুন হে রাবণ ॥ 
শ্রাদ্ধ কারয়া দিব আমি তপণের পানি। 
তোমার কাল আনব শুন মোর বাণী ॥ 
বিভীষণ বলে সাক্ষী হৈও 'ন্রভুবন। 
মন্ত্রীর অপযশ আছে বাবে ্রিভুবন॥ 
রাজা হৈয়া যেজন মন্ত্রীর বোল নাহ শুনে। 
রাজ্য ধন নষ্ট তার হয় অকারণে ॥ 
আপন কুমন্তরণায় রাবণ করিল সব্বনাশ। 
সুন্দরকাণ্ড রাঁচল পণ্ডিত কৃত্তিবাস॥ 


লঙকায় না রহে বিভীষণ পাইয়া অপমান। 
চারি মন্ত্র সমেত গেল রঘুনাথের স্থান ॥ 
সভার ভিতর দাণ্ডাইয়া বলে বিভাঁষণ। 
রামের আঁগ্নবাণে কারো না রবে জীবন ॥ 
ক দিন জওনের যার থাকে আশ। 
আমার সঙ্গে আইস সে শ্রীরামের পাশ॥ 
মায়ের ঠাঁঞ স্রীপুর কারয়া সমর্পণ। 
রঘুনাথের ঠাঁঞ যায় পাঁশতে শরণ ॥ 
মাল্যবানের পাত্র ছিল মন্বী চারজন। 
িভীষণের সঙ্গে তারা কারন গমন ॥ 
যখন রাবণ বভশষণকে মারলেক লাঁথ। 
রাবণের অঙ্গ হইতে বাহর 

হৈল এক জ্যোতি ॥ 
রাবণ এাঁড়য়' দাণ্ডাইলা লক্ষী 

বিভনষণের শিরে। 
রাজলক্ষয়ী হইল গিয়া 

বিভনষণের শরীরে ॥ 
ইহাতে দেখিয়াছে মল্তী চারিজন। 
1বভীষণের পাছু গেল এই সে কারণ ॥ 
চাঁর পাত্র লৈয়া বীর হইল বাহর। 
রাম সম্ভাষণে যায় ধার্মিক শরীর ॥ 
সুখে রাজ্য কর ভাই আমার বিহনে। 
এই চলিলাম আম রঘুনাথের স্থানে ॥ 
রাম আনিয়া যাবৎ রাবণ নাহি মারি। 
রক্ষা কাঁরবা তুমি রামের সুন্দরী 
সরমার তরে বুঝাইল বিভীষণ। 
সীতার কাছে তুমি থাকিও সব্বক্ষণ॥ 
অশেষ মায়া জানে রাক্ষস দূরাচার। 
মায়া পাঁতয়া প্রাণ পাছে বধে তো সাঁতার! 


banglabooks.in 


প;ন্দরকাণ্ড 


এত বাঁলয়া বিভীষণ চলিল শঈঘ:গাঁতি। 
লঙকার রাজলক্ষমী তার চলিল সংহতি ॥ 
জ্যেষ্ঠ ভাই কুবের আছে পৰ্ব্বত কৈলাস। 
অন্তরক্ষে চালল বীর কুবের সম্পাশ॥ 
'চাঁর পাত লয়া কৈলাসে গেলা বিভীষণ। 
জোড় হাথ হয়া বন্দে কুবের চরণ॥ 
বাসতে আসন কুবের দিলা ততক্ষণ । 
[ভাষণ বলে সুন আমার বচন ॥ 
সীতা লয়া দিতে আমি বাঁলল শ্রীরামে। 
অপমান কৈল মোরে লাথির ভাজনে ॥ 
চার পাত লয়া রামের পাঁসব শরণ। 
অবশ্য রাখিব রাম রাজীবলোচন ॥ 
বিভীষণের কথা সুন কুবেরের হাস। 
এত 'দনে রাবণ রাজার সবংশে বিনাশ ॥ 
ভাল মতে কর গিয়া রঘুনাথের পূজা । 
রামের প্রসাদে তুমি লঙ্কায়ে হবে রাজা ৷ 
কুবেরের পায়ের ধুলা মাথায় বাঁন্দয়া। 
শরণ পঁসিতে যায় চারি পাত্র লয়া॥ 
নল আনল ত আর ভঈম সম্পাতি। 
চার পাত্র লয়া তবে চলে মহামতি ॥ 
সাগরের পার হয়া রহে অন্তরীক্ষে। 
আকাশে স:গ্রীব রাজা পাঁচ বীরে দেখে ॥ 
সুগ্ৰীব বলে বীরভাগ হও সাবধান। 
যুঝিতে রাক্ষস আইলা লয়া ধন্ব্বাণ॥ 
হের আকাশের পথে দেখ পণ্চজন। 
যুদ্ধ কারবারে আইলা হেন লয় মন॥ 
সুগ্রীবের বোল সান যতেক বানর। 
যুঝবার তরে সভে হইলা সত্বর॥ 
হরিশ হইলা বানর যাঁঝবার নামে। 
ভূমিষ্ঠ হইলা বানর প্রণাঁমলা রামে ॥ 
গাছ পাথর হাথে নিল দুজ্জয়্ বানর । 
কেহো বলে চল যাই আকাশ উপর ॥ 
কোন জন বলে যাঁদ রাজা আজ্ঞা পাই। 
অন্তরণক্ষে রাক্ষসেরে মাঁরয়া ফেলাই। 
বিভীষণ ডাক বলে ষফঝিতে না আঁস। 
শ্রীরামের গুণ সান আমি শরণ পাঁশ॥ 
বিভীষণ নাম আমার রাবণ সহোদর! 
রামের শরণ লইতে আইলাঙ কারিহ গোচর ॥ 
সাঁতা সমার্পতে আমি বাদল বিস্তর । 
অপমান কৈল মোরে সভার ভিতর ॥ 
বন্ধুবান্ধব ছাড় আমি কনক লঙকার বাস। 
গোচর ক্রিয়া লেহ শ্রীরামের পাশ! 


১৬৭ 


ধনজন ছাঁড় আমি ঘরের যুবতী । 

এ পণ্চ বেকতি॥ 
চারি রাক্ষস আসিয়াছে আমার সংহতি । 
শরণ লইব মোরা রাম দাশরথি ॥ 
জ্ঞাতবধ হেতু আম পাঁশল শরণ। 
অনাথের নাথ রাম কর অপেক্ষণ ॥* 
বিভীষণের কথা দূত কহে রামের স্থানে। 
মন্ণা করিতে রাম মন্তী সভ আনে॥ 
সগ্রব বলে আপন স্থানে 

বৈরী নাহি আ'ন। 
মারিয়া পাড় যাঁদ তোমার আজ্ঞা জানি ॥ 
অঙ্গদ বলে রাবণের ভাই 

আনি তোমার পাশ। 
কোন্‌ বুদ্ধে বৈরী তরে যাইবা বিশ্বাস ৷ 
মহাপাত্ৰ জাম্বুবান বলেন যুকাঁত। 
বৈরী নিকট আনতে না লয় মোর মাত ॥ 
হেন কালে উঠিয়া বলেন হনুমান। 
এই বিভীষণ মোরে দিয়াছে প্রাণদান ॥ 
ধাম্মক বিভীষণ না কর 'বস্ময়। 
বিভীষণ আনিতে প্রভু মোর মনে লয়॥ 
আমার বচনে গোসাঞ্জি আন বিভষণ। 
1বভীষণ সহায় কারয়া মাঁরবা রাবণ॥ 
রাম বলেন শুন বলি সগ্রাব মিত। 
[বিভীষণ সঙ্গে মোর নহে অগপ্রীত॥ 
রাবণের সহোদর রাক্ষস বিভীষণ। 
বভাষণ সহায় করিয়া মারব রাবণ ॥ 
বোরজন আসিয়া যাঁদ লয় তো শরণ। 
তাহার তরে হিংসা মিতা 

করে কোন জন॥ 
কাতর হৈয়া যেইজন পৈশে শরণ । 
পরলোক ডুবে যাঁদ না করে রক্ষণ! 
পর্বকথা শুন মিত কর অবধান।% 
{শব নামে রাজা ছিল ধর্ম্ম আঁধজ্ঠান ॥ 
পেচক পলাইয়া যায় সণ্টানের ডরে। 
এাসে পাঁশল রাজার কোলের ভিতরে ॥ 
যতন কারয়া রাজা সেই পক্ষ রাখে। 
পাঁচরে বসিয়া সণ্টান নৃপাঁতিরে ডাকে ॥ 
আপনার ভক্ষ্য আম কারব আহার। 
হেন ভক্ষ্য রাখ রাজা এ কোন্‌ বিচার ॥ 
রাজা বলে পক্ষ মোর পাঁশল শরণ। 
আমার মাংস দিয়া তোমায় করাইব ভোজন॥ 


banglabooks.in 


১৬৮ 


সণ্টান বলেন পক্ষ করিবা পালন। 
আপনার গায়ের মাংস মোরে দেহ দান॥ 
রাজভোগের মাংস বড়ই সংস্বাদ। 
তোমার মাংস পাইলে মোর ঘুচে অবসাদ ॥ 
শুনিয়া পক্ষের কথা নৃপাঁত উল্লাস। 
ছুরি দিয়া কাটে রাজা আপনার মাস 
তিলপ্রমাণ স্থান নাহি সব্বাঙ্গ কাটে। 
সণ্ানেরে দেন রাজা যত ধরে পেটে॥ 
সর্্বাঙ্গ কাটে রাজা রন্তু পড়ে ধারে। 
রাজার গায়ের রন্তে সিংহাসন ভরে॥ 
সেই পুণ্যফলে রাজা গেলা স্বর্গবাসে ॥ 
অনুগত উপেক্ষিলে পরলোক নাশে॥ 
*অভয় দান দিয়া ঝাট আন বিভীষণ। 
বৈরী সনে মৈব্রতা আমি করিব এখন ॥* 
বিভীষণ এড়িয়া যাঁদ আইসে রাবণ। 
শরণ লইলে মোর ঠাঁঞ নাহক মরণ ॥ 
যাঁদ বিভীষণ আইসে বিপক্ষের জ্ঞানে। 
কি কারতে পারে আমার রাক্ষসের প্রাণে ॥ 
সুগ্ৰীব বলে আমি তোমায় 

দিলাম অনুমাতি। 


বভীষণ রাক্ষসে গোসাঞ আন শীঘ্গাতি ৷ 


দুই জনার অনমাতি পায়্যা বানর কটকে। 
কেহো কাপড় উলাস দেয় কেহো হাথছানি 
ডাকে॥ 
আইস আইস বালয়া ডাকে যত বানরগণ॥ 
আকাশ হইতে নাবিলা ধার্মিক বিভীষণ॥ 
বিভনঈষণ নাবলা যাঁদ বানরের মেলে। 
হনুমানের তরে রাম বলিলা হেন কালে ॥ 
রাক্ষস হৈয়া বিভীষণ পৈশে শরণ। 
আপন গিয়া জানয়া আইস পবননন্দন ॥ 
রাক্ষস মনূষো মেল অসম্ভব হয়। 
তুমি জানিয়া আইস গিয়া সভার প্রত্যয় ॥ 
রামের বচন শুনি বীর হনুমান। 
ধায়্যা গেল হনুমান বিভীষণের স্থান৷৷ 
হনুমানে বিভীষণে হইল দরশন। 
দৃহাঁ দরশনে দূহাঁর হাস্য বদন॥ 
তোমার আগমনে রাম বড়ই পারাতি। 
রঘুনাথেরে ভজে যেই সেই ধম্মমাত॥ 
ধাম্মিক পুরুষ তুমি ধম্মপরায়ণ। 
সৰ্ব্বলোক মূখে শুনি তোমার বাখান ॥ 
রাক্ষস হইয়া তৃঁমি পশিলা শরণ । - 
রাম জিজ্ঞাঁসলা তোমার প্রত্যয় কারণ ॥ 


রামায়ণ 


বিভাঁষণ বলে শুন বানর পাণ্ডত। 
প্রাণপণে চিন্তিব আম রঘুনাথের হিত ॥ 
সকল সন্ধান রাবণের সভ আমি জানি। 
রামেরে কহব আমি 
রাবণের মরণ কাহিনী ॥ 
রামের বিপক্ষ ভাব আচার যখন। 
কাঁলযুগে জান্মি যেন হইয়া ব্রাহ্মণ॥ 
রামের হিত বাঁহ যাঁদ আনের হত চান্ত। 
কলিযুগে জন্মে যেন শতেক সন্তাতি॥ 
রামের হত বাঁহ যাঁদ অন্য থাকে মনে। 
কাঁলযুগে রাজা হই না যাই খণ্ডনে॥ 
এই তিন কথা জানাও শ্লীরামের পায়। 
তবে যে আজ্ঞা করেন জানাইবা আমায় ॥ 
এতেক বলিল যাঁদ ধাৰ্ম্মিক বিভীবণ। 
ঈষৎ হাগয়া নড়ে বীর হনুমান | 
রামের কাছে আসিয়া বীর নোঙাইল মাথা । 
যোড় হাথ করিয়া কহে বিভীঁষণের কথা ॥ 
তোমায় বিপক্ষতে যাঁদ হয় বিভীষণ ৷* 
কলিযুগের রাজা হয় কলির ব্রাহ্মণ 
আর একশত পত্র তার কাঁলযুগে হয়। 
এই তিন কথা তোমায় জানাইল মহাশয় ॥ 
বিভীষণের দিব্য সান হাসে বানরগণ।* 
ভূমি ছুইলা রঘুনাথ ছুইলা দুই কান॥ 
বিলম্ব না কর ঝাট আন 'বভীষণ। 
দারুণ দিব্য কারয়াছে শুন বানরগণ | 
এতেক বালিলা রাম সভার ভিতর । 
কানাকাঁন সেনাপাতি সকল বানর॥ 
রাক্ষসে মানুষে কথা বুঝিতে না পারি। 
সকল বানর মেলিয়া করে ঠারাঠার॥ 
রাম বলেন তোমরা কেন কর কানাকানি। 
হনুমান বলে গোসাঁঞ তোমার কথা 
শুন॥ 
কালকালে পত্র হৈবে রাজা হইবেক ব্রাহ্মণ 
হেন কথায় প্রত্যয় কারলা কি কারণ॥ 
রাম বলেন শুন বিভীষণের কাহিনী । 
হনুমান বলে প্রভূ কহ কথা শুনি 
তোমা হইতে শুনি কিছু পুরাণ কাহননী। 
শ্রীরাম বলেন শুন সভে ইতিহাসবাণী॥ 
রঘুনাথ বলেন সৰ্ব্বে শুনহ কথন। 
মন দিয়া শুন কাঁহ কলির বিবরণ॥৷ 
কাল নামে এক যুগ হইবে যেই কালে। 
ধৰ্ম্মে না থাকবে লোক অধর্্ম-্প্রবলে ॥ 


banglabooks.in 


সন্দরকাণ্ড 


িল্প ধন হইবে লোকের অল্প জীবন। 
পাপে মত্ত হইবে লোক পণ্যে নাহ মন! 
পুরুষ হৈয়া করিবেক স্তীর আচার। 
স্ত্রী হৈয়া করিবেক পুরুষ ব্যবহার ॥ 
হনুমান বলে সভার গুর্‌ তো ব্রাহ্গণ। 
ব্রাহ্মণের দোষ গোসাঞ বাঁলবা কি কারণ ॥ 
রাম বলেন জগতে যতো তার 
ব্রাহ্মণ প্রধান। 

ব্রাহ্মণের কথা কাঁহ শুন হনুমান॥। 
যজন যাজন আর পাঠ অধ্যয়ন। 
দান প্রাতগ্রহ ষট্‌ কর্মের ব্রাহ্মণ! 
গ্রগমে ব্রাহ্মণের হয় চারি ধর্ম্ম। 
প্রাণপণে কারবেক অধ্যয়ন কম্ম॥ 
ক্ষেতের পতিত শস্য আনিবে কুড়াইয়া। 
দেব পিতৃ কম্মণ কারবেক সেই দ্রব্য দিয়া ॥ 
দেব পিতৃ কার্য আর আঁতাঁথ ভোজন। 
য'দ অবশেষে থাকে তবে কাঁরবে ভক্ষণ॥ 
পশ্চাতে সন্ন্যাসী হৈবে সকল ভোগ তোঁজ। 
দণ্ড কমণ্ডলু লইয়া ভিক্ষা করি ভূঁঞ্জ ॥ 
এক ঠাঁঞ না থাকবে ভ্রামবে নানা দেশ । 
কথা গুরু সত্য নহে ব্রহ্ম উপদেশ ৷ 
গার যুগে বাহ্মণের চার আচার। 
মারিয়া জিয়াইতে পারে সকল সংসার॥ 
পাথবী হারবেন কলির ব্রাহ্মণ ৷ 
দেবতা বালয়া তাহার জগতে ঘোষণ ॥ 
সে সভ ব্রাহ্মণ অনাচার কারবেক কালিযূগে । 
কালযুগে দান কারবেক নীচ লোকে॥ 
বপ্রে লইবেক দান উদর পালন। 
পরস্ত্ী পরদার মিথ্যা বচন॥ 
লোভ মোহ কাম কোধ এই চারি পাপ। 
এই সভ পাপে দ্িবজ পাইবে বড় তাপ॥ 
এই সভ মহাপাপে নরকগমন। 
সম্বারতে নাঁরবেক কির ব্রাহ্মণ ॥ 
বিষুর শরীর হন জান তো ব্রাহ্মণ ৷ 
ধ্রান্মণের অনাচার শুনহ লক্ষ্মণ ৷ 
কির রাজা না কাঁরবেক প্রজার পালন। 
এই পাপে রাজার হৈবে নরক গমন ॥ 
শতেক পুত্রের এক পৃন্তর 

যাঁদ কারবে অনাচার। 
সেই পুত্রের পাপে তার মাঁজবে সংসার ॥ 
আর যত পাপ আছে তাহা কাঁহব শেষে। 
বিভীষণ 'রাজা কার আন আগে পাশে॥ 


১৬৯ 


হনুমান বলে গোসাঞি শুনহ বচন। 
নাহলে কেন তোমার নাম পাঁতিত পাবন॥ 
কালিকার ছাওয়াল আম 
ক বাঁলতে পারি। 

রাবণ মারলে তবে আমার মরণ তাঁর ॥ 
রাম বলেন আপনি তুমি চলহ লক্ষণ । 
হাথে ধারয়া আন তুমি ধা'দ্মক বিভীষণ ৷ 
রামের আজ্ঞায় সঙ্গে চাললা হনুমান। 
উপনীত হইল গিয়া বভাঁষণের স্থান ॥ 
শুনিয়া বিভীষণ হইলা হরাষত। 
লক্ষমণেরে মাথায় নোঙায় মন্ত্র সাহত॥ 
বিভীষণের হাথ ধরিয়া চলিলা লক্ষমণ। 
রামের নিকটে আইলা ধাঁম্মক বিভীষণ ॥ 
রাম দেখ্যা বভীষণ হইলা লোমা্ত। 
অশ্রুপাত হয় তার পাঁড়লা ভূমিত ৷ 
আনন্দে ধারলা বীর রামের চরণ। 
রামেরে স্তবন করে ধাঁম্মক বিভীষণ।॥ 
তুমি নারায়ণ প্রভু বিষ্ণু অবতার। 
আদি পুরুষ তুমি সংসারের সার॥ 
তুমি ধৰ্ম্ম তুমি কৰ্ম্ম তুম অজয় বিলাস। 
তুমি জল তুমি স্থল তুমি পবন হতাশ | 
কায়মনোবাক্যে তোমার লইল; শরণ। 
তোমারে সহায় কারয়া বাঁধব রাবণ॥ 
আজি হইতে তুম আমার ভাই সহোদর। 
EY তোমা 
ধনজন তোঁজয়া আইল কনক লঙ্কাপুরাঁ। 
বরহ্মমাতা তৌজয়া আইল; ঘরের সুন্দরী ॥ 
রাম বলেন লক্ষ্মণ আন সাগরের জল। 
লঙকায় রাজা কাঁরব বিভীষণ মহাবল ॥ 
চার যুগ ঘুষিবেক বিভীষণ হইলে রাজা । 
সকল লোক করে যেন বভীষণের পূজা ॥ 
সাগরের জল আন্যা 

'বিভষণের মাথায় ঢালে। 
জয় শব্দ হইল স্বর্গ মৰ্ত্য পাতালে 
রঘুনাথের বাক্য যেন পাষাণের রেখ। 
সাগরের জলে বিভীষণে কৈলা আভিষেক ॥ 
রাজদণ্ড দলা তারে কনক লঙগকাপুরী ৷ 
আভষেক করিয়া দিলা রানা মন্দোদরী ॥ 
পাঁততপাবন নাম সংসারের সার। 
রাক্ষস বানর চণ্ডাল সনে মিতালি যাহার ॥ 
সেই দিন বিভীষণ এড়াইল জঞ্জাল। 
রামের প্রসাদে তার বাড়ে ঠাকুরাল ৷ 


banglabooks.in 


১৭০ 


রাম বিভীষণে হইল মধুর সম্ভাষণ । 
সুন্দরকাণ্ড রচিল কৃন্তিবাস বিচক্ষণ ॥ 


সুগ্রীব বলে সাগর তরিতে না দেখি উপায়। 
বিভীষণের ঠা'ঞ প্রভু জিজ্জাসিতে জড়ায় 
রাম বলেন বিভীষণ য্ান্ত বল সার। 
কোন্‌ যুক্তিতে বানরগণ 
সাগর হইবে পার॥ 
বিভ+ষণ বলে সগর নামে আছল নরপাতি। 
সাগর খাঁনল গোসাঞি আহার সন্তাঁত॥ 
সাগর খাঁনল গোসাঞি তোমার 
পর্ব বংশে। 
দেখা দিবে সাগর তোমায় থাক উপবাসে ॥ 
বিনা সাগর না বাঁধিলে লঙকায় 
যাইতে নাঁর। 
পার হৈয়া ও কূলে গেলে 
জিনিবা লণকাপুরাী ॥ 
সাগরের কূলে রাম শয্যা করিয়া কুশে। 
তাহার উপরে রাম শয়্যা 
থাকিলা উপবাসে ॥ 
{তন উপবাস করেন রাম 
সাগর না দেয় দেখা । 
ধনুক বাণ আন লক্ষমণ কিসের অপেক্ষা ৷ 
{তন উপবাস মোর সাগর আরাধনে। 
সাগর শুখাইব আজ আগ্নজাল বাণে॥ 
আ্নজাল বাণ এঁড়লা পারয়া সন্ধান। 
মৎস্য মকর পুড়িয়া মরে নাহ ধরে টান॥ 
সাগর শুখাইল সকল জল শোষে। “ 
পাতালে সাঁধাইল বাণ সাগরের পাশে॥ 
পাতাল হইতে উঠে সাগর পাইয়া তরাসে। 
অর্ধেক সাগর উঠিল অর্ধেক জলে ভাসে ॥ 
আইলা প্রভুর নিকট জলে হইতে উঠিয়া ৷ 
কাকুতি কাঁরছে রামের চরণ ধারয়া ॥ 
ক্ষেম অপরাধ মোরে দয়ার সাগর। 
তোমার ক্রোধ দৌখিয়া প্রভু কাঁপে জলচর ৷ 
তোমার সজন আমি তুমি সে অধিকারী । 
তুমি সংহারিলে আমায় কে রাখিতে পারি॥ 
কি কারব আজ্ঞা কর জগৎপুজিত। 
তোমার ক্রোধ দেখিয়া হৈয়াছি চমাঁকত ॥ 
এতেক সাগর যাঁদ করিল কাকুঁত 
ধনুক এাঁড়য়া সাগরেরে বালছেন রঘুপতি॥ 


রামায়ণ 


রাম বলেন সাগর তুমি হও লোকপাল। 
জিপি কি ঠাকুরাল॥ 
বাপের সত্য পালনে। 
জা পা সা 
বনের বানর যত আমার সহায়। 
লোকপাল হৈয়া তুমি আমারে নিন্দয় ॥ 
আড়ে দশ যোজন দীঘে শতেক যোজন । 
জল ছা'ঁড়য়া দেহ পার হউক বানরগণ ॥ 
এত যাঁদ সাগরেরে বাঁললা রঘুনাথ। 
বলিতে লাগিলা সাগর যোড় কাঁরয়া হাথ ॥ 
গাছ পাথর দিয়া সাগর করহ বন্ধন। 
হাটিয়া পার হও গোসাঞি সকল বানরগণ ॥ 
রাম বলেন সাগর তুমি কর উপহাসে। 
কভু নাহ শুনি পাথর জলের উপর ভাসে॥ 
এতেক শুনিয়া সাগর যোড় দুই হাথ । 
এক যুক্তি শুন তুমি রঘ্বংশনাথ ॥ 
রাহবারে স্থান নাহ কোথা দিব স্থল। 
পাতাল ভিতর মিশাইয়াছে সাগরের জল॥ 
বিশ্বকর্ম্মার পূত্র আছে নল বানর। 
তোমা লাগিয়া পাইয়াছে মনির ঠাঁঞ বর ॥* 
জহুমূনির সেবা নল কর্যাছে শিশুকালে। 
পূজার সঙ্জ দ্রব্য নিত্য হারাইত জলে ॥ 
নিত্য হারাইয়া আইসে নিত্য সজে মূনি। 
আর দন ধ্যান করিয়া জানলা জহুমুনি॥ 
আপনি বিষ জন্মিবেন রাম অবতার। 
সাগর বান্ধিয়া তিনি কটক কারবেন পার ॥ 
ধানে জানয়া মুনি নলেরে দিলা বর। 
একেশ্বর নল বার বান্ধবে সাগর ॥ 
কেমনে বান্ধিব সাগর মনে বিমরিষে। 
নল ছুইলে গাছপাথর জলের উপর ভাসে ॥ 
জহ্ুমুনির বর তারে আছয়ে প্রবল। 
জাঙ্গাল বাঁধতে জানে সেনাপাতি নল॥ 
শ্রীরাম বলেন নল তুমি আছ আমার পাশ। 
তোমার বিদ্যমানে আমার তিন উপবাস ॥ 
জাঙ্গাল বাঁধিতে তমি না কর প্রকাশ। 
আম লঙ্কা জানব তোমার উপহাস 
নল বলে গোসাঞি আছে বানর মহাবল। 
আম সাগর বান্ধিলে রুষ্ট জ্ঞাত সকল ॥* 
জ্ঞাত শত্রু হইলে গোসাঞ জীবনসংশয়। 
জ্ঞাতর ডরে গোসাঞি না দিলু পারিচয়॥ 
*বানর বচন সনি রাম রঘুবর। 
নলেরে অভয় কৈল সকল বানর ॥* 


banglabooks.in 


[ন্দরকাণ্ড 


বশ্বকম্মার পুত্র বীর নল নাম ধরে। 
[ল বিন আমায় কেহো না বান্ধিতে পারে ॥ 
তামার লাগিয়া পূর্বে সৈয়াছে বন্ধন। 
গার কে বান্ধিতে পারে সাগর 

শতেক যোজন ॥ 
সকল সান্ধ জানে এ নল সেনাপাতি। 
নল জাঙ্গাল বান্ধিবে আমরা 

দিলাম অন্মাতি॥ 
লীরামের কার্য কারব আমরা সভাই। 
আজ্ঞা কর রঘুনাথ নিজ স্থানে যাই॥ 
সাগরের তরে রাম কারিলা অঙ্গীকার । 
মাপন স্থানে গেলা সাগর যথা পারবার। 
কৃত্তিবাস রিল গীতি মধুর রামায়ণ। 
সূন্দরকাণ্ডে সুন্দর গীত সাগরবল্ধন॥ 


মোর আজ্ঞায় নল এখন বান্ধিবে সাগর। 
রামের নিকট নল বীর কাঁরল অঙ্গীকার ॥ 
সাগরেরে বিদায় তবে দলা রঘুপাতি। 
সাগর বান্ধিতে রাম কাঁরলা যুকাতি॥ 
হেন কালে সুগ্ৰীব রাজা রামের তরে কয়। 
বিভীষণের ঠাঁঞ যুক্তি লহ মহাশয়৷ 
হস্তযোড়ে বিভীষণ কহে রামের গোচর। 
সাগর বান্ধিতে চল মহেন্দ্র শিখর ৷ 
এখানে বান্ধিলে সাগর না হবে বন্ধন। 
[হল্লোলে ফেলাবে লৈয়া 'দিগাঁদগান্তর॥ 
জলের উপর পব্বতিশৃঙ্গ ফেলে তো পবনে। 
আহার সাঝে বান্ধে সাগর 

দয়া তো পাষাণে॥ 
সেখানে বান্ধিয়া সেতু কটক কর পার। 
পার হইলে যাইব রাবণের খিড়কাঁ দয়ার 
এত যাঁদ বাঁলল ধাাম্মক বিভীষণ। 
বিভীষণের প্রত্যয় জানতে 

উঠিল বানরগণ ॥ 

এক গোটা পাথর তবে টান 'দয়া তেলে। 
প্রত্যয় জানিতে ফেলে সাগরের জলে ॥ 
যে ক্ষণে নল বার ফেলাইল পাথর । 
হিল্লোলে ফেলায় লৈয়া 'দিগাঁদগান্তর ॥ 
দোখয়া জানল সত্য বাঁলছে বিভীষণ। 
মহেন্দ্র পর্বতে গেল যত বানরগণ ॥ 
সাগরের কূলে রাম কাঁরলা দেয়ান। 
সাগর বান্ধিতে সভে করে অনুমান! 


১৭৯ 


সুগ্ৰীব বলে বানর সভ কার মুখ চাহ। 
সভে মোলয়া গিয়া গাছ পাথর বহা॥ 
এতেক বাঁলল রাজা কটক সমেতে। 
দশ যোজন পর্বতখান উপাঁড়ল হাথে॥ 
রামের নিকট আইল বানর পাথর 
কারয়া শিরে। 
দোখিয়া হাসিতে লাঁগলা রঘুবীরে ॥ 
নল বীর আসিয়া বন্দে রামের চরণ। 
একে একে বাঁন্দলেক যত বানরগণ ॥ 
সভার ঠাঁঞ নল বীর লইয়া অনুমাতি। 
সাগর বান্ধিতে যায় নল রামের অনুমাতি। 
উভ করিয়া চুল বান্ধে চূড়া বাণ্খিয়া টানে। 
দক্ষিণ মুখ বৈসে বীর সাগর বন্ধনে ॥ 
রাম জয় কাঁরয়া বীর পর্বতে দিল নাড়া । 
উপাঁড়য়া ফেলে যত পর্বতের চড়া ॥ 
মাথায় পব্বতি কারয়া বানর চলিল সত্বর। 
রাম জয় বাঁলয়া জলে ফেলেন বানর ॥ 
শাল পিয়াল গাছ পাঁড়িল আড়ভাতি। 
তাঁথর উপরে পাথর ফেলে নল সেনাপাতি॥ 
আপাঁন সুগ্ৰীব রাজা গাছ পাথর বয়। 
দোঁখয়া বানর কটক রডে রড়ে ধায়॥ 
গাছ পাথর বহে বানর হরধষিত মন। 
{তন দিনে বান্ধা গেল দশ যোজন ॥ 
যত যত পৰ্ব্বত আনে বানর বাহ্‌ বলে। 
লুফিয়া ধরে নল বীর আপনার মনে ॥ 
ছয় 'দনে বান্ধা গেল বিংশাতি যোজনে। 
দেখিয়া বানর কটক হরধষিত মনে ॥ 
মাথায় পর্বত লৈয়া আইল বীর হনুমান। 
নল বার জাঙ্গাল বান্ধে হরাঁষত মন॥ 
পর্বত ফোলরা দিল হনুমান বানর। 
বাম হাথ পাতিয়া বীর ধারল সত্বর॥ 
দেখিয়া হনুমান বীর কাপত অন্তর । 
কোপে টান দিয়া তোলে বড় বড় পাথর ॥ 
ছোট ছোট' পাথর। 
পণ্টাশ যোজন পাথর তুলল মাথার উপর॥ 
হাথে কাঁরয়া নিল আর দশ যোজন। 
দেখিয়া যে নল বীরের উড়িল পরাণ ॥ 
ধায়্যা গেল নল বাঁর শ্রীরামের আড়ে। 
ঘাসত নল বার মূখে ধূলা উড়ে 
তোমার আজ্ঞায় গেলাম বান্ধতে সাগর। 
প্রাণ লইতে হনুমান আনিছে পাথর ॥ 


banglabooks.in 


১৭২ 


আছাড়য়া ফেলিল পৰ্ব্বত বীর হনুমান। 
হনুমানে ডাকল তখন কমললোচন ॥ 
শ্রীরাম বলেন বাপ; হনুমান বলী। 
তোমার সাক্ষাতে মোর কাষ্যে পড়ে ঠলি॥ 
রাম বলেন সাগর বান্ধিয়া কটক কাঁরব পার। 
তোমার প্রসাদে হৈবে সীতার উদ্ধার ॥ 
হনুমান বলে তখন যোড় কারি হাথে। 
আম পর্বত আন ও ধরে বাম হাথে ॥ 
রাম বলেন সকল কার্য 

আমারে লাগে ভার। 
এক যুক্তি হৈয়া বাপু বান্ধহ সাগর] 
চার যুগে যশ ঘাঁষবেক লোক সানন্দ।* 
রামের গুণে সাগর আপনি হয় বন্ধ ৷ 
রামের গুণে জলের উপর ভাসে তো পাথর । 
লাফ দয়া চড়িল বীর তাহার উপর॥ 
আন আন বাঁলয়া নল ডাকে উচ্চ স্বরে। 
পাথর আনতে রড়ারাঁড় চলিল বানরে॥ 
নয় দিনে বান্ধা গেল ত্রিশ যোজন। 
দেখিয়া হরাঁষত হইলা শ্রীরাম লক্ষণ | 
রাম লক্ষণ বাঁসলা ধাম্মিক বিভীষণ। 
আপাঁন সপ্্রীব যায় আর বানরগণ ॥ 
ন্রশ চল্লিশ যোজন পাথর উপাঁড়য়া তোলে। 
নলের কাছে পাথর থোয় সকল বানরে ॥ 
নলের বচনে পাথর যায় রড়ারড়ি। 
ফেলাইয়া দিল নিয়া নলের বরাবাঁর॥ 
শাল পিয়াল গাছ আনল উপাঁড়। 
হেটা টেঙ্গরা ভাঙ্গিয়া জাঙ্গাল 

করিল সৌসার॥ 

কীত্তবাস পাঁণ্ডত রাচল মধুর রামায়ণ । 
বারো দিনে বান্ধা গেল চল্লিশ যোজন ॥ 


যেখান দয়া আসবেন শ্রীরাম লক্ষমণ। 
চিত্রাবচিন্র জাঙ্গাল কারল গঠন ॥ 
যেখানে 'দিনেক রহিবেন শ্রীরাম । 

এক এক আওয়াস করিল বনম্মাণ ॥ 
পনেরো দিনে বান্ধা গেল পণ্টাশ যোজন। 
নল বীর জাঙ্গাল বান্ধে হৈয়া সাবধান ॥ 
লাফে লাফে পর্বত আনে যত বানরগণ। 
বড় বড় পাথর আনে বার হনুমান॥ 
আঠারো 'দিনে ষাট যোজন হইল বন্ধন। 
রাম জয় কাঁরয়া ডাকে যত বানরগণ ॥ 


রামায়ণ 


হেন কালে দূত মূখে শুনিল রাবণ। 
সাগরে জাঙ্গাল বান্ধিল শ্রীরাম লক্ষণ ॥ 
*সুন রাক্ষসের নাথ দেখল; দুজ্জয়। 
সাগর বান্ধেন রাম বানরে গাছ বয়॥ 
আড়ে দশ যোজন দীঘে শতেক যোজন। 
গাছ পাথর {দআ সাগর কারছে বন্ধন॥ 
কাহার হাথে গাছ পাথর কার গাছ কান্ধে 
কেহ রাম জয় ডাকে কেহ সাগর বান্ধে॥ 
সভার 1ভতরে চর এ সব কথা কহে। 
পাকল আখি করিআ রাবণ 
তাহার পানে চাহে ৷ 
অসম্ভব কথা কহিলি কি কারণ। 
আর কেহ কাঁহলে তার বাঁধতেম জশবন ॥ 
অসম্ভব কথা বেটা নাঁঞ কসি আর। 
বানরে কি বান্ধিতে পারে সাগর পাথার ॥ 
হিত বচন না সুনিলে মরণ নিকটে। 
কীত্তবাস রাঁচল রাবণের পাঁড়ল সঙ্কটে ॥* 


একইশ 'দিনে বান্ধা গেল সত্তার যোজন। 
দৌখয়া আনন্দ বড় হইল বানরগণ॥৷ 
গোটা গোটা পাথর সভ আনয়ে উপাঁড়॥ 
চব্বিশ দনে আশী যোজন হইল বন্ধন। 
সাতাইশ 'দিনে বান্ধা গেল নৈ যোজন॥ 
দশ যোজন বান্ধতে আছয়ে সাগর। 
লাফে লাফে পার হইল অনেক বানর ॥ 
বানর পার হইল তাহা দেখে হনুমান। 
দশ যোজন পাথর আনি করিল বন্ধন ॥ 
এক মাসে নিবাঁড়ল সাগর বন্ধন। 
জাঙ্গাল দেখিতে আইল সকল ভূবন ॥ 
দেবগণ মুননগণ আইলা তপস্বী। 
বিদ্যাধরীগণ আইলা যত স্বর্গ বাসী ৷ 
পাতালের লোক সব উঠি উঠি চায়।* 
সাগরের কূলে লোক কেহো নাহ রয় ॥ 
দেব দানব গন্ধৰ্ব্ব যক্ষ সব দোখ। 
অন্তরীক্ষে থাঁকয়া দেখে 

বড় বড় পাখি ॥* 
বড় বড় রাজা ছিলা পৃঁথবী মণ্ডলে। 
কোন রাজা বান্ধিয়াছে সাগরে জাঙ্গালে ॥ 
সগরবংশে সাগর খালিয়া বাড়াইল পাথার। 
ভগীরথ হইতে হইল গঙ্গা অবতার ॥ 


banglabooks.in 


ন।ন্দরকাণ্ড ১৫৩ 
চার যুগে রামের রাহল ঘোষণা । সাগরের পার ছলা রাম হৈলা একগ্রাম । 
প্িভুবনে হেন কর্ম্ম করে কোন্‌ জনা। রাবণের সঙ্গে এখন হইবে সংগ্রাম | 
রামের তরে দেবগণ বলেন ব্চন। পার হৈয়া রামচন্দ্র আইলা লঙকাপুরা । 
হেলায় রাবণ রাজা মারহ ভগবন ॥ স্লীচোরা রাবণ আজ মার দুরাচারণ ॥ 


জাঙ্গাল হইল বান্ধা বানর রামের তরে কয়। ‘কষা বড় বার্তী কহে রাবণ গোচর। 
জাঙ্গাল দেখিতে আইলা রাম মহাশয়॥ পার হইয়া আইলা রাম লঙকার ভিতর ॥ 
জাঙ্গাল পাঁরপাটা রাম দেখ্যা হইলা সুখী । ফাঁফর হইল বার্তা পাইয়া রাবণ। 
আইস আইস বলিয়া রাম নলের শুনিয়া চমাক হইল যত রাক্ষসগণ॥ 
তরে ডাঁকা। ন্রাঁসত হইল রাবণ রঘুনাথের ডরে। 
শাঁঘ্ত মআসিআ ধরে নল শ্রীরামের চরণ।* ভাবিয়া হইলা রাবণ ভাবিত অন্তরে ॥ 
হাথে ধারয়া রাম তারে দিলা আলিঙ্গন। কৃত্তিবাস পণ্ডিতের গীত অমৃতের ভান্ড। 
সুগ্ৰীব রাজা আঁসয়া নল কাঁরলা কোলে। এত দূরে সমাপ্ত হইল সনুন্দরকাণ্ড॥ 


প্রসাদ দিয়া সগ্রব রাজা তুষিলা নলেরে ॥ 
লা রানা শ্ীত্রীরামচন্দ্রেজয়াতিতরাম্‌ ৷ 
সকল বানরে করেন নলেরে কল্যাণ ॥ শ্রীশ্রীহরিঃ ॥ 


সাগর বান্ধিয়া বানর সিংহনাদ ছাড়ে। 
[বিভীষণ রামের তরে কারল কর যোড়ে ॥ 
সাগর বান্ধা গেল গোসাঞ 

সাগর হও পার। 
মহাদেব পৃূজ রাম দেবতা লঙকার ৷ 
বিভীষণের বোলে রাম বলেন নলেরে। 
দেউল গাঁড়য়া দেহ শিব পাঁজবারে॥ 
রামের আজ্ঞায় দেউল করিল নিম্াণ। 
বমেশ্বর লিঙ্গ দেউলে করিল ভগবান ॥ 
গীনা দ্রব্য আচ্ছাদয়া বানর সভ আ'ন। 
স্নান কাঁরয়া রাম পৃজেন শলপাঁণ॥ 
ভীন্ত ব্যবহারে রাম পৃজিলা শঙ্কর। 
সবংশে রাবণ মার এই দিল বর 
রামে বর "দয়া হর হইলা অন্তর্ধান। 
রামেশ্বর করিয়া দেউল জগতে বাখান ॥ 
রাম বলেন মহাদেব আমার ঈশ্বর । 
আমার ঈশ্বর রাম বলেন মহেশ্বর ॥ 
রাম বলেন বিভীষণ বিলম্ব কেন কাঁর। 
শুভক্ষণে কটক লইয়া যাহ লঙকাপুরী॥ 
শুভক্ষণে রামচন্দ্র সাগর হইলা পার। 
রাম প্রদক্ষিণ করিয়া চাললা বানর ॥ 
চাঁলল সকল কটক উড়াইয়া ধূলি। 
ধন ঘন ডাকে বানর রাম জয় বলি॥ 
অঙ্গদ নল নীল কুমুদ জাম্বুবান। 
গয় গবাক্ষ সরভ গন্ধমাদন ॥ 
সভে বলে মুঞ্ি মারব রাবণ। 
বাঁরদাপ করিয়া সভ বলে বানরগণ ॥ 


banglabooks.in 


নষ্কাকা্ 


রামং লক্ষরণপূব্বজং রঘুবরং 
সীতাপতিং সন্দরং 
কাকুৎস্থং করুণাময়ং গুণনাধিং 
বিপ্রপ্রয়ং ধাম্মকম্‌। 
রাজেন্দুং সত্যসন্ধং দশরথতনয়ং 
শ্যামলং শান্তমূর্তি 
বন্দে লোকাভরামং রঘুকুলতিলকং 
রাঘবং রাবণারিমৃ॥ 


প্রণমহ রাম দশরথের কুমার। 

লক্ষ্মণ কাঁনম্ত তাঁর অংশ অবতার ॥ 
জনক নন্দিনী সীতা লক্ষী মযার্তমতী। 
তাহাঁর চরণ বন্দ করিয়া ভকতি॥ 

ভরত শব্লুঘ বন্দ দুই সহোদর। 
রামের চরণ তারা সেবে নিরন্তর ॥ 
বান্দল বাল্মীকি মুনি হাথে লৈয়া তাল। 
শ্লোক ছন্দে রামায়ণ রচিল রসাল ॥ 
অবতার হইতে ছিল ষাট সহস্র বংসর। 
ভাঁবষ্যং রামায়ণ কৈলা বাল্মীকি ম্বানবর ॥ 
সে সভ কাঁবত্ব লোকের বুঝিতে 'িষম। 
কান্তবাস রচিলা ভাষা সভার মনোরম! 
ফুলিয়ার মুখটা পণ্ডিত কৃত্তিবাস। 
যাহার প্রসাদে রামায়ণ হইল প্রকাশ ॥ 
আদ্যকান্ডে রামের জন্ম সীতা দেবার বিয়া । 
রাজ্য হারাইল রাম অযোধ্যা থাকিয়া ॥ 
অযোধ্যাকাণ্ডে কৈলা রাম অরণ্যে গ্রমন। 
অরণ্যকাণ্ডে সীতা দেবী হরিল রাবণ॥ 
কাণ্ডে কাণ্ডে রঘুনাথের সভ অপচয়। 
িচ্কিন্ধাকাণ্ডে মৈত্র লাভ কটক সণয়॥ 
পাচ কাণ্ডে গাইল; গাঁত নানা রস ভাষ। 


লঙ্কাকাণ্ড গাইব বান্দয়া কৃত্তিবাস॥ 


সুমেরু পর্বত রাম লঙ্কার ভিতর। 
তাহার উপরে বানর চাঁড়ল সত্বর॥ 

গড়ের ভিতর বাহির পর্বত সত্তার যোজন। 
লঙ্কা দেখিতে চলিলা রাম কমললোচন! 


লঙ্কার নির্মাণ রঘ্দনাথের আগে কাঁহ 
লগ্কাভবন দেখতে রাম 
পব্বতে গিয়া রাহ॥ 


রঘুনাথ সুন্দর বড় দ্‌ব্্বাদল শ্যাম। 
বিষ, অবতার আপনি শ্রীরাম! 
সন্দরকাণ্ডে গাইল সংন্দরকান্ডের কাহিনী। 
লঙকাকান্ডে শুনাইব সংগ্রাম হানাহানি] 
বান্ধা গেল সাগর কটক হইল পার। 
দিনে দিনে রাবণ রাজার টুটে অহঙ্কার ॥ 
অহঙ্কার টুটিয়া রাজার বাঢ়ে অভিমান। 
অভিমানে খসিয়া পড়ে হাথের গয়া পাণ ৷৷ 
ফাঁফর হইল রাবণ রাজা গণে মনে মনে। 
শুক সারণ দুই চর ডাক দিয়া আনে। 
শুক সারণ তোমারে বলি মন্ত্রীর প্রধান। 

মোর বিদ্যমান ॥ 
গাছপাথরে বান্ধা গেল ভরিল 

পরল সাগর। 

ভুবনে বীর নাহি রামের সোঁসর॥ 
এত দিনে সাগর ছাড়ল আপন বণ্ড়াই। 
খাল জুল হেন তারে বানর ডিঙ্গাই॥ 
রাম লক্ষণ সংগ্রীব বিভীষণের অনুমতি। 
সৈন্য সামন্ত জানিহ যুদ্ধ সেনাপাঁত॥ 
ভালমতে জানিহ তার যত পরাক্রম। 
বুঝিবা বানরগণের যতেক বিক্ুম॥ 
বলবাদ্ধ জানহ রাম লক্ষণের মন্ত্রণা। 
রামের আগে পান্ন থাকে কত কত জনা॥ 
কোন্‌ বীর রামের আগে করয়ে মন্্ণা। 
রণে প্রবোশিয়া রামে কেমনে দিব হানা! 
রাজার আগে কোন্‌ বীর কহিবে কাহনী। 
কোন্‌ দিগ্‌ বানর সভ করয়ে উঠান ॥ 
কোন্‌ বীর রাজার আগে যোড় হাথে রহে। 
কোন্‌ কোন্‌ বার রাজার আগে 

কথাবার্তা কহে৷ 
রাজার আদেশ চর বন্দিলেক মাথে। 
রাজপ্রদক্ষিণ কাঁর চলে মনোরথে ॥ 
সত্বরে চলিলা বার সাগরের কূলে। 
মায়ার্পীঁ হইল গিয়া বানরমণ্ডলে ॥ 
বানর রুপে সাঁধাইল বানর ভতর। 
লাঁখতে না পারে ঠাট দৌখল বিস্তর ॥ 
উত্তর দক্ষিণ জাঙ্গাল সাগর ভয়াল। 
কটক পার হয় যত দোখতে বিশাল ॥ 


banglabooks.in 


লঙ্বকাণ্ড 


নার হইল কথক বানর হইতে আছে পার। 
লিাখবার কার্য আছুক দেখতে অপার ॥ 
এক চাপে পার হয় দারুণ বানর। 
কিচামস শব্দ করে শান নরল্তর॥ 
বানর দেখিয়া বেড়ায় শুক আর সারণ। 
দূরে হইতে দেখে তাহা রাক্ষস 'বিভীষণ॥ 
রাক্ষসের মায়া রাক্ষস সভ জানে। 
চানয়া দুইজন দূত ধরে বিভীষণে॥ 
রাবণের সেবক বাল না করিল ব্যথা । 
বানরগণে কৈয়া কৈল প৭ অবস্থা ॥ 
{বভীষণের কথায় তারে বানরগণে ধাঁর। 
যার যত শান্ত আছে সে তত মার॥ 
আপন প্রত্যয় রামে দেখাবার তরে। 
দুই চর লৈয়া গেল রামের গোচরে 
বস্যা আছেন রঘুনাথ ন্রৈলোক্যস:ন্দর। 
দক্ষিণে বাঁসয়া আছেন সংগ্রীব বানর ॥ 
বাম দিগে বস্যাছেন ঠাকুর লক্ষণ । 
যোড় হাথে দান্ডাইয়াছে পবননন্দন ॥ 
জাম্বুবান অঙ্গদ বীর সৌবছে চরণ। 
হেন কালে দুই চর আনিল বিভীষণ ॥ 
শ্রীরাম দৌখয়া চর ধায়্যা আগনসরে। 
রাজব্যবহারে রাম প্রদক্ষিণ করে॥ 
ডরাইল দুই চর জীবনের ছাড়ে আশ। 
যত কিছ কহে চর গদগদ ভাষ॥ 
তোমার কটক চচ্চিতে পাঠাইল দশানন। 
ধরিয়া আনল মোরে রাক্ষস বিভীষণ 
মায়ারূপে আইলাম হইল 'বাদত। 
বাঁঝয়া করহ শাঁস্ত যে হয় উঁচত॥ 
চরের বচন শুনি রঘ্ুনাথ হাসে। 
পান্রমন্র পানে চান যত ছিল পাশে ॥ 
রাম বলেন আম কারো চর নাহি মাঁর। 
রাবণে বালহ মোর বোল দুই চার 
রাজার লোন খাও তোমরা কর রাজকম্ম। 
তোমা সভ মারিয়া সাধিব কোন্‌ কর্ম ॥ 
মায়ারূপে আসিয়া হইল 'বাদত। 

কটক দোঁখয়া বেড়ায় হৈয়া হরাষত ॥* 
রাবণের আগে গিয়া কাঁহবে সকল। 
ভাল মতে জানহ তুমি বানরের বল! 
কটক দেখতে আইলা দেখ ভাল মতে। 
ভাল মতে দেখ মোর থাকিয়া সভাতে! 
কৃত্তিবাস বাখানিল মুনির পুরাণ। 
লগ্কাকান্ডে গাইল গাঁত অমৃতসমান | 


১৭৫ 


দাক্ষণে সংগ্রশব দেখ বামে সহোদর। 
বালির পত্র এই দেখ অঙ্গদ কোঙর॥ 
ব্রহ্মার পুত্র হের দেখ বীর জাম্বুবান। 
পবনের পত্র দেখ বীর হনুমান ॥ 
অগ্নির পূত্র দেখ নীল 'বদ্যমান। 
বিশ্বকর্মার পুত্র দেখ এই নল প্রধান॥ 
অজয় প্রতাপ দুহার ঘোষয়ে সংসার । 
বরুণনন্দন বান্ধে সাগর পাথার 
বিভীষণ আনিল তোমায় মাঁরবারে মনে। 
কটক চিনায় তোমায় সেই বিভীষণে ॥ 
বিস্তর কথায় কিছু নাহ প্রয়োজন। 
রাবণেরে কাহও তোমরা এ সভ বচন॥ 
বল টুটাইয়া মোর সীতা নিল ছলে। 
অভয় মানিল বেটা সাগরের জলে ॥ 
সেই তো সাগর আম হইলাম পার। 
এখন কোন্‌ বীর তার কাঁরবে নিস্তার ॥ 
যেমত প্রকারে পোহায় আঁজকার রাতি। 
সবংশে না থুইব তার 
জবালিয়া দিতে বাতি ॥ 
বাণেতে কাটিব তার ছত্র নব দণ্ড। 
গড়াগাঁড় বুলে যেন দশ গোটা মণ্ড 
ছত্ৰ দণ্ড দিব তার কনক লঙ্কাপরী। 
মহিষী করিয়া দিব রানী মন্দোদরী॥ 
*সীতা দিয়া সম্প্রত করুক আমা সনে। 
রাজ্যরক্ষা বংশরক্ষা করুক দশাননে ॥* 
রাজপ্রসাদ দয়া রাম পাঠাইল চর। 
রাজার আগে দাণ্ডাইল লঙ্কার ভতর ॥ 
রাজবাবহারে চর নোঙাইল মাথা। 
যোড় হাথ কারয়া কহয়ে সভ কথা ॥ 
কাঁকাল লোঙাইতে নার 
নাড়তে নার পাশ। 
রাজার আগে বার্তা কহে ঘন বহে শ্বাস 
বানর কটক মোর পথ আগ্ুলিল ॥ 
প্রবেশ করতে তথা বিভীষণ ধরল ॥ 
মার্যা ধর্যা লৈয়া গেল যথা ভগবান। 
না মারয়া রঘুনাথ 'দিলা প্রাণদান ৷ 
রাম লক্ষণ সঃগ্রীব রাক্ষস বিভষণ। 
দেব অবতার গোসাঞি এই চারিজন॥ 
চারি বীরে জিনিতে পারয়ে ন্রিভুবন। 
চার বীরের সমুখে রণে হয় কোন্‌ জন ॥ 
'্রভুবন হয় যাঁদ অষ্ট লোকপাল। 
তবু রাম জানতে নারে বিক্রম বিশাল ৷ 


banglabooks.in 


১৭৬ 


দশ যোজন জাঙ্গাল আড়ে পাঁরসর। 
শত যোজন বৌঁড়য়া ভাসে গাছ পাথর ॥ 
উত্তর দিগের জাঙ্গাল ঠোঁকল দক্ষিণে । 
বানর কটক বোঁড় আইসে সব্বজনে॥ 
পার হৈয়া লঙ্কাপুরী বোঁড়ল বানরে। 
দুই কূলে ঠোকল বাঁধ মধ্য সাগরে॥ 
এক চাপে পার হৈয়া 
আইসে পৃন্ঠে পৃন্ঠে। 
ওর নাহি পাইল: মোরা 
চাহি এক দৃ্টে॥ 
কালা কালা বানর সব ঘোর অন্ধকার। 
রূণে প্রবোশলে বিপক্ষে পাঠায় যমঘর ॥ 
শ্যামল বানর সভ দোঁখতে ভয়ঙ্কর । 
মেঘেতে বিজলি যেন আঁত মনোহর ॥ 
সূগ্রীবের কটক লাখতে নাহি আঁটি। 
প্রধান সেনাপতি তার 
গাঁণত ছাত্তশ কোট ॥ 
বড় বড় বানর সভ তার পিছে লাগে। 
হেন সভ সেনাপতি স্গ্রীবের আগে॥ 
যে দোখল; যে শুনিল: কহিল কাহনা। 
প্রত কর বাদ কর মোরা নাহ জানি॥ 
কৃন্তিবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙ্কাকাণ্ডে গাইল গাঁত অমৃত সমান ॥ 


শুক সারণ কৈল যাঁদ কটক কাহনী। 
কটক দৌখতে রাজা চলিল আপাঁন ॥ 


জলস্থল চারি দিগ ছাইল বানর। 
কটকের চাপ দেখি ত্রাসিত লণ্কেশ্বর॥ 
চতুদ্দিগে ছাইয়া আইসে ভাঁম আকাশ। 
বানরের চাপ দেখি রাবণে লাগে ত্রাস! 


তবু ক্ষয় কারতে নারি দুজ্জয় বানর॥ 
কটক দোঁখতে পায় রাজা লঙ্কেশ্বর। 
হাথ বাড়াইয়া দেখায় শুক সারণ চর॥ 
শ্রীরামের কটক দোঁখতে অনুপাম। 
কটকের মধ্যে দেখ ঠাকুর শ্রীরাম ৷ 


রামায়ণ 


॥ন্রিপদী॥ 
শুয়্যা আছেন রঘুনাথ অঙ্গদ চাঁপিছেন হাথ 
সংগ্রীব রাজার উরু শিরে। 
শ্রীরামের চরণ চাঁপছেন দুইজন 
কেশরী হনুমান দুই বীরে॥ 
মায়া মারীচের চাম তাহে বস্যাছেন রাম 
লক্ষণের কর্যা অঙ্গীকার । 
লক্ষ্মণ মাজেন গুন সম্মুখে থুইয়া টোন 
বাণ বাছে আগ্ন অবতার ॥ 
শুন রাজা লঙ্কে*বর আমরা তোমার চর 
মিথ্যা বাক্য কভু নাহ বলি। 
যে দোখবা রামের বাণ কারো নাহি পারন্লাণ 
লঙ্কা লৈয়া পাঁড়ল আনি ॥ 
কাননে আছল সে তারে বাণ দিল কে 
সে সভ দেখিতে দিব্য কার। 
বাছিয়া বিচিত্র কার হাথে নিলা গদাধর 
সে সভ কাঁহতে বাস ডর 
নাম কহে {বিভীষণ লেখে সুর্যের নন্দন 
বাণ বাছ থুইছে লক্ষ়ণ। 
লিখাইল কুম্ভকৰ্ণ তার বাণ আগ্নবর্ণ 

কমললোচন ॥ 
লখাইল আঁতকায় লক্ষণ পানে রাম চায় 
তবে লি ইন্দ্রজত। 
সেই দুই দিব্য শর নিল যখন ধন্যদ্ধর* 
রঘুনাথের বুঝিয়া ইঙ্গিত ॥ 
লিখাইল জনে জন শুনে সভ বানরগণ 
বানরেরে দিলা আধিকার। 
বানর মালসাট মারে দেখে দেব গদাধরে 
হনুমানে কৈল অঙ্গীকার ॥ 
কানে কহে বিভীষণ 


রাবণ রাজা ধারল ধেয়ান ॥* 


দেখ লঙকার ভিতরে রাম কোদন্ডপাণি 
কত চাঁদ জিনিয়া মুখের শোভাখানি ॥ 
কটক পাঁরচয় মাগে রাজা লণ্কেশ্বর। 

হাথ বাঢাইয়া দেখায় শুক সারণ চর ॥ 


banglabooks.in 


লাত্কাবস"ড 


সগ্রীব রাজা হের নীল সেনাপতি। 
নল বাঁরের সিংহনাদে কাঁপে বসুমতী ॥ 
নীল বীরের সেনা যখন সংগ্রামেতে লড়ে। 
দশ যোজনের পথ কটক আড়ে ওড়ে ॥ 
রাবর কিরণ যেন শরীরের জ্যোতি। 
সিংহনাদ ছাড়ে যখন কাঁপে বসুমতী 
রণে প্রবেশ নীল বীর করিবে যখন। 
তার আগে তোমরা যুঁঝবে কোন্জন ॥ 
অঙ্গদ যুবরাজ দেখ বালির নন্দন। 
সুগ্ৰীব রাজার সে আত প্রিয়তম | 
লাঙ্গল আছাড়ে যার কাঁপে বসূমতা।॥ 
বাপের সমান বীর অসম সাহস। 
অঙ্গদের কোপে পাঁড়লে মারবে রাক্ষস ॥ 
শ্বেত নামে সেনাপাতি দেখিতে ধবল । 
“চন্দনিয়া বানর দেখ বলে মহাবল॥ 
চন্দনিয়া বানর সব চন্দনবনে বাসা। 
রণে আইলে বৈরণ ছাড়ে জীবনের আশা ॥* 
রণে প্রবেশিলে আর ছাড়ে জীবনের আশ। 
মহাবল পরারুম চন্দনাবলাস॥ 
অষ্ট কোঁট বানর তার রণে বড় শন্ত। 
শ্বেত বীরের কটক দেখ উড়য়ে রকত॥ 
বিক্মাসংহ বানর দেখ বৃদ্ধে বৃহস্পাত। 
বানরের রাজা দেখ সুগ্ৰীব সেনাপতি 
দীর্ঘ পর্বতের ন্যায় সুনন্দ নাম ধরি। 
দশ কোট বানরে আইসে 

কুমূদ অধিকারী ৷ 
কুমূদের কটক লিখতে নাহি আঁট। 
কুমুদের সঙ্গে আইসে বানর দশ কোট ॥ 
নীল বীর দেখ বিশ্বকম্মার নন্দন ॥ 
সাগর বাঁধল বীর শতেক যোজন 
বড় বড় লোমাবল+ যার লেজে সাজে। 
মন্ত্রী বলি গৌরব করে বানর সমাজে ॥ 
বক্মার তনয় ভল্পক মহাবলবান্‌। 
রামের সমুখে দেখ মন্ত্রী জাম্বুবান॥ 
শত কোট সেনাতে হইয়া আঁধকারী। 
নিজ তেজে জিনিতে পারে 

কনক লঙকাপুরী ॥ 
গাছ পাথরে যেই বাঁধিলেক সেতু। 
বিনাশিতে লঙ্কাপুরী নল হৈল কেতু 
রম্ভ নামে বানর যবে সংগ্রামেতে লড়ে। 
চার যোজনের পথ কটক আড়ে ওড়ে 
৯২কৃ-রা) * 


১৭৫ 


রামের কটক যার সংগ্রামেতে যায়। 
পণ্গাশ কোটি বানর তার আগে পাছে ধায় 
শরভ বানর যবে দেয় অঙ্গ ঝাড়া । 
চন্দ্রাগার মধ্যে যার ঘর বেড়া 
কালমুখ হেন দেখ বানর পনস। 
চক্লাগার মধ্যে যার পুরী সত্তার ক্লোশ ৷ 
গয় নামে বানর দেখ গোঁরবর্ণ ধরে। 
দেখিলে বিপক্ষ সভ পলাইবে ডরে॥ 
অষ্টাদশ কোট বানর তার সঙ্গে আবরত॥ 
গয় বীরের কটক দেখ উড়য়ে রকত॥ 
দেবম্যার্ত বানর সভ দেব অবতার। 
আপন কটক লৈয়া সাগর হৈল পার! 
সুগ্ৰীব রাজার কটক লিখতে নাহ আঁট? 
প্রধান সেনাপাঁত যার সঙ্গে ছন্রিশ কোটি ॥ 
যে দেখল যে শুনিল; কাঁহল; কাঁহনণ। 
প্রত কর বাদ কর আমরা নাহি জানি! 
কান্তিবাস বাখানল মাঁনর পুরাণ। 
লঙকাকাণ্ডে গাইল গীত 

শুক সারণ উপাখ্যান ॥ 


সারণের বার্তা যবে হইল অবসান। 
শুক চর বার্তা কহে রাজার বিদ্যমান ॥ 
যতেক দেখিল তাহা কহিল সারণ। 
আমি যত দেখিল্‌ তাহা বলি জনে জন! 
ধোঁম্য ধূম্রাক্ষ দৌখলু ডাগর যার গলা । 
তৈজস্পুঞ্জ বানর দেখ সংগ্রীবের শালা ॥ 
কালমআঁগ্ন দেখ যার দীর্ঘ লোমাবলণী। 
তাঁড়তের জ্যোতি যেন মেঘে করে কোল ॥ 
অঞ্জনিয়া বানর যেন অঞ্জন আকৃতি। 
লাঁখতে না পাঁর যত আইসে সেনাপাঁত। 
দীর্ঘ পর্বত যেন আছে 'দ্বাবদ 
নম্মদার তাঁরে। 
তথাকারে হৈতে আইল ধ্্রাক্ষ মহাবীরে॥ 
পদ্ম বীর আইল বানর লৈয়া সাত কোটি! 
কুমূদের যত সেনা লিখতে নাহি আঁট 
বারো যোজন বীর উচাতে পরমাণ।* . 
বানর কটক জিনিয়া যাহার দেহের বাখান ॥ 
বানর হৈয়া জাঠা দণ্ড হাথে মারে। 
মাতঙ্গ মারিয়া তুষ্ট কৈল মুনিবরে॥ 
দ্রোণ পর্বত আছে জম্বু গাছের তলে। 
যার কারণে লোক জদ্বুদ্বীপ বলে॥ 


banglabooks.in 


১৭৮ 


তোমার জ্যৈষ্ঠ ভাই কুবের মহাবলী। 
গাছের তলায় সে সদাই করে কেলি॥ 
বাপ আঁঞ্গরা তার মা গন্ধর্ব্ব জাতি। 
দেবতা রাখিতে ব্রহ্মা সজলে যোদ্ধাপাঁত॥ 
কোটি কোটি বানর তার বিব্মে বিশাল। 
ধৃহম্জালয় পর্বতে যাহার অবতার ॥ 
প্রমাঁথ নামেতে বানর তার 
শুনহ কাহনী |» 

যার ডরে হস্ত গত্গায় নাহ খায় পানি॥ 
উশলীবীর্ধ্য পর্বত নম্মদা নদীর তারে ।* 
তথা হইতে আইল পরমার্থ মহাবীরে ॥ 
কালামুখ বানর লৈয়া গবাক্ষের 'স্থাতি। 
গবাক্ষের সিংহনাদে কাঁপে বসৃমতাঁ॥ 
কোটি কোট কালামুখী 

বানর সারি সার। 
শত কোটি বানরেতে সাজিল কেশরী॥ 
কেশরা নামেতে বানর পরম সুন্দর । 
হনুমান মহাবীর যাহার কোঙর॥ 
পবননন্দন তারে বলে সব্্বজন। 
সাক্ষাতে দেখ্যাছ তুমি তার যত বল॥ 
অসম সাহস বাঁর না মানে আঁগ্ন পাঁন। 
'ন্রভুবন কম্পমান যার নাম শান ॥ 
সাগর পার হৈয়া বীর আইল লঙ্কাপুরে। 
সীতা সম্ভাষিয়া সে রাক্ষস সভ মারে॥ 
কনক লঙকাপুরী ভস্ম কৈল হনুমান। 
ন্িভুবনে বীর নাহি তাহার সমান ॥ 
অক্ষয়কুমার মারি সকল বানর আনে। 
হনুমানের বিক্রম সাহবে কোন্‌ জনে॥ 
সুষেণ বানর আসিয়াছে ধন্বল্তার বড়। 
যে বানর মরিবেক তারে করিবেক দড়॥ 
মহেন্দ্র দেবেন্দ্র দেখ সুষেণ নন্দন। 
আশ! কোট বানর আছে 

দুই ভাইর ভিড়ন॥ 
মারিলে না মরে সেই বিষম বানর। 
অমৃতপানে দুই ভাই হৈয়াছে অমর॥ 
গয় গবাক্ষ শরভ দেখ গন্ধমাদন। 
পণ্টাশ কোটি বানর দেখ 

দুইজনের ভিড়ন ॥ 
উত্তরের সেনাপাঁত নাম শতবাঁল। 
যার কটক চলিতে গগনে লাগে ধূলি॥ 
অঞ্জনিয়া বানর আইল ধম্রাক্ষ। 
ত্রিশ কোটি বানরেতে আইল গবাক্ষ ৷ 


রামায়ণ 


, হেমকট বানর দেখ বরুণনন্দন। 


চাল্লিশ কোটি বানর দেখ দই ভাইর ভিড়ন॥ 
প্রমাথ কদম্ব দেখ দুই সেনাপাতি। 
রণে প্রবোঁশলে কারো নাহি অব্যাহাতি॥ 
দুই জনার বানর করিতে নারি লেখা । 
বলতে না পারি কটক 

কাঁরতে নাঁর সংখ্যা॥ 
সুগ্রীবের কটক এই দেখ এক চাপ । 
দেবতা 'জনিয়া যার দজ্জয় প্রতাপ ॥ 
বড় বড় বানর দেখহ বাছের বাছ। 
এক হাথে পর্বত দেখ আর হাথে গাছ ॥ 
মনৃষ্যের চূড়ামাণ শ্রীরাম লক্ষম্ণ। 
রাক্ষসের চূড়ামাণি রাক্ষস বিভষণ॥ 
বানরের রাজা দেখ সংগ্রীব চূড়ামণি। 
এই চারিজন রাজা ব্রিভূবন জানি॥ 
বানরের ভিতরে আছে সংগ্রীব মহাবীর । 
প্রাণদান দিল মোরে বড়ই সুধীর ॥ 
রামের নিমিত্তে প্রাণ তারা 

দিতে সব্বজন। 

গোৌরবর্ণা্গ বীরে রন্তু বিলোচন ॥ 
মুকুতার কিরণ জিনি দশনের জ্যোতি। 
বিকমে বিশাল রাম বিষ্ণুর শকাতি॥ 
[বিভীষণ দেখ এই আপন মূরাতি। 
নিরন্তর যুক্ত করেন শ্রীরাম সংহাতি॥ 
{বিভীষণ হৈল রাজা লঙ্কার অধিকারী । 
বিপক্ষতে সাঁধাইল তোমার হৈল আঁর॥ 
ধম্মশীল বিভীষণ "চিন্তে তাঁর হিত। 
৯৯৯০৭ 
বিভীষণ দেখিয়া বড় শ্রীরাম কৌতুক । 
রাজা কারিয়া সাগরের জলে আঁভষোক॥ 
আছুক অন্যের কাজ এই চারিজনে। 
লঙ্কাপুরাী জানতে পারে হেন লয় মনে॥ 
প্রচণ্ড প্রতাপ তেজ ধরেন শ্রীরাম। 
এক রাম জানতে পারে আনের ক কাম॥ 
বানরের গর্ভে যত জন্মিল বানর। 
দেবতার পত্র সব দেবতা সোঁসর॥ 
বানর বানরে যত কৌতুক দেখি। 
কনা ভারে রাখে রা 
মেঘ সণ্টারতে নারে গগনমণ্ডলে। 
খান খান করিয়া মেঘ ফেলে ভূমিতলে ॥ 
পাঁথবী বিদরে সাগর নাহি ধরে টান। 
বানরের ক্রম দেখি উড়য়ে পরাণ ॥ 


banglabooks.in 


লত্ক্দব্সণ্ড 


তুমি রাজা দেখল: আমি বড় আঁভমানী। 
ঘাটাইয়া বনের রাম ঘরে আন কোন॥ 
এখন রাজা যাঁদ তুমি দেহ শুভদ্‌ষ্টি। 
সীতা দিয়া বাহুড়িহ লঙ্কার আঁরচ্টি॥ 
ছত্তিশ কোটি বানরের স্ররীব সেনাপাঁত। 
বানরের হাথে তোমার নাহি অব্যাহাতি ॥ 
চতুদ্দিগ বেড়ল লঙ্কা ওর নাহি পাই। 
দৌখয়া আমি 


কটক 
আইল তোমার ঠাঁঞ॥ 

শত সহস্ৰ বানরেতে এক লক্ষ মানি।* 
শত লক্ষ বানরেতে এক কোটি গাঁণ॥ 
শত কোট বানরেতে এক বৃন্দ গাঁণ। 
এক শত মহাব্‌ন্দে এক অর্বদ জানি॥* 
শত কোট অব্বৃদ হৈলে 

মহা অব্বদ জুখ। 
শত কোটি মহা অব্বহদ হৈলে 

এক শঙ্খ লিখ॥ 
শত কোটি শঙ্খেতে এক খৰ্ব্ব গণি। 
শত কোটি মহাখৰ্ব্বে এক সাগর জানি॥ 
শত কোট সাগরেতে এক ধ্যাল দোঁখ। 
শত কোট ধূলি হৈলে মহাধূলি লোখ॥ 
শত কোটি মহাধূলি এক অক্ষৌহিণী। 
অক্ষৌহণী বাহনে আর 

গণনা নাহ জান॥ 
চারিশত অক্ষোহিণণ আস্যাছে বানর। 
গণিতে না পারি আর শুন লঙ্কেশ্বর ৷ 


যদি বা গাঁণতে পারি বরিষার ধারা। 
কতবার গণিয়াছি আকাশের তারা ॥ 

* সিন্ধুবাঁল পাড়ে তুলি সংখ্যা করি পারি। 
কাঁপ কত ক অন্ত গাঁণবারে নাঁর। 
চতুদ্দিগে ছাইল গগনে নাই দিগপাশ। 

এত সৈন্য দোখ তোমায়ে এত তরাস॥* 
সাঁতা দিয়া রামের ঠাঁঞ লহ গা শরণ। 
দুই চর কাটতে আজ্ঞা দিল ততক্ষণ ॥ 
পরচক্র চচ্চিতে পাঠাইল দুই চর। 
"শুর বস্ড়াই করে আমার গোচর ॥ 
যাহার লোন খাও বেটা তাহারে সে নিন্দ। 
মারতে আইসে বানর তাহাকে সে বন্দ॥ 
হেন চ্ছার চর আম না থুইব পাশে। 
আপনা হইতে মন্দ বলে যত মনে আইসে ॥ 


১৭৯১ 


পূর্বে হিত করিলি তেঞ স্মরি উপকার । 
তে কারণে মহাদোষে পাইলি নিস্তার॥ 
পুনর্্বার রামের যাঁদ কারস বাখান। 
তবে তোমা দুইজনার বাঁধব পরাণ! 
কীত্তবাস বাখানিল মুনির পুরাণ । 
লগকাকান্ডে গাইল গীত 

শুক সারণ উপাখ্যান ॥ 


চল দেখি গিয়া নয়ন ভাঁরয়া 
রাজীবলোচন রাম। 


দুই চরের বোল যাঁদ হইল অবসান। 
আঁভমানে রাবণ রাজা ধারল ধেয়ান॥ 
রাবণের সমুখে ছিল ভাই মহোদর। 
যোড় হাথ করিয়া বোলে 

রাজার গোচর॥ 
কোন্‌ চর পাঠাইলা না জান ব্যবহার। 
ভাল চর পাঠাও যার বচন সুসার॥ 
পাঁচ চর আনিল তারা প্রবীণ প্রধান। 
ডাক দিয়া বলে তারে সভা বিদ্যমান ॥ 
পাঁচ চর আইল তার শাদ্দল প্রধান। 
সভামধ্যে রাবণ তার করিল সম্মান ॥ 
কোন্‌ পথে বানর কটক করিল উঠানি। 
কোনখানে এত ঠাট পোহায় রজনী॥ 
চরের প্রসাদে রাজা পরচক্র 'জিনে। 
চরের প্রসাদে ন্রিভুবনের বার্তা জানে॥ 
রাম লক্ষণ সংগ্রীব জানিহ ভালমতে। 
কটক চ্চিয়া তাঁম আইস ত্বারতে॥ 
এত যাঁদ আজ্ঞা তারে কাঁরল রাবণ। 
কটক চাঁচ্চতে যায় চর পাঁচজন ॥ 
রাজআজ্ঞা পায়্যা চর হরিষ মনোরথে। 
গতমান্র বন্দী হইল বিভীষণের হাথে ॥ 
হের দেখ আসিয়াছে রাবণের চর। 
বোঁড়য়া ধারল তাকে যতেক বানর !॥ 
িভখষণের বোলে তারে ধরিল বানর। 
ধর্যা চর লৈয়া গেল রামের গোচর॥ 
শ্রীরাম বলেন আমি চর নাহ মার। 
রাবণে বালহ মোর বোল দুই চারি॥ 
ঘন ঘন পাঠায় চর কোন্‌ প্রয়োজন। 
তায় মোয় কাল রণে হবে দরশন॥ 


banglabooks.in 


১৮০ 


কটক পার হইতে মোর আছয়ে অপেক্ষা । . 
তাহাতে আমাতে রণে হইবেক দেখা॥ 
আপাঁন দেখিয়া চর কটক দরবার। 
আমার হাথে রাবণের নাঁহক নস্তার॥ 
মারব কাটিব তারে করিব লণ্ডভণ্ড । 
'বিভীষণে ধরাইব ছন্র নব দণ্ড॥ 

ছত্ৰ দণ্ড দিব আর কনক লতকাপুুরী। 
কোল কারিতে দিব আর রাণী মন্দোদরী॥ 
রাজপ্রসাদে "দয়া রাম পাঠাইল চর। 
রাজারে ভেটিল গিয়া লঙকার ভিতর 
কাঁকালি নাড়তে নার নাড়তে নার পাশ। 
রাজার আগে বার্তা কহে ঘন বহে *বাস॥ 
বানর কটকে মোরে আগ্দীলল বাট। 
প্রবেশ করিবামান্র বলে মার কাট॥ 

কটক চচ্চিয়া বেড়াই চর পাঁচজন। 
দেখিয়া ধরিল মোরে রাক্ষস বিভীষণ॥ 
রন্তে রাঙ্গা হৈয়া গেলাম রঘুনাথের আগে। 


রামের প্রসাদে 

আইলাম পয ভাগে 
বহ্মার পুত্র দেখিলাম মন্ত্রী জাম্বুবান। 
রামের মন্দ্রণা করে জানে রন্গজ্ঞান ॥ 
চক্রের নন্দন দেখিলাম বীর অবতার। 
দধমৃখ বানর দেখিলাম বক্রমে বিশাল॥ 
হিমালয় পৰ্ব্বতে সুনন্দা নামেশ্বরী। 
তথা হইতে আইল 'বনোদ আঁধকারী॥ 
হেমক্‌ট বানর দেখল: বরুণনন্দন। 
রস্তবর্ণ বানরগণ গজেন্দগমন ॥ 
বালির বেটা অঙ্গদের কি কহিব তেজ। 
রাজার শ্বশুর দোঁখলাম সুষেণ বেজ॥ 
শ্রীরামের পাছে দেখিলাম সংশ্রীবের শালা। 
তেজবাঁ্য্যবান সেই যেন চন্দ্রকলা॥ 
কতেক দেখিব গোসাঞ 

লাখতে নাহি আঁট। 
প্রধান সেনাপাঁত দেখিলাম ছত্তিশ কোটি ॥ 
যতেক দৌখল আম বলিতে নাহ জানি। 
প্রীত কর বাদ কর বুঝিয়া আপাঁন॥ 
কাত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙ্কাকান্ডে গাইল গাঁত অমৃতসমান ॥ 


শ্রীরাম দেখিয়া আমার মনে নাহি আন। 
ভুবনে বীর নাহি রামের সমান॥ 


রামায়ণ 


সকল দেখিলু আমি আঁত অনুপাম। 
' রাত্রাদন চিন্তি মনে মানুষ নহে রাম॥ 


পরম সুন্দর রাম গজেন্দ্ুগমন। 
কন্দর্প জিনিয়া রূপ ভুবনমোহন! 
অনাথের নাথ রাম সৰ্ব্ব জীবে দয়া। 
রাজ্ত্রম্ট রাজ্য পায় নিলে পদছায়া॥ 
ধম্মেতে ধার্মিক রাম গুণে সুশীতিল। 
[বিপক্ষ নাশিতে রাম কাল আনল ॥ 
আছক অন্যের কাজ দেব কাঁপে ডরে। 
চোদ্দ সহস্ৰ রাক্ষস রাম একেলাই মারে॥ 
খর দুষণ মারে ন্রিশরা কবন্ধ। 
যে রামের প্রতাপেতে সাগর হৈল বন্ধ॥ 
যে রামের প্রতাপে মৈল বাল বানর। 
সে রামের সনে রণ বড়ই দুন্কর॥ 
আছে কোন্‌ জন। 
তাহার সোঁসর আছে সমগ্রীব লক্ষ্ণ। 
{বভাষণ আছে তায় মন্ত্রীর আগর । 
লঙ্কার বিবরণ কহে রামের গোচর॥ 
গরুড়গমনে কটক করিল উঠ্াঁন। 
হেন কালে রাম মোরে দিলেন মেলানি॥ 
যতেক দেখল; রাজা কহিতে ভয় করি। 
হেন বাঁঝ তোমরা রাম 
জিনিতে নাহ পারি॥ 
শুক সারণ বলিলেক সীতা দিবার তরে। 
অপমান পায়্যা গেল সভার ভিতরে ॥ 
আপাঁন তো রাজা বট 'বচারে পাঁণ্ডিত। 
বাঁঝয়া করহ কার্য যে হয় উীচত॥ 
শাদ্দূল চরের কথায় রাবণ রাজা হাসে। 
রাজপ্রসাদ দিল তারে যত মনে আইসে ॥ 
কীত্তবাস বাখানিল মাানর পরাণ । 
লঙ্কাকাণ্ডে গাইল শাদ্দৃল উপাখ্যান ॥ 


পাঁচ চরের বোল যাঁদ হইল অবসান। 
অভিমানে রাবণ রাজা ধাঁরল ধেয়ান॥ 
প্রাণচিন্তা হইল ইবে সংশয় বোলে । 
সাঁতা সনে কেলি না করিল্‌ অশোকতলে ॥ 


banglabooks.in 


লওকাকাণ্ড 


চাঁপিয়া বাসল যেন সমুমের; পর্্বত। 
চিন্তা হেতু রাবণ রাজার উঠয়ে রকত॥ 
মনেতে ভাঁবয়া মন্দরণা কৈল সার। 
সীতা কাঁদাইতে তবে পাতে মায়াজাল ॥* 
পান্রামত্র লঙ্কেশবর দিলেন মেলানি। 
বিদ্যুৎংজহবা নিশাচর ডাক 'দয়া আঁন॥ 
তোরে বলি বিদ্যুতাজহবা শুন নিশাচর । 
মুখ্য পানর তুমি আমার লঙ্কার ভিতর ॥ 
নানা কলা জান তুম মায়ার বিধান। 
মায়াতে ধনূকমুণ্ড করহ নিম্মাণ ॥* 
সীতাকে আনিল্‌ আম বড় প্রাতিআশে। 
স্বামী দেওর দেখি সীতা 
মনে মনে হাসে ॥ 

এত 'দনে সীতা মোর দিলেক উত্তর। 
স্বামী দেওর দেখিয়া সীতা হরিষ অন্তর ॥ 
পান্রকার্য করহ আজ কুলাহ আরতি। 
রামের ধনুকমূণ্ড সাজাহ শীঘ্রগাতি॥ 
রামের মুণ্ড দেখিয়া সীতা হবেক নৈরাশ। 
আমাকে ভাঁজবে সীতা পাইয়া তরাস॥৷ 
সাঁতাকে বশ করিতে করহ প্রবন্ধ। 
পশ্চা হইবে যেবা দৈবের 'িব্বন্ধি॥ 
রাবণের আজ্ঞা যাঁদ বিদ্যুংজহবা পায়। 
শ্রীরামের মস্তকসজ্জ করিবারে যায়॥ 
বসল 'বদ্যুতাজহবা ধাঁরয়া ধেয়ান। 
গুরুর চরণাঁচন্তা জপে ব্ৰহ্মজ্ঞান! 
ধ্যানে বাঁসল ববিদ্যুৎজিহবা 

| ধ্যান নাহ টুটে। 
রহ্মকুলের তেজে ধন্কমুণ্ড উঠে॥ 
রামের ধনুক মত ধনুকের ঠান। 
আকৃতি প্রকৃতি যেন রামের সমান॥ 
কোটি স্ধাকর জান বদন সুন্দর। 
পাকা বিম্ব বিড়ম্বিত যেন ওম্ঠাধর ॥ 
মুকুতা জিনিয়া যেন দশনের জ্যোতি। 
শিরে জটা ধর্যাছেন দিব্য মূরতি॥ 


কামধনু জিনিয়া ভ্রু শোভে সমতুল। 
নাঁসকা 'নম্মাণ কৈল যেন তিল ফুূল॥ 
উন্নত নাঁসকা কৈল চৌরস কপাল। 
গৃধিনী জিনিত কর্ণ দেখিতে সে ভাল৷ 
মায়ার প্রবন্ধে রাক্ষস যুড়িলেক কাপ। 
রামের সদৃশ হইল ধনুকমুণ্ড চাপ॥ 


১৮১ 


তল্লে ওষধ দিল মন্দে দিল গাল। 
রামের সদৃশ হইল মুণ্ডের বিনালি॥ 
ধনুকমুণ্ড বিদ্যৎঁজহৰ ধার বাম হাথে। 
মুণ্ড লৈয়া দাণ্ডাইল রাজার সাক্ষাতে] 
মায়ামুণ্ড দেখিয়া রাবণ রাজা হাসে। 
রাজপ্রসাদ দিল তারে যত মনে আইসে॥ 
ধনকমবন্ড দেখিয়া হরিষ দশানন। 
সীতা কাঁদাইতে গেলা অশোক কানন॥ 
বদ্যুংজিহবঝা নিশাচর রাখিয়া দুয়ারে। 
আপাঁন সাঁধাইল রাজা সীতার অন্তঃপুরে ॥ 
রাবণ দেখিয়া সীঁআ হেট কৈলা মাথা । 
সাত কাঁদাইতে রাবণ কহে মিছা কথা৷ 
যত কিছু বলে সীতায় তাহে দেন গালি। 
স্যীবধ লাগিয়া আমি ক্লোধ সম্বার॥ 
হেন মন করি তোমায় কাটিয়া খান্ডায়। 
তোমার রূপ দোঁখলে কোপ 

ততক্ষণে যায়॥ 
আমার বচন শুন সাতা: চন্দ্রমুখী। 
তোমার রূপ যৌবনে আম বড় সুখী 
মনে মনে ভাব তুমি রামের কত গুণ। 
আজিকার রণের কথা কান পাত্যা শুন॥ 
গাছ পাথর বহিয়া কৈল সাগর বন্ধন। 
অবসাদে নিদ্রা গেল সকল বানরগণ॥ 
নিদ্রায় অচেতন বানর যায় গড়াগাঁড়। 
চরের মুখে বার্তা শুন্যা সাজিলাম ধাঁড় ॥ 
নিশাকালে কৈল; আমি বানর নিধন। 
পাঁড়ল সকল বানর নাহি একজন ॥ 
বানরের ভিতরে ছিল রাজা রঘুরাম। 
খাণ্ডায় কাঁটয়া মুণ্ড কৈল; দুই খান॥ 
রাম পাঁড়লে লক্ষমণ হইল কাতর। 
দেশে গেল লক্ষণ বার লইয়া বানর ॥ 


ভল্লৃক বানর লৈয়া সাগরেতে পার হৈয়া 
রাহলেন জলনিধি তাঁরে। 

রাক্ষস পাইল শঙ্কা কম্পমান হৈল লঙ্কা 
দোখলেক অন্তরাক্ষে চরে॥ 

ততক্ষণে সাঁজল ধাঁড় গদা টাঙ্গি লৈয়া বাঁড় 
বাণ এাঁড়লাম খরসান। 

স্বামী তোর বড় বীর সেহ রথে নহে স্থির 
কাঁটয়া কাঁরল: দুই খান॥ 


banglabooks.in 


১৮২ 


ভয়ার্ত হইয়া মন 
রঘুনাথের হের দেখ মাথা । 

সুগ্ৰীব অঙ্গদ বীর  বিভাঁষণ অস্থির 
অঞঙ্গদ দোখয়া পাইল ব্যথা ॥ 

তার বাপ মোর মিত তে কারণে কৈল: হিত 
না মারলাম বালির নন্দন। 


করিলাম বড় রণ 


ইন্দ্র (জান যাহার বাখান ॥ 
বানর আইল লঙ্কাপুরী তুমি চিত্তে সখ করি 
লোকেতে করবে উপহাস। 
জানকীর পাতি গাঁত আন নাহ নহে মাত 
নাচাঁড় রচিল কৃীত্তবাস॥ 


বানর ভিতরে সঃগ্রীব মহাবার। 
কাঁটয়া দুখান কৈলু তাহার শরীর॥ 
বানর 'ভিতরে করে যাহার বাখান। 

দুই হাথ কাটিয়া টুটা কৈল: হনুমান ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র নামে বানর এক জোড়। 
হাথ পা কাটিয়া দুই ভাই কৈল; খোঁড় ॥* 
পনস হেন মহাবীর বানরের অন্ত। 
দধমুখ বানর মৈল নিকুটিয়া দল্ত ॥ 
তবে রণে মারল বানর কোটি কোটি। 
মারল বানর সভ নাহ এক গন্টী॥ 
'হেন মত করিলাম বানরের অবস্থা । 
কাঁটলাম হের দেখ রঘুনাথের মাথা ॥ 


পলাইল লক্ষ্মণ 


রামায়ণ 


তথা গেল বিদ্যবংজিহৰা শুন নিশাচর। 
রামের ধনুকমুণ্ড আন সাঁতার গোচর॥ 


রামের ধনুকমুণ্ড 
ঠাঁঞ লৈয়া যায়। 
সেই মুন্ড ধনু রাবণ সাতাকে দেখায় ॥ 
সাঁধাইল বিদ্যংজিহবা সীতার আওয়াসে। 
মুখেতে কাপড় দিয়া রাবণ রাজা হাসে॥ 
সেই ধনূকমুণ্ড রামের 
দশনের জ্যোতি। 
নেহালিয়া সাঁতা দেবী চাহে লঘুগাঁত॥ 
হরি হরি প্রভু দশরথের কুমার। 
কোন্‌ দৈবষোগে সাগর হইলা পার॥ 
এবে সে হইল প্রভু বড় আথান্তর। 
এবে সে মারলে প্রভু লঙ্কার ভিতর 
পানা রকেট 
জী উদ সপ 


আপদ পাঁড়লে গোসাঞ সহোদর ছাড়ে। 
বানর ভল্পক লৈয়া লক্ষণ দেশে লড়ে ॥ 
দেশে গেল লক্ষ্মণ বীর এড়াইয়া সলি। 
[বিদেশে রাক্ষসের ঠাঞ্ঞ দিয়া গেল ডালি ॥ 
শুনিয়া তোমার মাতা তোঁজবে জীবন। 
তোমার মরণে মারবেক যত পুরীজন ॥ 
বাপের দুলাল তুমি রূপের মুরারি। 
কোন্‌ ছার স্ত্রীর লাগ্যা 

রাক্ষসের হাথে মার ॥ 
আমার তরে পোহাইল আ'ঁজকার রাতি। 
অভাগিনী সত্য আমি হারাইল পতি] 
দারুণ শ্বশুর তিহোঁ হইলা পাগাল। 
স্ত্রীর লাগ পুত্রকে পরাল্যা 

গাছের বাকাল॥ 

মোর প্রাণ রঘুনাথ সধর্্ম আশ্রয়। 
সেই বাপ দেখিতে তুমি চঁলিলা নিশ্চয় ॥ 
দেবতার সার গোসাঁঞ আমার জাবন। 
রাক্ষসের হাথে হৈল তোমার মরণ॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


বহ্মা কহিতে নারে তোমার গুণগ্রাম। 
সর্বগনণে সম্মত ঠাকুর শ্রীরাম ॥ 

তোমার প্রাণ তেয়াগল শুনি এমত বাণী । 
আঁটকুঁড় হইল কৌশল্যা ঠাকুরানী॥ 

সেই নাক কান প্রভুর শরীরের জ্যোতি । 
কারের তারকা 
কোথা হৈতে কেকয়ী দুঃখ 


সেই লাগি বনে আইলা চৌদ্দ বংসরে॥ 
অনাথের নাথ রাম বান্ধবশরণ। 
বিদেশে অকালে প্রভু তোমার মরণ ॥ 
রাজ্যনাশ বনে বাস স্ত্রী নিলেক আনে। 
কোন্‌ বাঁধ বিড়ম্বিল রাম হেন জনে॥ 
যে রাক্ষসের হাথে প্রভু আমার হরণ। 
সে রাক্ষসের হাথে হৈল তোমার মরণ॥ 
আমাকে লইয়া যাও কাঁরয়া সংহাতি। 
আমা লাগিয়া প্রাণ গেল দৈবের গাঁত॥ 
পূর্বে সত্য করলা প্রভূ বিবাহের কালে। 
সতাসঙ্গ ছাড়া না হইবে এক বেলে॥ 
কভু নাহি লড়ে প্রভু তোমার বচন। 
আমি অভাগনীর দুঃখ না যায় খণ্ডন ॥ 
স্বামীর আগে যেই মরে সেই পুণ্যবতী। 
অভাগিনী সীতা আম হারাইলু পাঁত॥ 
বিক্ৰমে সাগর প্রভূ বুদ্ধে বৃহস্পাঁতি। 
তোমাকে পরাণে মারে কাহার শকতি ॥ 
বাপের দুলাল প্রভূ রূপের মূরার। 
তোমা বিনে শ্বশুর তোমার না 

জিবে দিনা চারি] 
ধর্মে ধার্মিক প্রভু ভকত বংসল। 
সেই বাপ দেখতে তুমি চলিলা নিশ্চল ৷ 
দুই কুলে কেহো নাহি স্বামী সুখে সুখী । 
কোন্‌ দেশে গেলা প্রভূ আমাকে উপোক্ষি॥ 
শরীর ভাঁসল মোর নয়নের জলে। 
কোনখানে শরীর লোটায় ভূমিতলে ॥ 
অকারণে আছ রাবণ মিথ্যা প্রাতআশে। 
গলায় কাঁটা 'বাঁদয়া যাব রামের পাশে ॥ 
যে খাণ্ডায় প্রভুরে তুমি কারলা দুইখান। 
সেই খান্ডায় কাটিয়া লহ আমার পরাণ ॥ 
পরপুরুষ আম না দেখি সপনে। 
এখান ছাঁড়ব প্রাণ শ্রীরাম স্মরণে ॥ 
কাতর হইয়া সীতা কাঁদে সকরুণ ভাষে। 
মুখেতে কাপড় দিয়া রাবণ রাজা হাসে॥ 


১৮৩ 


কাঁদতে কাঁদতে সীতা ছাড়ল নিশবাস। 
লঙ্কাকাণ্ডে সীতার বিষাদ গাইল কৃত্তিবাস॥ 


রাম জয় করিয়া বানর ছাড়ে সিংহনাদ। 
রামের মন্দ করিতে তার পাঁড়ল প্রমাদ॥ 
কটকের মহারোল সীতা দেবী শুনি। 
ধনুকমুণ্ড লৈয়া রাবণ পলায় আপাঁন ॥ 
বানরের পদভরে কাঁপে লঙ্কাপুরা। 
মনেতে বিস্ময় ভাবে সীতা তো সুন্দরী ॥ 
অশেষ প্রকারে মায়া ধরে দশানন। 
মিথ্যা কাহিয়া কাঁদায় বুঝতে মোর মন! 
রঘুনাথের আপদ নাহ মনে হেন বাঁসি। 
ডাক দিয়া আনল সাঁতা সরমা রাক্ষস ॥ 
সরমা দেখিয়া সীতা উঠিলা ত্বরিত। 
হাথে ধার সাঁতা তারে বলিল পণীরত। 
সীতা বলেন সুন হের প্রাণের বাহিনী ।* 
তোমার আশ্বাসে মোর আছয়ে পরাণ ॥ 
এতক্ষণ মারতাম আনল প্রবেশে । 
প্রাণ রাখ্যাছি আম তোমার 
বাক্যের আশ্বাসে ॥ 

বাপ কুলে শ্বশুর কুলে 

কেহো নাহি রাৎ্ক। 
আমা চ্ছার জনমে নে কুলের কলঙকী॥ 
আমা হেন নাহি এমন কুলের যুবতাী। 
রাক্ষসের হাথে মোর এতেক দুর্গত ॥ 
বিষ খায়্যা মারব আম 

আগ্নতে দিব ঝাপ। 
রাবণ দেখিয়া উঠে থরহাঁর কাঁপ॥ 
দশ পাঁচে খাই যাঁদ একধার পানি। 
রাবণ দেখিলে রন্তু সুখায় ততক্ষাণ | 
নাহ বন্ধু বান্ধব সাক্ষাৎ সহোদর। 
রাত্রাদন থাকি আম রাক্ষস 'ভিতর॥ 
বন্ধু বান্ধব নাহি যে করয়ে স্মরণ। 
পাজর শেষ হইল মোর নিকট মরণ॥ 
কোন্‌ কার্যে জিব আমি 

মুণ্ডে পড়ুক বাজ 
আঁগ্নকুণ্ডে মারব গিয়া যাউক ৯ লাজ৷ 
সরমা বলেন অগ্নি সাধহ 
রা 
গায়ের ধূলা ঝাড় তুঁমি মাথার বাঁধ চুলি, 
রাক্ষসের মায়ায় তুমি হৈয়াছ ব্যাকুল ॥ 


banglabooks.in 


১৮৪ 


তোমার দুঃখে নিদ্রা মোর নাহি রাত্রি দিনে। ' 


তোমার কুশল চিন্তি আমি অনুক্ষণে॥ 
ফুলের বাড়তে লুকাইয়া মন্ত্রণা সভ শুনি। 
মায়ামূণ্ড সাজাইয়াছে আম তত্ব জানি 
রামের রণ সাহতে না পারে রাবণ। 
তোমার প্রভু ভাল আছে স্থির কর মন॥ 
চারাভতে বানর সভ শিওরে প্রহরী । 
কটকের মাঝে রাম কার বাপে মারি॥ 
রাম লক্ষ্মণ আছেন সকল বানর। 
বানরের সিংহনাদে রাক্ষস ফাঁফর॥ 
সীতা বলেন এথা হৈতে পালাল রাবণ। 
জানিয়া আইস রাজা কি করে এখন॥ 
কদাচিৎ রাবণের মনে যাঁদ ইহা আইসে। 
আমা লৈয়া দেউক নিয়া রঘুনাথের পাশে॥ 
আমার বচনে তুমি চলহ সত্বর। 

পান্রামন্র লৈয়া যথা আছে লঙ্কেশ্বর॥ 
হেথা হৈতে 'ঁগয়া রাবণ ক করে মল্ত্রণা। 
রঘুনাথের উপরে কেমনে দিবে হানা॥ 
ন্রভুবন 'মাঁলয়া যাঁদ করয়ে সংগ্রাম। 
তথাপি জানিতে নারে ঠাকুর শ্রীরাম ৷ 
্বর্‌পে শ্রীরাম যদ পায়্যাছেন রক্ষা । 
প্রাণ রাখলাম বাঁহনী তোমার অপেক্ষা ॥ 
আজ্ঞা পায়্যা সরমা চল্যা গেল পাখে। 
রাবণের কাছে গেল কেহো নাহ দেখে॥ 
রাবণ বলে মন্ত্রী সভ যুক্ত কর সার। 
রাম কটক লইয়া সাগর হইল পার॥ 
মন্ত্র বলে সীতা দিলে পাবে অপমান। 
আপনি যুঝিয়া রামের বধহ পরাণ! 
তুমি যাদ আপনি রাজা করহ সংগ্রাম। 
এক বাণে মারতে পার কত কোটি রাম॥ 
এতেক শুনিয়া বলে রাবণের মাতা বাঁড়। 
পুত্রেরে বলেন তবে দুই হাথ যাঁড় ॥ 
পুত্রের আপদ দেখ মায়ের পরাণ। 
লঙ্জা তেয়াগিয়া বাঁড় বলে আগুয়ান॥ 
আঁভমান কাঁরয়া সীতা রাখলা ব্রহ্মবরে। 
পান্রমিত্র তোমাকে কেহো নাহি কহে ডরে॥ 
কুমন্্রী লইয়া রাজা তোমার মন্ব্রণা। 
ইহা সভার য্দান্তুতে তুমি হারাইবে আপনা 
চোদ্দ হাজার রাক্ষস মারে তার সনে বাদ। 
দেখিয়া না দেখ পনর এতেক প্রমাদ ॥ 
দেবতা গন্ধৰ্ব নহে মনুষ্য জাতি। 

কত বড় দেখ তুমি সীতা রূপবতণ॥ 


ন্নামায়ণ 


দেরদানব কন্যা বিচিত্র নির্ম্মাণ। 
তা সভার সমান নহে সাঁতার বাখান॥ 
তিরাশী কোট আনিয়াছ স্বর্গাবদ্যাধরী। 
তা সভার সমান নহে জনককুমারী॥ 
দৈব কারণে তুমি না দেখ বিপরাত। 
এত স্ত্রী থাকিতে স'তায় 
মজ্যা গেল চিত ॥ 

সীতার লাগিয়া সবংশে মাঁজবা দশানন। 
সীতা দিয়া পৈশ গিয়া রামের শরণ ৷৷ 
ত্ৰিভুবন জনিয়া বাছা তোমার সম্বাদ। 
আপনা আপাঁন বাপু পাড়িলা প্রমাদ॥ 
ধনজনে বন্দী কৈলে আপন ভাণ্ডার। 
কোঙর ভাগ মারবেক দেব অবতার ॥ 
পান্রামন্র মারবেক সভ রাজ্য খণ্ড। 
দেখিয়া না দেখ পত্র এমত পাষণ্ড ॥ 
গাছের বাকল পাঁরধান বেড়ায় বনের ডালে । 
এতেক বানর বশ কারল পণ্যবলে ॥ 
{ক কাজে রামের সাত করিলা হরণ। 
দেখিয়া না দেখ পূন্ত্র সাগববন্ধন ॥ 
এতেক বানরের তবে শন্যাছ কাহিনী । 
লঙ্কার স্ত্রীপুরুষ ছাড়ল অন্নপাঁণ॥ 
লঙকা পোড়ায়্যা রাক্ষস মার্যা গেল হনুমান । 
ত্ৰিভুবনে বীর নাহি রামের সমান॥ 
রামের গুণে সহায় হৈল বনের বানর। 
তোমার গুণে ঘরে বৈরী হইল সহোদর ॥ 
তোমা ছাঁড়য়া বভনীধণ রামে গিয়া ভজে। 
লঙ্কাপুরী নষ্ট হইল বিভীষণের কাজে ॥ 
সীতা রামে দিলে বাপু লঙ্কা নাহি মজে। 
বংশরক্ষা করহ রাবণ মহারাজে ॥* 
ঘরের বার্তা তোমার বৈরী নাহ জানে। 
লঙকাপুরী মজাইল ধাম্মিক বিভীষণে॥ 
রামের সীতা রামে দিলে ভয় বাঁস। 
তে কারণে আম বাপু তোমাকে বেউীস॥ 
মায়ের কথা শুন্যা রাবণ 

কোপাগ্নিতে জবলে। 
ডরাইল ডরে বুড়ি থরহরি হেলে॥ 
কুঁড় পাটী দশন করয়ে কড়মড়ি। 
ন্রাঁসত হইয়া বাঁড় পলায় গাঁড়গাড় ॥ 
কথ দুরে শিয়া বুড়ি পাছ; পানে চায়। 
কোপেতে আসিয়া পাছে কাটে আপনায় ॥ 
তরাতাঁর পলায় বড় লইয়া পরাণ। 
কাত্তবাস বাখানিল মুনির প7রাণু॥ 


banglabooks.in 


[কাকাণ্ড 


ব্রহ্মা নারায়ণ আর পঞ্চানন 
এই তিন দেব একরূপ। 

দেব মহেশ্বর সেবকে দেয় বর 
বর পাইয়া হয় ভূপ 

জয় জয় মহাদেবে ব্রিভূবন যারে সেবে 
জয় জয় সংহারকারণ। 


নাম ধরে ন্রলোচন ॥ 
হেন শঙ্কর সেবি নিরন্তর 


পৰ্বত পরশে ভক্ষ্য আইল বাসে 
মনোরথ আজ পূর্ণ হৈল ॥* 

শুন মীল্তিগণ আমার বচন 
কারো না করিহ শঙকা। 

নাম দশানন জানে দেবগণ 
দুর্জয় পুরী সে লঙকা॥ 

শুনিয়া বচন কহে মাল্দিগণ 
কর নিজে বীরপণা । 

বানর বাঁধল সেতু আপন মরণ হেতু 
একে একে করহ মন্দা] 
বলিতে লাগিল বাণী। 

সীতা জনকনান্দনী শ্রীরামের ঘরণী 
তাকে ভালমতে জানি॥ 

পান্র কৈলা যোড় হাথ শুন রাক্ষসের নাথ 
যত বৈলা মোরা সভ বুঝি। 

বানরে বাঁধল সেতু তোমার মরণ হেতু 
চল প্রভূ রামে গিয়া ভজি॥ 

বলে যত বৃদ্ধগণ শুন অহে দশানন 
পুর্বে আমরা সভ শুনি। 

বালি রাজা ছিল তোমায় যে ডুবাইল 
তারে নিপাতিল রঘুমাণ॥ 

চক্রে দানব কাটে ব্রিভুবন নাহি আঁটে 
এই রাম দেব ভগবান। 

বাহু; তার আজান: ভাঙ্গিল হরের ধনু 
এবে লৎকা করিবে পয়ান 


১৮৫ 


জানক'র পাতি গাঁত আন তার নহে মাঁত 
নাচাঁড় রচিল কৃত্তবাস। 

যেশনেরামনাম পূর্ণ হয় তার কাম 
অন্তে হয় তার স্বর্গবাস॥ 


সভাকার বোল যাঁদ হইল অবসান। 
হেনকালে যোড় হাথে বলে মাল্যবান॥ 
মাতামহের ভাই সে মায়ের হয় খুড়া। 
অশেষ প্রকারে বুঝায় মাল্যবান বুড়া ॥ 
আপনার বল রাজা জানহ আপনে। 
চৌদ্দ হাজার রাক্ষস রাম মারে এক বাণে॥ 
খর দূষণ মারল রাম বালি বানর। 
মনুষ্য নহেন রাম দেব গদাধর॥ 
সেতু বাঁধিয়া রাম বানরে কৈল পার। 
বানর আ'সয়া লঙ্কা কাঁরবে ছারখার ॥ 
উপবাস কাঁরলেন কমললোচন। 
পরশন কার সিন্ধু করিল বন্ধন ॥ 
স্বর্গমর্ত পাতাল জিনিলা ভ্রিভুবন। 
তোমাকে জানতে আইলা দেব নারায়ণ ॥ 
বিচারে পাঁণ্ডত তুমি নানা গুণে গুণবান। 
ন্েলাোক্যের নাথ আইলা লঙ্কার ভূবন ॥ 
যার সেবক হনুমান বীর অবতার। 
হেন রামের ঠাঁঞ তোমার 

নাহক নিস্তার ॥ 
যত যত রাজা আছে চন্দ্রস্যয কুলে। 
কারো বোলে গাছ পাথর না ভাঁসল জলে ॥ 
হেন রামের সনে যুদ্ধ না হয় উঁচত। 
সীতা 'দিয়া রামের সনে তুমি কর মিত॥ 
রামের বিক্রম শুন লাগিল তরাস। 
তাহার 'বরুমে রাজা রাক্ষস বিনাশ ॥ 
অহঙ্কার ছাড় তুমি রাজ্যের চিন্ত হিত। 
আপনার রাজ্যে রাজা না দেখ বিপরীত ॥ 
গরুর পেটে গাধা জন্মে নকুলে ইন্দুর। 
হস্তী 'বিরাল প্রসবে শ্‌গাল কুন্ধুর॥ 
হাথী ভোগ ছা'ড়লেক 


অল্প আহার করে বিস্তর করে নাদ॥ 
বিপরীত শব্দ করে বড় বড় পাখি। 
রাব্রিতে নিদ্রা নাহ হয় কুস্বপ্ন দেখি॥ 


banglabooks.in 


১৮৬ 


বিপরণত বাত বহে সূ্ষ্যে নহে খরা ।* 
বান মেঘে রন্তু বৃন্টি বহে রন্তধারা॥ 

* কৃষ্ণবর্ণ নারী এক দেখিতে 'বিকট। 
সন্ধ্যাকালে উকি পাড়ে দআর নিকট ॥* 
শব্দ কাঁরয়া ধুলায় বেড়ায় আগুনি। 
স্তীবশ হইলে রাজা বৈরী নাহি চিনি ॥ 
শবস্তর যজ্ঞ ভ্রত্ট কারলা শাপ দিল খাঁষ। 
তপে প্রমাদ পড়ে হইল পাপরাঁশ ॥ 
শ্রীরামের বাণে যাঁদ পারে অব্যাহাতি।* 
সীতা "দয়া রাম সনে করহ পীরাতি ॥ 
কোপবান হইল তবে লঙকার ঈশ্বর। 
দশ মুখ হইল তবে আগ্নর সোঁসর ॥ 
এতেক বলিল বুড়া মনের অনুতাপে। 
বুড়ার বচনে রাবণ রাজা থরথর কাঁপে॥ 
গোটা দুই বানরের দেখিয়া বীর দাপ। 
তাহা দেখিয়া বুড়ার হৈল থরহার কাঁপ॥ 
ত্ৰিভুবনে আছে যত বার বাঁড় বাঁড়। 


কোন্‌ বীর না জান বল হাথে লৈয়া খাঁড়॥ 


লক্ষমণ ভাই তার কিসের বাখান। 
কোন্‌ বীর জিনিয়াছে কত পরমাণ॥ 
গোটা দুই রাক্ষস মারিয়া রাম বড় গুণী । 
তা শুনিয়া রাক্ষস সভ ছাড়ে অন্নপাণ॥ 
রাজ্য তোঁজ বাকল পরে শিরে ধরে জটা। 
দেবদানব সখা নাহি মানুষের বেটা॥ 
চিন্তিয়া দেখহ বানর রাক্ষসের আহার। 
তার সেবা কারব আমি এ কোন ব্ভার॥ 
ন্রিভুবন জানল; আমি আপন পৌরুষে। 
আম ছোট হৈলাম রাম বড় হইল কিসে ॥ 
হাথে পায় শঙ্খপদ্ম লক্ষী মর্তমতা। 
হেন সীতা রামে দিব এ বড় খেয়াতি॥ 
সেনাপাঁত ভাগ মোর আঁত খরসান। 

দেব দানব গন্ধর্ব জারে নাহি ধরে টান॥ 
কোঙর ভাগ আছে মোর দেব অবতার । 
যান সনে যুঝিবেক তার নাহিক নিস্তার ॥ 
ইন্দ্রীজৎ পুত্র মোর যবে বাণ এড়ে। 
তাহাকে তো না মারিয়া বাণ নাহি বাহড়ে ॥ 
আজ যদি কুম্ভকর্ণের হয় জাগরণ। 
ভক্ষণ পায়্যা খায়্যা বেড়ায় বানরগণ ॥ 
আশী হাজার মণ লোহা যার জাঠায় লাগে। 
কোন্‌ বীর যাঁঝবেক কুম্ভকর্ণের আগে॥ 
যাহার উদ্দেশে এড়ে লোহার মুষল। 
কভু ব্যর্থ না যায় সে যায় রসাতল॥ 


রাময়েশ 


. "আজি যাঁদ কুম্ভকর্ণ বানর সভ দেখে। 
লক্ষ লক্ষ বানর ধরিয়া দেয় মুখে॥ 


খরসান অস্ত্র তার ধারয়া আপানি। 
ব্ৰহ্ম অস্বের তেজে আমি ভুবন জিনি! 
এক লক্ষ রাম যাঁদ সাগরে হয় পার। 
তথাপি আমার বাণে নাহিক নিস্তার ॥ 
মারবার তরে যত বানর কটক আইসে। 
কৌতুক দোঁখও মারব চক্ষের 'নামষে॥ 
অকারণে বুড়া তোর পাঁকল মাথার কেশ। 
ভয় জল্মাইতে আইলি পায়্যা উপদেশ & 
মানুষ বেটা দৌখিয়া তোর এত বড় ভর? 
যুঝতে না পার পলাইয়া যাহ ঘর! 
বড় বাপ হইল বেটা মাতামহের ভাই। 
সেই সে কারণে বেটা 

| বাঁচাল আমার ঠাঁঞ 
কালান্তক যম যেন বাঁসল রাবণ। 
ডরে মাল্যবানের তবে উঠিল জীবন 
কৃত্তিবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙকাকাণ্ডে মাল্যবানের কথা উপাখ্যান ॥ 


কোপে দশমুখ হৈল জলন্ত অঙ্গরা । 
কুঁড়ি চক্ষ্ষ ফিরায় যেন আকাশের তারা 
কোপিল রাবণ রাজা দোখতে ভয়ঙ্কর। « 
মুখে ধূলা উড়ে মাল্যবানের হইল ডর ৷ 
প্রহস্ত বলেন রাজা কারে তোমার ডর& 
আজ্ঞা কর বিপক্ষে পাঠাই যমঘর॥ 
রাবণ বলে মামা তুমি মুখ্য সেনাপাঁতঃ 
ভুবন জানতে পার আপন শকতি॥ 
আপন কটক লহ রণেতে যুঝার। 
প্রাণপণে রাখ শিয়া পূর্ব দুয়ার ॥ 
পূর্ব দুয়ারে প্রবেশ যেন না হয় বানর॥ 
হস্তী ঘোড়া কটক লৈয়া চলহ সত্বর॥ 
ইন্দ্রজৎ বলি বাপু তুমি যুবরাজ । 
বানর কটক জানবে তুম 

ইহা কোন্‌ কাজ 
বাঁছয়া কটক লহ রণেতে যুঝার। 
সাবধানে রাখ গিয়া দক্ষিণ দুয়ার ৷ 
পশ্চিম দুয়ার রাখ ভাই মহোদর। 
মহাপাশ ভাই যাহ তাহার দোসর॥ 
মধ্য লঙ্কা রাখিয়া থাকুক শুক সারণ। 
উত্তর দুয়ারে আমি আপনি “করিব রণ॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


ভস্মের ঝনঝান খান্ডার তাক 'তিকি। 
আগ্নুসার হৈয়া ধায় যুঝার ধান্নাক।। 
মহারণে যায় যেন সমুদ্রের পানি। 
চারি দ্বারে বাদ্য বাজে তেরো অক্ষৌহিণী॥ 
সকল কটক চালল রণেতে যুঝার। 
আপন আপন থানায় গেল যার যে দুয়ার ॥ 
প্রহস্ত সেনাপতি গেল পুর্ব দুয়ার । 
সাত অক্ষৌহিণী ঠাট নানা অস্ত্রধর | 
দাক্ষণ দুয়ারে গেল ইন্দ্রজতের কটক। 
দেব দানব গন্ধব্বের লাগিল চমক ॥ 
দক্ষিণ দুয়ারে হইল ইন্দ্রজিতের থানা । 
গণ্টাশ অক্ষৌহিণী তার সঙ্গে নিজ সেনা ॥ 
পাশ্চম দুয়ারে মহোদর মহাপাশ। 
ছয় অক্ষৌহিণী সেনা দেখ্যা 
লাগে মহান্রাস॥ 

উত্তর দুয়ারে আপানি চলিল দশানন। 
সত্তার অক্ষোৌহণী সেনা তাহার ভিড়ন॥ 
মধ্য লঙ্কা রাখিবেক শুক আর সারণ। 
লেখাজোখা নাহ সঙ্গে কত সেনাগণ॥ 
এতেক দেখিয়া সরমা সত্বর। 
উপনীত হৈলা গিয়া সীতার গোচর ॥ 
তোমা লাগি রাবণেরে কহিল বিস্তর । 
সীতা লৈয়া দেহ রাজা রামের গোচর॥ 
নায়ের বচন রাজা না শুনল কানে। 
তোমা দিতে বলিলেক বুড়া মাল্যবানে। 
কারো বোল না শুনিল যুদ্ধ কৈল সার। 
বিনা যুদ্ধে সীতা তোমার নাহক উদ্ধার ॥ 
মিছা কাহল রাবণ রাজা না হয় সংগ্রাম। 
কুশলে আছেন তোমার ঠাকুর শ্রীরাম ॥ 
অকারণে সীত তুমি আছ প্রাতআশে। 
তোমায় দিতে রাবণের মনে নাহি আইসে॥ 
আমার বচন তুমি শুন উপদেশ। 
আগ্নপ্রবেশ নাহি কর 

দেহে নাহ দেও ক্লেশ॥ 
এখন আইলা রাম সাগরের কলে। 
পার হৈয়া লঙ্কাপুরী বেড়ে কপিবলে॥ 
খ্রাম লক্ষ্মণ 'জানবারে না পারে রাবণ। 
অবশ্য জিনিবে লঙ্কা কমললোচন ॥ 
বিস্তর দুঃখ গেল তোমার অল্পমান্ন আছে। 
শোকাকুল হৈয়া সীতা মর্যা থাক পাছে॥ 
হৃদয়ে প্রত্যয় কর মন কর স্থির। 
দিন দুই তিন গেলে দোখবে রঘুবীর ॥ 


১৮৭ 


ক্রন্দন সম্বর তুমি তেজ অভিমান ॥* 
অল্পাঁদনে যাবে তুমি রঘুনাথের স্থান! 
কৃত্তিবাস বাখানিল মুনির পুরাণ । 
লঙকাকান্ডে গাইল গীত অমৃত সমান॥ 


পোহাইতে আছে রাত্রি প্রহরেক দেড়। 
হেনকালে বানর কটক লঙকা কৈল বেড় ॥ 
লঙকাপুরী নিদ্রা যায় কেহো নাহ জাগে। 
চার দ্বারে চাঁপয়া বানর কটক লাগে॥ 
নিঃশব্দ হইয়াছে পুরী কারো নাহি সাড়া। 
চারি দ্বারে বানর উঠে যেমত পিপিড়া॥ 
নল নীল উঠে আগে দুই সেনাপাতি। 
যাহা হইতে হইবেক লঙকার দুর্গত ৷ 
মহেন্দ্র দেবেন্দ্র উঠে বানর এক যোড়ে। 
গড়ের উপর গিয়া দুই বীর উঠে॥ 

গয় গবাক্ষ উঠে সহোদর পণ্চ ভাই। 
যাহার কটক চলিলে ওর নাহ পাই॥ 
উত্তরের সেনাপাঁত নাম শতবাঁল। 


অঙ্গদ যুবরাজ উঠে বালির নন্দন। 

যে বালির নামেতে কাঁপে রাজা দশানন ॥ 
ইন্দ্রজাল দাধগান কুমুদ উঠে রড়ে।* 
বীরভাগ উঠে যত সেই লঙ্কার গড়ে ॥ 
তার পাছে উঠে যত বানর কেশরা । 
তাহার কটকে সভ বেড়ে লঙ্কাপপুরী॥ 
বীরভাগ উঠে হাথে পর্বতের চূড়া । 
তাহার পশ্চাতে উঠে জাম্বুবান বুড়া ॥ 
সুগ্লীবের কটক উঠে আত যে প্রচুর। 
সুষেণ বেজ উঠে রাজার শ্বশুর॥ 
তাহার পশ্চাতে উঠে রাক্ষস বিভীষণ। 
বিস্তর সেনাপতি নাহি সঙ্গে পাঁচজন ॥ 
তাহার পশ্চাতে উঠে সম্্রীবের সখা। 
তার পাছে কটক উঠে কাঁরতে নারি লেখা ॥ 
ডাঁহনে সুগ্ৰীব মৈত্র বামে সহোদর। 
লঙ্কা প্রবোশলা রাম দেব গদাধর ॥ 
চতুদ্দিগ চাঁপয়া আইল বানর মহাবল ।* 
টলমল করে লঙ্কা যায় রসাতল॥ 


banglabooks.in 


১৮৮ 


রানি প্রভাত হইল আঁত 'বহান বেলা। ' 
চতুদ্দিগ চাপয়া হইল বানরের মেলা॥ 
বলবন্ত বানর সভ ময়মত্ত মাতা। 
ফুলফলের কার্য্য থাকুক না রহিল পাতা॥ 
দেবপৃত্র বানর সভ লাফে মহাবীর। 
লাফে লাফে ভাঙ্গে সভ সোনার পাঁচীর॥ 
বাহরে লোহার গড়। 
গগনমণ্ডলে লাগে পাঁচীরের চড় 
গড়ের উপরে কোঠা শোভে সার সাঁর। 
দেব দানবের শান্ত লাখতে নাহ পাঁর॥ 
গড়ের উপর আছে রাক্ষস থরে থর। 
কটকের রোল শুনি গড়ের উপর॥৷ 
কোন্‌ দ্বারে কোন্‌ বীর নিশ্চয় না জান। 
বার্তা জানিবারে বীর করে কানাকানি 
রাম বলেন বিভীষণ শুনহ উত্তর। 
লঙ্কার ভিতরে মতা পাঠায়্যা দেহ চর॥ 
রামের আজ্ঞায় বিভীষণ মহামাত। 
আপন রাক্ষস ডাকে চার মূরতি॥ 
নল আনল ভাঁম রাক্ষস সম্পাতি। 
পক্ষ হৈয়া লঙ্কায় গেল চারি ব্কতি ॥ 
পক্ষ হৈয়া লঙকায় প্রবৌশ চারিজনে। 
বার্তা উদ্ধারয়া নিল 
কেহো নাহ জানে॥ 
যোড় হাথে বার্তা কহে রাজার গোচরে। 
যে চার সেনাপতি দল চারি দ্বারে॥ 
পৃ্‌ব্ব দ্বার রাখে প্রহস্ত সেনাপাতি। 
দাঁক্ষণ দ্বার রাখে ইম্দ্রাজৎ মহামাতি॥ 
মহোদর মহাপাশ পশ্চিম দ্বার রাখে । 
উত্তর দুয়ারে রাবণ সৈন্য লাখে লাখে ॥ 
সকল বৃত্তান্ত রাম শুনিল চর মুখে। 
বিরূপাক্ষ শুক সারণ মধ্য লঙ্কা রাখে ॥ 
কীত্তবাস পণ্ডিতের কবিত্ব সুশীতল। 
দ্বারে দ্বারে কটক বাঁধে স.প্রীব মহাবল ॥ 


রাম বলেন সংগ্রীব তুমি হও মোর মিত। 
তোমা বিনে আর আমার কে করিবে হিত॥ 
যেমতে অনাথা সীতার হয় সে উদ্ধার। 

আমি কি বলিব মিতা সভ তোমার ভার 
রঘুনাথের স্থানে স্ট্রীব লৈয়া অনুমাতি। 
চাঁর দ্বারে কটক চাহে সন্গ্রীব মহামাতি॥ 


রামায়ণ 


নল নীল বালিয়া রাজা ডাকে উচ্চ রায়। 
একা বলিতে অরে শত লোক ধায়॥ 
ততক্ষণে নীল বার ধায়্যা আগুসরে। 
রাজ ব্যবহারে আপস প্রাণপাত করে! 
রাজা বলে তুমি মোর প্রধান সেনাপতি । 
লঙ্কা জানতে পার আপন শকাঁতি ॥ 
বানরের পেটে জন্ম হইল দেবগণ। 
মহাতেজ ধর তুমি আগ্নর নন্দন! 
রঘুনাথবংশচ্‌ড়ামণি রামের কর হিত। 
আপন মহিমা তুমি করহ 'বাঁদত ॥ 
আপন কটক বুঝ্যা লহ রণেতে যুঝার। 
সাবধানে রাখ গিয়া পর্র্ব দুয়ার ॥ 
তোমার হৈবে থানা 
সে 'দগে রাক্ষস যেন না করে আনাগনা॥ 
মাথা লোঙাইয়া নীল বীর হয় 'বিদায়। 


এক হাথে পর্বত নিল আর হাথে গাছ। 
পূর্ব দুয়ারে বানর সভ করে কিলকিল। 
লাস পায়্যা রাক্ষস সভ কপাটে দেয় খিল 
পূর্ব দুয়ারে নীল বীর গেল যে ত্বারত 
পর্ব দ্বারে নীল গেল সংগ্রীব পিরীত। 
নীল পর্ব্বদবার দয়া অঙ্গদে হাঁকারে। 
বাঁলর নন্দন আস শিব নাম করে॥ 
সগ্রীব বলেন অঙ্গদ তুমি যুবরাজ । 
তোমার বোলে উঠে বৈসে বানর সমাজ 
এতকাল পাাঁসলাম তোমা হাথীর ভোগে 
এখন দেখব বিক্রম রাক্ষসের লাগে॥ 
বাঁছয়া কটক লহ রণেতে প্রবীণ। 
সাবধানে রাখ গিয়া দুয়ার দক্ষিণ] 
সঙ্গে সহম্ত্র বানর লৈয়া পারবার। 
সাবধানে রাখ গিয়া দক্ষিণ দুয়ার ॥ 
মাথা লোঙাইয়া অঙ্গদ বীর পাছ; যায়। 
আপন কটক লৈয়া দক্ষিণ দুয়ার যায় ॥ 
চলিল অগ্গদের ঠাট ধুলায় অন্ধকার । 
মার মার কাঁরয়া গেল দাক্ষণ দুয়ার ॥ 
দাক্ষণ দুয়ারে বানর করে কল 'কিল। 
ঘাস পায়্যা রাক্ষস দুয়ারে দেয় খিল ॥ 


banglabooks.in 


লগকাকাণ্ড 


[ই দ্বারে রহিল ঠাট পলাইতে নাঁর। 
তর দুয়ারে রাহল বানর অধিকারী ॥* 
পশ্চিম দুয়ারে রৈলা শ্রীরাম লক্ষযুণ। 
চাঁর রাক্ষস সঙ্গেতে রাহলা বিভীষণ॥ 
পূর্বে নীল পাঠ্ঠাইয়া না হয় প্রতীত। 
ডাক দিয়া কুমুদেরে আনিল ত্বারত ৷ 
তোমাকে বলয়ে কুমুদ বানরের ঠাকুর। 
তিন কোট বৃন্দ বানর তোমার প্রচুর ॥ 
সকল বানর লৈয়া পূর্বদ্বারে চল। 
নীলের কটকে গিয়া হও পক্ষবল! 
তোমা বিদ্যমানে যদি 
নীলের কটক ভাঙ্গে । 
এর ভালমন্দ ফল তোমারে সে লাগে॥ 
সংগ্রীবের বচন না লঙ্ঘে কোনজন। 
নীল বীরে পাছে হইল কুমুদের থান॥ 
দক্ষিণ দুয়াবে অঙ্গদ 'দিয়া 
না হয় প্রতীত। 
মহেন্দ্র বীর বালয়া ডাক 'দিলেক ত্বারত॥ 
মহেন্দ্র দেবেন্দ্র শুন সুষেণনন্দন। 
আশ' কোট বানর দুই ভাইর িড়ন॥ 
আপন কটক লইয়া দক্ষিণ দ্বারে চল। 
অঙ্গদের কটকে গিয়া হও পক্ষবল ৷ 
তোমার বিদ্যমানে যদ 
অঙ্গদের কটক ভাঙ্গে। 
তার ভালমন্দ ভাব তোমারে সে লাগে॥ 
সুগ্রীবের বচন লাঁজ্ঘতে 
পারে কোন জনা । 
অঞ্গদের পাছে হৈল দুই বীরের থানা ॥ 
পাঁশ্চম দ্বারে হনুমানের না হয় প্রতীত। 
সৃষেণ *বশুরে রাজা ডাকল ত্বরিত॥ 
তোমারে বলিয়ে শুন সুষেণ ঠাকুর। 
তন কোট বৃন্দ বানর তোমার প্রচুর ॥ 
পাশ্চম দুয়ারে তুমি করহ গমন। 
সাবধানে রাখিবা তুম শ্রীরাম লক্ষণ ॥ 
পাশ্চম দুয়ারে হনুমান দিয়াছে থানা। 
আহার দোসর হৈয়া রণে দিও হানা ॥ 
তোমা বিদ্যমানে যাঁদ হনুমান ভাগে । 
'তার ভালমন্দ ভাব তোমারে সে লাগে॥ 
*বশুর হৈলে মোর ঠাঁঞ নাহিক এড়ান। 
ভঙ্গ দিয়া পলাইলে পাইবে অপমান॥ 
চালল সুষেণ রাম রাজার উদ্দেশে । 
চার দ্বারের পাঁচালি রচিল কৃন্তবাসে ॥ 


১৮৯ 


উত্তর দ্বারে রাজা কারো না করে প্রতত। 
আপাঁন উত্তর দ্বারে চঁললা ত্বরিত॥ 
সাগরের পার সভ বানরের ঘর। 
জাও্গাল বাঁহয়া পাছে পলায় বানর॥ 
ছন্রশ কো বানর লৈয়া জম্বু সেনাপাতি। 
উত্তর দ্বারে রাঁহল বানর মহামাতি ॥ 
চারি দ্বারে রাহল যতেক বানরগণ। 
পশ্চিম দ্বারে রাঁহলেন শ্রীরাম লক্ষণ ॥ 
এই মতে বানর বোঁড়ল চার পাশে। 
শুনিয়া রাবণ রাজা পাইল তরাসে॥ 
রাজা বলে শুন তুম সুষেণ *বশুর। 
আপাঁন চারি দ্বারে তুমি দিবে তো ভাঙুর 
রাক্ষসের সঙ্গে মোর হৈয়াছে বাদ। 
রাক্ষস টুঁটলে বানর পাইবে অবসাদ ॥ 
যে দুয়ারে বানর কটক সভ টুটে। 
বিস্তর বানর দিবে যুঝতে যেন আঁটে॥ 
রাজা আজ্ঞায় সুষেণ গেলা চার দিগে। 
[বিবরণ জানি কহে সংগ্রীবের আগে॥ 
আপনার থানায় সভ রাঁহল বানর। 
যাঁঝবার সাজ হাথে গাছ পাথর॥ 
যে দেখল যে শুনল; কারো নাহি শঙ্কা । 
হেন মনে লয় রাজা জয় হইল লঙ্কা! 
এত যাঁদ কহিলেক সুষেণ শবশুর। 
আপনি চিল রাজা কটক ভাঙুর॥ 
যে দুয়ারে দেখে রাজা কটকের উন। 
সে দুয়ারে কটক রাজ দেয় তো দ্বিগুণ ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র রাহল অঙ্গদের সংহাতি। 
নীলের সঙ্গে কুমুদ আর 
পনস সেনাপাঁতি ॥ 

দাধমুখ সুষেণ হনূমানের দোসর। 
চার দ্বারে সেনা রাহল একই সোসর॥ 
অধিক হইল যত চাঁর দ্বারের বাঁটে। 
দ্বারে দ্বারে {দল রাজা 

বানর কোট্যে কোট্যে ॥ 
গাছ পাথর আনিতে বানর সভ দক্ষ । 
গাছ পাথর বাঁহয়া থুইল লক্ষ লক্ষ ॥ 
প্রহরী করিয়া দিল রাজা বিভীষণ। 
বেজ কারয়া দিল ধন্বন্তার নন্দন ॥ 
মন্লী করিয়া দিল বার জাম্বুবান। 
ওষধ আনিতে থুইল বার হনুমান ॥ 
যে দুয়ারে ককের মহারোল শুনি। 
সেই দুয়ারে সভে যাবে বৈরী যেন জনি ॥ 


banglabooks.in 


৯৯০ 


চার দ্বারে সংগ্রীব রাজা দিতেছে আশ্বাস! 
চার দ্বারের পাঁচালি রচিল কৃত্তিবাস॥ ' 


ধংয়া। 
কি আর শমনের ভয় জপহ*ু রাম নাম। 
শমনদমন বিষম রাবণ রাবণদলন রাম। 


সনমের, পব্বত যেন লঙ্কার ভতর। 


লঙকাপুরশ দেখতে চান কমললোচন ॥ 
লঙ্কার 'নম্মাণ রঘুনাথের আগে কাঁহ। 
লঙকার 'নর্ম্মাণ দেখিতে রাম 

সে পৰ্ব্বত বাঁহ॥ 
সুগ্ৰীব বিভীষণ আর যত সেনাপতি। 
পৰ্ব্বত বাহেন সভ 'বিচান্রত গাঁত॥ ' 
পৰ্বতে উঠিল সভে সত্তার যোজন। 
রাম লক্ষ্মণ উঠিলেন রঘুর নন্দন! 
পৰ্ব্বতে বাঁসলেন রাম লৈয়া সেনাপতি । 
দশাদগ আলো করে লঙ্কার বসাতি॥ 
গগনে পতাকা লাগে প্রতি ঘরের চালে। 
সূর্যের কিরণ যেন জ্যোতি সে নিকলে॥ 
অমরনগর জান 'বাচন্তর গঠন। 
পান্রমল্মীর ঘর সভ দেখায় 'বিভীষণ॥ 
কাণ্চনে 'নাম্মত হয় রাজার আয়তন। 
{বশ্বকর্ম্মার 'নার্্মত সে অপহব্ব গঠন ॥ 
বাঁচনতর নিম্মাণ বন উপবন গাছ। 
কৃন্পিম সে নদী বহে উপবনের পাছ৷ 
ফলফুল ধরে গাছে আঁত মনোহর । 
কাণ্নের কেতকী ফুল শোভিছে (বিস্তর 
তার মধ্যখানে শোভে রত্রময় ঘর। 
স্্ীগণ লইয়া কেলি করে লঙ্কে*বর॥ 
পান্রভাগ কোঙরভাগ যে ঘরে কেলি করে। 
বিজুলির ছটা সেই ঘরের উপরে॥ 
সহস্র খামে দেখে রাজার দেওয়ান চৌতারা। 
ঘরের উপরে শোভে সবর্ণের বারা ॥* 
যতেক দেখল লঙ্কা অদ্ভুত গঠনে। 
সুবর্ণের খাম সভ রত্রাসংহাসনে ॥ 
লঙ্কার রূপ দেখিয়া-রামের হৈল হাস। 
হেন লঙ্কাপুরী রাজা করিল বিনাশ 


রামায়ণ 


মৃঢ় মূর্খ রাবণ রাজা মূর্খের সংহাতি। 
স্তীচোরা রাজা এই লঙ্কার অধিপাতি॥ 
হরে বেটা করে অনাচার। 
রাবণের পাপে লঙ্কা হৈবেক সংহার॥ 
পান্রমিত্র মরিবেক রাজার সেবনে। 
কোঙরভাগ মাঁরবেক প্রথম যৌবনে ॥ 
সধাম্মিক রাজা যদি বৈসে লঙ্কাপুরা। 
অধার্মক থাকিলে লঙ্কা 
পাপে পুড়্যা মরি॥ 
হেন পুরী নষ্ট কৈল পাঁপিষ্ঠ রাবণ। 
ধার্মিক রাজা করব রাক্ষস বিভীষণ॥ 
তবে তো শ্রীরাম নাম বৃথা আম ধাঁর। 
রাবণ মার্যা বিভীষণে রাজা নাহ কার ॥* - 
ধাম্মক 'বিভীষণ লঙকায় ভালো সাজে। 
বিভীষণ রাজা যেন চাঁরযুগে পূজে ॥ 
একেলা স:গ্রীব রাজা রামের আজ্ঞা পায়। 
বানরের আজ্ঞা করে বসিয়া সভায় ॥ 
লাফে লাফে বুলে বানর লঙ্কার ভিতর। 
খাম উপাঁড়য়া ফেলে চোৌচালের ঘর॥ 
ডলে মূলে গাছ সভ উপাড়িয়া ফেলি। 
রাক্ষসের মুণ্ড ছিণ্ডে টানিয়া মাথার চুলি ॥ 
কনকলওকা দেখিয়া তবে 
সুখী হৈলা রাম। 
পুনঃ পুনঃ করেন রাম লঙকার বাখান॥ 
ধবলবরণ পাঁচর যেন চোৌতরা শালা! 
রন্তবর্ণে পাঁচীর দেখ যেন গুঞ্জামালা ॥ 
কাণ্চন পাঁচীর যেন হারতালের জ্যোত। 
কালিয়া পাঁচীর যেন অন্ধকার রাত! 
ঘর শোভা করে যত মাণমাণিক হীরা । 
তার উপর শোভা করে মুকুতার ঝারা॥ 
বাঁচন্ত্র পতাকা সভ ঘরের উপর ওড়ে। 
রাজার প্রজার ঘর কিছ নাহ লড়ে॥ 
সুনিম্মল জল শোভে 'দাঘ সরোবর । 
কমল উৎপল শোভে গুঞ্জরে ভ্রমর ॥ 
নানা বর্ণে পক্ষ সভ জলে করে | 
কাঁচ চাল করিয়া ঘাট বাঁধয়াছে তুলি ॥* 
অশোক িংশুক আর চাপা নাগেশবর। 
যাঁত যথা বকুল দেখিতে মনোহর॥ 
কুহর রব গন্ঞ্জরে ভ্রমর! 
ময়ূর পেখম ধরে দেখতে সুন্দর! 
চিন্ৰকৃট পৰ্ব্বতে সেই অশেষ আকীতি। 
দিবা অন্ত হৈল আসি অন্ধকার রাঁত॥ 


banglabooks.in 


জঙ্কাকাণ্ড 


র রাত্রি হৈলে দৃষ্টি নাহ চলে। 
র উদয় হইল গগনমণ্ডলে ॥ 
চাঁদের উদয় হইল নাশে অন্ধকার। 
অধিক জ্যোতি হইল লঙ্কা দোখতে সুসার॥ 
পর্বত উপরে রাম ছিলা সেই রাতি। 
প্রভাতে দোখল লঙ্কা যেন অমরাবতাঁ॥ 
সত্তার যোজন সেই পর্বত শিখর। 
পক্ষ ডীঁড়য়া যাইতে নারে তাহার উপর ॥ 
দেব দানব গন্ধর্ব কারো নাহ শঙ্কা । 
অদ্ভুত নিৰ্ম্মাণ সে কনকপুরী লঙ্কা ॥ 
কাঞ্চন নার্্মত ঘর রূপার দেয়াল। 
সোনার নিম্ম্মত পাঁচীর রতনে 
খচিত চার চাল॥ 
শ্বেত পাত পাথর তাহাতে অনুবন্ধ। 
বাচর্ কর্যাছে পুরী রাজা দশস্কন্ধ ॥ 
বন্্রসমান কেহো মারে মালসাট। 
সোনার পাঁচীর ভাঙ্গে লোহার কপাট ॥ 
লাফে লাফে বানর সভ করে উপহাস। 
রাক্ষসে বিরুম দেখাইয়া গেল রামের পাশ ॥ 
কটক দেখিয়া ত্রাস পাইল রাক্ষস বলে। 
সেনাগণ লৈয়া রাম নাবিলা ভূমিতলে ॥ 
কীত্তবাস বাখানল মননের পঢুরাণ। 
পঙ্কাকাণ্ডে গাইল গীত অমৃতসমান ॥ 


পণ্দন কটকেতে নাহি হানাহানি। 
রাম বলেন রাবণ রাজা যুদ্ধ না দেয় কোন ॥ 
বিভীষণ বলে গোসাঁঞ কর অবগতি । 
দুই কটকের রোলে কাঁপে বসুমতী॥ 
বিপক্ষে বাঁলয়া রণে নাহ দেয় হানা। 
বারতা জানতে দৃত পাঠাই একজনা ॥ 
ভাষণ বলে রাম মন্ত্রণা কর সার। 
হনুমান মহাবীরে পড়ল হুঙ্কার ॥ 
আইস বাল হনুমান পবননন্দন। 
জানিয়া আইস তুম কি করে রাবণ॥ 
হেন কালে উঠিয়া বলে মন্ী জাম্বুবান। 


ইহা বাঁহ রামের কটকে বীর নাহ আর॥ 


১৯১ 


দাক্ষণ দুয়ারে আছে অঙ্গদের থানা । 
অঙগদ আনিতে দূত পাঠাও একজনা ॥ 
হনুমান হইতে অঙ্গদের নাম বড়। 
অঞ্গদে পাঠাইয়া দেহ বালবেক দড়॥ 
রাম বলেন অহে ব্যাস শুনহ উত্তর। 
আমার ঠাঁঞ আন গিয়া বাঁলর কোঙর॥ 
আজ্ঞা পায়্যা ব্যাস দূত চাঁলল সত্বর। 
মাথা লোঙাইয়া কহে অঙ্গদ গোচর॥ 
দূত বলে শুন অঙ্গদ যুবরাজ। 
রামের আজ্ঞায় আইস বানরসমাজ ॥ 
অঙ্গদ বলেন থানা ভাঙ্গ যাব সর্্বজনে। 
থানা রাখিয়া যাইব কি লয় তোমার মনে ॥ 
থানা ভাঙ্গতে নাহি বলেন কমললোচন। 
একেশবর চল তুমি শ্রীরাম দরশন ॥ 
দূতের সঙ্গে চলিলা অঙ্গদ যুবরাজ । 
উত্তারিলা গিয়া বীর রামের সমাজ ॥ 
নম্র হইয়া রামেরে প্রণাম করে। 
যোড় হাথে স্্রীবেরে অঙ্গদ নমস্করে ॥ 
িভীষণ বাঁলল তবে বানরনন্দন। 
প্রধান বানর সনে কারল আলিঙ্গন ॥ 
রাম বলেন অঙ্গদ তুমি বলে মহাবল! । 
রাবণ রাজারে তুমি পাড়্যা আইস গালি ॥ 
অঙ্গদ বলে রঘুনাথ যুক্ত নাহ আইসে। 
বাপকে মারিলে আমায় প্রত্যয় কসে ॥* 
রাম বলেন বালি মারিল্‌ সত্যের কারণে । 
তোমাকে প্রত্যয় আমার বড় আছে মনে॥ 
অঙ্গদ বলে রঘুনাথ এ বা কোন্‌ কথা। 
নখে 'ছিণ্ডিয়া ফেলব তার 

দশ গোটা মাথা ॥ 
পাঁশব রাক্ষসে আমি কাঁরব উঠানি। 
রাবণেরে গালি দিয়া আসব এখানি॥ 
বালি রাজার বিক্রম গোসাঞ 

জান ভালে ভালে। 
আমার বিক্রম দেখিবে সংগ্রামের কালে ॥ 
সুগ্ৰীব বলে অঙ্গদ তুমি বালির কোঙর। 
বিক্ৰমে আগল তুমি বাপের সোসির॥ 
এতকাল পুল? তোমায় হাথনীর ভোগে। 
আপন বিক্রম দেখাও রঘুনাথের আগে ॥ 
আমার সম্বাদ জানাইহ লঙ্কেন্বরে ।* 
সতাঁ স্ত্রী হরিয়া বেটা দুরাচার করে 
নানা প্রকারে তুমি কাঁহবে লঞ্েশ্বরে। 
স'তাকে আনিয়া দিয়া ভজুক রামেরে॥ 


banglabooks.in 


১০২ 


নহে তো রামের সনে আসি করুক রণ। 
রামের বাণে সবংশেতে মাঁজবে দশানন. 
এত যাঁদ সগ্রীব রাজা বালল বচন। 
হেনকালে অঙ্গদেরে বলে ভাষণ 
রাজ্যরক্ষা হেতু বলিল; প্রবোধবচন। 
তে কারণে হইলাম লাথর ভাজন॥ 
এত যাঁদ বাঁলল রাক্ষস 'বভীষণ। 
সকল কথা চিত্তে করে বালির নন্দন ॥ 
রামের চরণে বার কৈলা প্রণিপাত। 
লক্ষণে প্রণাম করে যুড়ি দুই হাথ | 
সগ্রীব রাজারে বন্দে বাপের চরণ। 
আর যত বন্দে বীর প্রধান বানরগণ ॥ 
রাম বলেন শুন বাপু বালির নন্দন। 
রাবণে বলিহ যত আমার বচন॥ 
দেবদানবে বেটা করিল লণ্ডভণ্ড । 
সংগ্রামে আইলে তার স্ত্রী হবে রণ্ড॥ 
দওকার রাজা করিব তবে যে হয় উচিত। 
বিভনষণ রাজা হয় বিস্ময় খাঁণ্ডত ॥ 
পক্ষ হৈয়া উড়্যা যাঁদ বেড়ায় ত্ৰিভুবন। 
তথাপি আমার বাণে নাহিক জীবন ॥ 
সাঁতা দয়া এখন যাঁদ পৈশে শরণ। 
তবে সে আমার হাথে নহিবে মরণ ॥ 
অনেক পাপ করিল বেটা 
লোকে দিয়া অপ। 
আম্মার ঠাঁঞ পাঁড়লে বেটা 
খণ্ডিবে সভ পাপ॥ 
আপনা আপাঁন করুক শ্রাদ্ধতর্পণ। 
ভালমতে দেখুক লঙ্কা কাণ্চনগঠন ৷ 
পুনব্বার যাঁদ পাঠাইব হনুমান। 
রাবণ বলবে বীর নাহ ইহার সমান ॥ 
তে কারণে তোমারে পাঠাইব রায়বার। 
লঘুকার্যে কারতে নহে তোমার ব্যবহার ॥ 
রাজার পূত্র হও তুমি রাজার হও নাতি। 
আপন রাজা হও তুম রাজউৎপাঁত ৷৷ 
' তোমা বাঁহ বীর নাহ যত বানরগণে। 
সুগ্ৰীব রাজা দেখ বাপু বীর হনুমানে॥ 
তুমি থাকিতে রাজার যাওন না হয় ব্যবহার! 
তে কারণে তোমাকে পাঠাইব রায়বার ॥ 
হারষে মঙ্গলধবান উঠিল প্রচুর। 
শ্রীরাম বন্দিয়া বীর উঠিলেক দূর ॥ 
আকাশে উঠিল কীর জবলন্ত উলুকা । 
রাবণে ভোটতে যায় অঙ্গাদ পাটাবুকা ॥ 


রামায়। 


ত্বরিতে চালল বীর লঙ্কার ভিতর । 
পান্রমন্্র লৈয়া যথা আছে লঙ্কেম্বর ॥ 
কাত্তবাস বাখানিল মুনির পুরাণ । 
লঙ্কাকাণ্ডে গাইল গীত অমৃতসমান॥ 


হাথীর কাঁধে যাঁদ পটকা গোটা বাজে। 
পাইকভাগ বীরভাগ যুঝিবারে সাজে 
হাথীর কাঁধে চড়ে পানর সোনার পাউীড়ি। 
অস্ত্র লৈয়া রাক্ষসগণ যঝিবারে লড়ি ॥ 
কাঁড় খাণ্ডা লৈয়া সভে যুঝিবারে নড়ে। 
লঙ্ফ "দয়া রাউতভাগ ঘোড়ার উপর চড়ে । 
সোনার দাশ্ডিতে দোলার হয় চৌডলি। 
কোঙ্রভাগ চড়ে তায় পাঁড়ছে বিজুলি॥ 
পান্রামন্র ছিল যত রাজার সম্বন্ধে । 

বড় বড় রাক্ষস চড়ে হাথীর কান্ধে॥ 
চতুদ্দোলে সংহাসনে হইল হড়াহহড়। 
চাঁরাঁদগে রাক্ষস সভ করে হুড়ামুড় ॥ 
শ্বেত নেত পতাকা বাতাসে সভ উড়ে। 
দুই পাশে শ্বেত চামরের বাও পড়ে॥ 
[বচিন্রবেশ রাক্ষস সভ দেখিতে সসার। 
বাঁহর হৈয়া কটক যায় রাজার দয়ার ॥ 
রাজদ্বারে গজ বাজন দূরে থুইয়া দোলা । 
পথ বাঁহয়া যায় তারা পদে লাগে ধূলা॥ 
যে স্থানে বসিয়াছে রাজা দশানন। 
বিচিত্র বেশে রাক্ষস সভ করিল গমন ॥ 
কোঙরভাগ মাথা লোঙায় বেশ সুবেশ। 
মুকুতা জিনিয়া দন্ত সুচির কেশ॥ 
খঞ্জনগঞ্জন চক্ষু দেখতে চণ্চল। 
সভাকার কর্ণে শোভে মকরকুণ্ডল ॥ 
চন্দনাতলক শোভে কপালের মাঝে। 
নানা অভরণ সভ সব্বাঙ্গে সাজে! 
চরণে নূপুর সাজে অঙ্গুলে অগ্গুরি। 
রাবণের পাশে বৈসে রাক্ষস সার সারি॥ 
সভা কার বাঁসয়াছে রাজা দশানন। 
একবারে মাথা লোঙায় যত পত্রগণ ॥ 
ভাই ভাইপো মাথা লোঙায় একবারে। 
নবীন যৌবন সভ আঁশবনীকুমারে ॥ 
ব্রিভুবন যার নামে হয় চমাকিত। 
আগসাঁর মাথা লোঙায় কুমার ইন্দ্রজিত॥ 
সব্বগৃণবান বার দুজ্জয় শরীর। 
তিনবার মাথা লোঙায় আঁতিকায় বাঁর॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


ূবান্তক নরান্তক দুই মহাবীর 
মহোদর মহাপাশ দুচ্জয় শরীর ॥ 
হাথীর পৃষ্ঠে মাথা লোঙায় ধূমলোচন। 
ঘোড়ার প্‌ষ্ঠে মাথা লোঙায় 
বীর অকম্পন ॥ 
যাহার রথের সাজ মাঁণমাণিকহীরা । 
1তনবার মাথা লোঙায় কুমার ন্রিশিরা ॥ 
সভ রাক্ষস মাথা লোঙায় 
হাথে লৈয়া জাঠা। 
কুম্ভ নিকুম্ভ মাথা লোঙায় 
কুম্ভকর্ণের বেটা॥ 
শুক সারণ মাথা লোঙায় করিয়া সিকলি। 
প্রহস্ত বীর মাথা লোঙায় বলে মহাবলী॥ 
সৈন্যভাগ মাথা লোঙায় নানা জাতি বর্ণ। 
সবেমান্ত নাহ আইসে বার কুম্ভকর্ণ॥ 
নিদ্রু যায় কুম্ভকর্ণ আপনার মনে। 


লঙ্কা লৈয়া প্ৰমাদ পড়ে কিছুই না জানে॥ 


হেন বেলা রাবণ বলে সভার গোচরে। 
নরবানর আসিয়াছে আমা মারিবারে ॥ 
রামলক্ষ্মণ আসিয়াছে ভণ্ড তপস্বা। 
এতেক বানর তার কোথা হইতে আসি॥ 
মহাপরাক্রম রাম মনুষ্যের 

আমার ভাঁগনীর করে পণ্চম দুর্গাত॥ 
চীদ্দ সহস্ত্র রাক্ষস মারে খর আর দূষণ । 
অপমান পায় তাহে রাজা দশানন ॥ 
ধনজন ভান্ডার পাই রামকে মারিলে। 
ধড়ফড় করে রাম সীতাকে আনলে ॥ 
এত ভাব মনে আম না কারলু শঙকা। 
অন্তরীক্ষে আনিল: সীতা 


কনকপুরী লঙকা॥ 


দৈবের ঘটন ভাই কেহো নাহ জানি। 
নারকেলে কোন্‌ পথে প্রবোৌশল পানি॥ 
বুঝিবারে নার কেহো দৈবের ঘটনা । 
নানা দেশের বানর আইল রামের মল্নণা ॥ 
শতেক যোজন মোর সাগর পাথার। 
কনকলঙ্কা পুরী বৈসে তাহার এপার ॥ 
ডারাভতে সাগর মধ্যে লকার গড় 
[দেবদানব আসতে নারে যাহার নিয় 
ধিক্‌ রে সাগর তুমি গহন গভীর । 
আপনার মহত্বে আপনি নহ স্থির ॥ 
মহত্ব ছাড়ল সাগর মানুষের আগে। 
আপনার বন্ধন আপান 'গয়া মাগে॥ 


৯৯৩ 


লিখতে না পাঁর বানর আন্যাছে পাথর। 
কতকালে ক্ষয় কারব এতেক বানর॥ 
শিশু রাম পশু বানর না জানে আপনা । 
মাররার তরে সভ করে কুমল্ন্ণা ৷ 

বাটা ভার কোন্‌ বীর নিবে গুয়াপান। 
কে মোরে বধিয়া দিবে লক্ষণ শ্রীরাম ৷ 
এতেক বাঁলয়া রাবণ বাক্যে দিল টাল। 
কোন বীর সিংহ ছিল কেহো বা শৃগাল ॥ 
এত যদি বলিল লঙ্কার আঁধপাত। 
বীরদাপ করিয়া উঠে সকল সেনাপাতি॥ 
নরবানরে তুমি ভয় কর কিসে। 

বানর খায়্যা রাক্ষস বেড়াউক দেশে দেশে॥ 
হেন ভক্ষ্য মালল তোমার পুণ্য ভাগ্যে। 
আজ্ঞা পাইলে বানর ধাঁরয়া খাই আগে ॥ 
আজি যাঁদ কুম্ভকর্ণের ভাঁগয়া যায় নন্দ 
লক্ষ লক্ষ বানর খাইবে বৃন্দ বৃন্দ! 
ইন্দ্রীজং মহাবীর দুজ্জয় শরীরে। 

যার বাণে মের; মন্দার টান নাহ ধরে॥ 
আগে গিয়া সংগ্রীবের গলায় দিব ফাঁশ। 
ধরে ধারে রন্ত খাব পঁঠের খাব মাস 
রাম লক্ষণের মাংস বড়ই সংস্বাদ। 
স্লীপন্রের ঘূচাইব মাংসের বিষাদ ॥* 
অনেক 'দনে সভাকার হইল আহার । 
রাক্ষসের ঠাঁঞ রামের নাঁহক নিস্তার! 
কীত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙ্কাকাণ্ডে গাইল গাঁত অমৃতসমান ॥ 


অন্তরনক্ষে ছিল এক রাবণের চর। 
অঙ্গদ দৌঁখয়া সেই কাঁপে থর থর॥ 
পবনগমনে আইসে বালির নন্দন। 

চর গিয়া রাবণেরে কৈল নিবেদন] 
মাথা লোঙাইয়া চর রাবণ 'বিদ্যমানে। 
শ্রীরামের চর আইল করি নিবেদনে॥ 
রাবণ বলে পান্রমিন্্র যুক্তি কর সার। 
দূত পাঠাইল রাম জানিতে সমাচার ॥ 
সহজে চণ্ল বড় বনের বানর। 

সভে মেল মার্ত ধর দেখিতে ভয়ঙ্কর ॥ 
আমার মূর্ত ধর যত পান্রমিনত্রগণ। 
দেখিয়া বানর তবে কাঁপিব এখন ॥* 
দশ মুণ্ড কুঁড় বাহু বিংশতি লোচন। 
মকর কুণ্ডল কানে আঁতাঁবলক্ষণ ॥ 


banglabooks.in 


১৯৪ 


মাথায় মুকুট শোভে সভার সার সারি। 
অগোর চন্দন অঙ্গে কুণকুম কস্তুরি॥ 
চাঁরদিগে শোভা করে রত্ন সিংহাসন। 
সারি দিয়া বাঁসয়াছে কতেক রাবণ ॥ 
অন্য চিন্তিতে রাজার অন্য পড়ে কাজ। 
হৈনকালে আস ভেটে অঙ্গদ যুবরাজ ॥ 
হাথে মাথে শোভা করে তাড় আর টোপর। 
পারিজাত পুষ্পমালা হৃদয়ে মনোহর ॥ 
বীরদাপ ডাঁকলেক সভার ভিতর । 
{বস্তর রাবণ দেখি চিন্তিত বানর॥ 
মনে মনে যুক্তি করে বালির নন্দন। 
নানা মূর্ত ধারতে পারে নিশাচরগণ॥ 
রহ্মার বরে রাক্ষস সভ নানা মায়া জানে। 
আমা বিড়াম্বতে মূর্ত ধরে দশাননে॥ 
বালির নন্দন বার বুদ্ধের আগল। 
রাক্ষসে ডাঁকয়া বলে দুই আঁখি পাকল॥ 
নির্ববীদ্ধ নিশাচর জাতি 


নত নাহ জানে। 


ভাল সে ছাড়িয়া তোরে গেল বিভাঁষণে॥ 
আপনারে বড় বাল মনে মনে জান। 
তুমি বল চতুর আর নাহ আমা হেন॥ 
ব্রহ্মার বরেতে তোর দুজ্জয়ি প্রতাপ । 
স্বর্গে দেবগণ কাঁপে পাতালে কাঁপে সাপ 
তোমার বিক্রম রাবণ ন্রিভুবন ঘোষে। 
ব্রহ্মা বর দিল তোমায় মনের হারিষে॥ 
ভাল শ্বনি ইন্দ্রজং দুজ্জয় প্রতাপ । 
এক বার ইন্দ্রাজং এতগুলা বাপ॥ 
ভাল ভাল মন্দোদরী ঘোষে ত্রিভুবনে। 
এক যুবতী এতেক পতি 

ভাব রাখে কেমনে ॥ 
শুনিয়া লঙ্জিত হৈল রাজা দশানন। 
পাত্রামন্র নিজ মূর্ত ধরল তখন॥ 
লাজ পায়্যা রাবণ রাজা আছে সিংহাসনে । 
পাঁচিরে বসিয়া বানর ভাবে মনে মনে॥ 
দশ যোজন উপরে বাঁসয়াছে রাবণ । 
মনে মনে ভাবে তবে বালির নল্দন॥ 
সহম্ত্র খামে শোভে সেই দেওয়ান চৌতরা । 
তাহার উপরে শোভে মুকুতার ঝারা 
গজমুকুতার ঝারা শোভে চারিভিতে। 
তার উপর বাঁসয়াছে নানা অস্ত হাথে ॥ 
পাঁচির উপরে বার চিন্তে মনে মনে। 
শরীর বাড়ায় বীর শতেক যোজনে॥ 


রামায়ণ 


উভ লেজ কাঁরলেক যোজন পণ্াশ। 
রাক্ষস চাহয়া দেখে ঠেকল আকাশ! 
দেখিয়া ভ্রাসত হইল রাজা দশানন। 
বাল রাজা কেমনে তবে পাঁড়ল তখন ॥ 
দেখিয়া রাবণ রাজা হইল বিস্মিত। 
ছ'ত্তশ কোটি সেনাপাঁত হৈলা চমাঁকত॥ 
দেবান্তক নরান্তক আঁতকায় বীর। 
সহোদর মহাপাশ দুজ্জয় শরীর ॥ 
বিকুম করিয়া বলে সভে অহতঙ্কারে। 
কেন বানর আসিয়াছ মারবার তরে ॥ 
শিশু রাম পশু বানর না জানে আপনা । 
বানর হৈয়া লঙ্কায় কেমনে দিবে হানা ॥ 
রাক্ষস সভ বলে যাঁদ রাজআজ্ঞা পাই। 
পাঁচরের উপরে বানর ধর্যা গিয়া খাই ৷ 
বড় বড় রাক্ষস সভ করিছে ব'ড়াই। 
হেনকালে অঙ্গদ বীর পাঁড়ল তথাই ॥ 
শৃন্যেতে থাকিয়া চাহে বালির নন্দন। 
বাঁসবারে স্থান নাহি ভাবে মনে মন॥ 
দশ যোজন টাঙ্গ পরে বস্যাছে নিশাচর। 
কোন্খানে বসিয়া ভাঁছ'ব নিশাচর ॥ 
লম্ফ দয়া পাড় যদ টাঙ্গের উপর। 
শতেক যোজন শরার না সাহবে ভর ৷ 
বাঁসবারে স্থান নাহি ভাবে মনে মনে। 
লাঙ্গুল পাতিয়া কৈল দশ যোজনে॥ 
কুণ্ডলি করিয়া তাহে বসিল বানর। 
মলয়পব্বত যেন দোখতে সুন্দর ॥ 
কুপিল অঙ্গদ বীর জবলন্ত আগুনি। 
সগরের বংশে যেন কুঁপল কাঁপলমাীন॥ 
রাবণ সম্ভাষতে আইল বালির নন্দন। 
যম সম্ভাষতে যেন আইল হুতাশন! 
দেবের সভায় যেন বস্তা বৃহস্পতি। 
রাবণে ভ্ছিতে যায় অঙ্গদ মহামাত ॥ 
রাজকোঙর অঙ্গদ ভূষিত অলগ্কারে। 
পান্রমিন্র এড়িয়া দর্প দশাননে করে॥ 
দুষ্টকর্ম্ম কারাল তুঁঞ জানল: নিশ্চয়। 
নাম অঙ্গদ মোর লহ পাঁরচয় ॥ 
বালির নন্দন আমি অগ্গদ কোঙর। 
খানিক রাবণ রাজা ভীত মন কর॥ 
পাঠাইল রাম মোরে গুণের সাগর। 
পাগল রাবণ তোমায় কাহব বিস্তর ॥ 
রামের সেবক আমি তোমা বিদ্যমানে। 
এমত দুম্মীত রাবণ বঝাব, এখনে॥ 


banglabooks.in 


লকাকাণ্ড 


আঁহংসা পরমো ধৰ্ম্ম হিংসা সব্বজনে। 
লঙকাপুরী মজাইলি হিংসার কারণে ॥ 
ঘাঁটাইয়া কালসর্প লুকাইল ঘরে। 
খেদাঁড়য়া কালসর্প ঘরে আসি ধরে॥ 
কোথা বৈসেন শ্রীরাম অযোধ্যানগ্ররী ! 
কোথা বৈস রাজা তুম কনকলঙকাপুরাী ॥ 
এতদূর ধাঁড় যার বাঁধিল সাগর। 

হেন রাম সনে বেটা তোর ভাবান্তর॥ 
পান্রমন্র চমকিত অঙ্গদবচনে। 

অঙ্গদে জিজ্ঞাসে কোপে রাজা দশাননে ॥ 
ওরে ওরে বানর বেটা কোথা তোর ঘর ।* 
সারতে আইল বেটা লঙ্কার ভিতর ॥ 
কেবা তোরে পাঠাইল মারবার তরে। 
পতঙ্গ হইয়া ঝাপ আঁগ্নর উপরে॥ 
জাতি ত বানর তুঞি খাইব এখনে ।* 
কি কারতে পারে তোর শ্রীরাম লক্ষণে ॥ 
কাঁপল অঞ্গদ বীর রাবণ বচনে। 

কোপে গালি পাড়ে বীর যত আইসে মনে ॥ 
নিশাচর জাত তু নিবাদ্ধি রাবণ। 
কিসের ব'ড়াই কর আমা দরশন ॥ 
কার্তবীর্যযাজ্জুন যখন কেলি করে জলে। 
হেন বেলা গেলি তুই নম্মদার কূলে ॥* 
তার স্ত্রী দৌখয়া তুঞি ধারতে গেলি বলে। 
বুবতা দেখিয়া তুঞ্িি হত কামানলে। 
চন্দ্রবংশে রাজার জল্ম সহস্র বাহু ধরে। 
সহস্প যুবত লৈয়া জলে কেলি করে॥ 
বারো তেরো বংসরের লইয়া যুবতী । 
জলক্রীড়া করে সে অজ্জদুন নরপাতি॥ 
স্ীগণ দেখিয়া তুঞ বীরদর্প বাল। 
তোমাকে চাঁপিয়া সে রাখল কাঁকতলি ॥ 
চক্ষে ধুঙাবাঁর হয় তুমি না দেখহ বাট। 
তার ঠাঁঞ পায়্যাছিলা বিস্তর নাটঘাট ॥ 
বহ্মার বোলে আইল পোলস্ত্য মহামূনি। 
না চিনি বলিয়া তোরে দিলেন মেলানি ॥ 
তার ঠাঁঞ পায়্যাঁছলা সংশয় জীবনে। 
ভাগ্যফলে জিলে তুমি মুনির কারণে॥ 
মাঁনর প্রসাদে প্রাণ পায়্যা গেলা ঘরে। 
একবার এড়াইলা সে সভ প্রকারে। 
আরবার গেলা মোর বাপের নিকটে। 
তার কাছে গিয়া তাঞ ছাড়াল মালসাটে ॥ 
সন্ধ্যা হইতে বাপা মোর সাঁহলেন রণ। 
যত অস্ম ছিল তাহা করিলি বরিষণ॥ 


৯০১৫ 


সন্ধ্যাসাঙ্গ কাঁরয়া তোরে বাঁধলেন লেজে। 
চার সাগরের জল শিয়াইলেন সাঁজে॥ 
বাঁধিয়া ডুবাল্যা তোরে পানির 'ভিতর। 
জল খায়্যা রাবণ তুঁঞ হইল ফাঁফর॥ 
আপন মুখে বল তুমি মানিল অবসাদ । 
ততক্ষণে দিলা বাপ অভয় প্রসাদ ॥ 
তোর বন্ধন রাবণ 'কাঁক্কন্ধায় খসে। 
মোর বাপে বান্দিয়া তৃঁঞ 

আইল নিজ দেশে॥ 
অনেক কাল হইল তোর নাহিক মরণ। 
বুঝল: বস্ডাই কর সেই সে কারণ॥ 
মহাদেব ভেটিতে গোঁল কৈলাস শিখরে। 
নন্দী নামে দ্বারী দেখিলে 

শিবের দুয়ারে ॥ 

বানর মুখ দেখিয়া তারে উপহাস কাঁর। 
তোর উপহাস দৌখয়া কুপিল দয়ারী॥ 
এ মুখে রাবণ তুমি কর উপহাস। 
এই মুখে বানরে তোমা করিবে বিনাশ ॥ 
নন্দীর শাপে লঙকায় দেখ বানরের ধাঁড়। 
বিনা রাক্ষস না মারলে মোরা না বাহাড়ি॥ 
অনেক রাবণ আম দেখ্যাছি নয়নে । 
পাঁরচয় দেহ তুমি কোন্‌ দশাননে ॥ 
এক রাবণ হারয়াছিল অর্জনের ঠাঁঞ। 
আর রাবণ বলিদ্বারে পরাভব পাই! 
আর বাবণে মোর বাপ বাঁধয়াছিল লেজে। 
পারচয় দেহ কিবা সে আছে ইহার মাঝে ॥ 
কুপিল রাবণ রাজা অঙ্গদের বোলে। 
কাঁড় চক্ষু পাকল করে আঁগ্ন হেন জবলে॥ 
দূত কাটলে হয় রাজার আবচার। 
তে কারণে বেটা তোর সহি অহঙ্কার 
হেলায় জানল; যম কি ভয় মানুষে। 
রাবণ রাজার বিক্রম ন্রিভুবনে ঘুষে॥ 
চন্দ্রসূয্য জানল আম মোর তপোবলে। 
ময়দানব বাসব জানল: দুইজনে ॥ 
বাল বাল অজ্জুন সোঁসর গেল রণে। 
ক কাঁরতে পারে রাম মানুষ পরাণে॥ 
কাঁপল অঙ্গদ বার রাবণের বোলে। 
পাকল দুই চক্ষু করে সূর্য হেন জবলে॥ 
মূর্খ রে রাবণ তু মূর্খের সংহতি । 
স্তীচোরা রাবণ তুঁঞ লঙকার দা | 
মূর্খ রাবণ মূর্খ পাত্র পু 
এন a সু জি 


banglabooks.in 


১০৯৬ 


রাম তোয় যত দূর শুন একমনে। 
সিংহ শৃগাল যাঁদ করয়ে প্রমাণে ॥ 
তথাপি সাদ্‌শ নহ রামের সমান। 
রামের সত্গেতে তোর কিশের বাখান॥ 
গরুড় বায়স পক্ষ যতদূর গাঁণ। 
রাম তোতে ততদুর শুনহ কাহনী। 
হস্তী কুব্ধুরে যাঁদ কারয়ে প্রমাণ। 
তবু তো সোঁসর নহে শ্রীরাম সমান॥ 
মাছি হৈয়া সাঁহতে চাহে পর্বতের ভার। 
রামের বাণে বাহ্নীড়য়া না আসিবে ঘর॥ 
শ্রীরামের বাণে যাঁদ বাচাব সব্বথা । 

দেহ লৈয়া সীতা । 
ন্রিভুবনের নাথ রাম কে মাহমা জানি। 
যাহাঁর মাহমা নাহি জানে পদ্মযোনি॥ 
রামের বাণের সনে তোর নাহ দেখা । 
বোঁচ নাক কান দেখ ভাগনী শর্পনখা॥ 
বোঁচা নাক কান দেখ আপন ভাগনী । 
তোর ঘরে আছে ভাল শ্রীরামের চিহ্ন 
যত বাণ রঘুনাথ পরেন সন্ধান। 
কোন্‌ বাঁর বলিতে পারে 

রামের বাণের নাম॥ 
যত যত বাণ রাম পরেন সন্ধান। 
অবোঁধিয়া রাবণ সনে রামের বাণের নাম! 
কৃত্তবাস বাখানিল মুনের পরাণ। 
লঙ্কাকাণ্ড গাইল গীত অমৃতসমান॥ 


অনর্থ সমর্থ বাণ বলে মহাবল। 
ইন্দ্রজাল মহাজাল কাল আনল 
বরুণ উল্কামুখ বিদ্যুৎ খরসান। 
চন্দ্রমুখ অসুরমূখ রোদ্রজ্যোতি বাণ॥ 
নীল হাঁরতাল বাণ বিকট সঙ্কট। 
অন্ধচন্দ্র খুরুপা যামিনী মনোহর ॥ 
সূর্য বীর্ধ্য কালনিয়ম বাণ ব্রক্মজাল। 
ষট নিষট চক্র সহম্রেক ধার! 
পাশুপত হয়গ্ৰীব আগ্নমুখ বাণ। 
কুবের অস্ত্র রাজহংস বিমদ্্দ সুঠান ॥ 
যমজ বিভঙ্গ বাণ দুজ্জয় বভঙ্গ। 
ন্লিশল অঙ্কুশ বাণ রাজক মাতঙ্গ। 
বজ্রগরুড় বাণ বাণে মহাবীর । 
এষীক নাশক বাণ কপালিকশির॥ 


রামায়ণ 


বিষ্ণুচক্র ষটচক ধম্মচক্র বাণ। 
সল্তাপন  বনাশন সংগ্রামে প্রধান॥ 
গজাঙ্কুশ বাণ এড়ে চারিভিতে কাঁটা । 
সিংহশাদ্দূল বাণ আসতে বাজে ঘণ্টা ॥ 
এত বাণ রঘুনাথ পরেন সন্ধান। 

তার এক বাণে রাবণ হারাবে পরাণ ॥ 
আমার বাপে মারে শিবের ধনুক ভাঙ্গে । 
কেমনে যুঁঝবে তুমি হেন জনার আগে ॥ 
ঘুণেতে জর্জর ধনু আপাঁন ভাঙ্গিল। 
না বুঝ নির্বদ্ধি লোকে বড়াই গাইল ॥ 
অঙ্গদ বলেন শুন রাজা দশানন। 
তাড়কা রাক্ষসী রাম কাঁরলেন নিধন! 
বৃদ্ধ রাক্ষসী সেই আপান মারল। 

এত বাল দশানন হাসিতে লাগিল ॥ 
অঙ্গদ বলেন শুন রাজা দশস্কন্ধে। 
এক বাণে রঘুনাথ সপ্ত তাল বিন্ধে ॥* 
রাবণ বলেন বৃক্ষ তৈলের সমান ।* 

এই অহঙ্কার কর রামের বাখান॥ 
রাবণের বোলে বলে বালির নন্দন। 
আমার বাপ বালির বাঁধলা জাবন॥ 

যে বালির সঙ্গে তোমার মিত মিতালি । 
এক বাণে মারিল রাম বানর রাজা বালি॥ 
রাবণ বলে কাপ বাঁধতে এতেক বস্ড়াই। 
ছি ছি বানর তোর মুখে লাজ নাই! 
সমুদ্র (বস্তার দেখ শতেক যোজন। 
হেন সেতুবন্ধ কৈল কমললোচন৷ 

গাছ শিলা দিয়া সেতু করিল বন্ধন। 
সমাধা ইহার কর রাজা দশানন! 
নিঃশব্দ হইল রাবণ কোপে থরথর। 
কোধ করি অঙ্গদেরে বলে লঙ্কেশ্বর॥ 
কুপিল রাবণ রাজা অঙ্ঞদের বোলে। 
পাকল করিল আখ আগ্ন হেন জলে॥ 
ন্েলোক্য বিজয়ী আমি লঙ্কার অধিকারী 
সাগরের পার এই কনকলঙগকাপুরী ॥ 
হাথে অস্ব দিবাকর দুয়ারে দুয়ারী। 
চন্দ্র ধরেন অস্ত দেবতা প্রহরী ॥ 

ইন্দ্র মালা গাথিয়া জোগায় নাত নাতি৷ 
নিত্য মালা গাথয়া যোগায় বসুমতাঁ॥ 
বেদ পড়য়ে যার দ্বারে ব্রহ্মা নারদ। 
কোন্‌ কালে শুনিয়াছ এতেক সম্পদ॥ 
জাত বানর তুঁঞ খাইব এখনে। 

ক করিতে পারে তোর শ্রীরাম লক্ষণে ॥ 


banglabooks.in 


লঞ্কাকাণ্ড 


কোঁপিল অঙ্জাদ বীর কাঁপে থরথর। 
'রন্তলোচনে বলে শুন লঙ্কেশ্বর॥ 
ক কাজে রাবণ রাজা পাকল কর আঁখি। 
মাকড়ের ডিম্ব যেন তোর লঙ্কা দেখি॥ 
তোর কাছে আস রাবণ 

তোরে কর শঙ্কা । 
উপাড়য়া ফেলিব তোর কনকপুরা লঙ্কা ॥ 
হেন মুণ্ড দেখ মোর সুমের্র চূড়া । 
হেন বুক দেখ মোর র গোড়া 
হেন অস্ত্র দেখ মোর বজ্রের সোঁসর। 
এক চাপড়ে তোরে পাঠাব যমঘর॥ 
হনুমান বাঁধিয়া তোর বাড়্যাছে অহঙ্কার। 
অঙ্গদের ঠাঁঞ তোর নাহিক 'নস্তার॥ 
রামের কাছে নিব তোরে গলায় দিয়া দাঁড়। 
দশ মাথা ভাঙ্গিব তোর মারা 

লেজের বাড়ি 

অপমান পায়্যা রাবণ হেট কৈল মাথা । 
পান্রমিত্র সনে রাবণ নাহ কহে কথা! 
রাবণ বলে শুন তুম বালির নন্দন। 
অবধানে শুন বাপ: আমার বচন॥ 
এক বাক্য বলি আম কোপ পাঁরহর। 
আম যে বাল তোমায় তাহা প্রত্যয় কর! 
এই বানরা সিন্ধু করিল তরণ। 
এক লম্ফে ডিঙ্গাইল শতেক যোজন ॥ 
এই যে বানরা মোর পোড়াইল লঙকাপুরণ। 
এই যে বানরা মোর অক্ষয়কুমার মারি] 
এই যে বানরা মোর ভাঙ্গিল অশোকবন। 
তার সম বীর তোর আছে কতজন 
হাঁসতে লাগল অঙ্গদ রাবণের বচনে। 
তোর বলবুদ্ধি মুঞ জানলু এখনে॥ 
আমার সেবক সেই পবননন্দন। 
বীর বলিয়া তাকে বলে কোন্‌ জন॥ 
আম পাঠাইলু তায় সাগরের পার। 
সীতা লৈয়া যাবেক তোরে করিবে সংহার ॥ 
দুই কাষেযের এক কর্্ম হন: নাহি করে। 
পলাইল হনুমান আমা সভার ডরে॥ 
সেবকের ঠাঁঞ তুমি পায়্যাছ হারি। 
কেমনে রাখবে তুমি কনকলঙ্কাপুরী ৷ 
বীর নহে হনুমান বানর মকর্টী। 
তার সম র্ব্বল' বানর নাহ এক গুটী॥ 
যত বিক্ৰম করে অঙ্গদ রাবণ বিদ্যমানে 
নানামতে অঙ্গদ বলে রাবণ রাজা শুনে॥ 


১৯৭ 


আর স্ত্রী নহেন সাঁতা দেবী সতা। 
কোপদ্‌ন্টে চাঁহলে মাঁজবে বসুমতী ॥ 
কোথা সেতুবন্ধ কোথা অযোধ্যানগরণী। 
দুই মাসে আইলা রাম কনকলঙ্কাপুরণী॥ 
এতদূর ধাঁড় যার বাঁধল সাগর। 
হেন রাম সনে বেটা তোর পাঠান্তর॥ 
তোর বংশ না থাকিবে না কাঁরবে শ্রাদ্ধ । 
আপনা আপনি কর আপনার শ্রাদ্ধ ॥ 
খাটেপাটে শয়্যা থাক দিনা দুই চাঁর। 
হাসপাঁরহাষ কর লৈয়া ভাল নারী 
কোঙরভাগ দেখ রাজা দিনে তিনবার । 
ভালমতে দেখ্যা লও লঙ্কার ঘরদ্বার॥ 
মর গিয়া দুষ্ট তাঞ পাপিষ্ঠ রাবণ। 
ভাগ্যে তোঁজল সেই রাক্ষস বিভীষণ॥ 
যে সীতা আনিলি তুাঁঞ রূপেতে 
| 

সেই সীতা আঁছলা প্‌ব্ৰেতে বেদবতী॥ 
আম্নিপ্রবেশে তিহোঁ মরিলা 

তোর বিদ্যমানে। 
যে শাপ দিলা তোরে শানিলি শ্রবণে॥ 
কৃত্তিবাস বাখানিল মুনির পূরাণ। 
লঙ্কাকান্ডে গাইল গাঁত অমৃতসমান ॥ 


রাম নামে তোর দর্প টুটে॥ 


banglabooks.in 


১৯৮ 


সংগ্রীবের বিক্রম যত বাঁলবারে পারি কত ' 
আজি কিছ করব বিদিত। 

তোরে এক লাখ মার পাঠাইব যমপুরী 
কি কারবে তোর ইন্দ্রজত॥ 

পরাণে কাতর তাঁঞ বচনেক বাল মৃঁঞ 
ভজ গিয়া রামের চরণ । 

আপাঁন দোলা কাঁধে কর লহ সাঁতাসন্দরী 
তবে তোর নাহক মরণ॥ 

হেন লয় মোর মন তোর সনে করি রণ 
কোপ করিবে কমললোচন। 

শ্রীরামের অঙ্গীকার তোরে করিবেন সংহার 
ব্যর্থ নহে প্রভুর বচন॥ 

রাক্ষস জাতি মায়াধর না জান আপনা পর 
তোর ভাই রামে কৈল 'িত। 

রাম অঙ্গীকার করি দিবে রাণী মন্দোদরী 
বিভীষণ লঙ্কার পৃঁজত॥ 

রাম কি মানুষ জাতি হেন তোর লয় মতি 
ন্রিভূবন নাহ ধরে টান। 

দুস্তর সাগর বাঁধে রাক্ষস পলায় গন্ধে 
ভাগনী দেখ বোঁচা নাক কান॥ 

খর দূষণ মারে মারীচ সংহার করে 
কবন্ধের কাটে দুই বাহু । 

শরণ পশিয়া পায় ভজ গিয়া রাঙ্গা পায় 
পলাইতে নাহ তোর কহ 

অঙ্গদের কথা শুনি পাত্র মনে গণি 

লঙকার নাহিক নিস্তার । 

জানকীর পাঁত গাঁত অন্য নাহ নহে মাত 

কৃত্তবাস রচিল সসার ॥ 


কুঁপছে অঙ্গাদ বীর কাঁহছে উত্তর। 
এক চাপড়ে তোরে পাঠাব যমঘর ॥ 
এতেক দর্পণ করয়ে রাবণ মোর আগে। 
আমি তোমায় মারলে রামের সত্য ভাঙ্গে ॥ 
রাম সত্য করিলেন তাহা আমি শান। 
রাবণ কুম্ভকর্ণকে বাঁধবে রঘমণি॥ 
ইন্দ্রজং আঁতকায় মারবে লক্ষমণ। 
আর যত সেনা তোর মারবে বানরগণ ॥ 
*অঙ্গদের বোলে রাজা কাঁপে থরহর। 
লাস পায়া রাবণ রাজা ডাকে ধর ধর 
ধর ধর ডাক ছাড়ে রাজা লঙ্কে*বর। 
বাঁসয়া অঙ্গদ বীর করিছে উত্তর ॥* 


রামায়ণ 


এত যদ বলে অগ্গদ বালির কোওর। 

' তেচ্ছারের বোলে বেটা কেবা করে ডর॥ 
তোর পুর লই আম পরাণে কাতর। 
ঘাসে রাবণ রাজা ডাকে ধর ধর॥ 

ধর ধর ডাক ছাড়ে রাজা লঙ্কে*বর। 
পরম কুপিত হইল বালির কোঙর॥ 
চার সাগরে তোরে িয়াইব পান। 
তবে বেটা অঙ্গদ আমি 'ন্রভুবনে জানা 
কোন্‌ বীর ধরে তারে দেখিমু নিসট। 
চড় চাপড়ে পাঠাইব যমের নিকট ॥ 
পান্রীমনত্র ছল যত রাজার গোচর। 

টাঙ্গ হইতে নাবিয়া সভ ধাইল সত্বর॥ 
রাবণে এাঁড়য়া রাক্ষস পলায় চারি ভিত 
ধর ধর ডাকে রাবণ হইয়া ত্রাসত॥ 
ডরে চারাদিগ চাহে লঙ্কার অধিকারী । 
চারি রাক্ষস উঠি অঙ্গদেরে ধার॥ 
হস্তীকর্ণ কুদ্ভকর্ণ সুদন্তবদন | 
উল্কাসিত রাক্ষস সনে ধরে চারিজন॥ 
চাঁর রাক্ষস ধারলেক মনে নাহি তাপ। 
চার বীর লৈয়া অঙ্গদ পাঁচরে দিল ঝাপ ৷ 
ভাঙ্গিয়া ফেলিল তার সোনার পাঁচির। 
আছাঁড়য়া মারল রাক্ষস চার বীর! 
দেখিয়া রাবণ রাজার উড়ল জীবন। 
অস্ত্র লৈয়া রাবণ রাজা উঠিল তখন 
মহাবীর অঙ্গদের কি কহিব কথা। 
লাঙ্গুল আছাড়ে ভাঙ্গে রাবণের ছাতা ৷ 
মুকুট টানিয়া বীর আনিল সত্বর। 
লাঙ্গুল আছাড়ে ভাঙ্গে স্বর্ণটাঙ্গ ঘর॥ 
এক লাফে উঠিল বাঁর গড়ের উপর। 
ত্বারতগমনে গেল রামের গোচর॥ 
বসিয়াছেন রঘুনাথ তৈলোক্যসংুন্দর। 
দক্ষিণ পাশে বস্যাছেন সংগ্রীব বানর॥ 
রাম ভিতে বস্যাছেন ঠাকুর লক্ষণ 
সমুখে বাঁসয়াছেন রাক্ষস বিভীষণ ॥ 
হনুমান বার সেবে রামের চরণ। 
অঙ্গদ রামের আগে দিল দরশন॥ 
মুকুট দিয়া বন্দে বীর রামের চরণ। 
লক্ষ্মণ স-গ্রব বন্দে প্রধান দুইজন ॥ 
রাম বলেন অঙ্গদ তুমি কহ ত কুশল। 
কেমনে ভেঁটিলা তুমি রাবণ মহাবন ॥ 
রাবণের মুকুট দেখি কাঁদে বিভনষণ। 
কৃত্তবাস লঙ্কাকাণ্ড করিল রচন॥ 


banglabooks.in 


লঙং্কাকাণ্ড 


তামার আদেশ পায়্যা লঙ্কাপুরণ গেল, ধায়্যা 
প্রবৌশল গড়ের ভিতর। 
সোনার রূপার আওয়াস যেন চন্দ্র পরকাশ 
তায় শোভে প্রবাল পাথর ॥ 
{বিশ্বকৰ্ম্মা নিৰ্ম্মাণ ঘর দোখ আঁত মনোহর 
চতু্দ্দিগে কাণ্চন দেওয়াল । 
শ্বেত নেত লোহত মুকুতা লাম্বে চাঁরাভত 
তাহে লাগে রজতামসাল ॥ 
শ্রীরামে লোঙাইয়া মাথা অঙ্গদ কাঁহছে কথা 
হরিষে বোঁড়ল বানরগণ। 
রাম লক্ষণ হরষিত স:গ্রীব রাজা আনন্দিত 
ধন্য ধন্য বালির নন্দন॥ 
উত্তম সরোবর দেখি নানাবর্ণে চরে পাঁখ 
ঘাট সভ 'বাঁচত্র নিম্াণ। 
পদ্ম উৎপল জলে মনোহর কেলি করে 
রাক্ষপী দব তাহে করে স্নান॥ 
দোঁখ যত নারীগণ রূপে মোহে ভ্রিভুবন 
তার রূপে মোহত সংসার। 
পাঁরজাত মালা শিরে নানা অভরণ পরে 
রূপে বেশে লক্ষ্মী অবতার ॥ 
কুলনারী বংশী বায় কেহো মধুর গীত গায় 
কর্ণে শোভে রতনকুণ্ডল। 
টাঙ্গ উপর দশানন বেড় যত পান্রগণ 
দেখ যেন চন্দ্রের মন্ডল ॥ 
গেলাম গড়ের উপর রাক্ষস দেখ বিস্তর 
অস্ত্রসভ 'বাচনত্র নিম্মাণ। 
সোনাদোলা পাটপড়া নানাবর্ণে দোখ ঘোড়া 
হস্তী সভ পর্বত প্রমাণ॥ 
দোখলাম পৃষ্পবন ময়ূর ধরে পেখম 
সোনার্পা গাছের ময়ান। 
প্রতি গাছে করে ধান বাদ্য সুমধুর শান 
পুরীখান কাণ্চন মিসাল॥ 
গেলাম সভার ভিতর রাবণের বরাবর 
দশাননে ভঙ্ছিলু বিস্তর। 
যতেক কাঁহলে তুমি দ্বিগুণ বলল; আমি 
কোপে কাঁপে রাজা লণ্কেশ্বর ॥ 
আজ্ঞা করে ন্পবর ধরে চার নিশাচর 
বাণ দিন পাঁচির লাঁঙ্ঘয়া। 
চার বীর সংহার টাঙ্গ কৈল; ছারখার 
এথা আল: মুকুট লইয়া! 


১৯৯ 


শুনি অঙ্গদের কথা হাসি রাম কহেন কথা 
হরাষত সকল বানর। 

জানকার পাঁত গাঁত অন্য নাহ নহে মাত 
কাত্তবাস কহে কাঁববর॥ 


বিস্তর বুঝাইলু আমি রাজা লঙ্কেম্বরে। 
অবোঁধয়া রাবণ তব; বোল নাহি ধরে॥ 
গরুড় বায়স পক্ষ দিলাম তুলনা । 
তবু সীতা দিতে রাবণ না করে বাসনা॥ 
হস্তী কুক্ধুরে তারে করিল সোঁসরে। 
তবু সীতা দিতে নাহি চাহে লণ্কেশ্বরে॥ 
সিংহ শৃগালে তারে করিল সমান। 
তবু সীতা দিতে নাহ রাবণের জ্ঞান ॥ 
ওষধ না মানে রাবণ মরণ 'িকট। 
বুঝিলু রাবণ রাজায় পড়ল সংকট ॥ 
মোর বাক্য জানাইতে কোঁপল লঙ্েশবর। 
ধরিবারে দিল মোরে চারি নিশাচর ॥ 
চার নিশাচর আমি কালু সংহার। 
বানর টাঙ্গ ভাঁঙ্গয়া আমি 
, কৈল; ছারখার 
লেজের বাঁড় মুণ্ড মাঁর কৈল; খন্ডখণ্ড। 
নানাবিধ প্রকারে তায় কৈল; লণ্ডভণ্ড॥ 
রাক্ষস মারিয়া আমি করিলু গমন ।* 
মুকুট আনিয়া দল: তোমার চরণ॥ 
যে দোখল, যে শুনিল; 

কারো নাহ শঙকা। 
হেন মন কার গোসাঁঞ জয় হইল লঙ্কা! 
রাবণের মুকুট দেখি কাঁদে বিভীষণ। 
এতাদনে হইল তোমার নিশ্চয় মরণ॥ 
আম বুঝাইল. তায় সাঁতা দিবার তরে। 
অপমান কাঁরল আমায় সভার ভিতরে ॥ 
ৰভুবনে তোমার মুকুট কে আনতে পারে। 
এতাঁদনে বিধি বুঝি বিড়ম্বিল তোমারে ॥ 
রাম বলেন ধন্য ধন্য বালির কোঙর। 
ত্ৰিভুবনে বীর নাহ তোমার সৌঁসর॥ 
রাজকুমার তুমি করিলা রায়বার। 
প্রসাদ দিতে ধন নাহি রাহল তোমার ধার॥ 
নিধন তপস্বী বাপু হেতা নাহি ধন। 
এক প্রসাদ দিতে পার লহ আলিঙ্গন ॥ 
অঙ্গদেরে আলিঙ্গন দিলা নারায়ণ! 
সুগ্ৰীব দিলেন তারে প্রসাদ বচন॥ 


banglabooks.in 


২০০ 


আপন থানায় গেলা অঙ্গদ দক্ষিণ দুয়ারে। 
কীত্তবাস রাচল অঞ্গদ রায়বারে॥ 


ধুয়া। 

রাম পরমধন জাঁবনকারণ 
রামনাম পরমবাণনী। 

সময়কালেতে কেহো কারো নহে 
এখান চিন্তহ প্রাণী ৷ 


চাঁরদ্বারে রাঁহল দুজ্জয় বানরগণ। 
চতুদ্দগ বোঁড়লেক ত্ৰাসত রাবণ 
লঙ্কাপুরী বোৌঁড়লেক হরিষ দেবগণ। 
কৌতুক দেখিতে সভ করিল গমন॥ 
রামরাবণে যবে বাঁজবেক রণ। 
দোখতে আসিবে রক্ষা আদি দেবগণ॥ 
হংস কেলি করে ময়ূর ধরয়ে পেখম। 
নানাবিধি বাদ্য বাজে সুগণতবাজন ॥ 
হংসবাহনে আইলা ব্রহ্মা জগতের কর্তা । 
বৃষভবাহনে আইলা জগতের পিতা ॥ 
এঁরাবত চাপিয়া আইলা শচীর ঈশ্বর । 
মকরবাহনে আইলা বরূণকোওর॥ 
মাহষবাহনে যম ভুবনসংহারণী। 
মানুষবাহনে আইলা ধনের অধিকারী ॥ 
ছাগলে চাঁপিয়া অগ্নি করিল আগুসার। 
হরিণে চাপিয়া আইলা পবনকুমার ॥ 
সিংহবাহনে আইলা দেবী ভগবতনী। 


শিশু কোলে করি। 
শচী আদ কাঁর আইলা যত দেবনারী॥ 
ঢেকিতে চাঁপয়া আইলা নারদ মুনিবর। 
কাঁধে বাঁণা কার গেলা সভার ভিতর ॥ 
অনন্ত দেবতাসভ বাঁসলা সারসার। 
গন্ধব্বগণ গীত গায় নাচে বিদ্যাধরী ॥ 
রাবণ হারাইতে রামকে জিনাইতে। 
বাঁসলেন দেবগণ হরষিত চিত্তে ॥ 
রন্মা বলেন হের আইস নারদ ভাগিনা । 
লঙকাপুরী গিয়া তুমি ভেটহ রাবণা॥ 
বংশরক্ষা হেতু যদ চাহয়ে রাবণ। 
সঁতা দয়া ভজুক গিয়া রামের শরণ॥ 


রামায়ণ 


নানাবিধ প্রকারে বুঝাবা দশাননে। 
বংশরক্ষা হেতু বাল আইস মোর স্থানে ॥ 
আজ্ঞা পায়্যা চাললা নারদ ত। 
লঙ্কা যান মূনিবর আঁত শীঘ্র গাঁত॥ 
আনান্দত হৈয়া যান বাজাইয়া বাঁণা। 
রাবণের ঠাঁঞ যান জয় জয় ঘোষণা ॥ 
নারদ দেখিয়া শীঘ্র উঠিল দশানন। 
নমস্কার হৈয়া দিল বাঁসতে আসন ॥ 
মুন বলেন শুন রাবণ আমার বচন। 
ভক্ষ্যদ্রব্য আইল তোমার নরবানরগণ ॥ 
তোমার কটক বানর খাইত বনে ডালে। 
হেন ভক্ষ্য ঘরে বাঁধ দিল পুণ্যবলে॥ 
কি কারতে পারে তোর শ্রীরাম লক্ষমণে। 
বিস্তর তপ কারলা তুমি ব্রহ্মার আরাধনে 
তোমাকে জানবে হেন নাহি ন্রভূবনে। 
{ক কাঁরতে পারে তোমা নরবানরগণে ॥ 
ত্ৰিভুবন জানলা তুম রাজা দশানন। 
কি কাঁরতে পারে তোমা নরবানরগণ॥ 
নারদের বচনে হাঁরষ দশানন। 
পুনব্বার প্রণাম করে হ'রিষবদন! 
বংশনাশ পথ দিয়া চলিলা মানিবর। 
ঢেকিতে চাপিয়া গেল ব্রহ্মার গোচর॥ 
যতেক কহিল কাঁরল 'নিবেদন। 
রামের বাণে সবংশে মাঁজবে দশানন ॥ 
রাবণেরে হারাইতে রামকে জিনাইতে। 
ব্রহ্মা আদ দেবগণ বৈসে চারিভিতে ॥ 
পার্বত বলেন শুন দেব পশুপাতি। 
রাবণ সেবক তোমার এতেক দুর্গাত॥ 
আর কোন্‌ সেবক তোমার নিবে পদছায়া। 
রাবণ সেবক তোমার তাহে নাহ দয়া 
আপন মুন্ড কাটি তোমার দেয় হাথে । 
হেন সেবকে তোমার মন নাহি ব্যথে॥ 
ধনজন মজে তার কনকলঙকাপরা । 
আর কোন্‌ সময় তুম আছ আধকারী॥ 
উলটিয়া' পাৰ্ব্বতী বাঁসলা একভিতে। 
কোপ করি গেলা মহাদেব গঞ্জতে ॥ 
উন্মত্ত হইয়া বুল শ্মশান মসানে। 
অকারণে পৃজে তোমায় লঙ্কার রাবণে ॥ 
প্রেতাঁপশাচ সনে কর রঙ্গ। 
অকারণে ধর তুমি শিরোপার গঙ্গ॥ 
সেবক বলিয়া বলে জগতের মা। 
ক্রোধে কাঁপল মহাদেবের সৰ্ব্ব গা॥ 


banglabooks.in 


লও্ববাণ্ড 


ক্রোধে মহাদেবের হৈল তিন চক্ষু রাঙ্গা। 
ই বোলে কন্দল করে শিরোপার গঙ্গা ॥ 
ঈগবতন্তর স্ত্রী তোমার তিলেক নাহি শঙ্কা । 
আপনি রাখ গিয়া কনকপুরী লঙ্কা ॥ 
কোন কর্ম রাবণের আমি নাহ কার। 
তপস্যা করিয়া নিল কনকলঙ্কাপুরী॥ 
লঙ্কাপুরীতে বসাইল সুবর্ণের পাটে। 
{তন লোক তার ঠাঁঞ ডরে আসি খাটে॥ 
তপ কাঁরল সে দশ হাজার বংসর। 
অমর হইতে ব্রহ্মা নাহ দিল বর॥ 
বিনয় করল রাবণা ব্রহ্মার বচনে। 

অমর হইব আম তোমার বরদানে॥ 
রাবণের বচনে ব্রহ্মার হইল হাস। 

তুমি অমর হইলে আমার সৃস্টি হইবে নাশ ॥ 
ব্রহ্মা বলে তুমি হইবে লঙ্কার ঈম্বর। 


সবংশে মারবে তোরে নরবানরে॥ 
আপনি বিষ্ণু হৈয়াছেন রাম অবতার । 
কোপ করি আস্যাছেন রাবণে 

করিতে সংহার ॥ 
বানরীর পেটে জান্ময়াছেন দেবগণ। 
তারা সভ কারবেন রাক্ষস নিধন ॥ 
আপাঁন বন্ধন নিল অলঙ্ঘ্য সাগর। 
কটক লৈয়া আইলা রাম লঙ্কার ভিতর! 
দুয়ারে আপাঁন বিষ্ু রাবণ সংশয়। 
কেমনে রাবণ রাজা আছে তো নভয়॥ 
বিধাতার 'নর্বন্ধ আম নারি খণন্ডাইতে। 
আমি কি বল্যাছি তারে সতাকে আনতে ॥ 
রাবণে মারতে আইলা কমললোচন। 
কোট মহাদেব তারে না পারে রক্ষণ॥ 
দৈবের কারণ হেন কি করিতে পাঁর। 
শিবের বচন শুনি শান্ত হৈলা গোরা 
হরগোৌরী দুইজনে হইল সম্বাদ। 
রাবণ মরিবেক দেবগণের সিংহনাদ ॥ 
কীত্তবাস বাখানিল মুনির পূরাণ। 
মহাদেব পার্্বতণীর কন্দল উপাখ্যান ॥ 


ধূয়া। 
শ্রীরামচন্দ্র কোদণ্ডধারী। 
ভুবনমোহন শ্যাম রূপের মুরার। 


২০১ 


অগ্গদের বিক্রমে রাবণ ধাঁরল ধেয়ান। 
অঁভমানে খাঁসয়া পড়ে হাথের গুয়াপান॥ 
দেবগন্ধব্্ব মোরে কেহো নাহি আঁটা। 
মোর অপমান কার যায় বানর বেটা॥ 
ছা্তশ কোট রাবণের প্রধান সেনাপাঁতি। 
যুঝিতে রাবণ রাজা দিলেক আরাত॥ 
সপ্তস্বর্গ জিনিল্‌ আম এ সপ্তপাতল। 
মোর বাণে ব্রিভূবন কাঁপে হালে হাল ॥ 
ইন্দ্রচন্দ্র দেবতা যত তারাগণ খসে। 
বানর বেটা আসিয়া 
মোরে এতদূর রোষে। 
ইন্দ্রজৎ বলী বাপু হও আগুয়ান। 
রামলক্ষ্মণ বধিয়া বাপ রাখহ সম্মান॥ 
হস্তী ঘোড়া লহ বাপ: কটক যুঝার। 
একেলা মারিয়া আইস এ চার দুয়ার 
আপনি রাঁখয়া বাপ: করিহ যে রণ। 
আগে অগ্গদ মাঁরহ পশ্চাতে অন্যজন ॥ 
চিল বীর ইন্দ্রীজৎ বাপের আরাঁত। 
ছাত্তশ কোট সেনাপাঁত চাঁলল সংহতি॥ 
বাপের দুলাল বেটা কুমার মেঘনাদ। 
সর্্বাঙ্গ ভাঁরয়া পরে রাজপ্রসাদ ॥ 
অঞ্গুলে অঙ্গুলি পরে বাহুতে কঙ্কণ। 
সব্বজয়া নেত্র পরে মাণক রতন॥ 
বীরপরিচ্ছদে পরে দিব্য নেত ফালি। 
তন প্রস্থ বেড় দিয়া বাঁধিল কাঁকালি॥ 
সর্বাঙ্গ ভরিয়া পরে চন্দনের সার। 
কণ্ঠা ভরিয়া পরে রত্নময় হার॥ 
সোনার নবগুণ পরে সোনার পাটা । 
পূর্ণিমার চন্দ্র যেন কপালের ফোঁটা! 
একহাথে ধাঁরয়াছে সর্বজ্ঞ দাপাঁন। 
আরহাথে সারাথকে হকারে আপনি 
সারাথ জানল চিত্তে সংগ্রামে গমন। 
সংগ্রামের রথখান করিল সাজন॥ 
রথখান সাজন করে রথের সারথি । 
নানা রত্ব মণি মাণিক্য 'িম্মাইলা তাঁথ ॥* 
কনকরচিত রথ কাণ্চন নিম্মাণ। 
পবনবেগে রথের ঘোড়া করয়ে সাজন ॥ 
তয়া ঘোড়ার মুখে সোনার 'বিদ্বাক। 
তেরো অক্ষৌহণন সাজে যুঝার ধানুকা। 
বিংশাত কোট হাথ সাজে তন 
অব্বহ্দ ঘোড়া । 
পণ্টাশ অক্ষোৌঁহণী জাঠি ঝকড়া॥ 


banglabooks.in 


২০২ 


চলিল কটক সভ যঢুড়িয়া ভূমি আকাশ ৷' 
কটক দেখিয়া দেবগণে লাগে ত্রাস॥ 
হাথাঁ ঘোড়া কটক চলিল মুড়ে মুড়ে। 
বংশাতি যোজন পথ কটক আড়ে বেড়ে ॥ 
কটকের পায়ের ভরে কাঁপছে মোঁদনাী। 
ইন্দ্রজতের বাদ্য বাজে তন অক্ষৌহিণী॥ 
শত সহস্ৰ ধামসা বাজে তিন লক্ষ কাহাল। 
কোটি সহস্র ঘণ্টা মৃদঙ্গ বিশাল॥ 
আশা কোটি বরঙ্গ বাজে ডম্ফ 

কোটি কোটি। 
আঠার কোট দগড়েতে ঘন পড়ে কাট ॥* 
দণ্ডী মুহরি বাজে সাতাইশ লক্ষ বাঁণা। 
বীরবাদ্য বাজে তাহে ত্রিশ কোটি দামা॥ 
আশী কোটি শিঙ্গা বাজে আঁত খরসান। 
পণ্সাশ কোটি বাজে তাহে শঙ্খ সিন্ধুযান | 
ভেরী ঝাঝাঁর বাজে ছাঁত্তশ বৃন্দ পড়া। 
মহাকোলাহলে বাজে আশ কোটি কাড়া॥ 
ঢেমচা খমক বাজে পণ্টাশ হাজার। 


বাদ্যকোলাহল সুন দেবতায় ন্রাস। 
পণ্টাশ কোটি বাজে তাহে রুদ্র কবিলাস 
দুস্তর করতাল বাজে 

ছত্তশ কোটি কাঁশ। 
মধুর নাদে বাজে আটাইশ কোট বাঁশ ॥ 
সাত লক্ষ রবাব বাজে শ্বানতে মধূর। 
পণ্টাশ হাজার তাহে বাজয়ে নূপুর 
তবল বাজে আর জয়ঢোল। 
মহাগ্রলয়কালে যেন উঠে গন্ডগোল ৷ 
পণ্টাশ কোটি বাজে বীরমাদল। 


' রাক্ষস দেখিয়া বানর.হইল একচাপ। 
গালাগালি দেয় রাক্ষস বলে বীরদাপ॥ 


রামায়ণ 


পাতালতা খায় বানর পাঁরধান কাছুটী। 
মারবার তরে আইল বানর কোটি কোটি॥ 
'কাক্কন্ধারাজ্য সংগ্রীব পাইল অনেক সাধে । 
মারবার তরে বেটা রাক্ষস বিবাদে ৷ 
বাহাঁড়য়া যাউক রাম ভণ্ডতপস্বী। 
দেশে গিয়া বিভা করুক পরম রুপসী 
রাবণ রাজা নল তার সীতা রূপবতী। 
কি কারতে পারে রাম মানুষের জাতি॥ 
রাক্ষস সভ গালি দেয় বানর কোপে জবলে। 
কপিল বানরসভ বাঁরদাপ বলে 
আজিকার রণে কারো নাহিক নিস্তার । 
প্রথম রণে প্রবেশ করে পর্ব দুয়ার ॥ 
একে একে চারি দ্বারের খুলল কপাট। 
মার মার শব্দ শুনি বলে কাট কাট॥ 
রাক্ষস সভ বাণ এড়ে ধনুকের শিক্ষা 
পাঁড়ছে বানরকটক নাহি তার লেখা ॥ 
গাছ পাথর লৈয়া বানরকটক যুঝে। 
কোট কোটি রাক্ষস মারে সংগ্রামের মাঝে ॥ 
চড়চাপড়ে মুট্টকিসভ বানরের ভাণ্ডা। 
মুটাকর ঘায় রাক্ষসের মাথা করে গুণ্ডা ॥ 
দুই কটক যুঝিয়া পড়ে রক্তে হয় রাঙ্গা। 
রক্তে নদী বহে যেন ভাদ্র মাসের গঙ্গা ॥ 
হাথন ঘোড়া ঠাট কটক রক্তের উপর ভাসে! 
হারষে পিশাচগণ মনে মনে হাসে! 
রন্তের বিম্বাকসভ বাঁধিয়া উঠে ফেনা। 
শকুন গৃধিণী তাহে করিছে পারণা ॥ 
রক্তের ঢেউ উঠে শুনি দডড়দুাড়। 
ত্রভূবনে যুদ্ধের উপমা দিতে নার ॥ 
কটকের রোল যেন মেঘের গঞ্জীন। 
চারযুগে এমত যুদ্ধ কোথাও না শুনি॥ 
ধানৃকিয়া পাইকের ধনুক চটচটি। 
ভূমেতে লোটায়্যা পড়ে সেনা কোটি কোটি ॥ 
খাণ্ডার ধার খসে যেন গাছের পাতা । 
এক ঠাঁঞ পড়ে স্কন্ধে আর ঠাঁঞ মাতা ॥ 
কাঁইত চোয়াড় পড়ে চোখ চোখ বাণ। 
পণ্চধারে রন্তু পড়ে শরাঁর খান খান॥ 
জাঠি ঝকড়া শেল টাঙ্গ এক ধারা । 
মুষল মৃস্গর পড়ে যেন আকাশের তারা 1, 
সিংহ ব্যাঘ্ৰ জিনিয়া সভ বানরের বল। 
হাথাঁ ঘোড়া পাইক সভ যায় রসাতল॥ 
কুঁপয়া বানর সভ মারিলেক রথে লাখথি। 
রথ সনে চূর্ণ কৈল রথের সারথি॥ 


banglabooks.in 


বাঞ্ককাণ্ড 


কামড়াকামাঁড় রণে লাগল চুলাচুলি। 
ঘায় কারো ভাঙ্গে মাথার খুলি॥ 


গাছ পাথর ফেলায় বানর বাহুবলে । 
ভঙ্গ দিল রাক্ষস না রহে রণস্থলে॥ 
রণে ভঙ্গ না দেয় বানর মৃত্যু নাহি গণে। 
পণ্টাশ কোটি রাক্ষস মারল রাবণের রণে॥ 
পাতালতা খাই আমরা বনে ব্যবহার। 
রণে প্রবোশলে বিপক্ষ পাঠাই যমঘর ॥ 
মদমাংস খাও তোরা ঘুমে অচেতন। 
দেখিয়া না দেখ কেন সাগর বন্ধন ॥ 
ন্রিভুবন জিনিয়া বোলাও লঙকার ঈশবর। 
রামলক্ষমণ নাহ দেখ যমের দোসর ॥ 
কোন্কালে লঙ্কাপুরী আগনি উাল। 
কোন্‌কালে সাগরেতে দেখ্যাছ জাঙ্গাল ॥ 
কোন্কালে দেখিয়াছ এতেক বানর। 


লঙকার রাজা কাঁরব ধা্ম্মক বিভীষণ॥ 
গালাগাল দুই কটক প্রবোশল রণে। 
কুপিল বানর সভ মরণ নাহি গণে॥ 
কীত্তবাস বাখানিল মুনির 


র পুরাণ। 
লঙ্কাকাণ্ডে গাইল গীত অমৃতসমান ॥ 


চন্দনকাষ্ঠ দয়া জ্বাল আগ্নি॥ 
কালো ছাগল রাক্ষস আনিল পালে পাল। 
মন্্র পাঁড় ঘৃত ঢালে সহম্রেক ভার॥ 
মন্ন পাঁড়য়া কুণ্ডে জবাঁলল আগুনি। 
আতপতন্ডুল যব হলে সভ মুনি৷ 
ঘৃতে ডুবাইয়া তবে নবগ্রহ কাটা। 
'বন্তমাল্য রন্তবস্ যজ্ঞ পাঁরপারটী ॥ 

দশ হাজার ব্রাহ্মণ হুলে চাঁরিটানে। 
অগ্নিশব্দ করে যেন মেঘের গঙ্জনে॥ 
তপ্তকাণ্টন যেন দেখ আঁগ্নশিখা। 
মার্ত ধরিয়া আগ্ন আসিয়া দিল দেখা ॥ 


২০৩ 


ইন্দ্রাজতের সাক্ষাৎ আগ্ন হৈলা আঁধচ্ঠান। 
তুষ্ট হৈয়া আঁগ্ন তারে দিল বরদান॥ 
যত বর চাঁহল বাঁর পাইল তত বর। 
আঁজকার রণে তুমি জানবে সমর॥ 
বর দিয়া আঁগ্ন গেলা আপনার স্থান। 
রথে চড়ি ইন্দ্রীজং কারল পয়ান॥ 
চন্দ্রমণ্ডল জিনিয়া মাথায় ধবল ছাঁত । 
বাণেতে রুষিয়া যায় রক্গমাপারনাতি॥ 
এতসভ যুদ্ধ হৈল দৈবে লিখিত। 
দাক্ষণ দুয়ারে অঙ্গদ দখল ইন্দ্রাজত ॥ 
অধ্গদ দোঁখয়া বার ইন্দ্রজিং হাসে। 
গালাগালি দেয় তারে যত মনে আইসে॥ 
আমার বাপে গালি দিয়া পলাইলি ডরে। 
তোমার মাকে অন্যে লয় জিয়ল্ত ভাতরে ॥ 
বাপ মারিল তোর মাকে দেয় আনে। 
ধিক থাকুক বানর বেটা তোর জীবনে ॥ 
যেজন মারল তোর বাপ বানররাজ। 
তার সেবা কর বেটা মুখে নাহ লাজ॥ 
লাভ অপচয় নাহ বুঝ অল্পমতি। 
বনের পাতালতা খাও পশু দুম্মীতি। 
ধরদৃষণ মারে রাম আমার গেয়াঁতি। 
আমরা সহিতে নারি ক্ষত্রিয় জাতি॥ 
কটক মারয়া আজ রাখব ঘোষণা । 
আমার বাণে বাহ্যাড়য়া না যাবে কোনজনা ॥ 
প্রাণ লৈয়া দেশে যাবে না করিহ সাধ। 
আমারে যে কুমার মেঘনাদ ॥ 
প্রতিজ্ঞা করিল আমি বাণের গোচরে। 
সকল মারব আমি সংগ্রাম 1ভতরে ॥ 
এত বলি ইন্দ্রীজৎ পারল সন্ধান। 
বানরকটক 'বিশধয়া কাঁরল খান খান॥ 
অঙ্গদ এাঁড়য়া বানর পলায় সত্বর। 

রণ সাহয়া অঙ্গদ বীর রাঁহল একেশবর॥ 
কুপল অঙ্গদ বার করে বারদাপ। 
ধাইয়া খাইতে আইসে যেন কালসাপ॥ 
তোরে মারতে গেলাম লঙ্কার 'ভিতর। 
তোরে রাখি পড়ল চারি রাক্ষস উপর ॥ 
ত্ৰিভুবন নষ্ট হইল তোর বাপের গন্ধে। 
গা 
জটায় নামে পক্ষরাজ ন্রিভুবনে উড়ে। 
তোর বাপের পাপে সেই পক্ষরাজ পড়ে! 
সঁতা লৈয়া গেল বেটা লঙ্কার ভিতরে। 
তোর বাপের পাপে মোর বাপ মরে॥ 


banglabooks.in 


২0৪ 


তোর বাপের পাপে মরে ব্রিশিয়া কবন্ধ ৷. 
তোর বাপের পাপে সাগর গেল বন্ধ॥'. 
তোর বাপের পাপে মারীচ তেজিল পরাণ। 
খর দূষণ এই হেতু হারাইল জাবন!॥৷ 
তোর বাপের ছায়া লাগিল যত দ্‌রে। 
তত দূর বাঁধা গেল গাছপাথরে॥ 

সাগর পার হইয়া মাগে অভয় প্রসাদ। 
পরস্ত্রী চুরি করে জীবনে কি সাধ॥ 
অন্য হেন স্ত্রী নহে সীতা দেবী সতী । 
কোপদ্টে চাঁহলে মাঁজবে বসুমতী॥ 
ন্রিভুবন জিনিল তোর বাপ লঙ্ডে*বর। 
মারতে রামের সনে করে পাঠান্তর ॥ 
আগে তোরে মারব পাছেতে রাবণ। 
লঙ্কার রাজা করিব রাক্ষস বিভীষণ ॥ 
তোর বাপ স্রীচোরা তোর রণ চুরি। 
দেখাদেখি রণ কাঁরলে যাবে যমপুরা॥ 
চোরার বেটা চোর তুঁঞ চুরি কারস রণ। 
এক চাপড়ে তোর লইব জীবন! 
হনুমান বাঁধিয়া তোর বাড়্যাছে অহঙ্কার। 
অঙ্গদ বীর বাল মোরে পৰ্তের সার॥ 
অঙ্গদের ঠাঁঞ পাঁড়লে আজ যাবে কোথা । 
চাপড়ের ঘায় ছিশ্ডিব বেটা তোর মাথা ॥ 
এতেক বাঁলয়া যুঝে বালির কোঙ্র। 
অন্ধকার করিয়া ফেলে গাছ পাথর ॥ 
সন্ধান পুরয়া ইন্দ্রীজং এড়ে বাণ। 
অঙ্গদের গাছ পাথর করে খান খান॥ 
ইন্দ্রজৎ বাণ এড়ে কার মহাশব্দ। 
বুকের ভরসা গদা সাহলেক অঙ্গদ॥ 
অঙ্গদের বক যেন বজের সমান। 
বুকেতে ঠোকয়া গদা হইল খান খান॥ 
অঙ্গদ বলে তোর ঘা আগে গেল রসাতল । 
মোর ঘা সহ রে বেটা বুঝি তোর বল॥ 
বীরদাপ করে বীর মারে মালসাট। 
দেউল বেহারে যেন লাগিল কপাট॥ 
কুপিয়া অঙ্গদ বীর রথে মারে লাখি। 
রথ সনে চূর্ণ কৈল রথের সারথি॥ 
অঙ্গদের বিক্রম দেখ ইন্দ্রীজতের ভ্ত্রাস। 
লম্ফ দিয়া ইন্দ্রজং উঠিল আকাশ॥ 
আকাশে উঠিয়া বীর চারি দ্বার দেখে। 
দ্বারে দ্বারে রাক্ষস পাঁড়ল লাখে লাখে॥ 
কৃত্তিবাস বাখানিল মনির পুরাণ। 
লঙ্কাকান্ডে গাইল গাঁত অমৃতসমান॥ 


রামায়ণ 


মত্ত হৈয়া যুঝে বানর পাসরে আপনা । 
সেনাপাঁত সেনাপাঁত যুঝে দুইজনা॥ 
প্রচণ্ড রাক্ষস রণে ছিল আগুয়ান। 
সম্পাতি দেখিয়া মারে তিন লক্ষ' বাণ॥ 
বাণ খাইয়া সম্পাঁত হইল 'ববর্ণ। 
উপাঁড়য়া আনল গাছ নামে অ*্বকর্ণ॥ 
অশ্বকর্ণ গাছ গোটা দিলেক সুপাক। 
গাছ গোটা আইসে যেন কুমারের চাক॥ 
চক্লাবর্ত্ত আইসে গাছ করি অন্ধকার । 
গাছের বাড়িতে প্রচণ্ড হইল চূরমার॥ 
সম্পাতি বানর সে প্রচণ্ড রাক্ষস মারে। 
দশ গোটা রাক্ষস লেজ জড়াইয়া ধরে॥ 
তপন রাক্ষস আইল হাথাীঁর কান্দে। 
{তনশও বাণে সে নীল বার বিধে॥ 
কুপিল যে নীল বীর হইল নিয়ড়। 
হাথাঁর উপর চাপিয়া তারে 


পাঁড়ল তপন বার দুই কটক দোখ॥ 
রথে চাঁড়য়া আইল রাক্ষস বিদ্যুনমালপ। 
গরু মানুষ লৈয়া যার ভোজনের কেলি! 
হনুমান দেখিয়া বাণ য্যাঁড়ল ধনুকে। 
{তনশও বাণ মারে হনুমানের বুকে॥ 
বাণ খায়্যা হনুমান তিলেক নাহ ব্যথে। 
লাফ 'দিয়া চাঁড়লেক 'িদ্যুন্মালীর রথে ॥ - 
রথে চাঁড়য়া তার ধাঁরলেক চুলে। 
হাথের টানে তার মুণ্ড 'ছিণ্ডিয়া 

তো ফেলে॥ 
সুবর্ণ নামেতে আইল বিষম রাক্ষস। 
একবারে মদ পিয়ে সহস্র কলস 
সোনার নব গুণ ধরে সোনার শালা। 
রণেতে আ'সয়া সেই দিলেক মহলা ॥ 
ক্ষণেকে ধনুক ধরে ক্ষণে ধরে খাণ্ডা। 
বড় বড় বানর ধর্যা করে গঞণ্ডা॥ 
ঘোর অন্ধকার হইল সেই রণস্থলে। 
সমুখে বানর পায়্যা ধর্যা ধর্যা গিলে 
দেখিলা যে বানরের এতেক দুর্গত 
কুঁপিয়া আইল রণে নীল সেনাপতি 
কুপিয়া যে নীল বার চাহে চারিভিতে। 
সুবর্ণের রথচাকা তুলিয়া নিল হাথে! 
হঙ্গুলের চাকা গোটা তাহে সোনার পানি। 
হাথে চক যুঝে যেন দেব চক্রপাণি॥ 


banglabooks.in 


চাড্কাকাণ্ড 


ড়লেক চাকা গোটা নিজ বাহুবলে। 
স্বীলিয়া উঠিল চাকা গগন মণ্ডলে॥ 
পবনবেগে আইসে চাক কি কাহব কথা। 
ঢাকা ঘাতে কাটিয়া ফেলে সুবর্ণের মাথা ॥ 
ঘুঝয়ে সুষেণ বেজ রাজার *বশুর। 
দুই পনর লৈয়া বুড়া যুঝয়ে প্রচুর॥ 
পাঁড়য়া গেল ভোলে। 
শত সহস্ রাক্ষস চাঁপিয়া ধরে কোলে ॥ 
বুড়ার যুদ্ধ দেখ্যা বড় 
লক্ষমণের লাগে ধন্দ। 
[তিন দিন যুঝে বুড়া তবু নহে ভঙ্গ॥ 
বূড়ার চড় চাপড়ে কর্ণে লাগে তাল। 
এক চাপড়ে মারল রাক্ষস জম্বুমালী । 
রাবণের সেনাপাঁত নামেতে প্রঘস। 
একবারে মদ িয়ে অধৃত কলস॥ 
বানর মারিয়া বুলে নাহ তার লেখা । 
আচম্বিতে সুগ্ৰীব সনে তার হইল দেখা! 
কাপল সুগ্ৰীব রাজা পাসরে আপনা । 
উপা'ড়য়া আনে গাছ নামেতে হাথিনা॥ 
এঁড়লেক গাছ গোটা দিয়া হূহঙ্কার। 
পাঁড়ল প্রঘস বার হইল চুরমার! 
মন! রাক্ষস বিভীষণের পরিচয়। 
ইস্ট সম্বন্ধে দুহে* কথাবার্তা কয়৷ 
গদার বাড়ি বিভীষণ মারল িব্রঘে। 
ভূমেতে পাঁড়য়া সেই তোঁজল জীবনে॥ 
বজমুন্টি রাক্ষস আইল বড়ই দুরন্ত। 
মাস খায় রন্তু পিয়ে বিদারয়ে অন্ত 
তার ডরে বানর না হয় আগুয়ান। 
একবারে ধনুকে যোড়ে তিনশও বাণ৷ 
মহেন্দ্র দেবেন্দ্র বানর দুই সহোদর। 
অমৃত পানে দুই ভাই হৈয়াছে অমর॥ 
পরচক্রে দুই ভাই প্রবৌশল রণে। 
লাফ দিয়া রথোপরে চটে দুইজনে ॥* 
মুঠাকর ঘায় তার ভাঙ্গল মাথার খুলি। 


অন্বপ্রভা নামে রাবণের সেনাপতি ॥ 
দেবেন্দ্র বানর দোখ হাস্যবদনে। 

[তিনশও বাণ মারে দেবেন্দ্র অচেতনে॥ 
ভাই পরাজয় দৌখ মহেন্দ্র কাঁপত। 
লোহার সারল হাথে আইল ত্বরিত॥ 


২০৫. 


পাক 'দয়া এড়ে বীর লোহার সাবল। 
রথসনে অশ্বপ্রভা গেল রসাতল ॥ 
পাঁড়ল যে অশ*্বপ্রভা দেবতার আঁর। 
আকাশে থাঁকয়া দেব দল টাঁটকার॥ 
শ্রীরামের তেজে বানর সমরেতে 'জিনে। 
হেন সভ রণ হইল কীত্তবাস ভনে॥ 


যুবা যে লক্ষ্মণ বীর সীমন্ত্রানন্দন। 
অবসাদ নাহি বারের প্রথম যৌবন 
গোৌরবর্ণ লক্ষ্মণ বার প্রথম বয়েস। 

কনক চম্পক অঙ্গ দৌখতে সবেশ॥ 
বনজ সমান লক্ষ্মণ বীর অবতার। 

বিক্ৰম কার বীর ধনূকে টঙকার॥ 

দশরথ রাজার পত্র অজ রাজার নাত। 
অবতার লক্ষ্মণ বীর বড় যোদ্ধাপাঁতি॥ 
বড় বড় রাক্ষসের লইল পরাণ। 
বিরুপাক্ষ বীর আইল পীরয়া সন্ধান ॥ 
বিরুপাক্ষের রণে বানর ফুটিল অপার 
গৌর অঙ্গে রন্ত পড়ে 'হিঙ্গুলের ধার॥ 
ধনুক টানিয়া বীরের রন্ত অত্গুলি। 
হরিতাল 'হঙ্গুল যেন এক ঠাঁঞ গুলি ॥ 
বজ্রবাণ এড়ে লক্ষ্মণ কি কহিব কথা । 
বির্পাক্ষ মহাবীরের কাটি গেল মাথা ॥ 
উদয় হইতে যুঝে বীর বেলা অবসান। 
তবু নাহ ঘুচে বীরের হাথের ধনুক বাণ॥ 
পণ্চাশ কোট রাক্ষস মারল দিবসে । 
[তিন কোট রাক্ষস মারল দন অবশেষে ॥ 
লক্ষণের যুদ্ধ দোখ দেবে লাগে ধন্দ। 
অব্বদ কোট রাক্ষসের কাটা গেল স্কন্ধ॥ 
হাথী ঘোড়া ঠাট কটক রন্তে সভ ভাসে। 
হরিষে পিশাচগণ মনে মনে হাসে॥ 
সূর্য্য অস্ত যান যখন বেলা অবসান। 
হেন বেলা রঘুনাথ পরেন সন্ধান॥ 
ধনুকে গুণ দিয়া রাম প্রবেশিলা রণে। 
যত রাক্ষস ছিল কাটিয়া পাড়ে বাণে॥ 
এক দণ্ড বৈ আর না করিল রণ। 
পাঁড়ল রাক্ষস সভ আর নাহি একজন। 
িরানই কোটি পড়ল পর্বাতিয়া ঘোড়া । 
সেনাপতি ভাগ পাড়িল পৰ্বতের চড়া ॥ 
যত রাক্ষসের ঠাট ছিল অবশেষে। 

এক দণ্ডে মারিলেক চক্ষুর নিমেষে॥ 


banglabooks.in 


২০৬ 


অন্তরীক্ষে ইন্দ্রাজং রাহল আকাশে। 
কটকের মরণ দেখি পাইল তরাসে॥ 
বাপ মোরে কটক সমার্পল হাথাহাথ। 
আপনা রাখিতে নারল: রথের সারথ॥ 
আঁগ্নকেতু বৈশ্যকেতু বিরুমে বিশাল। 
রুদ্রঘণ্টা পড়ল মোর লগ্কার কোটাল ॥ 
ষট 'নিষট পাঁড়ল মোর যমের দোসর। 
লঙ্কার ভিতর বীর নাহ তার সোঁসর॥ 
অজয় কবন্ধ মোর সংগ্রামে দুজ্জয়। 
দেব দানব ত্রিভুবন করেন সভে ভয়॥ 
পাঁড়ল সুবর্ণ বীর বিক্ৰমে চূড়ামণি। 
বড় বড় বীর পাঁড়ল সংগ্রামের ধান ॥ 
'্যজ্ঞকেতু বীর পড়ে সমরে দুজ্জয়ি। 
দেবাসূর গন্ধব্র্বে যাহার নাহি ভয়॥* 
বজ্রমুাষ্ট পাঁড়ল কর্ণেতে লাগে তালি। 
হাথশর পৃঙ্ঠে তপন পড়ে আর 
বদ্যুল্মাল॥ 

শোণিতাক্ষ বিড়ালাক্ষ পড়য়ে উৎকট। 
ডরে সেনাপাঁতগণ না যায় নিকট! 
এত সেনাপাঁত পাঁড়ল দেউলের চূড়া। 
অব্ক্দ কোটি পাঁড়ল পর্বাতয়া ঘোড়া ॥ 
দেবগণ জিনিয়া মোর এতেক সেনাপাতি। 
নব লক্ষ সেনাপাঁত সাতাইশ লক্ষ হাথাী॥ 
মহাপান্রগণ মোর রাজ্যের আঁধকারাঁ। 
আর পাঁড়ল বাপের শিয়ারি প্রহরী ॥ 
প্রসাদ দিয়া বাপ মোর দিল গুয়াপান। 
এতেক কটক পড়ে মোর বিদ্যমান ॥ 
কটকের ভালমন্দ আমাকে সে লাগে। 
কোন মুখে দান্ডাইব শিয়া বাপের আগে॥ 
দেখ রণে আমি রাম জানতে না পারি।»* 
আদেখা হৈয়া যুদ্ধ কাঁরলে 

জানতে পাঁর॥ 
মেঘের আড়ে থাঁকয়া মারব বানর 
ডাক দিয়া রামের তরে বলে মেঘনাদ । 
দেশে 'ফির্যা যাবে মনে করিয়াছ সাধ॥ 
রাক্ষসগণ মারিয়া তোমার হরিষ অন্তর । 
আ'জকার রণে তোমায় পাঠাব যমঘর॥ 
এত বাল ইন্দ্রাজং ধনূকে দিল চড়া । 
দেউল বিহারে যেন ভাঙ্গয়া পড়ে চূড়া॥ 
দুজ্জয় বিষম ধনুক যমদণ্ডধর। 
থরহর পাঁথবী কাঁপে সপ্ত সাগর॥ 


J 


রামায়ণ 


' ধনুক গুণ দিয়া তিনবার লোফে। 


শব্দ শুনি দেবগণ থরহরি কাঁপে॥ 
রাম লক্ষ্মণ বালয়া ঘন ঘন পাড়ে ডাক। 
সম্বর আমার বাণ পাঁড়ছে ঝাঁকে ঝাঁক॥ 
আকাশে থাকিয়া করে বাণ বারষণ। 
তঙ্জন করিয়া বধধে শ্রীরাম লক্ষ্মণ ॥ 
ছন্দে বছন্দে বি'ধে জানে নানা কলা । 
দুই ভাইর কাটিয়া পাড়ে গায়ের মেখলা | 
দুই ভাইর গা বাহিয়া রন্ত পড়ে স্রোতে 
দুই ভাইর রক্ত পড়ে রণের ভূমিতে 
এথা ইন্দ্রজৎ বধি শ্রীরাম লক্ষণে । 
উত্তর দুয়ারে গেল বার পক্ষ গেয়ানে॥ 
উত্তর দুয়ারে নাহ বানরের হানাহানি। 
থানায় সেনা রাখ্যা রাজা চলিল আপানি ॥ 
পশ্চিম দুয়ারে মায়াযুদ্ধ করে ইন্দ্রজত। 
ঝাট কার রাখ গিয়া আপনার মিত॥ 
শুনিয়া সুগ্ৰীব রাজা হইলা অসখা। 
থানা সমেত চলি গেলা যেন উড়ে পাখি॥ 
পর্ব দ্বারে কাঁহতে গেলা পবনের গাঁতি। 
তথা গিয়া জানাইল নীল সেনাপাত ॥ 
নীল কুমুদ আর ঠাট যুঝয়ার। 
থানা সমেত গেল সেই পশ্চিম দুয়ার ॥ 
দাক্ষণ দুয়ারে আছে অঙ্গদের থানা । 
মহেন্দ্র দেবেন্দ্র বীর আছে দুইজনা ৷ 
আশী কোটি বানর চলে 

{তনজনার ভিড়নে। 
ধাইয়া গয়া বার্তা কাঁহলা 'তনজনে॥ 
সবেমাত্র নাহ জানে রাক্ষস 'বভীষণে। 
বভীষণে নাহ কহে বিপক্ষ গেয়ানে ॥ 
এই সে কারণে বার্তা না পায় বিভীষণে। 
শুনিয়া তো বিভীষণ আইলা ততক্ষণে ॥ 
চার দ্বারের বানর হইল এক ঠাঁঞ। 
আড়ে হইতে ইন্দ্রজং বধে দুই ভাই! 
লম্ফ দিয়া বানর কটক উঠয়ে আকাশে । 
কোথা হইতে বাণ পড়ে না পায় তরাসে॥ 
রাম লক্ষ্মণ দেখ্যা কটক হইল নৈরাশ। 
মেঘের আড়ে ইন্দ্রজং করয়ে উপহাস ॥ 
সহম্্ চক্ষে দেখিতে না পায় পুরন্দর। 

ইন্দ্রজং নিশাচর ॥ 
ডাক দিয়া রামের তরে বলে মেঘনাদ। 
দেশেরে জয়ন্ত যাবে না করিহ সাধ॥ 


banglabooks.in 


গ্রৎ্ব্ক্ণ্ড 


।এতেক বলিয়া করে বাণ বাঁরষণ। 
জর্্জজর কারয়া বিধে বাণ শ্রীরাম লক্ষণ ৷ 
খণ্ড খণ্ড করিল রামের মাথার টোপর। 
রক্তের পরশ নাহি তার শরীর ভিতর 
সন্ধান পার দুই ভাই আকাশ পানে চাই। 
কোথা থাঁক যুঝে বেটা দেখিতে না পাই ॥* 
রামের গায় বাণ পড়ে তাহে' নাহি মন। 
সহ সহ বাঁলয়া ডাকেন ভাইরে লক্ষ্মণ ॥ 
এত বাণ এড়িয়া তবু ক্ষমা নাহি মনে। 
নাগপাশ বাণ এড়ে ধনুকের গুণে ॥ 
ব্ৰহ্মঅস্ত্ৰ নাগপাশ দুজ্জয় প্রতাপ। 

এক বাণ এড়িলে হয় এক লক্ষ সাপ॥ 
সর্প হৈয়া বাণ আকাশে ফণা ধরে। 
সর্পের মুখেতে আগুণের কণা জলে ॥ 
সাপের মুখে আগুন জবলে ধিকি ধিকি। 
আছুক অন্যের কাজ কাঁপয়ে বাসাক ॥ 
চলিল যে সর্পগুলা মেঘের গঙ্জনে। 
হাথে গলে বাঁধে গিয়া শ্রীরাম লক্ষণে ॥ 
কোন সাপ গলায় ধরে কেহো ধরে পা। 
পরতে পরতে সাপ বেড়ে সব্্ব গা॥ 
হাথ পা লাঁড়তে নারে গলায় বেড়ে ফাঁশ। 
যমের দোসর বন্ধন নাগপাশ! 

সপেরি বিষের জহলায় পোড়য়ে শরার। 
উত্তর ওরে ঢলিয়া পাঁড়ল দুই বাঁর॥ 
দুই ভাই ভূমেতে লোটায় 'বাঁচত্র বেশে। 
চন্দ্র সূর্য দুহে* যেন খসিল আকাশে ॥ 
ভূমে লোটায় রঘুনাথের যত বেশ। 


২০৭ 


যে সময় গেলাম কাঁরয়া পাতাপাঁতি। 
আপনা রাখতে নারি পড়ল সারাথ॥ 
আপনা রাখতে আমি হৈলাম বিকল। 
প্রাণ লৈয়া গেলাম আমি যথা মেঘ সকল ॥ 
তথা থাকি দেখি আম রাক্ষসের দূর্গাত। 
একদণ্ডের রণে মোর পাঁড়ল সেনাপতি ॥ 
সকল সেনাপতি পড়ে এক দণ্ডের রণে। 
এতেক 'চান্তয়া অপ পাইলাম মনে॥ 
*দশদিগ চাপিয়া কারল মহারণ। 
কদলীর বৃক্ষ যেন পড়ে বানরগণ ॥* 
কথগুলা বানর মারিয়া মনে পাইল? ব্যথা। 
রাম লক্ষ্মণ চাহিয়া বেড়াই 
তারা গেল কোথা ॥ 

বানরের মধ্যে রাম পশ্চিম দুয়ারে । 
বাণে বিখধ্যা দুই ভাই কৈলাম জঙ্জরে ॥ 
খণ্ড খণ্ড করিলাম তার মাথার টোপর। 
রক্তের পরশ না থুইল তার শরীর ভিতর ॥ 
ব্ৰহ্ম অস্ত নাগপাশের বুঝিলহ প্রতাপ । 
এক বাণ এঁড়লাম হইল লক্ষ সাপ॥ 
সর্প হৈয়া বাণ মোর আকাশে ধরে ফণা । 
স্পমুখে বাহির হয় আগুনের কণা 
মূখে অগ্নি সাপের মুখে 

জবলিছে ধিকি ধিকি। 
আছুক অন্যের কাজ কাঁপয়ে বাসৃকি॥ 
সপেরি মুখে বাহির হয় আগুনের জালা । 
হাথ পা বাঁধ্যাছে রামের 

আর বাঁধ্যাছে গলা 


হাথের ধনুক বাণ লোটায় আর চাচর কেশ॥ “বান্ধিয়া পাঁড়ল যেন সূচীর 'শয়ান। 


রণ জিনিয়া মেঘনাদ ছাড়ে 'সংহনাদ। 
বাপের ঠাঞ্জ যায় বার পাইয়া আহমাদ ॥ 
লঙ্কার ভিতরে গিয়া বাজায় জয়ঢোল ॥ 
আগ; বাঢ়াইয়া পড়ে চন্দনের ছড়া । 
তার উপর পাতিলেক পাটের পাছড়া॥ 
হাথেক উভ পাতিলেক পুষ্প পাঁরজাত। 
তার উপর রথ রহে সুগন্ধি বহে বাত 
বাপের আগে দাণ্ডাইল বীর অবতার। 
রণের কথা শুনিতে রাজা আইল সত্বর॥ 
যতেক রণ কারয়াছে বাপের আগে কয়। 
পৃথবীতে হেন যুদ্ধ কোথাও নাহ হয়॥ 
অনেক যুদ্ধ করিলাম পৃথিবী ভিতর । 
সভা হৈতে বিষম দেখি নর আর বানর॥ 


গলায় টান পড়ে তার বার্যায় পরাণি॥ 
ত্ৰিভুবন 'মালয়া যাঁদ কররে যতন। 
তবু না ঘুঁচবে নাগপাশের বন্ধন ॥ 
রাম লক্ষ্মণ সংগ্রীবের আর 

নাহি কিছু ডর। 
সাঁতা লৈয়া কেলি কর লঙ্কার ভিতর॥ 
হারষে যুদ্ধের কথা কহে মেঘনাদে। 
কোলে কারি রাবণ রাজা চুম্ব দিল সাধে ॥ 
নানা রত্বভাণ্ডার দিলেক প্রচুর। 
পায়েতে নুপুর দিল কনক কেয়ূর॥ 
নানা রত্ন দিল তারে মাথায় দিল মাঁণ। 
ইন্দ্রাবদ্যাধরী দিল সহস্র নাচান॥ 
প্রসাদ দিয়া কাঁরল ভাণ্ডার লণ্ডভণ্ড ।* 
সভে মাত্র নাহ দিল ছন্র নবদণ্ড॥ 


banglabooks.in 


২০৮ 


প্রসাদ দয়া রাবণ রাজা পাঠাইল বেটা । 
ডাক দিয়া আনিল তবে রাক্ষসী ন্রিজটা॥ 
*ত্রজটা বলিয়ে তোরে রাক্ষস! প্রধান। 
হের আইস তুমি মোর লেহ গুয়াপান ॥* 
সীতাদেবী আনলাঙ আম বড় প্রয়াসে। 
বস্তুজ্জান না করে সাতা 

স্বামী দেখ্যা পাশে॥ 
আগে আগে সীতা মোরে করিতেছিল ডর। 
স্বামী নিকট দেখিয়া বড় খরতর॥ 
পৃজ্পক রথ লৈয়া তুমি সীতাকে তুলিয়া । 
সঈতাকে লৈয়া দেখাও আকাশে দান্ডাইয়া॥ 
ইন্দ্রজিৎ রামলক্ষমণ বাঁধিল নাগপাশে। 
স্বামীর মরণ দেখ্যা হইবে নৈরাশে॥ 
রাবণের আজ্ঞায় ন্রিজটা রাক্ষসী যায়। 
অশোকবনে গিয়া সীতাকে বার্তা কয়! 
রাম লক্ষণ পাঁড়য়াছেন ইন্দ্রীজতের রণে। 
স্বামী দেখিবে যাঁদ আইস মোর সনে॥ 
এত শুনি সীতা দেবী হইলা মুচ্ছিতি। 
'ভ্রজটা দেখিল সাঁতার নাহিক সম্বিধ॥ 
অনেক ক্ষণে সীতা দেবীর হইল চেতন। 
হাহা প্রভু বলি সীতা করেন রোদন 
চলিলেন সাঁতা দেবী ন্রিজটা সংহাতি। 
রথে চাঁড় আকাশে উঠিলা শীঘগাতি ॥ 
আকাশে থাঁকয়া সীতা নেহালিয়া চাহে। 
লক্ষ লক্ষ সাপ দেখে দুই ভাইর গায়ে! 
নাগপাশে পাঁড়য়াছেন শ্রীরাম লক্ষযুণ 
ঘাস পাইয়া সীতা দেবী কাঁরছে রোদন ॥ 
কা্তবাস বাখানিল মুনর পুরাণ। 
লঙ্কাকান্ডে গাইল গত 

নাগপাশ উপাখ্যান ॥ 


*আমারে হইল আজ দারুণ কাল রাতি। 
অভাগিন' সীতা মুঞ হারাইলাম পাতি ॥* 
বাপ ঘরে যখন আমি ছল; শিশুকালে। 
আমাকে দেখিয়া সর্ব লোকে ভাল বলে 
আমার লক্ষণ দৌখয়া বলে সব্বজন। 
সীতার শরীর দোঁখ বিচিত্র গঠন॥ 
িরুণদল্ত নহে সঁতা আবরল পয়োধর। 
হরের ডমর্‌ যেন সীতার মধ্যস্থল ॥ 
অশোক 'কিংশুক যেন শরীরের জ্যোতি । 
অন্ধকার নষ্ট করে সীতা রূপের ভাত ॥ 


রামায়ণ 


' হেন বীর নাহ দেখি পৃঁথবা ভিতর। 


তোমাকে মারিয়া প্রভু যায় নিজ ঘর॥ 
গম্ভীর গহন যেন সীতার বচন। 
রাজহংস জিনিয়া যেন সাঁতার গমন ॥ 
পাঁরধান বস্ত্র সীতার না হয় মালন। 
নাভি গভীর সীতার মাঝা আত ক্ষীণ ॥* 
বিজ্যোতি নাহ দেখি সীতার 

হাথের কঙকণ। 
সীতার শরীরে নাহ দেখ 

বিধবা লক্ষণ॥ 
এত সভ সুলক্ষণ যেই নারী ধরেন 
স্ৰী লক্ষণে পুরুষ সুখে রাজ্য করে॥ 
সব্বজনের বচন হইল 'বিপরীত। 
মোর প্রভু ভূমি লোটান হারায়্যা সম্বিধ॥ 
কীত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
রনি ভারি তমার 


বধিলা তুমি লঙ্কাসূর তুষ্ট কৈলা খাঁষকুল 
জনক রাজা অশ্গীকার করি। 
মহাদেবের ধনূকবাণ ভাঙ্গ্যা কৈলা দুইখান 
বিভা কৈলা সীতা তো সুন্দরী 
ভরত তোমায় কৈল স্তুতি তাহাতে না দিলা মাত 
বনবাস তুমি কৈলা ভর। 
থাটপাট সহ সিংহাসন তাহে প্রভু আরোহণ 


পাঁপষ্ঠ যে ইন্দ্রজিত দেব যারে করে ভীত 
তার বাণে হারাল্যা জীবন॥ 
ন্রজটার হাথে ধর বিস্তর স্তবন করি 
বলেন সঈতা সকরুণ বাণী। 
তোমার বাপের পুণ্যে আম যাই প্রভুর সনে 
রথ লৈয়া তুম যাও আপনি॥ 
সীতার ক্রন্দন শুনি হইল আকাশবাণী 
প্রভু রামের নাহ হয় নাশ। 
ররর EOE 
নাচাড় রচিল কৃত্তিবাস॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


গতর হইয়া কাঁদে সীতা তো রূপসী । 
সীতার প্রবোধ করে ন্লিজটা রাক্ষসী ॥ 
না কাঁদ না কাঁদ সীতা ঘুচাও আঁভমান। 
দিন দশের মধ্যে যাবে বরধনাথের স্থান ॥ 
{বিস্তর কাল গেল তোমার অল্পকাল আছে। 
হৃদয় সুখাইয়া তুম প্রাণ খোয়াও পাছে॥ 
এতেক '্রিজটা তারে দিল পাতিয়ান। 
অশোকবনে থুল লৈয়া করি বন্ধুয়ান ৷ 
যে সময় গেল সীতা. অশোকবনের গুড় । 
হাথে অস্বে বোঁড়লেক রাবণের চেড়ি॥ 
দুই ভাই বন্দী আছে বন্ধন নাগপাশে। 
মাথায় হাথে বলে বানর হইল সব্্বনাশে॥ 
নীল সেনাপতি কাঁদে বিপক্ষের খিল। 
নাথায় হাত "দয়া কাঁদে সেনাপাতি নীল ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র কান্দে সকরূণ ভাষে। 
কান্দেন কুমুদ বীর নীল বীরের পাশে ॥* 
দেখিয়া সংগ্রীব বীর কাঁদিয়া আছাড়ে। 
মত মিত বলিয়া ঘন ঘন ডাক ছাড়ে ॥ 
এ ত যাঁদ হইল মিত দৈবের গাঁত। 
কোন্‌ কার্যে আইলাম মত 
তোমার সংহতি ॥ 

লঙ্কায় আইলাম আমি মিত মোর মরে। 
কোন্‌ লাজে যাব আমি কিক্িন্ধা নগরে ॥ 
কাচ্কন্ধার রাজভোগ আগুনে পোড়াইয়া। 
সকল কটক মারব সাগরে ঝাপ দিয়া ॥ 
সুষেণ বৈদ্য বলে ধন্বন্তারর কোঙ্র। 
দুই ভাই লৈয়া যাইব 'কাঁচ্কন্ধা নগর ॥ 
পর্বতের ওষধ আন দড় কর মিত। 
সুষেণ শ্বশুর মোর করহ এই 'হত॥ 
সবংশে মারব আমি লঙ্কার রাবণ। 
তবে তো “শ্বশুর আমার দেশেতে গমন॥ 
দূরে থাকি তাহা দেখি রাক্ষস বিভীষণে। 
চিন্তে গণে বিভীষণ সাত পাঁচ মনে॥ 
কোন্‌ বীর লৈয়া পড়্যাছে আথান্তর। 
মাথায় হাথে কাঁদে কেন সকল বানর 
বিভীষণ ইন্দ্রজং একই আকৃতি। 
বিভীষণ দোঁখিয়া পলায় সকল সেনাপাঁত॥ 
ডাক দিয়া সংগ্রীব বলে অঙ্গদের আগে। 
দেখ দোখ অঙ্গদ কটক কেন ভাঙ্গে ॥ 
অঙ্গদ বলে নাহি জানি বানরের মতি। 
তোমরা পলায়্যা যাবে 

দেশে থাকবে কথি॥ 


২০৯ 


ডাক 'দয়া বলে তবে অঙ্গদ যুবরাজ। ' 
কি দেখ্যা পলাও বানর মুণ্ডে পড়ুক বাজ॥ 
হানা দিয়া ইন্দ্রজৎ গেল আপন ঘর। 
বিভীষণ দেখ্যা পলায় সকল বানর॥ 
দেশে পলায়্যা যাবে স্বীপনুন্র সাধে ।* 
তথা গিয়া সুগ্ৰীব রাজা গাঁড়বে এক খাদে ॥ 
সেই স্ব্রীপৃত্রে যাঁদ থাকয়ে বাসনা । 
নেউটিয়া রাখ গয়া আপনার থানা! 


বিভীষণ বলে প্রভু ভাই দুইজনা ৷ 
রাক্ষসের বন্ধনে কেন পাসর আপনা॥ 
আজ তোমা বিনে জয়ন্তে 
মারল বিভীষণ। 

পাঁপষ্ঠ ভাই আছে মোর দুরন্ত রাবণ! 
পলাইতে পথ নাহি যাব কোন্‌ দেশে। 
অগাধ সাগরে গিয়া কাঁরব প্রবেশে॥ 
ধন যাউক মোর সকল রাজ্যসুখ। 
জন্ম সফল হউক দেখিব রঘুনাথের মুখ ॥ 
*সুগ্রীব বিভীষণের রোদন তাহা শুনি। 
ধীরে ধীরে কাহতে লাগিলা রঘুমাণি॥% 
সকল ছাড় বিভীষণ আমা কৈল সার। 
কোনমতে বিভীষণের নাঁহক নিস্তার] 
স্লীপুত ছাড়িয়া আইল লঙকাপুরী বাস। 
বিভীষণে বলিল; আমি সকল হৈল উপহাস ॥ 
বিভনষণে রাজা করিতাম লঙ্কার অধিকার। 
সুধিতে নারিলু এবে বিভনষণের ধার॥ 
তোমারে বল সঃগ্রীন রাজা শুন সাবধানে । 
কটক লৈয়া চল তুমি আপনার স্থানে॥ 
হিয়ায় 'হিয়ায় মিতা আমাকে দেহ কোল । 
দেশে গিয়া আমায় না বাঁলহ মন্দ বোল! 
যত পরিশ্রম কৈলা সুধিলা আমার ধার। 
আমার ঠাঁঞ মিতা তুমি সত্য হৈলা পার॥ 
রাজা হৈয়া বাঁহলে তুমি গাছ পাথর। 
দলে বলে সৈন্য লৈয়া বান্ধিলে সাগর ॥ 
নাগপাশ বন্ধন মিতা হইল আমার তরে। 
আমার লাগিয়া মিতা কোন্‌ জন মরে॥ 
নৌতুন রাজা তুমি তোমার শত শত নারা। 
আমার লাগিয়া মিতা সকল পাসরি। 
বালি রাজা মারিয়া আমি বড় পাইল; লাজ। 
আমাকে দেখিয়া তুমি পালিহ 

অঙ্গদ যুবরাজ ॥ 


banglabooks.in 


যত যত বাঁর পড়ল বুড়া বডড়া। 
তা সভার স্রীপনত্রে আমার হাথ যোড়া॥ ' 


যুদ্ধে পাড় তা সভার স্বর্গে হইল বসাতি। 


আম চলিলাম তা সভার সংহাঁত॥ 
সুষেণ কুমুদ শুন বানর সম্পাতি। 
নল নীল দুই ভাই সকল সেনাপাঁতি॥ 
দেশের তরে যাহ সভে আমায় দিয়া কোল। 
গালাগালি না দিহ সভে 

না বালহ মন্দ বোল॥ 
*আমার দেশে হনুমান যাহ অযোধ্যায়। 
দেখলে শুনলে যত বলিহ সভায় ॥* 
ভরত ভাইকে কাঁহও আমার বোল। 
দৃঢ় কার ভরতের দিয় তুমি কোল ॥* 
ভরত ভাই যেন আমায় নাহি করে ঘৃণা । 
পান্নমিন্র মন্দ যেন নাহ বলে কোন জনা॥ 
রাজ্য করুন ভরত ভাই আপনার মনে। 
বাদবিবাদ যেন নাহি করেন কারো সনে॥ 
কৌশল্যা মাকে জানাইও নমস্কার। 
দেখব চরণ যাঁদ যাই পুনবর্বার॥ 
সুমত্রা বিমাতা মোর মায়ের অধিক। 
কেমনে রহিবে মা হারাইয়া মাণিক॥ 
ডাঁহন বাহু ভাঙ্গল জিয়ন্তে হৈলা কাঁন। 
এই জন্যে তাহার ঠাঁঞ 

না কাহলু কাহনী ॥ 
আমা লাগিয়া লক্ষণ ভাই দেশদেশান্তরী। 
রাজ্যভার তোঁজল ভাই ঘের সুন্দরী ॥ 
দণ্ডক কাননে ভাই আমার হাথের লাঁড়। 
রক্তে তোলবোল ভাই যায় গড়াগাঁড় ॥ 
ভাবিয়া কাতর হৈলা জগতের নাথ। 
ব্রহ্মা আদ দেবগণ যার না পায় সাথ ॥ 
ইন্দ্র আদ কাঁরয়া যতেক দেবগণ। 
ডাক "দয়া আনল তবে দেবতা পবন 
আইস পবন বাত লৈয়া উনপণ্াশ। 
ইন্দ্র কহিল অরে বচন প্রকাশ ॥ 
মেঘনাদ রাক্ষস বেটা লঙ্কার 'িতরে। 
নাগপাশে বাঁধিয়াছে দুই সহোদরে ॥ 
সর্ঘলোক জানে আম ইন্দ্র শচপাতি। 
আমাকে করিল বেটা পণ্চম দুর্গত 
লঙ্কায় বাঁধিয়া মোরে নিল সংসারে বাঁদত। 
আমাকে জিনিয়া বেটা নাম ধরে ইন্দ্রীজং॥ 
নাগপাশ বন্ধনে দুই ভাই হৈয়াছেন কাতর। 
বলবৃদ্ধি হরিয়াছে সকল বানর! 


রামায়ণ 


তথা গিয়া কহ তুমি রঘুনাথের স্থানে। 


' গরুড় স্মারতে তাঁরে দেখাও স্বপনে॥ 


বিষ্ণুর বাহন গরুড় বিষ্ণুর ধরে তেজ। 
নাগপাশ মুন্ত কারবে সেই রামে বেজ॥৷ 
ইন্দ্রের আজ্ঞা পায়্যা গেলা দেবতা পবন। 
রামের কানে গরুড় স্মারতে দেখাল্যা সপন ॥ 
আপনা পাসরিয়া কেন পায়েন যাতনা । 
আপনার বাহন স্মর গরুড় পক্ষজনা॥ 
রাম পবনে দুইজনে হইল কানাকান। 
গরুড় স্মারতে রাম হইল সাবধানী ॥ 
গরুড় স্মরণ করেন রাম বিষ অবতার। 
গরুড়ের উপরেতে পড়িল টঙকার॥ 
জম্বুদ্বীপের পার গরুড় কুশদ্বীপে চরে। 
গাঁলয়াছল অজগর উগারয়া ফেলে॥ 
ধ্যানে জানিল পক্ষ ধ্যান নাহ লড়ে। 
লঙকায় থাকিয়া আমায় কে বা হাঁকারে ॥ 
আইসে পক্ষরাজ গগনে দিয়া পাখনাড়া। 
গাছ পাথর ভাঙ্গে সভ পব্বতের চূড়া॥ 
দগাঁদগান্তরের গাছ উড়ে পাকসাটে। 
বারষণকালে যেন ঝনঝনা উঠে ॥ 

আকাশে উঠিলা গিয়া সাগরের গাঁড়। 
পাখে ঠোঁকয়া গাছ ভাঙ্গে শান মড়মাঁড় ॥ 
সাগরের জলজন্তু লুকাইল পণ্কে। 
পাতালে নাগলোক সভে কাঁপে শঙ্কে॥ 
দশ যোজন থাকিতে গরুড়ের শব্দ শান। 
বড় ডরাইল সভ সাপের পরাণ! 
আছিল বন্ধন সাপ সকল খাঁসল। 
গরুড়ের গন্ধে সাপ খসিয়া চলিল॥ 
নিকটে শুনিল সাপ গরুড়ের নিশবাস। 
রাম লক্ষমণের ঘুচিল বন্ধন নাগপাশ॥ 
আসিয়া বাঁসল পক্ষ দুই ভাইর শওরে। 
বজ্র হাথ বুলাইল দুই ভাইর শরীরে ॥ 
গরুড় হইতে রাম এড়াইলা বন্ধন। 

এক গুণ বল ছিল হইল দশ গুণ 
নাগপাশে মুস্ত হইলেন জগতের নাথ। 
গরুড় দোখয়া রাম কারলেন যোড় হাথ ॥ 
শ্রীরাম বাললেন তুমি পূব্বজল্মের মিত। 
তে কারণে কৈলা তুমি এত বড় হিত॥ 
কেমন কারণে পক্ষ আমারে বল সার। 
কোন্‌ গুণে কারলা পক্ষ এত উপকার! 
গরুড় বলে তাঁম- আমার পূর্বজন্মের মিত! 
তে কারণে করিলাম এত বড় হিত॥ 


banglabooks.in 


লৎ্কাকাণ্ড 


সবংশে মারিবে তুমি লঙ্কার রাবণ। 
'গবে সে কহিব কথা মিতের কারণ॥ 

আর কথা কাঁহ আম শুনহ শ্রবণে। 
মায়া রাক্ষসের যুদ্ধে হইও সাবধানে॥ 
যখন যুড়িবে বন্ধন নাগপাশ। 

গরুড় বাণে তুমি তাহা কারহ বিনাশ ॥ 
এতেক পক্ষ উঠিল আকাশে। 
দুই পাখ সারিয়া চলে আপনার দেশে ॥ 
যতদূর বোঁড়ুয়া যায় গরুড়ের পাখসাড়া। 
তত দুরের বানর উঠে দিয়া অঙ্গমোড়া ॥ 
আপদ এড়াইল বানর ছাড়ে সিংহনাদ। 
সিংহনাদ শুনিয়া রাবণ গাঁণল প্রমাদ | 
বানর সিংহনাদ ছাড়ে দ্বিতীয় প্রহর রাঁত। 
শয্যা হইতে গা তোলে লৎকার অধিপাঁত 
পাঁচিরে উঠিয়া রাবণ চাহ চার ভিতে। 
রাম লক্ষণ দাণ্ডাইয়াছে ধনুক বাণ হাথে ॥ 
রাবণ বলে রামের গায় না দেখি নাগপাশ। 
নাগপাশে মুস্ত হৈল লঙকার বিনাশ ॥ 
মারলে না মরে রাম বিষম হৈল বৈরাঁ। 
অনুমানে বুঝিলাম মাজিল লঙ্কাপুরী ॥ 
দৈব নিব্বন্ধ রাবণ দেখিলা বিপাক। 
ধূম্রাক্ষ বলিয়া রাবণ ঘন পাড়ে ডাক। 
ধম্াক্ষ ধাইল বার সম্ভাষে অপার। 
রাজার চরণে মাথা লোঙায় তিনবার ॥ 
যাঁঝবারে রাবণ তারে করে সাম্বধান। 
রাবণ রাজা দেয় তারে রাজসম্মান | 
রাজার আজ্ঞা পায়্যা সে সাজন রথে চড়ে। 
হাথী ঘোড়া ঠাট চলিল মুড়ে মুড়ে ॥ 
হাথী ঘোড়ার ঠাট চলে করে নানা ঠাট। 
অন্ধকার করিয়া যায় ঠাট না পায় বাট॥ 
ধৃম্রাক্ষ যাত্রা করে বিবিধ বিধানে। 
যাত্ৰাকালে অমঙ্গল দেখে স্থানে স্থানে ॥ 
আল্বা চুলে ভিক্ষা মাগয়ে যোগিনী। 
রথের ধহজে উড়িয়া পড়ে গৃধিনী শকুনি॥ 
পক্ষ সভ রা কাড়ে শুনতে কর্কশ। 
ধস্ত্রাক্ষের যান্নাকালে দেবদানব রোষ ॥ 
মনে সাতপাঁচ ভাব ধম্ত্রাক্ষ চিন্তিত! 

' ন্লাৱাকালে অমঙ্গল দেখে অচাম্বিত॥ 
'বাহুড়িয়া যাই যাঁদ যাত্রার দোষে। 
কোপেতে রাবণ রাজা কাটবে সবংশে ॥ 
যে হউক সে হউক স্মরয়ে চণ্ডার চরণ। 
আহার প্রসাদে জানিব আজকার রণ॥ 


ছি 


যান্রাকালে অমগ্গল দেখিয়া অপার। 
মার মার কারয়া গেল পশ্চিম দয়ার ॥ 

জবালয়া গেল কোপে। 
গালাগালি পাড়ে ডাকে মনের পারতাপে ॥* 
পাতালতা খায় বানর পরিধান কাছুটী। 
মারবার তরে কর লঙ্কায় ছট্ফটাঁ। 
সুগ্রীবের কাল গেল বেড়াইয়া বনে ডালে। 
রাক্ষসের সনে বাদ মারবার তরে॥ 
হাপুতির পত্র বেটা শ্রীরাম তপস্বাঁ। 
উড়িয়া মারবারে এত দূরে আঁস॥ 
রাবণ রাজা নিল তার সীতা তো সন্দরী। 
তাহার পরাণে সীতা উদ্ধারিতে নারি! 
রাক্ষসের গালি শুন্যা বানর কটক হাসে। 
গালাগালি দেয় তারা যত মনে আইসে॥ 
বানর বলে রাক্ষস তোরা অজ্ঞান জাতি। 
গাছপাথরে সাগর বাঁধে সংগ্রীব বানরপাঁতি॥ 
জ্যেন্ঠ থাকতে কনিম্ঠের নাহ অধিকার। 
কনিষ্ঠ ভাই ভরতেরে 'দলেন রাজ্যভার॥ 
কানন্ত ভাইরে রাম দল ছন্রখণ্ড। 
আপনি আইলা রাম সংগ্রামে প্রচণ্ড ॥ 
জ্যেষ্ঠ ভাই বাল্যে রাম কারল সংহার। 
কাঁনন্ত সমগ্রীবেরে দিলা রাজ্যভার। 
জ্যেষ্ঠ ভাই প্রাণে মারবেন লঙকার রাবণ। 
কাঁনষ্ঠ ভাই কারবে রাজা 

রাক্ষস বিভীষণ ॥ 

রাবণ মারিয়া বিভীষণে করিবে অধিকারী 
কেলি কারিতে দিবে তারে রাণন মন্দোদরী॥ 
কুপিল ধম্রাক্ষ বীর ঈবলন্ত আগ্াান। 
বানর বিশধয়া পাড়ে পরম সন্ধানী॥ 
মূষলের বাড়ি মারি ভাঙ্গে মাথার খুলি। 
কারো গায় চোটায় লৈয়া খাণ্ডা মহাবলনী॥ 
খাণ্ডার চোট মারে মাথার উপর হানে। 
ভঙ্গ দিল বানর সহিতে নারে রণে॥ 
দূরে থাকি দেখে তাহা পবননন্দন। 
ধূম্রাক্ষের আগে গেলা করিয়া গঞ্জন | 
পাইক মারিস বেটা কোন প্রয়োজন। 
তোয় মোয় যুদ্ধে বেটা মরে কোন্জন॥ 
ধূম্রাক্ষ বলে তোরে পাইলে অন্য নাহি চাই। 
মোর ঠাঁঞ পড়িয়া হন, যাবে যমালয় ॥ 
প্রলয়কালেতে যেমন হয় অন্ধকার। 
রণধূল উড়ল দশ দিগ একাকার ॥ 


banglabooks.in 


২৯২ 


পৰ্ব্বত লৈয়া হনদমান 


আইসে আস্তে ব্যস্তে। 


পর্বতখান ফেলে ধম্রাক্ষের রথে॥ 
রথের সারথ ঘোড়া রথ করে চূর। 
রথ হৈতে ধর্ম্রাক্ষ পাঁড়ল গিয়া দূর ॥* 
ধূম্রাক্ষের হাথে ছিল লোহার গদাবাঁড়। 
হাথে গদা করি হন্মানকে খেদাড়॥ 
গদার পাশে বাজে জয়মঙ্গল ঘণ্টা। 
দেব দানব তারে নাহ ধরে আঁটা॥৷ 
হাথে গদা গেল হনুমানের সমুখে। 
দোহাঁথ বাঁড় মারে হনুমানের বুকে॥ 
হনুমানের বক যেন বজের পমান। 
বুকেতে ঠোঁকয়া গদা হইল খানখান॥ 
হনুমান বলে তোর গদা গেল রসাতল। 
মোর ঘা সহ রে বেটা বুঝি তোর বল 
কোপেতে আপনা পাসরে বার হনুমান। 
শাল গাছ উপাড়ে বীর দিয়া একটান॥ 
*হাথে গাছ দান্ডাইল সংগ্রামের সুর। 
গাছের বাড়ি মার্যা ধমম্রাক্ষে কৈল চুর॥* 
পাঁড়িল ধ্ম্রাক্ষ বীর সংগ্রামে দুঙ্জয়। 
রঘুনাথের সকল কটক নাচে উভরায়॥ 
ভগ্ন পাক্যা কহে গিয়া রাবণ গোচর। 
ধূম্রাক্ষ পাঁড়ল বার্তা শুন লঙ্েশবর॥ 
কাঁপল রাবণ রাজা জবলন্ত আগ্দনি। 
অকম্পন মহাবীরে ডাক দিয়া আনি 
আমার কটকে তম প্রধান সেনাপাঁতি। 
আঁজকার রণে তুমি কুলাবে আরতি ॥ 
বীরমধ্যে বীর তুমি পরম সন্ধানী। 
তোমারে সহায় করি ন্রিভুবন 'জাঁন॥ 
তোমার সমুখ হৈয়া যুঁঝবে কোন্‌ জন। 
হাথে গলে বাঁধয়া আন শ্রীরাম লক্ষণ ॥ 
রাম লক্ষণ মার্যা তুমি মারিহ বানর। 
সংগ্রাম জয় কারয়া আইসহ সত্বর॥ 
এতেক বাঁলয়া রাজা অকম্পন তোষে। 
যুঝিবারে চলে বীর রাজার আদেশে ॥ 
হাথী ঘোড়া সামন্ত চলল মুড়ে মুড়ে। 
সাত প্রহরের পথ কটক আড়ে যোড়ে॥ 
আচাম্বতে গাঁধনী পাখি 

পড়ে রথের ধজে। 
উভাঁড়য়া রথের ঘোড়া যায় মন্দ তেজে॥ 
অকম্পন বলিয়া তারে সৰ্ব্ব লোক বলে। 
হাথ পা কাঁপয়ে তার যাত্রার বেলে॥ 


রামায়ণ 


_-যান্রাকালে অমঙ্গল দেখে যে অপার। 


মার মার করিয়া গেল পশ্চিম দুয়ার ॥ 
রণস্থলে গিয়া বীর পাঁরন্রাহি ডাকে। 
দেখাদেখি যুদ্ধ বাড়ে দুই কটকে॥ 
দুই কটকে যুদ্ধ বাজে ঘোর মহামার। 
ধুলায় হইল দশ 'দগ অন্ধকার] 
অন্ধকারে বানর সভ হইল ফাঁফর। 
রাক্ষসে রাক্ষসে মারামারি বানরে বানর ॥ 
রক্তেতে হইল রাঙ্গা ধূলা নাহ উড়ে। 
দেখাদেখি যুদ্ধ করিয়া দুই কটক পড়ে। 
রাক্ষস সভ বাণ এড়ে ধনুকের শিক্ষা। 
পাঁড়ল বানর কটক নাহ লেখাজোখা॥ 
মহেন্দ্র দেবেন্দ্র নল কুমুদ সেনাপাতি। 
রণ দেখিয়া তারা আইল শাঘ্রগাঁত ॥ 
চারি সেনাপতি করে গাছ বরিষণ। 
ভঙ্গ দিল রাক্ষস কটক নাহি সহে রণ॥ 
সারাথরে আজ্ঞা দিল বীর অকম্পন । 
রথ চালাইয়া দেহ এই যুঝে চারিজন॥ 
অকম্পনের কথা শুনি সারথি সত্বর। 

রথ চালাইয়া দিল গগন উপর॥ 
চারজনের উপরে করে বাণ বাঁরষণ। 
ভঙ্গ দিয়া চারাদগে পলাইল চারজন ॥ 
অমর মহেন্দ্র বীর লোকেতে বাখানে। 
ভঙ্গ দিয়া পলায় অকম্পনের বাণে॥ 
একেশ্বর নীল বীর সংগ্রাম 'ভতর। 
অকম্পনের রথে ফেলে গাছ পাথর 
সহস্র কোটি বানরের কুমুদ ঠাকুর । 
অকম্পনের বাণ দেখি পলাইল দূর॥ 
বানরের মধ্যেতে বাখানি শতবাল। 
অকম্পনের বাণে সে পলায় আদুড় চুলি ॥ 
সেনাপতি ভঙ্গ দিল বানর কটক ভাঙ্গে। 
এক লাফে হনুমান গেল অকম্পনের আগে 
হনমান বীর যুঝে অসম সাহসে। 
ভগ্ন বানর হনুমানে দেখ্যা হাসে॥ 
অকম্পন আঘাত কৈল হনুমানের বূকে। 
ফাঁফর হইল হনুমান বানর কটক দেখে ॥ 
আপনা সম্বরিয়া বীর উঠে হনুমান। 
শাল গাছ উপাড়ে বীর দিয়া এক টান॥ 
বাহুবলে এড়ে গাছ বীর হনুমান। 
অকম্পনের বাণে গাছ হইল খান খান॥ 
শাল গাছ কাটা গেল হনুমান চিন্তিত। 
পর্বতের চূড়া তবে আনিল ত্বরিত॥ 


banglabooks.in 


লৎকাকাণ্ড 


বাহুবলে এড়ে বীর পর্বতের চডড়া। 
অকম্পনের বাণে পর্বত হইল গুড়া 
জিনিতে না পারে বার নানা বাদ্ধ চিন্তি। 
মনে মনে বিস্ময় ভাব রহিল যুদ্ধপাঁত॥ 
পর্বত কাটিল হনুমান চিন্তিত। 
ছাঁতন গাছ উপাঁড়তে বীর মনে হরাষত॥ 
হাথে গাছ হনুমান ধায়্যা যায় বেগে। 
গাছের বাড়ি মারে বীর যারে দেখে আগে ॥ 
রাক্ষস কটক মারে বীর হনুমান। 
মার মার কাঁরয়া যায় অকম্পনের স্থান৷ 
কোপে অকম্পন ধনুকে বাণ যোড়ে। 
একেবারে অকম্পন চোদ্দ বাণ এড়ে॥ 
বাণ ব্যর্থ গেল হনুমান দেখিল সত্বর। 
লাফ 'দিয়া পড়ে বীর অকম্পনের উপর ॥ 
হাথ ধরিয়া অকম্পনে মারল আছাড়। 
মাথার খুলি ভাঙ্গিয়া তার 

চূর্ণ করিল হাড়॥ 
পাঁড়ল অকম্পন বীর সংগ্রামে দৃজ্জয়। 
সকল বানর কটক নাচয়ে উভরায় ॥ 
ভগ্ন পাক্যা কহে গিয়া রাজার গোচর। 
অকম্পন পাঁড়ল বার্তা শুন লঙ্কেশবর। 
অকম্পন পাঁড়ল শ[ন্যা রাবণের তরাস। 
প্রহস্ত মামাকে রাবণ করিছে আশ্বাস ॥ 
রাবণ বলে মামা তুমি রাজ্যের ঠাকুর। 
তিন কোট ঠাট তোমার আছয়ে প্রচুর ৷ 
তুমি আম কুম্ভ নিকুম্ভ আর ইন্দ্রজিং। 
এই পণ্চজন সভে সংগ্রামে পৃঁজত!! 
এই পণ্চজন যাঁদ যুদ্ধ নাহ সাঁহ। 
নর বানর জানবে আর হেন বীর নাহি॥ 
স্বভাবে বানর জাত বড়ই চণ্চল। 
তোমাকে দেখিয়া আজি পলাবে সকল ॥ 
রণের সন্ধি নাহি জানে 

যুঝিবে কোন জন। 
হাথে গলায় বাঁধিয়া আন শ্রীরাম লক্ষমণ ॥ 
রাবণের কথা শুনি প্রহস্তের হইল হাস। 
রাম লক্ষণের আজি অবশ্য বিনাশ! 
মমি থাকিতে কেন পাঠাইলা অকম্পন। 
আম মারিয়া 'দব শ্রীরাম লক্ষণ] 
অনর্থ তোমার সনে য্দান্ত কার সার। 
সাঁতাকে না দিব যুদ্ধ কারব অপার॥ 
প্রহস্তের কথা শুনি হাসেন রাবণ । 
তুমি রণ জানবে আমার হেন লয় মন! 


২১৩ 


রাজপ্রসাদ পর মামা নানা অলঙ্কার । 
রণ জানিয়া আইলে মামা সকাল তোমার ॥ 
সাজন রথে চড়ে। 
হাথন ঘোড়া ঠাট কটক চলে ঘড়ে ঘড়ে 
প্রহস্তের সেনাপাত প্রধান চারজন। 
যার ডরে দেব দানব কাঁপে ন্রিভূবন॥ 
যজ্ঞধূম যজ্জকোপন মহাহনু মহানাদ। 
দেবদানব সাঁহ্‌তে নারে যার সিংহনাদ ॥ 
যত কটক আইসে প্রহস্তের পাশে। 
সভাকারে প্রহস্ত করিছে আশ্বাসে ॥ 
রাম লক্ষণের যদি হয় অবশ্য মরণ। 
শগাল গৃধনী আদি কারবে উদর ভরণ ॥ 
প্রহস্তের কটকের নাহ লেখাজোখা । 
বলিতে না পারে কেহো কটকের সংখ্যা ॥ 
হাথী ঘোড়া ঠাট কটক চলিছে অপার। 
প্রথম রণে প্রবেশ করে পর্ব দুয়ার ॥ 


পর্ব দুয়ারে তবে হইল গন্ডগোল । 
তিন দ্বারের বানর শুনে কটকের রোল 
তন দ;য়ারে ছল প্রধান তিনজন। 
মহেন্দ্র দেবেন্দ্র অঙ্গদ পবননল্পন ॥ 
পৃবর্ব দ্বারে আইল তারা অতি শাঘ্লগ্গাত। 
নীল বীরের সঙ্গে হইল পাঁচ সেনাপাঁত ॥ 
প্রহস্তের সেনাপাঁত চারজন দেখে । 
সন্ধান পৃরিয়া মারে হাথের ধনকে ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র অঙ্গদ হনুমান । 
চার বীর ধনুক কাটি কৈল আটখান॥ 
কাঁপল অঙ্গদ বীর পাঁড়ল প্রমাদ। 
লাথর চোটে মাঁরলেক রাক্ষস খহানাদ ৷৷ 
হনুমান মহাহনুতে বাজে মহারণ। 
মহাহনু চাপিয়া ধরে পবননন্দন॥ 
পাথর কোলা করিয়া তারে 
লৈয়া গেল দূরে। 
কথ দূরে লৈয়া হনুমান বলিছে তাহারে ॥ 
হনুমান বলে মহাহনু নাম তোমার। 
আমার নাম হনুমান তুমি মিত আমার ॥ 


banglabooks.in 


২১৪ 


দুই মতে বড় ছোট বুঝব এখন। 
এক চাপড়ে মিতা তোমার বধিব জঈবন॥ 
শুনিয়া যে মহাহনু বালছে তরাসে। 
মৈত্রবধ করিবে তুমি যুক্তি নাহ আইশে ॥* 


এত বাল মুণ্ড তার ছিশ্ডিয়া ত পেলি॥* 
মহাহনু পড়িল দেখিল যজ্ঞধূম। 
রণে প্রবেশ করে যেন কালান্তক যম॥ 
রুষল মহেন্দ্র বীর ধায়্যা আইল রণে। 
দশ যোজন পাথরখান উপাড়িয়া আনে॥ 
পাথর ফেলাইয়া মারে রাক্ষস উপর। 
পাঁড়ল যজ্ঞধূম বীর গেল যমঘর॥ 
যজ্ঞধূম পাঁড়ল আছে যজ্ঞকোপন। 
রুষিল দেবেন্দ্র বীর সুষেণনন্দন॥ 
শালগাছ উপাড়য়া আনে তিন যোজন। 

লয়ে সূর্যের কিরণ 
হাথে গাছ ধাইল বার সংগ্রাম ভিতর। 
দুই হাথে বাঁড় মারে রাক্ষস উপর! 
ঝনঝনা পাঁড়ল যেন মেঘের গঞ্জন। 
পাঁড়ল দুজ্জয় রাক্ষস যজ্ঞকোপন॥ 
চারি সেনাপতি পাঁড়ল প্রহস্ত বীর দেখে। 
সন্ধান পূরিয়া গেল হাথেতে ধনুকে॥ 
দেবগণ সাঁহতে নারে প্রহস্তের রণ। 
মহেন্দ্র দেবেন্দ্র পলায় অঙ্গদ হনুমান৷ 
পূর্ব দ্বারের থানা নাল বাঁর রাখে। 
ভাঙ্গল কটক তাহা নীল বার দেখে॥ 
নীল বলে তোর ভয়ে ভাঙ্গল সেনাপাঁতি।* 
আমি রহিলাম আজি তোমার 

নাহ অব্যাহাতি॥ 

আমার ঘা সহ প্রহস্ত বুঝ তোর বল। 
উপাঁড়য়া পর্বত বীর সত্বরে আনল ৷ 
শতেক যোজন পর্বতের আনিলেক চূড়া । 
প্রহস্তের মাথায় মারি মাথা করে গণুড়া॥ 
পাঁড়ল প্রহস্ত বীর দেবে চমংকার। 
শুনিয়া রাবণ রাজা করে হাহাকার॥ 
প্রহস্ত পাঁড়িল যাঁদ সংগ্রাম 'ভিতর। 
দিনে দিনে রাবণ রাজা টুট্যা আসে বল॥ 
তিন সেনাপাঁত পড়ে রাজ্যের চড়ামণি। 
আর কারো না পাঠাব যাইব আপনি 


রামায়ণ 


রাবণ বলে যেই বীর ধনুক ধাঁরতে জানে। 
ছোট বড় যত বীর চল আমার সনে॥ 
রাজ্যখন্ড সাজ্যা চলে যুঝিবার সাড়া । 
মুড়ে মুড়ে পাইক চলে জাঠি ঝকড়া ॥ 
ছাত্তশ কোটি রাবণের প্রধান সেনাপাতি। 
সাজিয়া চলিল সভে রাজার সংহতি ॥ 
দেবান্তক নরান্তক আতিকায় মহাবীর । 
ব্রীশরাকুমার সাঁজল ইন্দ্রজৎ বীর॥ 
মহোদর মহাপাশ দৃজ্জয় শরীর। 
ন্রভুবন যার ডরে হয় যে অস্থির ॥ 
কুম্ভ নিকুম্ভ কুম্ভকর্ণের নন্দন। 
যাহার বাণে দেবগণ কাঁপে ্রিভুবন॥ 
মকরাক্ষ চলল দুজ্জয় ধনদ্ধর। 
যাহার সমান বীর নাহ লগ্কার ভিতর ৷৷ 
ছত্তিশ কোটি রাবণের প্রধান সেনাপাঁতি। 
সাজিয়া চাললা সভে রাজার সংহতি ॥* 
হাথ ঘোড়ার উপরে কুমারভাগ চড়ে। 
আঠারো প্রহরের পথ কটক আগে ওড়ে ॥ 
কটকের পদভরে কাঁপছে মোঁদনী। 
রাবণের বাদ্য বাজে আঠারো অক্ষৌহিণী॥ 
তের লক্ষ কোটি রথ রাবণের সাজে। 
রথের সাজনে আলো হয় ভূবন মাঝে 
গড়ের বাঁহর হইয়া রাবণ ছন্র ধার। 
রথের তেজে আলো করে 

কনক লঙ্কাপুরা॥ 
রাজ্য সাহত রাবণ রহিল রণস্থলে। 
ধনুক হাথে কার রাবণ শ্রীরামে নেহালে ॥ 
বিভীষণ ভাল জানে লঙ্কার বিচার। 
রাম বলেন বিভীষণকে হয় আগুসার॥ 
কাত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙ্কাকান্ডে গাইল গাঁত অমৃত সমান ॥ 


banglabooks.in 


লঞ্কাকাণ্ড 


[ভীষণ বলে রাম রথ দেখি অনুপাম 
নব দণ্ড ধরে দেবগণে। 

দশ শিরে দশ মাঁণ দাঁপ্তি করে মোঁদনী 
রাবণ বুঝি চান অনুমানে॥ 

হাসলেন রঘুনল্দন চিনিলাম রাবণ 
যোগ্য লঙ্কার আঁধকারা। 


কবুদ্ধি লাগিল দিনে দিনে দেবের সেবা এড়ে কেনে 


পরনারী কেনে করে চুর 
রহ্মার আজ্ঞা পাইয়া ব্রহ্মার বর লইয়া 
্ন্মার বর কিছুই না জানে। 
দেব চরিত্র বড় বিষম রাবণের আমি যম 
সবংশে মারবে মোর বাণে॥ 
লক্ষণ বলেন বিভীষণ এই রাজা দশানন 
আর কেবা উহার সংহাতি। 
হাথে ধনক বিচিত্র এ দেখ ইন্দ্রজত 
আর সভ যত সেনাপাঁত॥ 
মহাপাশ মহোদর দুই ভাই ধনয্্ধর 
মকরাক্ষ খরের নন্দন। 
শোণিতাক্ষ মহাবীর রণে আইলে নহে "স্থির 
তালজঙ্ঘ ঘোর দরশন ॥ 
আতিকায় ভ্রিশরা বীরে গণি। 
দেব দানব অসুর সভাকার দর্প চর 
যার বাণে কাঁপয়ে মেদিনী॥ 
কুম্ভ নিকুম্ভ হয়  কুম্ভকর্ণের তনয় 
সাজ্যা আইল রাবণের সনে। 
সরস্বতীর চরণগুণে কাঁরয়া স্মরণ মনে 
নাচাড়ি পণ্ডিত কৃত্তবাসে ভনে॥ 


এত যদ জিজ্ঞাসা করিল রঘুনাথে। 
কটক চিনায় 'বিভীষণ ডান হাথে॥ 
হাথে ধনুর্বাণ ধরে কনকরচিত। 
রাজার দক্ষিণে দেখ কুমার ইন্দ্রজত॥ 
সৃয্যের কিরণ যেন তাম্রলোচন। 
নাগপাশে বাঁধ্যাছিল তোমা দুইজন ॥ 
ইন্দ্রের ধনুক যেন ধরিয়াছে হাথে। 
আঁতকায় বীর দেখ কাঞ্চনের রথে॥ 
মাথায় মুকুট দেখ মাঁণ মাণিক হীরা । 
তাহার দাঁক্ষণে দেখ কুমার ত্রাশরা॥ 
নরাল্তক কুমার দেখ যেন বিদ্যাধর। 


ছোট বড দেখ সভ রাজার কোঙর ॥ 


২৯১৫ 


রাজার কোঙর দেখ পড়ছে বজুরি। 
বানর বেশেতে দেখ তুরগ উপার]* 
কুম্ভ কুম্ভ দেখ কুম্ভকর্ণের নন্দন । 
যাহার গৌরব করে রাজা দশানন॥ ' 
হস্তীর পৃজ্ঠে যেন সূর্য্যর ছটা ।* 
মকরাক্ষ এ দেখ খর বীরের বেটা ৷ 
মহোদর মহাপাশ দুই সহোদর। 
রাজার মাতুলের বেটা পরম সুন্দর ॥* 
পৃজ্পক রথে বাঁসয়াছে মাথায় ধবল ছাঁত 
এ দেখ রাবণ রাজা লঙ্কার আঁধপাঁত॥ 
দশ মাথে দশ মুকুট করে ঝলমল। 
রত্বে নির্মিত যেন কানের কুণ্ডল ৷৷ 
মেঘের বিজুর দেখ গলার উত্তরি। 
মগমদ লৌপয়াছে সুগান্ধ কস্তুরি॥ 
নানা বস্ত্র পারয়াছে বিচিত্র হয় বেশে। 
গাহতে চাহিতে চক্ষুর জল খসে॥ 
রাবণকে দেখয়ে যেন সুর্যের মণ্ডল। 
চন্দ্র উদয় হইয়াছে যেন মহনতল॥ 
যত যত আইল রাবণ সেনাপাঁত। 

রুপে বেশে তেজে যেন রাবণ আকৃতি ॥ 


কটক হেটভাগ চাহিতে জড়ায় মোর মন। 


হস্তী ঘোড়া নানা রথ! বাচন্র সাজন॥ 
উপর ভাগ চাহ যাঁদ পাই তো পীরতি। 
বিচিত্র পতাকা উড়ে নানা বর্ণ জাতি! 
মধ্যভাগ চাহিতে দেখ রবির কিরণ। 
রণভূমি যেন দেখি স্য্যের পয়ান 

রাম বলেন শুন রাক্ষস 'বিভীষণ। 

ইন্দ্র হইতে অনেক গুণে সম্পদ রাবণ॥ 
কোন্‌ কায্যে এতেক সম্পদ সন্চারণ। 
মোর ঠাঁঞ উহার এড়াবে কোনজন॥ 
প্রাণে মারতে বৈরী আইল রণস্থলে। 
হাথে ধনুক করিয়া রাম রাবণ নেহালে ॥ 
রাবণ মারি বিভীষণে করি অধিকারাী। 
কেলি কারতে দিব তারে রাণী মন্দোদরাী ॥ 
*এক রাজা দেখিলে আর রাজা নাহ থাকে। 
লাফ দিয়া সুগ্ৰীব আইলা রাবণ সমুখে ॥* 
পর্বতখান ধর সংগ্রণব দিল এক টান। 
কথ উপাঁড়ল রহিল কথকখান॥ 

পর্বত লইয়া সংশ্রীব যায় রোষে। 
এড়িল পর্বতখান রাবণ উদ্দেশে! 
যমদণ্ড যেন বাণ এড়ে লঙ্কেশবর। 

খান খান হৈয়া পড়ে সঃগ্রাবের পাথর ॥ 


banglabooks.in 


২১৬ 


নানা গাছ উপা'ড়য়া ফেলে ফুল ফলে! 
হিঙ্গুল পাথর ফেলে আর হাঁরতালে . 
রাক্ষস কটক যুঝে 'বাঁচত্র সুবেশে। 
বিচিত্র বিচিত্ৰ বাণ এড়য়ে আকাশে ॥ 
ব্যর্থ গেল পৰ্ব্বত লাঁজ্জত কপিরাজ। 
চিন্তল হৈলা সুগ্ৰীব রাজা 
পাল্যা বড় লাজ॥ 
ব্যর্থ গেল বানরের পাথর বারষণ। 
কোপে ধনুকে বাণ যোড়ে রাজা দশানন॥ 
সন্ধান পৃরিয়া বণ যাঁড়ল ধনুকে। 
তিনশও বাণ এড়ে বানরের বুকে॥ 
বাণ খাইয়া সংগ্রীব হইলা অচেতন। 
বাপের পৃণ্যফলে তার রহিল জীবন! 
সংগ্রীব রাজা হারল কেহো 
নাহ ধরে টান। 
কোপে রাম আগুসরেন পাীরয়া সন্ধান ॥ 
সন্ধান পুরিয়া যান রাবণ মারিতে। 
হেনকালে লক্ষ্মণ বলিছে যোড় হাথে॥ 
লক্ষ্মণ বলেন তব রণ থাকুক। 
মারিয়া পাঁড় রাবণেরে দেখহ কৌতুক! 
আজ্ঞা কর রঘুনাথ দেখ সংগ্রাম রস। 
মারিয়া পাঁড়ব রাবণ বহু ত মোর যশ॥ 
রাম বলেন ভাই ছাওয়াল তব মাঁত। 
রাবণ সনে রণ তোমার না হয় যুূকতি॥ 
ব্রহ্মার বরে ভ্রিভুবনে জিনয়ে রাক্ষস। 
হেন জন সনে যুদ্ধ বড়ই সাহস॥ 
তবু আগুসরে লক্ষ্মণ পূরিয়া সন্ধান। 
হেনকালে লক্ষমণেরে বলে হনুমান ॥ 
হনুমান বলে খানিক জিরাহ লক্ষণ । 
কৌতুক দেখহ আমি মারিয়ে রাবণ॥ 
মোর হাথে রাবণ যাঁদ পায় তো 'নস্তার। 
তবে লক্ষ্মণ খুড়া তোমার যাঁঝবার ভার॥ 
লক্ষণের পদধূলি হন; লইয়া মাথে। 
এক লম্ফে পড়ে গিয়া রাবণ সাক্ষাতে ॥ 
সমুখে দাড়াইল বীর পরম সন্ধানী। 
সারাথর কাঁড় নিল হাথের পাচনি॥ 
দেব দানব জানলা ব্রহ্মার কারণ। 
বানর হৈয়া আজ তোর বাঁধর জীবন॥ 
হের হাথ দেখ মোর পর্বতের সার। 
হের পণ অঙ্গুল মোর সর্পের আকার ॥ 
মরণ না জান তুমি ব্রহ্মার পায়্যা বর। 
এক চাপড়ে তেরে পাঠাব যমঘর ॥ 


রামায়ণ 


রাবণ বলে যত শান্ত তোর তত হনে। 
তোর ঘা সাহয়া তোর বধিব জীবনে॥ 
হনুমান বলে মোর ঘা বুঝিবে এখন। 
পূর্বে মারিয়াছি তোর নাহিক স্মরণ ॥ 
অক্ষয় কুমার তোর মারিয়াছ সুখে । 
সে শোক রাবণ তোর এখনো আছে বুকে॥ 
কোপে আপনা পাসরে বীর হনুমান। 
রাবণ বুকে চাপড় মারে বজ্রের সমান! 
চাপড় খাইয়া রাবণ কাঁপে থরহাঁর। 
সকল বানরগণ দেয় টিউকার॥ 
অনেক ক্ষণে চেতন পাইল লঙ্কেশ্বর। 
ডাক 'দয়া হনুমানে বাখানে বিস্তর ॥ 
রাবণ বলে হনুমান তুঁঞ বড় বাঁর। 
তোর চাপড় খায়্যা মোর কাঁপল শরীর ॥ 
হনুমান বলে মোর কিসের বাখান। 
মোর চাপড় খায়্যা তোর রাহল পরাণ 
মোর চাপড় খায়্যা যাঁদ মিতা রাবণ। 
তবে সে কৌতুক আজি দেখিত দেবগণ॥ 
তোর রথে তোমারে মারিলাম চাপড়। 
অবশ্য মারবে তুমি হইলাম নিয়ড়॥ 
লোহত লোচনে চাহে রাজা দশানন। 
মনে মনে ভাবিয়া চিন্তিল ততক্ষণ 
হনুমানের বুকে মারে বজ চাপড়। 
চাপড় খায়্যা ভূমে পাড় করে ধড়ফড় ॥ 
ভূমে পাঁড়য়া বীর চাক ভাঙার লাগে। 
ভাগ্যে রাহল প্রাণ বাপ পণ্য ভাগে॥ 
কাতর হইল হনুমান রাবণ কৈল ঘণা। 
হন: এড়ি নীল বারে 
দিলেক গিয়া হানা॥ 
যমদণ্ড হেন বাণ এড়ে লণ্কেশ্বর। 
নীল সেনাপাত বধ করিল জঙ্জর॥ 
সম্বধ পাইয়া উঠে বার হনুমান। 
ডাক "দিয়া বলে রাবণ হও সাবধান ॥ 
বীর হৈয়া নহে তোর দেখি বীরপনা। 
আমার সনে যুদ্ধ কার 
নীলে দেহ হানা ॥ 
হনুমান যত বলে কিছুই না শদনে। 
নীল সেনাপাত 'বধে চোখ চোখ বাণে॥ 
নীল উপা়য়া নিল পর্বতের চূড়া । 
রাবণের বাণেতে পর্বত হইল গুড়া ॥ 
বাছিয়া বাণ এড়ে তবে রাজা লণ্কেশ্বর । 
নীল সেনাপাঁতকে বিশধয়া কৈল জর্্জর॥ 


banglabooks.in 


পক্ককাণ্ড 


আপনার রক্তে বীর আপনি সে 'তিতে। 
কোন বুদ্ধে জানব রাবণ 
মনে মনে চিন্তে॥ 


নেউল প্রমাণ বীর হইল মায়াতে যে। 

লাফ "দয়া উঠে গিয়া রাবণের রথধবজে ॥ 
ধহজের উপরে রহে তিলেক নাহ ডর। 
নীলের বিক্রম দোখ রাষল লণ্কেশ্বর॥ 
নাল মারতে রাবণ ধনুকে বাণ যোড়ে। 


লাফ দিয়া নীল বীর ধনক হলে চড়ে 


৯মাথা তুলিয়া দেখে ধনুকের হ:ল। 
ধনুক এড়িয়া উঠে মাথায় নেউল॥ 


কাঁড় হাথে ধাঁরতে চাহে রাজা লণ্কেশ্বর। 


মাথা এড়িয়া উঠে ধনুক উপর ॥ 
রাবণের দশ মু শোভে সাঁর সারি। 
কুপিয়া বলে বিক্রমকেশরাী ॥ 
নীল বলে রাবণ তুমি বিরুমে বিশাল। 
আমাকে জানিবে তুমি সেনাপাঁত নীল! 


শতেক বার তোরে করিলাঙ মার্গের তল ।* 


[ক করিতে পাঁরস তুঁঞ 
বঝল্‌ তোর বল॥ 
ক্ষণে রথে ক্ষণে ধজে ক্ষণে ধনু হুলে। 
তিন ঠাঁঞ থাকে বার নাটই হেন বুলে॥ 
এক ঠা?ঞ নাহ থাকে রাবণ নাহ দোঁখ। 
ঘন পাক দেয় যেন না চলিয়া পাখ॥ 
রাবণ বলে কাঁপ বেটার শীঘ্র গমন। 
চাহিতে চাহতে আম না পাই দরশন॥ 
[তিলেক দেখিতে পাই চক্ষুর নামষে। 
বাণ মারিয়া পাঁড় যেন নাহ যায় দেশে॥ 
আঁম্নর পুত্র নীল বার মায়ার প্রধান। 
নেউল প্রমাণ হৈয়া বেড়ায় স্থানে স্থান ॥ 
নীলের গঞ্জন যেন সিংহের প্রতাপ । 
রাবণের মস্তকেতে করিল প্রন্ত্রাব ॥ 
রাবণের মাথায় নীল বীর মুতে। 
মুখ বাহয়া পড়ে মৃত সকল গায়েতে ॥ 
মুতের ধারা রাবণে বহে চারি ভিতে। 
গায়ের চন্দন যত ভাসাইল মূতে॥ 
রাবণের চুল ছিণ্ডি করে খণ্ড খণ্ড। 
মৃতেতে 'ভিজিল রাজার ছন নবদণ্ড ॥ 
দেখিয়া তো দেবগণ দিল টটকারি। 
রূষিল বারণ রাজা লঙ্কার আঁধকারী॥ 


২১৭ 


উপরেতে নীল রাবণ পায়ের তলে। 
মাথা তুলিয়া রাবণ নীলেরে নেহালে॥ 
নীল মারতে রাজা ধনুকে বাণ যোড়ে। 
ধবজে হইতে লাফ দিয়া ধনুকেতে পড়ে ॥ 
ধারতে চাহে রাবণ নীলের নিকটে। 
লম্ফ দিয়া উঠে বার মাথার মুকুটে ॥ 
রাম লক্ষণ সংগ্রীবের উপাঁজল হাস। 
অল্প লোক সকলের দেখি লাগে শ্রাস॥ 
ধনূর্বাণ যুড় রাবণ চাহে সাবধানে । 
দোৌখতে না পায় রাজা থাকে কোন্খানে॥ 
মুকুটের আরসিতে রাবণ দেখে ছায়া । 
সন্ধান পার মাল্যবান্‌ চূর্ণ কৈল মায়া৷৷ 
বাণ খায়্যা নীল বার পড়িল ভূমিতলে। 
ভাগ্যে রাহল প্রাণ বাপের পুণ্যফলে ॥ 
বড় বড় বীর যাঁদ হইল বিমুখ । 

ধনুক পাতি রাবণ গেলেন লক্ষ্মণ সমখ॥ 
লক্ষ্মণ বলেন রাবণ তোরে শ্িভূবনে জাঁন। 
তোর সনে আজ আম কার হানাহানি ॥* 
বহ্মার বর পায়্যা তোর কারো নাহ ডর। 
মোর ঠাঁঞ পাঁড়লি আজ যাবি যমঘর ॥ 
রাবণ বলে তোরে পাইলে রাম নাহ চাই। 
মোর ঠাই ভণ্ড তপস্বী পালাইবি কই॥ 
এত যাঁদ দুইজনে হইল গালাগালি। 
দুইজনে বাণ বারষে অগ্নি উল ৷ 
একবারে রাবণ দুই শত বাণ এড়ে। 


বাণ যাঁদ ব্যর্থ গেল রাীষল রাবণ। 
লক্ষ্মণ উপরে করে বাণ বাঁরষণ॥ 
তন শত বাণ এড়ে তারা যেন ছুটে। 
তন শত বাণ পড়ে লক্ষণের ললাটে ॥ 
ললাট ফুটিয়া রাঁহল বাণের ফলা । 
লক্ষণের শিরে বেড়া 

যেন রক্তোংপল মালা ॥ 
ঝনঝনা পড়ে যেন লক্ষণের দৃম্টি। 
শিথিল হৈল লক্ষণের ধনুকের মু্টা। 
আপন সারিয়া লক্ষ্মণ স্থির কৈল বুক। 
রাবণের কাটিয়া পাড়ে হাথের ধনুক ৷৷ 
হাথের ধনুক কাটা গেল রাবণ চিন্তিতে। 
চক্ষুর নিমিষে আর ধনক নিল হাথে॥ 
দুইজনে বাণ বাঁরষে দুহে* ধনদন্ধর। 
দুহে" দুহাঁ বি“ধয়া করিল জঙ্জ'র। 


banglabooks.in 


২১৮ 


দুইজনে বাণ বাঁরষে নাহ লেখাজোখা। 
দুই জনে বাণ ফেলে যার যত শিক্ষা ॥ 
আবর্ত সম্বর্ত বাণ বলে মহাবল। 
বিষুজাল ইন্দ্রজাল কাল আনল ॥ 

এত বাণ দুইজনে করে অবতার। 
দুইজনে বাণ এড়ে নাহক নিস্তার ॥ 
লক্ষ্মণ বাঁর বাণ এড়ে সংগ্রামে প্রচণ্ড । 
বাণেতে কাঁটয়া পাড়ে সারাথর মুণ্ড॥ 
অষ্ট বাণ এড়ে লক্ষণ ধনুকে দিয়া চড়া । 
এক বাণে কাটল রথের অষ্ট ঘোড়া ৷ 
রথের ঘোড়া পড়িল যাঁদ রাবণ বিরথি। 
আর অষ্ট ঘোড়া যোগায় রথের সারাথ ॥ 
আর বাণ লক্ষ্মণের তারা হেন ছুটে। 
সেই বাণে রাবণের ধনুক বাণ কাটে॥ 
আর বার এড়ে বাণ পড়ে ঝনঝনা। 
লক্ষ্মণের বাণে রাবণ পাসরে আপনা ॥ 
লক্ষণের ঝণে রাবণ হইল অচেতন। 
কতক্ষণে সাম্বধ পায়্যা উঠিল রাবণ ॥ 
চৈতন্য পায়্যা রাবণ গণে অপমান। 
কোন্‌ বুদ্ধে জিনিব ইহায় করে অনুমান ॥ 
বহ্গা দিয়াছেন শেল তখন মনে পড়ে। 
ব্রহ্মামন্ত্র পাঁড়য়া রাবণ শেলপাট এড়ে॥ 
শেল দোখ লক্ষণ বীর হইল ফাঁফর। 
আগ্ন অবতার বাণ এড়িল বিস্তর ॥ 
শৈলপাট যেন দেখি আঁণ্ন অবতার । 
রাবণ বলে লক্ষ্মণ তোর নাহক 'নস্তার॥ 
রাখা না যায় শেলপাট ব্রহ্মার বরে। 
পবনের বেগে শেল পড়ে লক্ষ্মণ উপরে ॥ 
পড়ল লক্ষ্মণ বীর দেউলের চূড়া । 
ভূমেতে লোটায় বীরের হাথের ঝকড়া ৷ 
পাঁড়লেন লক্ষ্মণ রঘুবংশের নাথ। 
লক্ষ্মণ মারিয়া শেল গেল রাবণের হাথ ॥ 
অচেতন হৈয়া লক্ষ্মণ পাঁড়ল ভূমিতল। 
রথে হইতে লাম্বিয়া লক্ষণে ধারল রাবণ॥ 
রথে তুলি লক্ষমণ বীরে লব্কায় নিতে চায়। 
কুড়ি হাথে টান পাড়ে তোলা নাহি যায়! 
টানতে না পারে বার এড়িল সেইখানে । 
মনে মনে চিন্তে তবে রাজা দশাননে ॥ 
মালয় পৰ্ব্বত আমি তুলিলাম মন্দার। 
তাহা হইতে অধিক দেখি মানুষের ভার॥ 
এত যদি রাবণ রাজা. ভাবে মনে মনে। 
দূরে থাক তাহা দেখে পবননন্দনে॥ 


রামায়ণ 


ধাইয়া হনুমান গেলা রাবণ নিয়ড়। 
রাবণের বুকে মারে বজ্র চাপড় ॥ 
হনুমানের চাপড়েতে রাবণ রাজা চিন্তে। 
আস্তব্যস্তে রাবণ রাজা রথে গিয়া চড়ে ॥ 
হনুমান বলে মোর এই সময় বেলা। 
লক্ষণ ঠাকুর লৈয়া যাই কার পাথর কোলা। 
বোরপরশে হন লক্ষণ পর্বতের সার। 
সেবকের হাথে হইলা তুলা সম ভার॥ 
এড়িল লক্ষ্মণ বীর রঘুনাথের পাশে। 
ধেয়ানে জানিল রাম জন্ম সর্য্যবংশে ॥ 
লক্ষ্মণ জিনিয়া রাবণ আছে নিজ রথে । 
রাবণ মারতে রাম নিলা ধনুক বাণ হাথে | 
মারবারে যান রাম পরিয়া সম্ধান। 
আগুসারয়া বলে তবে বীর হনুমান ॥ 
রথে চাঁড়য়া রাবণ যুঝে শ্রম নাহি জানে। 
ভূমিতে যুঝিবে প্রভু না লয় মোর মনে॥ 
আমার পৃচ্ঠেতে গোসাঞ কর আরোহণ ॥ 
মোর পৃজ্ঠে চাঁড় প্রভু মারিহ রাবণ ॥ 
হনুমানের পৃষ্ঠে রাম হাথে ধনুঃশর। 
এরাবতে চড়ে যেন দেব পরন্দর॥ 
রাবণেরে রঘুনাথ বলে থাক থাক। 

যত দুঃখ দিলি বেটা ভুঞ্জাব সেই পাপ 
দশ মুণ্ড সাজাইয়াছ নানা অলঙকারে। 
দশ মুণ্ড কাটিব আজি অৰ্দ্ধচন্দ্ৰ শরে॥ 
রহ্ধা বিষ; মহেশ্বর যদি তোরে হন সুখা। 
আমি তোরে মারলে কার বাপে রাখি ॥, 
রামের বচনে রাবণ করয়ে উত্তর। 
হনুমান দেখিয়া রূষিল লণ্কেশ্বর॥ 
অক্ষয়কুমার মারি পোড়াইল লঙ্কাপুরা। 
পৃষ্ঠে রাম আছে তোর এই বেলা মারি? 
বন্দ হইল বানরা আপনা আপান। 
লড়তে চলিতে নারে এই সময় হানি॥ 
বাছিয়া বাণ এড়ে তবে রাজা লঙ্জে*বর ৷ 
হনুমানে বধিয়া করিল জঙ্জর॥ 
যুঝতে না পারে বার পৃন্ঠেতে শ্রীরাম } 
বাণ ফাঁটয়া বার্যায় বীরের কাল ঘাম॥ 
কোপেতে রাবণ রাজা লক্ষ বাণ এড়ে। 
কোপে হনুর অঞ্জা আকাশ গিয়া যোড়ে।৷ 
দশ যোজন শরীর আড়ে পাঁরসর ॥ 
ন্িশ যোজন বীর উভেতে ডাগর 
চল্লিশ যোজন হইল চক্ষুর 'নামষে। 


১, হনুমানের লেজ গিয়া ঠেকল আকাশে ॥ 


banglabooks.in 


লঙ্বকাণ্ড 


রাবণ রাজা বাণ এড়ে জলন্ত আগুনি। 
সকল বাণ এড়িল রাম পরম সম্ধানী॥ 
দুই জনা বাণ এড়ে দুহে* ধনদদ্ধর। 
দুহে* দূহাঁ বিশধয়া করিল জর্জর॥ 
এধীক বাণ এড়েন তবে কমললোচনে। 
সন্ধান পৃরিয়া মারে রাজা দশাননে ॥ 
আনের বাণ হইলে কিছু করিতে না পারি। 
রামের বাণ খাইয়া বুলে চাক ভাঙ্ার॥ 
রামের বাণ খাইয়া রাবণ হইল অচেতন। 
ডাক দিয়া বলেন রাম রঘুর নন্দন ॥ 
অনেক ক্ষণে লঙ্কাপাঁত পাইল চেতন। 
মোর বাণ খাইয়া রাবণ হইলা অচেতন ॥ 
অনেক দেশ জিনিয়াছ মার্যাছ অনেক বীর। 
আজ প্রাণে না মারব তোমা 
মন কর 'স্থর॥ 

আজ ঘরে যাহ তুমি রাজা তো রাবণ। 
আর দিন আইলে তোর বাধব জীবন ॥ 
আগ; দিনে যুদ্ধে তোর কাঁরব বংশনাশ। 
পশ্চাতে লঙ্কে*বর তোরে কারব নাশ ॥ 
আজি মাথা না কাটিব কাঁটব মাথার কেশ। 
লঙ্কাতে লইয়া যাহ আমার সন্দেশ ॥ 
কটক সমেত রাবণ রামের কথা সুনে ।* 
অদ্ধচন্দ্র বাণ রাম যাঁড়ল ধনুগ্ঘণে॥ 
দশ দিগ আলো করি রামের বাণ ছুটে । 
একবারে রাবণের দশ মুকুট কাটে ॥ 
মাথায় হাথ দয়া দেখে মুকুট গেল কাট। 
ভঙ্গ দল রাবণ রাজা 

রাক্ষস না পায় বাট॥ 
রথখান 'ফিরায় সে রথের সারথি। 
লঙকায় পলাইয়া যায় রাবণ শীঘ্রগাত ॥ 
পলাইয়া গেল তবে রাজা লঙ্কেমবর। 
ধর ধর বাঁলয়া ডাকে সকল বানর! 
ক্তিবাসের কাঁবত্ব শুনিতে বড় রঙ্গ। 
লঙ্কাকাণ্ডে গাইল রাবণ রাজার ভঙ্গ॥ 


লরঙ্কায় গিয়া রাবণ বসিল সিংহাসনে। 
পান্রামন্র সনে কয় করুণ বচনে॥ 
আপনার পরাজয় আপান মানিল। 
প্‌ব্ব কথা কাঁহ আম শুনহ সকল ৷৷ 
মহাদেব দেখতে গেলাম কৈলাস 'শিখরে। 
নন্দী নামে দ্বারী ছল তাহার দুয়ারে ॥ 


২১০১৯ 


বানর হেন মুখ তার শিবের দ:ুয়ারাী। 
বানরের মুখ দোখ দিলাম টিটকার॥ 
নন্দী বলে আমি মহাদেবের দয়ারী। 
মোরে দেখ্যা উচিত নহে রাবণ 

তোমার টিটকারি॥ 
বানর মুখ দেখ্যা তাম কর উপহাস। 
বানরে করিবে তোরে সবংশে বিনাশ ॥ 
যত শাপ দিল মোরে দ্বারপাল নন্দী । 
আর এক কথা শন বাল তার সান্ধ॥ 
বিস্তর তপ কাঁরল: আম হইতে অমর। 
অমর হইতে রক্মা নাহ দিলা বর॥ 
বহ্মার বচন ইথে কভু নহে আন। 
এতকালে বানরের হাথে হইল অপমান ॥ 
সৰ্ব্বাঙ্গ পাঁড়ছে মোর মানুষের বাণে। 
রাজা হৈয়া হারল: জানবে কোন জনে ॥ 
নিদ্রা গেল কুম্ভকর্ণ জাঁগবেক কবে। 
হেন বীর থাকিতে মোর লণ্কাপুরা ডুবে 
অদ্ধেক লঙ্কা যায় মোর 

কুম্ভকর্ণের ভোগে। 
ছয় মাস গেলে তবে এক দিন জাগে! 
পাঁচ মাস গেল নিদ্রা এক মাস আছে। 
আজ লঙ্কাপুরী মজে কি কাঁরবে পাছে॥ 
কুম্ভকৰ্ণে চিয়াইতে করহ যতন। 
প্রাণপণ করিয়া সভে করাহ জাগরণ॥ 
কাতর হইয়া বলে রাজা লঙ্কে*বর। 
তন লক্ষ রাক্ষস চলে কুম্ভকর্ণের ঘর॥ 
ভক্ষ্য দ্রব্য মদমাংস অনেক প্রকার। 
সুগন্ধি চন্দন মাল্য আনে ভারে ভার॥ 
পালে পালে হারণ আনে 

পালে পালে মাহষ। 
পালে পালে শুকর আনে 

পালে পালে মানুষ ॥ 
সোনার ধাউড় ঘরখান দেখিতে রূপস। 
গগন উপরে শোভে সোনার কলস॥ 
রতনে নাম্্মত ঘর দ্বার পরিসর। 
চাঁদওয়া টানায় ঘরে মুস্তার ঝলর 
সোনার খাটপাট শোভে নেতের তুল। 
তার উপর নিদ্রা যায় কুম্ভকর্ণ মহাবলণ॥ 
নাকের নিশ্বাস বহে যেন বহে ঝড়। 
কোন রাক্ষস যাইতে নারে দ্বারের নিয়ড় ॥ 
কাথ ভাঙ্গ চাল ধার কৈল উপদেশ। 
অনেক প্রকারে ঘরে করিল প্রবেশ ॥ 


banglabooks.in 


২২০ 


ঘরের ভিতর থুইল মদ সাত শত কলসাঁ। 
পৰ্ব্বত প্রমাণ থুইল মাংস রাশি রাশি ॥ 
কুম্ভকর্ণের মার্ত দেখিতে ভয়গ্কর। 
আছুক অন্যের কাজ রাক্ষসে লাগে ডর॥ 
গায়ের লোমাবলী যেন গাছের প্রমাণ । 
পাতাল হেন মুখখান দেখিতে উড়ে প্রাণ ॥ 
সর্প হেন গর্জন শান প্রাণ উড়ে কত। 
পৃথিবী যাঁড়য়া যেন পাঁড়ছে পর্্বত॥ 
দ্বারের সমীপে পুষ্প পারিজাত আছে। 
নানা পুষ্প বিকাশত সুগন্ধ বাহছে॥ 
কোটি রাক্ষস তার ঘরখান রাখে । 

নিদ্রা যায় কুম্ভকৰ্ণ আপনার সুখে ॥ 
জাঠি ঝকড়া যেন দন্ত সার সার। 
রাঙ্গা জহবাখান যেন ইক্ষুগাছের কাতারি॥ 


নিদ্রা যাঁদ নাহি ভাঙ্গে নানা বাদ্য আনি 
ঢাক ঢোল বাজে দ:ন্দভি পড়াহ মাদল। 
বাদ্যশব্দে বড়ই হইল কোলাহল 
হাথীকে অংকুশ মারে ঘোড়ায় লাকুড়ি। 
ছাগল গাড়রের দেয় কান মুচাঁড়॥ 
বিপরীত রা কাড়ে করে ছটফটি। 
নিদ্রা যায় কুম্ভকর্ণ সবর্ণের খাটি ॥ 
রাক্ষস পশুর বোল বাদ্যতে মসাল। 
দশ হাজার ভেরী বাজে ফ্‌করে কাঁহাল॥ 
গাছে নাহ পক্ষ পশু না রহিল বনে। 
ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছ নাহ জানে॥ 
রাজার চর আইল বার্তা জানিবারে। 
রাজার আজ্ঞা পায়্যা তারা 'নর্ঘাত মারে॥ 
রাজার ভাই বাল তারা নাহ করে ডর। 
দুই হাথে তুলিয়া মারে গাছ পাথর ॥ 
জাগ জাগ বাঁলয়া তারা দুই হাথে লাড়ে। 
জাঠি ঝকড়া দয়া সৰ্ব্বাঙ্গ বধে ফুড়ে ॥ 
দন্তে কামড়ায় কেহো চুলে ধাঁর টানে। 
ব্রহ্মশাপে নিদ্রা যায় কিছুই না জানে ॥ 
জাঠি ঝকড়া ফুটায় রন্তে তোলবোল। 
কুম্ভকর্ণে ঘরে উঠে ক্লন্দনের রোল ॥ 
চার ভিতে মারে তব; না হয় চেতন। 
রাক্ষস বলে কুম্ভকর্ণের হৈয়াছে মরণ ॥ 
রাজপান্ন ছিল তথা বুদ্ধেতে আগল। 
নাকের বাটে দিল তখন দশ হাজার ছাগল ॥ 


রামারণ 


নাকের বাটে ছাগল ঠাঠিয়া বুলে ক্ষুরে ৷"! 
নাকের নিশবাসে ছাগল যায় বহু দুরে ॥ 
নাকে থাকিয়া ছাগল 
বাহরায় পালে পালে। 
রক্ষশাপে নিদ্রা যায় কিছুই না বলে॥* 
মহোদর বলে ভাই শুন তো কাহনী। 
লঙ্কা হইতে আন ভাই এক লক্ষ কামিনী 
স্তগণ আনিয়া শুয়াও কুম্ভকর্ণের পাশে। 
আপনি উঠিবে বীর স্রীগণ পরশে ॥ 


কুম্ভকর্ণের কোলে ॥ 
কেহো কুসুম কেহো নিল চন্দন শীতলে ॥ 
একে কুম্ভকর্ণ তাহে স্বর পরশ পায়্যা। 
ফাঁরয়া শুইল বীর অঙ্গ মোড়া দিয়া৷ 
ভূমিকম্প হইল যেন পর্বত টলমলে। 
থরহরি কাঁপে কন্যা কুম্ভকর্ণের কোলে ॥ 
নাকের শ্বাস বহে যেন দারুণ ঝড়। 
প্রাণ লৈয়া কন্যাগণ উঠিয়া দিল রড়॥ 
কথ দূরে কন্যা গিয়া করয়ে বিষাদ। 
কন্যাগণ বলে মোর শয়নে নাহ সাধ 
মহোদর বলে ভাই মোর য্বন্তি শুন। 
মদ রক্তের ভাই ঘূচাও ঢাকন॥ 
কুম্ভকর্ণ চিয়াইতে নার কোন প্রবন্ধে 
আপাঁন উঠিবে বীর মদ রক্তের গন্ধে ॥ 
অনন্ত বাসুকি যেন মেলিলেন হহি। 
চন্দ্র সূর্য্য হেন আঁখ চার ভিতে চাই॥ 
শয্যায় বসিয়া বীর রাক্ষস নেহালে। 
পান্রামন্র দেখ্যা তবে কুম্ভকর্ণ বলে॥ 
অকালে চিয়াইলি তোরা ছোট নহে কাজ। 
কোন্‌ বেটা লাঁঙ্ঘবেক রাবণ মহারাজ ॥ 
রাজার ঠাঁঞ দূত গিয়া কহিল সত্বর। 
কুম্ভকৰ্ণ জাগল শুনহ লঙ্কে*বর॥ 
ভাই দেখিতে রাবণ রাজার হইল বড় সাধ 
পুন কুম্ভকর্ণে কহে রাজার সংবাদ ॥ 
শয়্যা হইতে কুম্ভকর্ণ চক্ষে দিল পানি। 
স্নান কার পারলেন উত্তম পাটখানি॥ 
মদ পিয়ে কুম্ভকর্ণ সাত শত কলসাী। 
পব্বতপ্রমাণ মাংস খায় রাশি রাশি॥ 
মদ পিয়ে কুম্ভকর্ণ ভাঁরয়া বাটা বাটশী। 
দশ হাজার মাহষ মানুষ কোটি কোটি॥ 


banglabooks.in 


ন্কাকাণ্ড 


জিপ শুকর আঁদ সাপ্দাঁটয়া ধরে। 
ত শত পশু গিলে এক এক বারে॥ 
₹ুদ্ভকর্ণ বলে আমি জানিল: অনুমানে। 
একালে চিয়াইল মোরে যেই কারণে! 
কোন্‌ লাজে ইন্দ্র বেটা দিতে আইসে হানা। 
বারে বারে জনো বেটায় না চিনে আপনা ॥* 
ইন্দ্রের কাজ থাকুক যম যদি আইসে। 
ঘমের যম হইয়া গিলিব গরাসে ॥ 
বরূপাক্ষ রাক্ষস ছিল রাক্ষসপ্রধান। 
যোড় হাথ কার কহে রাজার অপমান ॥ 
৬০৯০১০১০০৭৭ 
ণ্ত নর আর বানর॥ 
পুদিনা 
সাগর লাঙ্ঘয়া চর তার এ লঙ্কাপুরাী। 
সাগর বাঁধিয়া রাম কটক হইল পার। 
বানর কটক দোখ পৰ্ব্বত আকার ॥ 
নর বানর জানবেক এমন বীর কোহি। 
পান্রমত্র আমরা সভ তোমার মুখ চাহ॥ 
কুম্ভকৰ্ণ বলে আগে জিনিয়া আস রণ। 
তবে গিয়া ভেটিব আম রাজা দশানন॥ 
চলিল বার কুম্ভকর্ণ যুঝবার ক্রোধে । 
ভাই মহোদর তার পশ্চাতে প্রবোধে॥ 
রাজআত্ঞা নাহি তোমায় রণে দিতে হানা । 
দুই ভাই একত্ৰ বাঁস কারিব মল্্ণা ॥ 
কুম্ভকর্ণ কিছু খাইতে চায়। 

মদ মাংস রাজভক্ষ্য রাক্ষস যোগায় ॥ 
মদ পিয়ে কুম্ভকর্ণ শুনি ঘড়ঘাঁড়। 
মদ খায়্যা শূন্য করে আশা হাজার জাড়ি॥ 
কুম্ভকর্ণ যাত্রা করে রাক্ষসগণ যায়। 
সূর্যের কিরণ যেন মেঘে আচ্ছাদয় ॥ 
আত উচ্চ পাঁচীর সে সোনার গঠন। 
উভেতে সত্তার যোজন লাগছে টি 
গগনমণ্ডলে লাগে সোনার 
পাঁচীর 'জীনয়া কুম্ভকর্ণের ০ 
উভেতে বড় যেন সুমের্‌ পর্বত। 
দেখিয়া উড়িয়া গেল বানরের চিত॥ 
নে ৬? দিল যত কপিগণ। 

ত রঘুনাথ জিজ্ঞাসেন তখন ॥ 
রাম বলেন বিভীষণ কহ বার্তা সার। 
আচাম্বিতে মিতা কেন দেখি চমৎকার ॥ 


২২৯ 


বিভীষণ বলে প্রভু বার একজন। 
হার বরের লাগছে গ্রগন॥ 
শুনিয়া রামের মনে লাগিল তরাস। 
হাহাকার কার রাম ছাড়য়ে নিশ্বাস ॥ 
এত কাল কোথা ছিল হেন মহাবীর। 
ন্িভূবন জিনিয়া দোঁখ দৃজ্জয় শরীর! 
হেন বীর থাকিতে কেন কটক হইল পার। 
ইহার হাথে কোন বীর 


তা নাম a রাবণ সহোদর ৷ 
অন্য বীর যুঝে যত ব্রহ্মারে আগে প্‌জে। 
কৃম্ভকর্ণ বীর যুঝে আপনার তেজে॥ 
হাথে জাঠে কুম্ভকর্ণ যাঁদ করে রণ। 
সমুখে দাড়াইয়া তার যুঝে কোন্‌ জন॥ 
কুম্ভকৰ্ণ বীর জান্মল যেই 'দিবসে। 
সাক্ষাতে যাহারে দেখে ধাঁরয়া গরাসে॥ 
লক্ষ লক্ষ প্রাণী খাইল খাঁষ তপস্বী। 
ইন্দ্রবিদ্যাধরী খাইল সহস্র রূপসী ॥ 
কোপে ইন্দ্র কুম্ভকর্ণে বজ্র প্রহারণে। 
বন্ধ খায়্যা কুম্ভকর্ণ কিছুই না জানে! 
কোপে কুম্ভকর্ণ এঁরাবত শুণ্ড টানে । 
গজদন্ত উপাড়ুয়া ইন্দ্রে গিয়া হানে॥ 
দেবতা লইয়া ইন্দ্র পলাইল ডরে। 
কৃম্ভকর্ণের দোষ গিয়া কাঁহল ব্রহ্মারে॥ 
অধিক কোঁপিল ব্ৰহ্মা ইন্দ্রের বচনে। 
রাক্ষসগণ জানিল তাহা ব্রন্গগেয়ানে ॥ 
রাক্ষসগণ গেল তবে ব্রহ্মার সদনে। 
ব্ৰহ্মা বলেন তবে যত রাক্ষসগণে ॥ 
কুম্ভকর্ণের উপরে ব্রহ্মার পড়ে দৃ্ট। 
কোপ করিয়া ব্রহ্মা বলে 
খাইলি মোর সৃষ্টি ।* 
সৃন্টি সজল সাঁধাল তোর উদরে। 
পুন সৃষ্ট কাঁরব তোমা খাইবারে॥* 
গোকর্ণ নামে তপোবনে মাগিয়া নিল বর। 
মৃতপ্রায় নিদ্রা যাহ লোকের ভাঙ্গুক ডর ॥ 
শাপে কুম্ভকর্ণ তখনি নিদ্রা যায়। 
কুদ্ভকর্ণের নিদ্রা দেখি রাবণ কাঁদয়॥ 
রাবণ বলে সোনার গাছ সাঁজলা আপানি। 
ফলে ফুলে গাছ কাট অপযশ কাঁহনাী ॥ 
তোমার প্রসাদে মোর কারো নাহি শক্কা। 
কুম্ভকৰ্ণ নিদ্রা গেল শূন্য হইল লঙ্কা ॥ 


banglabooks.in 


কুম্ভকৰ্ণ হয় তোমার সম্বন্ধেতে নাত। 
এমন শাপ দিতে তোমায় 
না হয় যুকাঁত!৷ 

নিদ্রা যায় কুম্ভকর্ণ শাপ নহে আন। 
নিদ্রা জাগরণ তার অন্ধ সমান॥ 
কাতর হৈয়া রাজা পড়ে ব্রহ্মার চরণে। 
কুম্ভকৰ্ণে বর দিল রাবণ ক্রন্দনে॥ 
ছয় মাস নিদ্রা গেলে দিনেক জাগরণ ।* 
অদ্ভুত রণ কাঁরবে অদ্ভূত ভক্ষণ ॥ 
এতেক বলিয়া ব্ৰহ্মা ভাবে মনে মনে। 
কাঁচা নি'দে জাগিলে 

তোমার অবশ্য মরণে॥ 
কুম্ভকৰ্ণ জাগরণের নাহ হয় কাল। 
তোমার ডরে চিয়াইতে হইল অকাল ॥* 
কাঁচা নিদ্রে কুম্ভকর্ণে চিয়াল্যা রাবণ।* 
রামের আগে এতেক কাহিল বিভীষণ॥ 
ঘর ভেদ বুদ্ধি হৈতে মারল রাবণ। 
শুয়া হারষ হৈলা শ্রীরাম লক্ষণ | 
*কুম্ভকর্ণ চলে তখন ভোটতে রাবণ। 
কুম্ভকৰ্ণ ভোটতে আইলা পুরজন ॥* 
কুম্ভকৰ্ণ দেখিয়া রামের ডীঁড়ল পরাণ। 
কটকে ঘোষণা দেয় উঠে যন্ত্রখান ॥ 
যল্লখান বলি দেয় কটকে ঘোষণা । 
কেহো পাতিয়ায় না পাতিয়ায় কোনজনা ॥ 
মদ পানে কুম্ভকর্ণ বাটে বাইয়া চলে। 
ভূমিকম্প হয় যেন পৰ্ব্বত চলে॥ 
চতুদ্দিগে জয়ধ্বনি পাঁড়ছে হলাহল 
স্লীপ্রুষে পুষ্প ফেলে অঞ্জল অঞ্জলি ৷ 
ভাই ভেটহ গিয়া রাখহ লঙ্কাপুরী। 
মহাদেব বর দেউন রাখুন পরমেশ্বরী॥ 
কুম্ভকর্ণ দৌখয়া রাজা তুলিল কাকাল। 
বহু দিনে দুই ভাই কৈলা কোলাকোলি ॥* 
কুম্ভকর্ণ কৈল রাজার চরণ বন্দন। 
কল্যাণ বলিয়া দিল বাঁসতে আসন॥ 
কুম্ভকৰ্ণ বলে ভাই কারে তোর ভয়। 
আজ্ঞা কর তাহারে পাঠাব যমালয় ॥ 
সাগর শুষিব আজি পিব তো আগ্যান। 
শূলে খান খান করি ফেলিব মেদিনী ॥ 
চন্দ্ৰসুর্য্য ফেলাইব চিবাইয়া দন্তে । 
পৃথিবীর পর্ব্বতগুলা ফেলাইব অন্তে॥ 
সপ্তদ্বীপ পাঁথবী করিব খণ্ড খণ্ড । 
ন্রিভুবনে তোমায় ধরাব ছন্রদন্ড ॥ 


রামায়ণ 


আমি থাকিতে রাজা তোমার 

কারো নাহ্‌ ডর।, 
কতবার 'জানয়াছি দেব পঃরন্দর | 
কুম্ভকর্ণের বিক্রম রাজা ভাল জানে। 
ভাইর বচনে হইল হরাষত মনে॥ 
এত বাল কুম্ভকৰ্ণ জিজ্ঞাসে তখন। 
নর বানর সঙ্গে বাদ কিশের কারণ॥ 
*রাবণ বলে অবধানে সুনহ বচন। 
একে একে সুন ভাই সৰ্ব্ব বিবরণ ॥* 
রাম লক্ষণ দশরথ রাজার দুই বেটা। 
গাছের বাকল পাঁরধান মাথায় ধরে জটা । 
চোদ্দ হাজার রাক্ষস মারে খর দূষণ । 
শৃর্পণখার নাক কান কাটে অকারণ ॥ 
দুই মায়ের বেটা রাম খেদাড়িয়া বাপে। 
ভরত রাজা হইল রাম বেড়ায় মনস্তাপে॥ 
ধনজন নাহ তার সীতা মাত্র সার। 
রামে ভাণ্ডিয়া সীতা আনল; 

লঙ্কার ভিতর ॥ 

শতেক যোজন পথ সাগর পাথার। 
কনক লঙ্কাপুরী মোর সাগরের পার॥ 
এতেক বাঁঝয়া আনলাম তর নারাী। 
বানর সহায় কার পোড়ায় লঙ্কাপুরাী ॥ 
রাম লক্ষণ তারা দুইজন তপস্বী। 
এতেক বানর তার কোথা হইতে আসি॥ 
আপনার বন্ধন আপনি নাহি জান। 
কোন্‌ পথে সাঁধাইল নারিকেলে পান ॥ 
বুঝিতে না পারি ভাই দেবের ঘটনা । 
সপ্তদ্বীপের কপ সঙ্গে রামের মল্নণা ॥ 
কোথাকার সাগর সে কোথায় গভীর । 
আপনার মহত্বে আপনি নহে 'স্থর॥ 
বস্ড়াই ছাড়ল সাগর মানুষের আগে। 
আপন বন্ধন সে আপনি গিয়া মাগে॥ 
এত কালে গেল সাগরের অক্ষয় কাল। 
গাছ পাথরে সাগরে বাঁধল জাঙ্গাল॥ 
মানুষের আগে সাগর ছাড়ল বষ্ড়াই। 
খালি জুলি হেন তারে বানর 'ডিঙ্গাই ॥ 
কালো কালো বানরগুলা পর্ব তপ্রমাণ। 
লঙকাপুরী আসি মোর করে অপমান॥ 
লগকায় বীর নাহি ভাণ্ডারে নাহ ধন। 
এ সভ নাহ জান ভাই নিদ্রার কারণ ॥ 
এই যে দেখ তুম পাঁচীর সভ পোড়া । 
এত অপমান করে হনুমান বানরা॥ 


banglabooks.in 


চ্ক্কা”ত 


৮০০ 


সেই 
র্বতপ্রমাণ সেই দেখি ভয়ঙ্কর ॥ 
হার বিক্রম কিবা বলিবারে পাঁর। 
হূর্তকে দগ্ধ কৈল কনক লঙ্কাপনরী॥ 
ছিল যে বিভশষণ কর্ম আধিষ্ঠান। 
মা সনে বিরোধ করি গেল রামের স্থান ॥ 
নুষের সেবা কার জ্ঞাত হিংসা করে। 
কান বংশে জন্ম বেটা মরে কার তরে॥৷ 
নাছলাম পুরুষ দৈবে হইলাম নারা। 
শতা দিলে উপহাস করিবে সভ পুরী 
মছুক অন্যের কাজ হাসিবে পুরন্দর। 
বেটা বাঁলবেক কাতর হইল লঙ্কেশবর ॥ 
ভকর্ণ বলে তবে এ সভ কথা শ্দান। 
কল দোষ তুম ভাই কারলে আপাঁন॥ 
সাঁদ্দ সহস্র রাক্ষস একেলা সভ মাঁর। 
ক বুঝিয়া ভাই তুমি আনলে তার নারী ॥ 
[নর লৈয়া রাম যখন বাঁধিল সাগর। 
খন কেন তুমি ছিলা লঙ্কার ভিতর ॥ 
গগু বাড়িয়া কেন নাহ দলে হানা। 
ভবে রামের সাগর বাধিত কোন্জনা ॥ 
(রেতে বাসিয়া বড় দেখহ আপনা । 
881 
১০:১০ 
পাইলেক সুর্পসী তারা ॥ 
বানর হইয়া সংগ্রব বেড়িল তোমাতে। 
ভবন জানিয়া ঠোঁকলা বানরের হাথে॥ 
রর তাল 
পাকল চক্ষু কাঁর রাজা কুম্ভকর্ণে বলে॥ 
জ্যেষ্ঠ নাহস তুঁঞ কনিষ্ঠ সহোদর 
বাজনাত শিখাও মোরে সভার ভিতর ॥ 
তামা হেন আছে যার কানম্ত সহোদর । 
ভাল মন্দ কারব আমি কারে মোর ডর! 
ভাল মন্দ কারব আম কাঁরব হানাহাঁন। 
তোমার সহায়ে আমি ত্রিভুবন জিনি ॥ 
সই বা সে সেই সদর 
পদ পাঁড়লে ভাই যে খণ্ডায় ডর॥ 
ভকর্ণ বলে ভাই না বল বিস্তর। 
সী ls bY ৯৯ 
রামের মাথা কাটিয়া তোমায় দিব ডালি। 
সীতা লৈয়া চিরকাল সুখে কর কেলি 


একা রণ কাঁরয়া আজি তুষিব লঙ্ে*্বর ৷ 
অষ্ট লোকপাল যাঁদ আইসে এক চাপে। 
দেখিয়া পলাইবে সভে আমার প্রতাপে॥ 
প্বতপ্রমাণ জাঠা দেখিতে ভয়ঙকর। 
মোর সিংহনাদে ত্রিভুবনে লাগে ডর॥ 
এটার বাকের কো 
পশ্চাতে শ্রীরাম মোরে যুড়িবেক বাণ॥ 
তবে রণে যাঁড়তে নার শ্রীরাম লক্ষণে । 
আগে মারলে না দৌখব তোমার মরণে॥ 
আর কেহো নাহ যাহ যাইব একে*বর। 
রাম লক্ষণ মারিয়া তুষিব লণ্কেশ্বর॥ 
হেন সংগ্রাম যাঁদ একেশবর 'জান। 
ভুবনে থাকবে তবে যশের কাহন॥ 
যাঁঝবারে কুম্ভকর্ণ চলে একেশ্বর। 
হেন কালে বলে তারে ভাই মহোদর ॥ 
চোদ্দ সহস্প রাক্ষস মারে খর দূষণ । 
হেন রাম সনে তোমার একেশ্বর রণ॥ 
যত যত বীর গেল কারতে সমর। 
একজন নাহি আইল লঙ্কার ভিতর ॥ 
চন্দ্রসূর্যা জিনিয়া রামের দুজ্জয় বিক্রম। 
তুমি আমি রামের সনে না করব রণ॥ 
সমরেতে পশিলে রাম সংগ্রামেতে যম। 
যে সীতা আনল তার বধক জীবন 
রাক্ষস সমেত রাবণ হারিয়া আইল রণে। 
আপান হাঁরয়া এখন পাঠায় অন্য জনে॥ 
এক যুক্ত বাল আমি যাঁদ লয় মনে। 
আপনার গ্রায় অস্ত ফুটাহ আপনে! 
ভাণ্ডার 'বিলাইয়া কর জয় জয় ধৰনি। 
রাম লক্ষমণ মারল বাল শুনহে কাহনী ৷ 
ঘরে বাস বুদ্ধ সজিলে নাহি করি রণ। 
রাম দরশনে গেলে অবশ্য মরণ ॥ 
কুম্ভকৰ্ণ বলে ভাই তোর মুখে নাহ লাজ। 
তুমি সে হে মজাইলা 
লঙ্কা হেন রাজ॥ 


banglabooks.in 


২২৪ 


রাজার ভাই তুমি প্রধান সেনাপতি । 
কুমন্দ্রণায় মজাইলা লঙ্কার বসাঁত॥ ' 
বীরবংশে জন্ম তোমার বীর অবতার । 
সংগ্রামে মারলে যশ ঘুঁষবে সংসার! 
এ সভ অনিত্য দেহ জানহ সংসারে। 
চিরজনবী নহে কেহো বাঁলয়ে তোমারে 
হরণ্যাক্ষ হিরণ্যকাঁশপু দুইজন। 
নিজ তেজে জিনিলেক এ তিন ভূবন ॥ 
'যুঝিল বিষ্ণুর সঙ্গে ঘুষে সর্বজন । 
সংগ্রাম কারয়া হৈল দূহাঁর মরণ ॥* 
মহোদর কুম্ভকর্ণে কথোপকথন। 
সিংহাসনে বাঁসয়া তাহা শুনে দশানন ॥ 
মহোদর যত বলে যৃন্তি নাহ ধরে। 
মহোদরের য্যান্ততে বানর বেড়িয়া মারে॥ 
রাবণ বলে তুমি কর কটক সাজন। 
তুমি রণে যাইতে বাজক অনেক বাজন॥ 
রাজবাদ্য দিল তারে চারি অক্ষোহিণা। 
কুম্ভকর্ণের মাথায় দিল রত্রময় মাঁণ। 
মাথার মুকুট তার আকাশেতে যোড়ে। 
রাজ প্রদক্ষিণ হৈয়া যুঝবারে লড়ে ॥ 
জয় জয় করিয়া রথ যোগায় সারাথ। 
রথে চঁড়ল বার মাথায় ধবল ছাঁত॥ 
বিংশাতি যোজন যুূড় বাহ্‌ দুইখান। 
কনকরচিত বারের হাথে গাণ্ডি বাণ॥ 
রথ তেজি কুম্ভকর্ণ ভূমের উপর। 
অকস্মাৎ দোখ যেন আকাশে জলধর ॥ 
বীরধড়া পাঁরধান গায় মাখে মাটাঁ। 
হাঁড়য়া চামর রথে দেখ পাঁরপাটী॥ 
ঘোড়ার পৃ্ঠেতে কেহো 'বাঁচন্র সাজন। 
কেহো রথে চড়ে কেহো পক্ষেতে বাহন॥ 
গরুড়ের বংশে যেই পক্ষের উৎপাঁতি। 
হেন সভ পক্ষে চড়ে কোন সেনাপাঁত॥ 
রাক্ষসেরে কুম্ভকর্ণ দিতেছে আশবাস। 
বানর কটক মারিয়া আজি কাঁরব বিনাশ॥ 
যার বন্ধুবান্ধব সভ পাঁড়য়াছে রণে। 
সে সভ সাজিয়া আইসে কুম্ভকর্ণের সনে।॥ 
কুম্ভকর্ণের বচন শুনিয়া হরধষিত। 
স্ৰীপুরুষ লঙ্কায় করয়ে নৃত্যগীত! 
নানা অস্ত রাক্ষসগণ লইলেক হাথে। 
লম্ফ দিয়া বীরভাগ উঠে গিয়া রথে॥ 
কুম্ভকর্ণ যায় যেন আকাশে জলধর। 
জাঁকানে চাপানে সেনা পাঁড়ছে বিস্তর॥ 


রামায়ণ 
চন্দ্রসর্য্য পলায় পবন ছাড়ে গাঁত। 


'. অকস্মাৎ রন্তবৃন্টি কাঁপে বসুমতী 


নির্ঘাত উল্কাপাত পড়ছে সমুখে। 
বিপরীত শব্দ শুনি শৃগালের মুখে! 
বাম হাথ বাম চক্ষু নাচে ঘনে ঘন। 
বিপক্ষ গেয়ানে বীর নাহি করে মন॥ 
যাত্ৰাকালে অমঙ্গল পড়ছে অপার। 
মার মার কাঁরয়া গেল পশ্চিম দুয়ার ॥ 
কৃত্তিবাস বাখানিল মুনির পূরাণ। 
লঙকাকাণ্ডে গাইল গীত অমুতসমান॥ 


৷ ধুয়া ৷ 
শ্রীরঘুবর সুন্দর রাম। 
নব দুব্বাদল শ্যাম ॥ 


কুম্ভকর্ণ হইয়া গিয়া গড়ের বাঁহর। 
বানর দেখ্যা সিংহনাদ ছাড়য়ে গভীর ॥ 
সেনাপাতিগণ যার শত যোজন লাফ। 
কুম্ভকর্ণ দেখিয়া সভার হৈল কাঁপ 
সেনাপতিগণ পলায় বানর ঘড়ে ঘড়। 
গাছ পাথর ফেলাইয়া বানর দিল রড়॥ 
ভঙ্গ দেখিয়া কুম্ভকর্ণ দিল টিটকারি। 
চার ভিতে বানর পলায় ত্বরাত্বরি ॥ 
সহস্র কোট বানর লৈয়া কুমূদের রড়। 
ন্রশ কোটি বানর লৈয়া অঞ্জানয়ার ঘড় ॥ 
*হিঙ্গুলিয়া বানর জেন হিঙ্গুলিয়া রঙ্গ । 
পণ্টাশ কোটি বানর লয়া 

পলাইল সঙ্গ ॥* 
মলয় পর্বতের বানর হরিতল 'গারি। 
শত কোটি বানর লৈয়া পলায় কেশরী॥ 
অনেক বানর লৈয়া পলায় ধূমাক্ষ। 
আঠারো কোটি বানর লৈয়া পলায় গবাক্ষ 


রশ কোট বানর লৈয়া পলায় দারুগণ ৷ 
শত কোটি বানর লৈয়া পলায় চন্দ্রজন 
সাত কোট বানর লৈয়া পলায় জাম্বুবান। 
সহস্ কোট বানরে পলায় হনুমান॥ 
এক দ্বারে প্রবেশ করে ভাঙ্গে চার দ্বার ॥ 
পলায় বানর সভ পায়্যা চমৎকার ॥ 


banglabooks.in 


লঙকাকাণ্ড 


নর্ভয় অঙ্গদ বার বজ্ হেন রঙ্গ । 
রিণের ভয় নাহি রণে নহে ভঙ্গ ॥ 
থা তথা পলায় বানর রণ নাহ 'জান। 
ঢীঝয়া মারলে থাকে পৌরুষ কাহনী॥ 
এক চাপ হৈয়া বানর আইল বিস্তর। 
চম্ভকর্ণের উপরে ফেলে গাছ পাথর ॥ 
য় ঠোঁকয়া গাছ পাথর উপাঁড়য়া পড়ে। 
[ই হাথে মুষল লৈয়া ধায় উভরড়ে ॥ 
নর মারতে যায় হাথেতে মূষল। 
মনেক বানর মারল লোটায় ভূমিতল ৷ 
চাপল কুম্ভকৰ্ণ বীর হাথে লইল শুল। 
মনেক বানর কৈল শুলেতে নির্মৃল। 
ুদ্ক কান্ঠে ঘৃত দিলে যেন মত জবলে ॥ 
পণ করিয়া কুম্ভকর্ণ জানতে না পারে। 
শছ পাথরে বানর রাক্ষসেরে মারে॥ 
থ সারথি সনে পড়ে রাক্ষসগণ। 
বড় বড় গাছ পাথর করে বাঁরষণ ॥ 
বহ রহ বলিয়া কুম্ভকর্ণ বলে। 
ই হাথে সাপটিয়া ধরে বানর কোলে ॥ 
কানে চাঁপয়া রাখে বানর চারিজন। 
মুখে রন্তু উঠে শ্বাস বহে ঘনে ঘন॥ 
গাপড়ের ঘায় মোহ গেল নাল সেনাপাঁত। 
ঢুটকির ধায় পড়িল নল সেনাপতি॥ 
নাঁথর ঘায় পাঁড়ল বাঁর গন্ধমাদন। 
বশ্রবা কুমূদ পাঁড়ল বিপক্ষের তুলন॥ 
হয় বানর ভূমে লোটায় হইয়া অচেতন। 
ঘাঞ্গদ কুমুদ ভারা ক্লোধত দুইজন! 
হনুমান প্রবেশ করে বনের ভিতর। 
কেহো কাঁধে চড়ে কেহো আঁচড়ে সত্বর ॥ 
র্যা ধর্যা কুম্ভকর্ণ বানর আছাড়ে। 
কলার বন পড়ে যেন সন্দারূণ ঝড়ে ॥ 
বানর চিবায় কুম্ভকর্ণ কামাড়িয়া দন্তে। 
মুখ সম্বাঁরতে নারে বানরের রকতে ॥ 
সহস্র সহস্র বানর সাপটয়া ধরে। 
পাতাল হেন মুখ মেলিয়া গিলে 
উদর ভিতরে ॥ 

হাঁড়য়া মেঘ যেন কালো কুম্ভকর্ণ। 
বানর 'গিলিয়া বেড়ায় বর্ণ বিবর্ণ ॥ 
নাক কানের বাট যেন ঘরের দুয়ার। 

কোটি কোট বানর ॥ 


১৫কে-রা) 


২২৫ 


পর্বতপ্রমাণ সাপ যেন গরুড় গিলে । 
বড় বড় বানর খায়্যা কুম্ভকর্ণ বুলে॥ 
লাফ "দয়া কুম্ভকর্ণ ধরে অঙ্গদ বার। 
গদার বাঁড় মারয়া ভাঙ্গে তাহার শরীর ॥ 
হাথে গদায় কুম্ভকর্ণ দৌখতে ভয়গকর। 
গদার বাড়তে মারে বড় বড় বানর ॥ 
শত শত বলবন্ত বানর যায় গড়াগাঁড়। 
হনুমানের ঝুকে মারে গদার বাঁড়॥ 
বাঁড় খায়্যা হনুমান উঠিল আকাশে । 
আকাশে থাকিয়া গাছ পাথর বাঁরষে॥ 
ঘন ঘন পাথর বরিষে যেন বাষ্ট পানি। 
কুম্ভকর্ণের হাথের গদা করিল খানখানি ॥ 
হাথের গদা ভাঙ্গল কুম্ভকর্ণ 'বাস্মত। 
লাফ "দয়া কুম্ভকর্ণ হন; ধরে আচম্বিত॥ 
হনুমানের বুকে মারে বজ্ চাপড়। 
চাপড় খায়্যা হনুমান করে ধড়ফড়॥ 
ভূমেতে পাঁড়ল হনুমান করে ছটফট । 
হনুমানের দশা দেখিয়া পলায় বানর কোটি ॥ 
ন্রাসযুস্ত হৈয়া যায় উদ্ধৰ্ব শ্বাস বহে॥ 
বড় বড় বানর পলায় ভঙ্গ দয়া রণে। 
কুম্ভকৰ্ণ দোখয়া কারো স্থির নহে প্রাণে ॥ 
নলবনে হাথী গেলে শান মড়মড়। 
কেহো সহিতে নারে কুম্ভকর্ণের বাড়ি॥ 
বড় বড় বানর কুম্ভকর্ণ ধারয়া গিলে । 
দেখিয়া সুগ্ৰীব রাজা গেল রণস্থলে ॥ 
শালগাছ উপাড়ে রাজা যায় পবনবেগে। 
হাথে গাছ কারয়া গেল 

কুম্ভকর্ণের আগে ॥ 
সগ্রাব বলে কুম্ভকর্ণ তুঞ বড় বাঁর। 
তোর ডরে বানর মোর রণে নহে স্থির॥ 
বড় বড় বানর খাও বাছয়া বাছিয়া তুমি। 
এক ঘা সহ গায় প্রহারিয়ে আমি] 
সুগ্রব বলে কুম্ভকর্ণ তুঞিঃ 

ব্রহ্মার পরিনাতি। 

এতেক শালগাছ সহ তোমার শকতি ॥ 
এাঁড়লেক শালগাছ পব্বতপ্রমাণ। 
কুম্ভকর্ণের বুকে ঠেক্যা হইল দুই খান! 
গছ 'ছ বলিয়া কুম্ভকৰ্ণ দিলেক টিটকারি। 
এই মুখে খাও বেটা কাঁচ্কন্ধা নগরী ॥ 
ভাল ছিল বালি রাজা বারের ভিতর গণি। 
তাহার সেবকতুল্য তোরে নাহ গণি! 


banglabooks.in 


২২৬ 


দুই লক্ষ রাক্ষসে যে জাঠাগাছ বহে! 
হেন জাঠা কুন্ভকর্ণ তুল্যা লইল বাহে? 
তিরাশী কোটি মন লোহা 

জাঠার নির্ম্মাণ। 
দেব দানব গন্ধৰ্ব্ব যাহারে নাহ ধরে টান॥ 
শত সহস্ৰ হাথ জাঠাগাছের কুড়া। 
চারি শত হাথ জাঠাগাছের 'ছিমিড়া ॥ 
হেন জানা এড়ে বীর "দয়া হহ-গকার। 
স্বর্গ মর্ত্য পাতালে লাগয়ে চমৎকার ॥ 


বানর সভে বলে সঃগ্রীবের 

না দেখি নিস্তার। 
অন্তরীক্ষে আইসে জাঠা আঁগন অবতার ॥ 
সর্ষের বেটা সুগ্রীব তিলেক নাহ ব্যথে। 
লাফ 'দিয়া জাঠাগাছ ধরে বাম হাথে ॥ 
জাঠাগাছ ধাঁরয়া ভাঙ্গে যেন 

পড়য়ে ঝনঝনা । 

স্বর্গ মৰ্ত্ত্য পাতালেতে কাঁপে সব্বজনা ॥ 
কুপিল কুম্ভকর্ণ পর্বতে দিল টান। 
এক টানে পৰ্ব্বত আনে অর্দ্ধখান ॥ 
অদ্ধখান পর্বত এড়ে দারুণ কোপে। 
পাঁড়ল সগ্রীব রাজা পাথরের চাপে॥ 
ধাইয়া কুম্ভকর্ণ অরে করে পাথরকোলা ॥ 
পাঁতিয়াছল মেঘ যেন উড়াইল ঝড়ে। 
সুগ্ৰীব লইয়া বীর সাঁধায় লঙ্কার গড়ে ॥ 
লঙ্কায় সাঁধাইয়া বীর বলে মহাবলন। 
রাবণ ভোঁটতে যায় সুগ্রীব দিলা জাল ॥ 
প্রথম 'বহন্দে যায় বীর 

কাঁরয়া ফেলাফোল। 
দ্বিতীয় বিহন্দে যায় মঙ্গল হুলাহুলি॥ 
তৃতীয় 'বিহন্দে যায় পরম হরিষে। 
সুগ্ৰীব দেখিতে স্বীপৃবূষ ধায়্যা আইসে॥ 
কুম্ভকর্ণের হাথে রাজা হৈয়া গেল বন্দী। 
বানর কটক সভ মাথায় হাথে কান্দি 
হনুমান মহাবীর পব্বতের সার। 
মনে মনে চিন্তে বার রাজার প্রতিকার ॥ 
কুম্ভকর্ণ মারয়া পাঁড় আজকার রণে। 
রাজার উদ্ধার হইলে প্রীত পাই মনে॥ 
এত বাল হনুমান যাঁঝবারে চলে। 
বাহড় বাহড় বল জাম্বুবান বলে॥ 
যতকাল জিবে রাজা কোপ থাকিবে মনে। 
ভালরে গেলে মন্দ.হয় না যাইহ রণে॥ 


এতেক খেয়াতি॥ 
কুদ্ভকর্ণের কোলে রাজা পাইব সংঁবিং। 
কুম্ভকৰ্ণে মারিয়া রাজা আসিবে আচাম্বিত। 
এত শনি হনুমান রণে না দেয় হানা। 
নেউটিয়া রাখে বীর আপনার থানা ॥ 
কুম্ভকর্ণের কোলে রাজা পাইল সধাবং। 
চক্ষুর নিমিষে সুগ্ৰীব দেখে 

লঙ্কার নাটগত॥ 
চার ভিতে রাক্ষস দেখে না দেখে বানর। 
হাটে নাটে দেখে রাজা লঙ্কার ঘরদবার ॥ 
মহাবল! সঃগ্রশব রাজা বৃদ্ধে বৃহস্পাতি। 
মনে মনে চিন্তে রাজা আপন অব্যাহাতি॥ 
দুই হাথে বিদাঁর বুক 

কামড়ে নাক ছিন্ডে। 

মুটাক মারল বার কুম্ভকর্ণের মুণ্ডে ॥* 
দুই পায় বিদরে দুই পাখের নখ ভরে। 
পণ্ট ঠাঁঞ কুম্ভকর্ণের রন্তু পড়ে ধারে॥ 
বিপরীত ডাক ছাড়ে পর্বত টলে। 
আছাঁড়য়া সংগ্রীবেরে গগনেতে ফেলে ॥ 
লাফ দিয়া সুগ্ৰীব আকাশে করে ভর। 
এক লাফে পড়ে গিয়া কটক ভিতর ॥ 
কটক উপরে গেল কিয়া ফেলাফেলি। 
কুম্ভকর্ণের নাক কান শ্রীরামে দিল ডালি 
সেই নাক কানের ক কাঁহব বাখান। 
পাঁচীরের বন্ধ যেন ঘর একখান ॥ 
নাক কান নাহি কুম্ভকৰ্ণ পাইল লাজ । 
কোন মুখে ভোঁটব গিয়া রাবণ মহারাজ ॥ 
দুই পা তিতিল দুই কানের রকতে। 
অধর তাঁতল মোর নাসকার রকতে ॥ 
এই বলবিকুমে জানলাম ন্রিভূবন। 
আমা হেন বার হারল; কাটল নাককান॥ 
এত বল বিক্রম মোর সকল হৈল মিছা । 
বানর বেটা কৈল মোর নাক কান বোঁচা ॥ 
নেউঁটয়া কুম্ভকর্ণ আইল রণস্থলে। 
সমুখে বানর পায়্যা ধর্যা ধর্যা গিলে ॥ 
কুম্ভকর্ণ ধর্যা গিলে বড় বড় বানর । 
নাক কানের বাটে বার্যায় বানর সত্বর॥ 
কুম্ভকর্ণের মৃর্ত দেখিতে ভয়ঙ্কর । 

উঠিয়া দিল রড়। 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


পালাইয়া গেল বানর লক্ষ্মণ গোচর। 
হাথে ধনুকে লক্ষ্মণ হইলা সত্বর॥ 
হাসিয়া বলে কুম্ভকর্ণ তোরে আমি চাই। 
তোর ভাই ভন্ড তপস্বী পলাইল কই৷ 
শ্রীরাম হাসিয়া বলেন কারে মোর ডর। 
আমার নাম শ্রীরাম যমের দোসর ॥ 
শ্রীরামের কথা শুন্যা কুদ্ভকর্ণ হাসে। 
ক্রোধ ভর হৈয়া যায় রঘুনাথের পাশে॥ 
লঙ্কা টলমল করে যায় রড়ারাঁড়। 

দুই চক্ষু জবলে যেন জহলন্ত 1দিউটা॥ 
খর দূষণ নাহ আমি ভ্রিশরা কবন্ধ। 
মারীচ রাক্ষস নাহ মায়ার প্রবন্ধ ॥* 
বাল রাজা নাহ আম কোমল শরীর। 
বজুঅঙ্গ হয় মোর কুম্ভকর্ণ বীর 

সেই সভ বাঁর রাম বাঁধলা যেই বাণে। 
সেই বাণ কুম্ভকর্ণ তিলেক নাহি মানে॥ 
অল্পজ্ঞান কর মোরে নাক কান নাহি। 
নাক কান গিয়া মোর সে শরীর গেল কই ॥ 
হের মুষল দেখ মোর পরব্বতপ্রমাণ । 
দেব দানব যাহে না ধরয়ে টান॥ 

কত অস্ত জানিস রাম কত জান শিক্ষা। 
আমার হাথে তোমরা দুই ভাই 


না পাইবে রক্ষা॥ 
যেই বাণে মারলা রাম 

বানর রাজা বাঁল। 
সই বাণ যুঁড়লেন রাম ধনুকের হল ৷ 
এষীক বাণ এড়েন রাম তারা যেন ছুটে। 
কম্ভকর্ণের গায় বাণ কাঁটা হেন ফুটে ॥ 
1 ছি বাঁলয়া কুম্ভকৰ্ণ দিল টিটকাঁর। 
ভাল হইল ভাই মোর আনিল তোর নারা॥ 
হাথের তড়বাঁড়তে লোহার মুষল ছাড়ে ।* 
যত অস্ত এড়ে রাম মূষলে ঠোঁকয়া পড়ে ॥ 
দুই হাথে মুষল ধারিয়া 

রাম মারতে আইসে। 

বক্ষঅস্ত রঘুনাথ এাঁড়ল তরাসে॥ 
মুষলের বাড়ি মারে তবু অস্ম আইসে। 
বহ্মঅস্ম বুকে ঠেক্যা বল ট:টয়া আইসে ॥ 
লোহার মুষল কুম্ভকর্ণের 

হাথে হৈতে খসে। 
পাঁড়ল মুষল গোটা বিবর্ণ হৈল বেশে॥ 
বান অস্তে যুঝে যেন কার মত্ত হস্তী। 
কারো মারে চড় চাপড় কারো মারে লাথ॥ 


২২৭ 


ভূমে হইতে তুলি লইল পুনশ্চ মুষল। 
মুষলের বাড়তে মারে বড় বড় বানর ॥ 
হাথে মুষলে আইসে বাট নাহি চাহে। 
পালায় বানর কটক কেহো নাহ রহে॥ 
ডাক দয়া বলেন তখন বীর লক্ষণ । 
এক উপদেশ বাল শুন বানরগণ॥ 
পাগল হইল কুম্ভকর্ণ রক্তের গন্ধে। 
বড় বড় বানর চড়ে কুম্ভকর্ণের কাঁধে ॥ 
তোমা সভার ভয়ে পাড়বে চাপনে। 
ভূমেতে পড়িলে মারবে আপনা আপনে ॥ 
লক্ষণের বচনে বানর সাহসে করে ভর। 
কৃম্ভকর্ণের কাঁধে চড়ে বড় বড় বানর॥ 
গয় গবাক্ষ শরভ গন্ধমাদন। 
অঙ্গদ হনুমান চাঁড়ল দুইজন ॥ 
সাত বার চাঁড়ল গয়া কুম্ভকর্ণের কাঁধে । 
চুলে ধাঁর টানে কেহো ঘাড়ে নখ বিন্ধে॥ 
কুম্ভকর্ণের কাঁধে চড়ে বানর প্রচুর। 
তেতুলির গাছে যেন ঝুলছে বাদুড় ॥ 
সাত বার কান্ধে চাঁড় দমদাম পাড়ে। 
ডাহিন বামে কুম্ভকর্ণ বানর আছাড়ে ॥ 
আছাড়ের ঘায় বানর হারায় সংাবং। 
ভূমেতে পড়িয়া বাহির হয় তো শোঁণিত ॥ 
গয় গবাক্ষ শরভ গম্ধমাদন। 
আছাড়ের ঘায় তবে হারায় চেতন ॥ 
তাহা দেখিয়া অঙ্গদ 

হনুমানের লাগে ডর। 
কাঁধে হইতে তাহারা উঠিয়া দিল রড়॥ 
কুম্ভকর্ণ মারতে নারে বানর পরাণে। 
আর বার রঘুনাথ ব্র্গঅস্ত্র হানে॥ 
বহ্মঅস্ত্র এড়িল রাম পাীরয়া সন্ধান। 
কুম্ভকর্ণের কাঁটয়া পাঁড়লা 

ডাঁহন হাথখান।॥ 

হাথখান পড়ে যেন পব্বতি শিখর । 
হাথের চাপনে মরে দুই লক্ষ বানর ॥ 
*সাল গাছ উপাড়িলা বাম হাথের টানে। 
হাথে গাছে আসে রামে শিলিবার মনে ॥* 
এঁষীক বাণ এড়েন রাম ধনুকে দিয়া টান। 
মুষল সনে কাটেন রাম বাম হাথখান। 
ইন্দ্র অস্ত্র এড়েন রাম পূরিয়া সন্ধান। 
কুম্ভকর্ণের কাটলা রাম পা দুইখান॥ 
হাথ পা কাটা গেল তবু নাহি ব্যথে। 
গড়াগাঁড় দয়া আইসে শ্রীরাম গিলিতে ॥ 


banglabooks.in 


২২৮ 


দাতে ধরি নিল তবু লোহার মুষল ।. . 
মুষল ঠেকিয়া পড়ে বড় বড় বানর ॥ 
মুদগর কাটতে রাম যত এড়ে বাণ। 
বাণে কাটিয়া ফেলেন রাম মুষল খান খান ॥ 
মুষল কাটা গেল বীর তবু নাহি ব্যথে। 
গড়াগাঁড় দিয়া যায় তব; শ্রীরাম গিলিতে ॥ 
রাহ যেন আইসে সর্যয গালবারে। 
কুম্ভকর্ণের মুখখান ভাঁরল গিয়া শরে॥ 
কুম্ভকর্ণের মুখ বাহয়া পড়ছে শোণত। 
হাথ পা কাটা গেল দেখিতে বিপরীত ॥ 
এতেক দুর্গত হইল তব; নাহি পড়ে। 
আর বার রঘুনাথ ব্রহ্ষঅস্ত্র যোড়ে ॥ 
যমদণ্ড হেন বাণ ভ্রিভুবনে পুঁজ। 
হশীরা নীলা মাণিক দিয়া বাণ গোটা সাঁজ 
সূর্য হেন জ্যোতি বাণ 

দেখিতে আতি ভাল। 
ছুটল শ্্রীরামের বাণ 'ন্রভৃবন কার আলো ॥ 
ব্ৰহ্মঅস্ত্ৰ বাণের কি কাহব কথা । 
মুকুট সনে কাটা গেল কুম্ভকর্ণের মাথা ॥ 
পৃথিবীতে পড়ে মাথা পব্বতপ্রমাণ। 
মাথার চাপনে বানর হারায় পরাণ ॥৷ 
কাটা মাথা হনুমান দেখিল রণস্থলে। 
দুই হাথে সাপটায়া ফেলে সাগরের জলে ॥ 
সাগরের জলজন্তু করে তোলপাড়। 
মধ্য সাগরে যেন পাঁড়ল পাহাড় ॥ 
দশ লক্ষ বানর চাপিয়া কুম্ভকর্ণ পড়ে। 
পৃথিবী সাহত যেন পৰ্ব্বত উখড়ে ॥ 
দেবগণ সুখী হইলা রামের 'বক্মে। 
সকল দেবতা আসি পাঁজল শ্রীরামে ॥ 
সকল কটক বলে গোসাঞ 

পাইলাম নিস্তার । 
আর যত বীর আইসে আমা সভার ভার! 
এমন বার নাহি দেখি এ তন ভূবনে। 
আছ;ক যুঝিবার কাজ সমুখ না হই রণে॥ 
রাবণ রাজা শুনিল ভাইর বিনাশ। 
কুম্ভকৰ্ণ পড়িল গাইল কৃত্তিবাস॥ 


ভগ্ন পাইকে কহে কুম্ভকর্ণের মরণ। 

সিংহাসন হইতে পড়ে রাজা দশানন! 
ভূমেতে পড়িয়া রাজা হইল অচেতন। 
পুন চেতন পায়্যা রাজা কাঁরছে ক্রন্দন ॥ 


ানায়ণ 


ভাই নাহ আম তোমার চণ্ডাল সহোদর 7 


' কাঁচা নি'দে পাঠাইলাম রণের ভিতর ॥ 


আজি শূন্য হইল তোমার নিদ্রার চোরি। 
বীরশুন্য হইল আজ কনক লঙকাপুরী॥ 
আজ হইতে রাবণ হইল বূকেতে পাথর। 
তুমি হেন ভাই যার পড়িল সহোদর ॥ 
রক্ষা বিষণ মহেশ্বর দেব পুরন্দর। 
সুখে নিদ্রা যাউক সভাকার ঘুচল ডর॥ 
কোথা গেলা ভাই মোর প্রাণের সম্মাতি। 
দুই ভাই এক ঠাঁঞ গিয়া কাঁরব বসতি॥ 
ডাহিন হাথ ভাঙ্গল মোর 

শুন্য হইল বক! 
বন্ধূবান্ধব কাঁদে বৈরীর কৌতুক ॥ 
ধাম্মক বিভীষণ দিয়া গেল শাপ। 
তাঁথর কারণে পাই এত বড় তাপ 
রামায়ণ কাঁবত্ব সব্বলোকের সার। 
কৃত্তিবাসের কবিত্ব শুনিতে সচারু ॥ 


বাপের কাতর দেখ্যা পুত্রের বড় দুখ! 
'ভ্রীশরা বিক্রম করে বাপের সমুখ 
বিস্তর তপ কাঁরলু বাপু হইতে অমর। 
অমর হইতে ব্রহ্মা নাহি দিলা বর। 
অমর যাঁদ নাহ হৈলাম অবশ্য মরণ। 
বন্গার ঠাঁঞ জিজ্ঞাসলাম 

মারবে কোন্‌ জন॥ 
অমর হইল ভীষণ আপনার গুণে। 
ব্রহ্মার প্রসাদে খুড়া সব্বশাস্ত জানে ॥ 
শাস্ অনুরূপ খুড়া সকল কহিত। 
ধাম্মিক খুড়া মোর বিচারে পাঁণ্ডত 
'্রভূবন য্াঁড়য়া পিতা তোমার বাখান। 
দেব দানব গন্ধৰ্ব্ব নাহি ধরে টান! 
কুবের জ্যেষ্ঠ ভাই ধনের অধিকারী 
তাহারে জান পুজ্পক রথ 

আনিলা লঙ্কাপুরী। 
ময়দানব রাজা সৰ্ব্বলোক পুজে। 

তোমায় আস ভজে! 
বাসাকির বিষের জবালায় ব্রিভুবন পোড়ে! 
তোমার শব্দ পায়্যা পাতালপুরী ছাড়ে! 
ইন্দ্র বরুণের তুমি করিলা অবস্থা । 
রাম মানুষ জানবে এই কোন কথা! 


banglabooks.in 


নৃঙ্কাকাণ্ড 


লিনা অস্ত গিয়া আজ কারব অবতার । 
আঁজকার যুদ্ধে জত আমা সভাকার॥ 
দেবাসুর যুদ্ধে যেমন মারল গদাধর। 
সুমেরু পর্বত যেন পৃথিবী উপর॥ 
গরুড়ের মুখে যেন ভস্ম হয় সাপ। 
নীরাম লক্ষ্মণ মারিয়া আজি 
গানাব প্রতাপ ॥ 

ত্র'শরার 1বরুম দেখি রাবণ রাজা হাসে। 
মারযা জল কুম্ভকর্ণ মনে হেন বাসে॥ 
[ন্রীশরার বিরুমে রাবণ হরধিত। 
দেবান্তক নরান্তক রাজায় পাাঁজত ॥ 
দেবান্তক নরান্তক আঁতিকায় বাঁর। 
বৃদ্ধের কথা শানয়া তারা 

কেহো নহে স্থির॥ 
চারজন বিক্রম করে ভ্রিভুবন জিনি। 
গার বেটার বিক্রম যেমন ভ্রিভুবনে জান ॥ 
রাজপ্রসাদ দল চারজনের করে। 
প্‌পে চন্দন আর মাল্য গলে ধরে॥ 
পারজাত মৃগমদ সুগন্ধি কস্তুর। 
বাওপ্রসাদ পায়্যা চারিজনে পাঁর॥ 
ধবল বস্ত্র পরে যেন গঙ্গাজল। 
রত্রের 'নাম্মত কারো কর্ণেতে কুণ্ডল ॥ 
বলয়া কঙ্কণ পরে দীর্ঘ ভূজদণ্ড। 
সর্বাজ্গেতে পরে কেহো চন্দন শ্রীথণ্ড ॥ 
গলায় উত্তার পরে বিচিত্র পরতেক। 
কপালে চন্দনের ফোঁট চাঁদ প্রত্যেক ॥ 
সোনার মালা পরে কেহো রত্বের টোপর। 
পারিজাত মালা পরে কেহো গলার উপর ॥ 
নানা বর্ণে অভরণ শোভয়ে শরীরে । 
বিচিত্র গঠন বালা শোভে দুই করে॥ 
চারজন পারল চারি রাজার ধন। 
বাপেরে বান্দয়া করিল প্রদাক্ষণ ॥ 
নীল নামে হস্তী গোটা যেন মৃখজ্যোতি। 
সেই হস্তীতে চড়ে মহোদর যুদ্ধপাঁতি॥ 
আর রথ সাঁজয়া আনে দশ 'দিগ প্রকাশ। 
হাথে গদা রথে চড়ে রাজকোউর রাক্ষস ॥ 
“আর রথ সাজি আনে মণি মাঁণক হারা। 
হাথে খাণ্ডায় রথে চড়ে কুমার ন্রিশিরা 
ইন্দ্রের ঘোড়ায় টানে পবনের গাঁতি। 
সেই ঘোড়ায় চড়ে নরান্তক যোদ্ধাপাতি॥ 
আর ঘোড়ার পা ভূমে পড়ে বা না পড়ে। 
হাথে শেলে দেবান্তক সেই ঘোড়া চড়ে॥ 


২২৯ 


সোনার রথ সহস্র ঘোড়ায় সাজান। 

সেই রথে আঁতকায় চাঁড়ল আপানি॥ 
পান্রসভ যাত্রা করে মাতাসভ শুনে। 
আসিয়া মাতাসভ বলে সকরুণে॥ 
কুম্ভকর্ণ হেন বীর পাঁড়ল আনের কি কথা । 
কাহার বোলে ঘু'ঝিতে যাহ মায়ে দয়া ব্যথা ॥ 
আঁভমান তেজ পত্র প্রাণ বড় ধন। 
মায়ের বোল শুন পত্র জীবন কারণ॥ 
*বাছিয়া ত বিভা 'দিলাঙ দানব 'ঝয়ারি। 
জার রুপে আলো করে কনক লঙ্কাপুরী ॥* 
কাল পরশু বিভা দল; না জানে বিলাস। 
কুবেরের কাছে যাহ পর্বত কৈলাস। 
তোমার বাপের কুবের হয় ন্য্যেম্ঠ ভাই। 
সেবা কার থাক গিয়া তা সভার ঠাই॥ 
মাতামভ বুঝাইতে পুপ্রসভ কোপে। 
দে'খয়া মাতাসভ থরহার কাঁপে॥ 

মায়ের গৌরব কারণ এত সভ শ্ান। 
আর লোক হইলে তার প্রাণ লই এখান ॥ 
জগতের কর্তা বীরবংশে জন্ম। 

মনূব্য বেটার করিব সেবক হৈয়া কর্ম্ম॥ 
কুবের ঠাঁঞ যাইব যাঁদ কেন প্রাণ ধাঁর। 
পুষ্পক রথ নিলাম যার কনক লঙ্কাপুরী॥। 
মার কাট করিয়৷ যদ রণে গিয়া মার। 
দিব্য রথে চড়িয়া যাইব বিষুপুরী ॥ 
পরম হরিষে যাহ না কর বিষাদ । 

রাম লক্ষণের আজি পাঁড়বে প্রমাদ ॥ 
গরুড়েগ মুখে যেন ভস্ম হয় সাপ। 

রাম লক্ষমণ মাঁরয়া আজ ঘুচাইব তাপ॥ 
মায়েরে প্রবোধ য়া ছয় বীর সাজে । 
রুূষিয়া প্রবেশ করে সংগ্রামের মাঝে ॥ 
ছয় সেনাপাঁতির ঠাট ছয় অক্ষোহিণণ। 
কটকের পায়ের ভরে কাঁপয়ে মোৌদনী॥ 
ধূলায় অন্ধকার করি যায় রাক্ষস বাঁর। 
ঠেলাঠোলি হয় গিয়া গড়ের বাহির॥ 
দুই কটকে মিশামাঁশ দৃঢ় বাজে রণ। 
নানা অস্ত্র গাছ পাথর করে বরিষণ॥ 
রাক্ষস সভ বাণ এড়ে ধনুকে দিয়া শিক্ষা। 
পাঁড়ছে বানরগণ তার নাহি সংখ্যা ॥ 
মাঝে ঝাপ দেয় যেন বানরের তরঙ্গ । 
মরণের ভয় নাহি রণে না দেয় ভঙ্গ॥ 
চড় চাপড়ে বানরের বুক করে গণুড়া। 
মৃঠাঁকর খায় ভাঙ্গে রাক্ষসের কাল মদড়া॥ 


banglabooks.in 


২৩০ 


অনেক রাক্ষস পাঁড়ল রণে অল্প বানর । . 
কুপিল নরান্তক বাঁর রাবণকুমার॥ 
চতুদ্দিগ চাপয়া ফিরে নরান্তকের ঘোড়া। 
জৰলন্ত আনল যেন হাথের ঝকড়া॥ 
কোপে বানরেরে মারে অজয় শেলপাট। 
বানরের রক্তে কাদা হৈল লঙ্কার বাট ॥ 
নরান্তকের বাণ কেহো সাঁহতে না পারে। 
ভঙ্গ দিয়া বানর যায় রামের গোচরে॥ 
ডাক দিয়া সংগ্রীব বলে অঙ্গদের আগে। 
দেখ দোখ অঙ্গদ কটক কেন ভাঙ্গে ॥ 
তোমার 'বিদ্যমানে পলায় বানরগণ। 
নরান্তক মারিয়া তোষ শ্রীরাম লক্ষ্মণ ॥ 
সগ্রীবের বোলে অঙ্গদ পড়ে লাজে। 
কটক 'ফিরাইয়া গেল সংগ্রামের মাঝে॥ 
রণে প্রবেশ করে বীর সংগ্রামে ঢোকে। 
বীর দাপ করিয়া নরান্তকেরে ডাকে ॥ 
দুই হাথ শুন্য মোর অস্ত্র হাথে নাই। 
বুক পাতিয়া দিলাম তোরে হাথের বল চাই॥ 
দেব দানব জানিস এই সে কারণ। 

বানর কটক সহে তোর শেলের বারষণ॥ 
রামলক্ষন্ণ হয় ন্রিভুবনপৃজিত। 

তুঁঞ শেল মারতে যাঁদ হও একভিত॥ 
সুগ্ৰীব রাজা হয় যাঁদ বাপ হয় বাল। 
তাঁঞ শেল মারতে যদ নাড়োঁ কাঁকালি॥ 
পাইক মারিয়া বেড়াইস বেটা নাহ নাম যশ। 
আমায় মারলে হয় যশ পোঁরস॥ 

দুই হাথ পাতিয়া আমি দিলাম বুক। 
অঙ্গদের সাহস দেখিয়া বানরের কৌতুক ॥ 
কপিল নরান্তক বাঁর ক্রোধে ওষ্ঠ চাপে। 
এঁড়িলেক শেলগাছ হৈয়া দারুণ কোপে ॥ 
শেলগাছ এড়ে বীর দিয়া হূহহগকার। 
স্বর্গমর্ত্যপাতালেতে লাগে চমতকার ॥ 
অঙ্গদের বুক বজ্রের সমান। 

বূকেতে ঠেকিয়া শেল হইল খান খান॥ 
অঙ্গদ বলে তোর শেল গেল রসাতল। 
মোর ঘা সহ রে বেটা বুঝ তোর বল॥ 
কোপে আপনা পাসরয়ে বালির নন্দন। 
নরান্তক মারতে বীর ভাবে মনে মন॥ 
বজ্র মুঠাঁকর ঘায় তার ঘোড়া করিল চূর। 
পড়িল নরান্তকের ঘোড়া উভ করিয়া ক্ষুর॥ 
‘চার পা উভ করিয়া বাহির করিল জিহি॥ 
কোপে নরান্তক বার অঙ্গদ পানে চাহ 


রামায়ণ 


বজ্র মৃঠাক মারে অঙ্গদের বুকে। 


' বুক ফুটিয়া অঙ্গদের রন্তু উঠে মুখে ॥ 


রন্তু পড়য়ে বীরের তবু না হয় কাতর। 
প্রবেশ করিল গিয়া রণের ভিতর ॥ 
মহাবীর অঙ্গদ আপনার হাথ কামড়ে। 
বুকে আঁচড়িয়া নরান্তক বীর মারে॥ 
নরান্তক পড়িল দেবান্তক তাহা দেখে । 
অঙ্গদেরে বেড়ে গিয়া হাথে ধনুকে॥ 
হাথীর উপর চাঁড়য়া আইসে 
বীর মহোদর। 

হাথী চালাইয়া দিল অঙ্গদ উপর 
সাজন রথে ত্রিশরা বীর আইল তখন। 
অঙ্গদেরে বোঁড়লেক বীর তিনজন ॥ 
মহোদর জাঠা মারে অঙ্গদের বুকে। 
মুখে রন্ত বহে তার ঝলকে ঝলকে ॥ 
মুখে রন্তু উঠে তব্‌ নহে তো কাতর। 
চতুদ্দিগ চাপিলেক গাছ পাথর! 
চাঁরভিতে অঙ্গদ মারে রাক্ষস শরার। 
সত্বরে ধাইয়া আইল হনুমান বীর ॥ 
{তনে তিনে মিশামিশ হইল ছয়জন। 
ছয়জনে ভিড়াঁভড়ি দৃঢ় বাজে রণ॥ 
দেবান্তকের হাথে ছিল লোহার পায়াড়। 
হনুমানের বুকে মারে দোহাথিয়া বাঁড়॥ 
হনুমান বীর বড় সংগ্রামেতে শূর। 
লাথর চোটে দেবান্তকে ঠায় করে চ্র॥ 
দুই ভাই পাঁড়ল দেখে খুড়া সহোদর । 
কাঁপল ত্রিশরা তখন রাবণকুমার ॥ 
হনুমান মহাবীর দৌখয়া সমুখে। 
সন্ধান পিয়া মারে হনুমানের বুকে॥ 
বাণ খায়্যা হনুমান আপনা পাসরে। 
এক লাফে পড়ে তার রথের উপরে ॥ 
ন্রীশরার হাথে ছিল খাণ্ডা খরসান। 
সেই খাণ্ডায় 'ব্রীশরারে কৈল দুই খান! 
ভাই ভাইপো পড়ে দেখে মহাপাশ। 
হাথে গদা বানরের করয়ে বিনাশ ॥ 
পিঙ্গল টান গদা রন্তু চারাভিতে। 
আঁধক রাঙ্গা হইল বানরের রকতে। 
"সক্ষম সক্ষম লোহা শোভে 

গদার চার পাশে। 
জারে গদা মারে তার অবশ্য বিনাশে ॥+* 
মহাপাশের রণ বানর সাহতে নারে। 
ভঙ্গ দয়া পলায় রণ সাঁহতে না পারে 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


_{মক:ট বানর আইল বরুণনন্দন। 
পর্থতখান আনে বার দশ যোজন ॥ 
সরভ পৰ্ব্বত এড়ে অতি মহাকোপে |» 
পাঁড়ল মহাপাশ পর্বতের চাপে॥ 
কৃত্তিবাসের কবিত্ব অপূর্ব নিম্মাণ। 
যে শুনে ভনে তার সৰ্ব্বত্ৰ কল্যাণ 


পণ বীর পাঁড়ল তাহা আঁতকায় দেখে। 
হাথে ধনুকে বীর সংগ্রামে ঢোকে॥ 
দুই খুড়া পাঁড়ল তিন সহোদর । 
ফল আতিকায় তবে রাবণকুমার | 
হিরামণ মাণিক যাহার রথের টান। 
সহস্র ঘোড়া যার রথের যোগান ॥ 
মাথায় মুকুট তার কর্ণেতে কুণ্ডল। 
দেবদানব জিনিয়া আর বাঁড়য়াছে বল॥ 
অতিকায় নাম মোর রাবণকুমার। 
কোন বীর ষুঝবে আসুক 
হৈয়া আগুসার ॥ 

আমারে দেখিয়া যে পলায় 

তারে না মারি রণে। 
সেই যুঁঝবেক যে ধনুক ধাঁরতে জানে॥ 
পত্গল লোচন বীর বলে অহঙকার। 
বজ্র সমান বীরের ধনুক টঙকার॥ 
বিষ্ণু অবতার যে বাণ খরসান। 
দোখয়া বানর পলায় নহে আগুয়ান॥ 
যুঝবার কাজ থাকুক দরশনে ভঙ্গ। 
আড়ে থাক্যা উকি মার্যা কেহো দেখে রঙ্গ ॥ 
কারো সনে নাহি যুঝে বলে অহওকারে। 
দেখিয়া বানর কটক পলায় অপারে॥ 
ন্রভুবন সহিতে নারে আঁতকায়ের রণ। 
এক সহস্র ঘোড়া যার রথের যোগান ॥ 
কৃদ্ভকর্ণের যুদ্ধে যে বীর হইল পার। 
পলাইয়া গেল বানর লক্ষ্মণ গোচর॥ 
“রাম বলেন বিভীষণ কর আগুশার। 
কে আইল রণস্থলে কহ সমাচার॥ 
শ্পিঙ্গল লোচন বীরের করে অহঙ্কার । 
পালায়া' বানর আইল সমুখে আমার ॥* 
সন্বর্ণের রথখান সহস্র খামে বহে। 
রথের 'বাঁচত্র সাজে প্রিভুবন মোহে ॥* 
বিচন্ন পতাকা উড়ে রথের মাঝে। 
মানুষের মুণ্ড চিহ্ন তার রথের ধৃজে॥ 


২৩১ 


বভঈষণ বলে গোসাঞি কর অবধান। 
যুঝবার হেতু আইল রাবণনন্দন॥ 
আতিকায় নাম উহার রাবণকুমার। 
উহার ডরে "নিদ্রা নাহ যায় পুরন্দর॥ 
সব্বশাস্ জানে বার ব্রহ্মার কারণ। 
অস্নশব্দ শুনলে বিপক্ষের কাম্পত মন॥ 
হাথীর কাঁধে ঘোড়ার পৃন্ঠে 

রথেতে সুস্থির। 
দেবগুরুতে ভন্তি বীরের পুণ্য শরীর ॥ 
সাম দাম দণ্ড'ধরে বিচারে পণ্ডিত। 
ত্রিভুবন জিনিতে পারে বিক্ৰমে পূজিত ॥ 
কনকরচিত রথখান দেখ 'বিদ্যমানে। 
এই রথ পায়্যাছে ব্রহ্মার আরাধনে॥ 
ন্রভুবন জানতে পারে এ রথের তেজে। 
অন্ট লোকপাল জনে যখন বাঁরসাজে 
ইন্দ্রের বন্জ্র যেন বরুণের পাশ। 
অতিকায়ের ঠাঁঞ হয় সভার 'বনাশ॥ 
আতকায়ের তেজ যেন দেবতার প্রায়। 
আতিকায়ের তেজেতে লঙকাপুরী নিভয় ॥ 
ধন্য মানিল রাবণ উহার বাপ। 
তাহার সমান বেটা দূর্জয় প্রতাপ 
ভঙ্গ দিয়া পলায় বিপক্ষ 

থাকে কার বাপে। 
থাকুক যুঝার কাজ পলায় প্রতাপে॥ 
বানর কটকে গোসাঞ দেহ অভয়দান। 
অতিকায় মারিলে হয় যুদ্ধ অবসান ॥ 
এত যাঁদ বিভীষণ করিল বাখান। 
দশ সেনাপাঁত রোষে কাঁরয়া আগুয়ান ॥ 
গয় গবাক্ষ শরভ গন্ধমাদন। 
মহেন্দ্র দেবেন্দ্র আর সুষেণনন্দন ॥ 
অঙ্গদ হনুমান রুষল দুইজন। 
একচাপ হৈয়া চল মারি গিয়া রাবণনন্দন ॥ 
দশ সেনাপাঁত রোষে সংগ্রাম ভিতর। 
আঁতকায়ের রথে ফেলে গাছ আর পাথর ॥ 
কাঁপল আঁতকায় বীর পৃরিল সম্ধান। 
দশ বীরের গাছ পাথর করে খান খান ॥ 
দশ বীর ফেলে তারে পর্বতের চূড়া। 
আঁতকায়ের বাণে পর্বত হইল গণুড়া॥ 
ভঙ্গ দিল দশ বীর মুখ নাহ পাতে রণে। 
আ'তকায়ের রণ সাঁহতে নারে কোন জনে ॥ 
ভঙ্গ দিল দশজন যুদ্ধ সহিতে নারি। 
বনে বনে পশ যেন খেদাড়ে কেশরাঁ॥ 


banglabooks.in 


২৩২ 


কাতর হৈয়া যে পলায় তারে নাহি হানে। 
শ্রীরামের কাছে যায় বীর সাজন রথখানে॥ 
ডাক দিয়া বলে অরে শ্রীরাম লক্ষণ । 
আমার সনে তোমরা যাঁঝবে কোন্‌ জন! 
আমার সনে যে যাঁঝবে সেই তো দুজ্জয়। 
আমার সনে তাহার করাও পারিচয় ॥ 
বীরদর্পে যে পলায় তাহা নাহি গাঁণ। 
আমা দেখিয়া যে পলায় তারে নাহ হানি॥ 
কোপে লক্ষণ দল ধনুকে টঙ্কার। 
শুনি আতিকায়ের লাগে চমৎকার ॥ 
অতিকায় বলে শুন বার লক্ষণ । 
বয়সে ছাওয়াল তুম নাহ জান রণ॥* 
সিংহের ঠাঁঞ ছাওয়াল হস্তী 
নাহ ধরে টান। 
মারবার তরে আইলা মোর বিদ্যমান ॥ 
হাথের ধনুক দেখ মোর কনকরচিত। 
তোর বুকে প্রবেশিয়া পিবেক শোণিত॥ 
ধনুক বাণ ফেলা বেটা ছাড় অহওকার। 
আমার হাথে আজি তোর 
নাঁহক ‘নিস্তার! 
আমার বাণে বাঁধিয়া আনয়ে দেবরাজ । 
তোমা হেন ছাওয়াল জানব 
হবে কোন্‌ কাজ॥ 
মোর বাণে মেরু মন্দার নাহ ধরে টান। 
মানুষ ছাওয়াল মারলে নহে তো বাখান॥ 
এত যাদ আতকায় বাললা লক্ষয়ণেরে। 
কাঁপল লক্ষণ বীর বলে তার তরে ॥ 
লক্ষ্মণ বলেন বড় বলিলে নাহ জান। 
সংগ্রামে ভালমন্দ দেখিলে বাখান॥ 
আমারে ছাওয়াল বল আপাঁন বট বাঁর। 
ছাওয়ালের বাণে রণে হও তো স্াস্থর॥ 
যুদ্ধে কেহো ছোট নহে 
জান আপন গেয়ানে। 
শিশু আস্যাছ তোমায় মারবার মনে॥ 
এত যদ দুইজনে হইল বলাবাল। 
দুইজনে বাণ বাঁরষে হয় কুতূহলী ॥ 
একেবারে অতিকায় দুইশও বাণ এড়ে। 
দুইশত বাণ লক্ষ্মণ বাণে কাট্যা পাড়ে ॥ 
বাণের উপর বাণ এড়েন লক্ষ্মণ ঠাকুর। 
গগনে লক্ষমণের বাণ উঠিল প্রচুর! 
লক্ষমণের বাণ গিয়া. ছাইল গগন। 
দেখিয়া বাণের তেজ ন্রাসত রাক্ষসগণ | 


রামায়ণ 


পণ্টাশ বাণ লক্ষ্মণ যুঁড়লা ধনুকে। 
পণ্সাশ বণ মারিলা অতিকায়ের বুকে॥ 
অতিকায়ের বুকে মারিলা পণ্চাশ বাণ। 
দোঁখয়া দেবতাগণ কাঁরছে বাখান॥ 
স্থর হইল আঁতকায় আপনার তেজে। 
ভাল ভাল বলিয়া তখন লক্ষরণেরে গঞ্জে ॥ 
আঁতকায়ের বাণ ক্যা 

আপনা লক্ষ্মণ রাখে। 
হারষে বানরগণ লক্ষমণেরে দেখে । 
*জঙ্জর হইলা লক্ষণ রাক্ষসের বাণে। 
পুনঃ পুনঃ আতকায় বীর 

লক্ষ্মণেরে হানে ॥ 

সব্বাথে ফুটিলা লক্ষণ বহিছে শোণিত। 
দেখিয়া বানরগণ হইলা মুচ্ছিতি॥+* 
ঝনঝনা পড়ে যেন লক্ষণের দৃন্টি। 
শিথিল হইল বারের ধনুকের মান্ট ॥ 
আপাঁন সম্বার বীর স্থির করিল বূক। 
আতিকায়ের কাটিয়া পাড়েন হাথের ধনুক ॥ 
হাথের ধনুক কাটা গেল আঁতকায় চিন্তে। 
চক্ষুর নামযে আর ধনুক লইল হাথে॥ 
আর ধনুক লৈয়া করে বাণ বাঁরষণ। 
আঁতকায়ের বাণ গিয়া ছাইল গগন ॥ 
গন্ধর্য বাণ লক্ষ্মণ করিলা অবতার। 
আতকায়ের যত অস্ত্র কারলা সংহার॥ 
যাঁঝলা লক্ষ্মণ বীর অশেষ বিশেষে । 
সানায় ঠোঁকয়া বাণ না করে প্রবেশে॥ 
সানায় ঠোকয়া বাণ হইল ভোথা। 
দেখিয়া লক্ষণ বাঁর মনে পাইল ব্যথা ॥ 
লক্ষণ বীর বাণ এড়েন ধনুকে দয়া চড়া । 
বাণে কাটিল বার রাথের আট ঘোড়া ॥ 
আর বার বাণ এড়েন আঁত সে দীঘল। 
সারাথর মুণ্ড কাট্যা ফেলান ভাঁমতল ৷ 
সারাথ ঘোড়া পাঁড়ল রথ হইল বরথি। 
চক্ষুর নীমষে আর রথ যোগায় সারথি॥ 
রথ পায়্যা অতিকায় লাফ পিয়া চড়ে। 
রাশ কোটি বাণ তখন লক্ষ়ণেরে যোড়ে। 
সকল বাণ লক্ষণ বীর কাটিয়া ফেলে। 
দেবগণ কৌতুক দেখে গগনমণ্ডলে! 
লক্ষ্মণ বীর বাণ এড়েন তারা যেন ছুটে । 
আঁতকায়ের হাথের ধনুক প:নর্্বার কাটে ॥ 
বাণ এড়েন লক্ষণ বাণ নাহি যায় ক্ষয়। 
সানায় ঠেকিয়া বাণ পরাজয় হয়॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


্ানায় ঠেকিয়া বাণ না করে প্রবেশ। 
লক্ষমণের কানে পবন কহেন উপদেশ! 
অক্ষয় কবচ আছে আতিকায়ের শরারে। 
অন্য অস্ত্র উহার কিছু কারতে না পারে॥ 
রহ্ষতস্তর নাহ জানে রাবণকুমার। 

সই ব্রহ্ষঅস্দ্নে উহায় করহ সংহার॥ 
কানে কথা কহিয়া পবন দেব লড়ে। 
মন্ত পড়িয়া লক্ষণ ব্রহ্মঅস্ত্র যোড়ে॥ 
হ্গঅস্ত লক্ষ্মণ পূরিল সন্ধান। 

অস্ত দেখি আতিকায়ের উঁড়ল পরাণ ॥ 
জাতি ঝকড়া মারে বাণ কাটিবারে। 
লাহার পায়াড় মারে বাণ নাহ ফরে॥ 
অতয় ব্রক্ষঅস্ত্র বৈরী নাহ ধরে টান। 
মাথা কাটিয়া আতকায়ের কাঁরল দুইখান ॥ 
আতিকায় পাঁড়ল রাক্ষস ভঙ্গ পড়ে। 
ধায়্যা আস্যা বানরগণ রাক্ষসেরে মারে। 
পলায় রাক্ষনগণ গাঁণয়া প্রমাদ। 

শ্লীরামের জয় বাল করে সিংহনাদ ৷ 
মাথার সনে মুকুট পড়ে কর্ণের কুণ্ডল। 
আতিকায়ের হেন মাথা লোটায় ভাঁমতল ৷ 
ভগ্ন পাইকে গিয়া কহে রাবণ গোচর। 
ছয় বীর পাঁড়ল বার্তা শুন লঙ্কেশ্বর ৷ 
শুনিয়া রাবণ ছয় বীরের মরণ। 
সিংহাসন হইতে পাঁড়য়া করিছে ক্রন্দন ॥ 
কোথা গেল মহাপাশ ভাই মহোদর। 
কোথা গেলে পাব আম চারটা কুমার ॥ 
বাপের শ্রাদ্ধ পূত্র দিবে তর্পণ পান । 
পনের শ্রাদ্ধ কারবে বাপ 


অপযশ কাহনী॥ 
কাঁদতে কাঁদতে রাবণ হইল ম্াচ্ছত। 


যোড় হাথ কাঁরয়া বলে কুমার ইন্দ্রীজত॥ 
আম থাকিতে তোমার কিসের বিষাদ । 
শ্রীরাম লক্ষমণের আজ পাড়বে প্রনাদ ॥ 
সৃস্থির হও পতা পায়ের দেও ধূলি। 
রামের মাথা কাঁটয়া আমি 

তোমায় দিব ডাল 
অঙ্গদ মারব আজি তারা রাণ্ডির ভাড়া । 
সংগ্রীব উপরে আজ যোগাইব খাঁড়া॥ 
গয় গবাক্ষ আর গন্ধমাদন। 
মহেন্দ্র দেবেন্দ্র মারব আর সুষেণনন্দন ॥ 
হনুমান মারব আজি লঙকার বৈরী । 
তাহার বাপে মারব আজ বানর কেশরাঁ॥ 


২৩৩ 


যত যত বানর আঁসয়াছে লঙ্কার ভিতর । 
বাহ্যাঁড়য়া আজ কেহো না যাইবে ঘর॥ 
ইন্দ্রীজতের কথায় রাবণ হরাঁষত। 

কোলে কারয়া মেঘনাদে কাহছে পারত ॥ 
লঙকার আধকারা তুমি লঙ্কার যুবরাজ । 
রাম লক্ষ্মণ মারয়া কর আপনার কাজ॥ 
ভোগ ভুঞ্জিতে মান আছে তো রাবণ। 
বিপক্ষবিনাশ বাপু তুম সে কারণ॥ 
বাপের দুলাল বেটা কুমার মেঘনাদ । 
সব্বাঙ্গ ভাঁরয়া পরে বাপের প্রসাদ ॥ 
অঙ্গুলে অঙ্গার পরে বাহুতে কঙ্কণ। 
সৰ্ব্বাঙ্গ ভারয়া পরে মাঁণিক রতন॥ 
বীর পারচ্ছদে পরে বিচিনত্ন নেতের কালি। 
্রাবধ প্রকারে বাধল কাঁকাল॥ 
সর্বাঙ্গ ভায়া পরে চন্দনের সার। 
গলায় তাঁলিয়া পরে শতেশ্বর! হার॥ 
সোনার নবগুণ পরে গলার পইতা । 
পার্ণনার চন্দ্র যেন কপালের ফোঁটা ॥ 
সর্বাজ্ো দাপান রসের সর্্বাঙ্গ চাঁহ। 
রূপেতে এমন বীর 'ত্রভূবনে নাহি॥ 
এক হাথে ধারয়াছে সর্্বাঙ্গ দাপানি। 
আর হস্তে রথ সাজন কাঁরছে আপনি ॥ 
সারাথ চালল রথে সংগ্রামে গমন। 
সংগ্রামের রথখান কারছে সাজন॥ 

রথখান সাজন করে রথের সারথি। 

নানা রত্ব মণ মাণিক সাজাইল তথি॥ 
বানর |নম্মাণ সুঢাণ্‌ সপ্টারে। 
চাঁরীভিতে সোনার বক্ষ ফলফুল ধরে! 
চন্দ্রসূয্য 'জানয়া রথের কিরণ। 

প্রবাল মূকুভার ঝারা করে ঝলমল ৷৷ 
পর্্বাতিয়া ঘোড়া সভ রথের বিদ্বুকি। 
তেইশ অক্ষৌহিণী গাইক যুঝার ধান্াক॥ 
কটকের পায়ের ভরে কাঁপছে মেদিনী 
ইন্দ্রীজতের বাদ্য বাজে তিন অক্ষোৌহিণন ॥ 
কটক সাজয়া বীর যুঁঝিবারে লড়ে। 
মাতা মন্দোদরীকে তখন মনে পড়ে৷ 
মায়ে সম্ভাষতে বীর গেলেন বিহানে। 
যুদ্ধের হুড়াহাঁড় যখন পাঁড়বে মনে॥ 
অসম্ভাষণে যাই যাঁদ রণের ভতর। 
আহার পান তেজিবে মা কাঁদবে বিস্তর ॥ 
মায়ের চরণধূলি লৈয়া যাই মাথে। 
যুঝবারে যাইব হরিষ মনোরথে ॥ 


banglabooks.in 


২৩৪ 


সৈনাসামন্ত বত থুইয়া দুয়ারে । 


আপনি প্রবেশ করে মায়ের অল্তঃপুরে॥, - 


সোনার খাট পাট তাহে নেতের তুলি। " 
সাত শত সাঁতিনেতে বেড়্যাছে মন্দোদরী ৷ 
নয় হাজার আছে মেঘনাদের ঘরণী। 
দুই লক্ষ আছে যোদ্ধা সামন্তের রমণী ॥ 
ইন্দ্ৰাজৎ দেখিতে হৈল স্ত্রীগণের মেলা ।* 
গগনমণ্ডলে যেন চাঁদে হইল কলা! 
হেন কালে মেঘনাদ গেল মায়ের আগে। 
মায়ের পায়ের ধূলা নিল মস্তকের পাগে॥ 
ধরে পুত্রের হাথে। 
লক্ষ লক্ষ চুম্ব দিল মেঘনাদের মাথে॥ 
অনেক দুঃখে পৃজিলাম মাতা মাহেশ্বরা। 
সেই ফলে ধারলাম তোমা পত্র উদরী ৷ 
তোমা পত্র প্রসাবিয়া হৈল; প্রধান রাণী । 
চেঁড়ি হইয়াছে আট দশ হাজার সাতনী॥ 
রাক্ষনী সব বলে রাম মানুষ তপস্বী। 
যাহারে বাণ মারে সে নেউটিয়া না আসি॥ 
পরদার মহাপাপ করে রাবণ রাজা । 
পরদার করে তোমার বাপের নাহ লক্জা ॥ 
শ্রীরামের সাঁতা আনল 
তাহার বুক বিদারি। 
সবংশে বানর নলৈয়া রাম সাজে ধাঁড়॥ 
বানর হৈয়া হনুমান সাগর হইল পার। 
লঙ্কাপুরণ পোড়াইয়া কাঁরল ছারখার ॥ 
আঁছল যে বিভীষণ গুণের সাগর। 
তাহারে লাথি মারলেন সভার ভিতর ॥ 
পরস্ী আনে তাহে নাহ আঁভমান। 
এখন যাঁঝতে কেন পাঠায় অন্যজন ॥ 
কপাট দিয়া রাখ তোমা আপনার ঘরে। 
{ক কারতে পারে রাম ঘরের ভিতরে ॥ 
সোনার চাঙ্গড়া ফিরুক পড়ুক ঘোষণা । 
আজ হইতে যুদ্ধ নাঁহ যুদ্ধ হইল মানা॥ 
মন্দোদরনর বোলে মেঘনাদ হাসে। 
মায়েরে প্রবোধ করে অশেষ বিশেষে ॥ 
জগতের কর্তা হয় মোর বাপ। 
অষ্ট লোকপাল কাঁপে যাহার প্রতাপ 
এতেক সম্পদ মাতা আমার বাপের তেজে। 
আমার বাপে নিন্দা কর রমণীর মাঝে॥ 
শচীরে জিনিয়া তুমি হও ঠাকুরাণী। 
যতেক সম্পদ মাতা দেখহ ইন্দ্রাণী ॥ 


রামায়ণ 


স্বর্গ মর্ত্য পাতালে যতেক দেবগণ। 
পরদার মহাপাপ না করে কোনজন॥ 
ইন্দ্র দেবরাজ দেখ সকলের সার। 
অহল্যা গোতমের স্ত্রী তাহার পরদার & 
গুরুপত্রী হারলেন তাহে নাহ লাজ। 
গোৌতিমের শিষ্য ইন্দ্র হয় মহারাজ ৷৷ 
সভে বলে ইন্দ্র দেবরাজ সভার উত্তম। 
যাহার পরদারে স্ত্রী ছাড়িলা গৌতম! 
ব্রাহ্মণের রাজা চন্দ্র জগতে বাখানি। 

চন্দ্র পরদার করে গুরুর ব্রাহ্মণ ॥ 
পাঁড়বারে গেলা বৃহস্পাতির ঘরে। 
গুর্পত্রী পায়্যা তথা পরদার করে॥ 
তথাপি চন্দ্রের তেজে জগতে আলো করো 
পরদার কোন্‌ পাপ কি কারতে পারে ॥ 
জগতে প্রধান হয় দেবতা পবন। 
কামেতে মোহিত হৈয়া করে বানর! রমণ॥ 
দেবগণ হৈয়া করে যেই অনাচার । 
পরদারে পাপ নাহ পুরুষে ব্ভার॥ 
দেবগণ হৈয়া করে এতেক প্রমাদ। 
সবেমাত্র দেখিলা মা বাপের অপরাধ ৷ 
রাম মানুষ জাতি নহে তো গাঁবর্বত। 
তাহার স্ত্রী আনেন পিতা কোন্‌ অনুচিত ॥ 
রাক্ষস কটক মারিয়া রাম হইল বৈরী। 
ভাল করিল আনিলেন পিতা তার নারী॥ 
এত যাঁদ মায়ের তরে দিল পাতিয়ান। 
দুই লক্ষ রাশ্ডি আসি ধরল যোগান ॥ 
সার দিয়া রাণ্ড সব কারল যোড় হাথ । 
আমরা সভ কিছু বাল শুন রাক্ষসনাথ ॥ 
আমরা সভ আইলাম তোমা বুঝাবারে। 
হত বোল নাহ বাল তোমার বাপের ডরে॥ 
সৈন্যসামন্ত আমাসভার স্বামীলোক। 
যুদ্ধ কারয়া মারল সভ বড় পাইল শোক ৷ 
ভুঞ্জিবার বেলা হয় রাণ্ডিসভার মেলা । 
যাবং না হয় রাণ্ডিসভার দুই প্রহর বেলা॥ 
ভুঁঞ্জবার বেলা হয় রাণ্ডির হদড়াহঁড়। 
এক রাশ্ডির ঘরে আছে সাত শত হাণ্ডি॥ 
নয় হাজার স্তী তোমার পরমস্হন্দরা। 
জন্ম আইওাঁত থাকুক আশীব্বাদ কার॥ 
রাণ্ড হইলে হইবেক ত্রভুবনে আপদ । 
এক রাণ্ডি পাঁড়িয়াছে এতেক প্রমাদ ॥ 
শূর্পণখা রাশ্ডি হয় তোমার পিসী। 
রাক্ষস হইয়া তহোঁ মানুষ আভিলাষী ॥ 


banglabooks.in 


নৎকাকাণ্ড 


গ্পনা না জানে রাঁণ্ড 
পাকল মাথার কেশ। 
রাম ভাতার করিবারে ধরে নানা বেশ॥ 
£ত কত মহামুনি শ্রীরাম পাইবারে। 
কাট কোটি বংসব তপ কয়া মরে॥ 
1র প্রাণে পাইবেক সেই রঘুনাথে। 
বামন হইয়া কার চাঁদে দিতে হাথে ॥ 
শল করিল লক্ষ্মণ তাহার 
কাটিল নাক কান। 
বাক কান কাটল তার হাথে লৈয়া বাণ॥ 
খার্বতী শঙ্কর পূজে রাজা তো রাবণ। 
"হারে কেন না রাখে এখন দুইজন ॥ 
গংকর কি কারবেন কি কাঁরবে পার্বতি। 
এক রাঁড়ে মজাইল লঙকার বসাতি॥ 
এতেক বলিয়া কাঁদে সামন্তের ঘরণী। 
বারা শ্রাবণ যেন চক্ষে পড়ে পান ॥ 
ঁড়ের 'কাঁদন শুনি ইন্দ্রজিতের বষাদ। 
নীড়েরে আশ্বাস করে কুমার মেঘনাদ ॥ 
না করিহ রাঁড়সভ তোমরা এত শোক। 
'বর্গভূমি গেল তোমার পাঁতিলোক॥ 
রাম মারব আম আজিকার রজনী । 
সল রাঁড়ের নিভাইব এ শোক অগ্নি ॥ 
এত যাঁদ রাঁড়সভারে দিল পাতিয়ান। 
দন্দোদরী বলে পুত্র কর অবধান॥ 
িলোকা জিনিয়া তুমি পুরুষ সুন্দর 
দবদানব কন্যা বিভা করাইল বিস্তর ॥ 
গয় হাজার স্বর তোমার পরমসুন্দরী। 
তামার সেবা করুক তারা 
যতেক বহুয়ারি ৷ 
মায়ের বচন ধর করহ পাঁরাতি। 
অন্তঃপুরে রহ বাপ: আঁজকার রাতি॥ 
মন্দোদরী যত বলে সকরুণ ভাসে। 
গায়ের কথা শুনিয়া ইন্দ্রজিৎ মনে হাসে॥ 
বাঝবারে পিতা মোরে দিলেন মেলান। 
ক বলিবে পিতা মোরে 
এতেক বার্তা শুনি ॥ 
পন্সামন্ত লৈয়া অল্যাম যাঁঝবার মনে। 
কোন্‌ লাজে স্ত্রী লৈয়া থাকিব শয়নে॥ 
আগ্নশালায় যজ্ঞস্থান নাম নিকুম্ভিলা । 
তাহাতে যজ্ঞ করিতে মোর হৈয়াছে বেলা॥ 
এখান যজ্ঞেতে গিয়া দিব যে আহুতি । 
আছুক ছুইবার কাজ না দোঁখ যুবতী ॥ 


২৩৫ 


যাত্ৰাকালে স্ত্রী ছুইলে যত প্রমাদ ফলে। 
মায়ের চরণ বান্দিয়া বাঁর যুঝিবারে চলে ॥ 
মায়ের চরণে বীর মাথা লোঙাইয়া। 
যাঁঝবারে ইন্দ্রজং চালল সাঁজয়া॥ 
সরস্বতী অধিষ্ঠান পাণ্ডত কীত্তবাসে। 
লঙ্কাকাণ্ডে গাইল মায় পোয়ের সম্ভাষে॥ 


যজ্ঞ কাঁরতে বাঁসলা কুমার ইন্দ্রীজত। 
যজ্ঞসঙ্জ লৈয়ম যায় রাক্ষস চারিভিত ॥ 
রন্তপজ্প ভারে ভারে রন্তবসন। 

রন্তবর্ণ সকল দ্রব্য রন্তচন্দন ॥ 

সরপন্র বোঝা বোঝা ঘৃতের কলস। 
কালো ছাগল পালে পালে আনয়ে রাক্ষস ॥ 
সরপন্ন বিছাইয়া ছাইল মোদনী। 

মন্ পড়িয়া যজ্ঞকুণ্ডে জবালিল আগনি | 
খরসান কাটারিতে কাটে ছাগলের ট.টী। 
মন্ম পাড়য়া যজকুণ্ডে হল গট গট 
আতপ তণ্ডুল যব ধান্য 

ঘৃত যবে মিশাইয়া হুলে বাটী বাটী ॥ 
রক্তকুসুম মাল্য চুবাইয়া ঘতে। 

দশ হাজার ব্রাহ্মণ হলে চারাভতে।। 
অগ্নির শব্দ হয় যেন মেঘের গজ্জন। 
তিন শত যোজন পথ পরশে গগন ॥ 
তপ্ত কাণ্চন যেন আরন্ত শিখা । 

মূর্ত ধারয়া আঁগ্ন সাক্ষাৎ দিল দেখা ॥ 
সাক্ষাৎ অগ্নি হইল তাহার বিদ্যমান। 
যব ধান্য দাধ দুগ্ধ কারন জলপান 
যত বর চাহে তত বর দেয় সুখে। 
আগ্ন পৃজিয়া আসি কটকেরে ডাকে ॥ 
সারাঁথ রথের কাট ধরে দুই হাথে। 

এক লাফে মেঘনাদ উঠে গিয়া রথে॥ 
চন্দ্রম্ডল যেন মাথায় ধরে ছাতি। 
বানরেরে র্াষয়া যায় ব্রহ্মার পারনাতি॥ 
পূর্বদবারে যত ছিল সেনাপতি নীল। 
ভাঙ্গল সকল সেনা করয়ে কলকল ॥ 
নখলেরে ডাক দিয়া বলে কুমার মেঘনাদ । 
দেশেরে জয়ন্ত যাবে না কাঁরহ সাধ॥৷ 
নীল বলে ব'ড়াই না করিহ মেঘনাদ । 
কিসের বণ্ড়াই কর পড়িল প্রমাদ ॥ 
বাপের সত্য পালিতে রণে আইলা তিনজন ॥ 
শৃর্পণখার নাক কান কাটল লক্ষ্মণ ॥ 


banglabooks.in 


২৩৬ 


চোদ্দ হাজার রাক্ষস মারল খর দুষণ । 
লণ্কায় থাকিয়া বার্তা পাইল রাবণ॥ ' : 
আপানি গেলা রাবণ মারীচের ঘরে। 
রত্রময় মগ হইল মারীচ তোর বাপের ডরে॥ 
রত্রমৃগ রাবণ শ্রীরামের দিল ভেট। 
সাঁতা লৈয়া যাইতে পর্বতে হইল ঠেক 
জটায় নামে পক্ষরাজ গরুড়নন্দন। 
পৰ্বতে থাকিয়া শুনে সাতার ক্রন্দন 
অনেক দিবসের পক্ষ হৈয়াছিল জরা। 
দুই পাখা মেলিয়া পব্বতে পোহায় খরা ॥ 
আকাশে উঠিয়া রাম দেখে অনেক দূর। 
লাখির চোটে রাবণের রথ কৈল চূর॥ 
আকাশে উঠিয়া পক্ষ ছুইয়া আস্যা পড়ে। 
রাবণের প্‌ন্ঠের মাংস নখ দিয়া ছড়ে॥ 
অনেক 'দিনের পক্ষরাজ টুটিয়াছে বল। 
দুই পাখা কাটিয়া তার ফেলে লণ্কেশ্বর ৷ 
পক্ষের যুদ্ধে রাবণ রাঙ্গা হয় রকতে। 
সীতা লৈয়া পলায় রাবণ উন্মত্ত চিতে 
পণ্চ বানর আমরা পর্ব তাশখর। 

সীতা লৈয়া যায় আমা সভার উপর! 
তখন যাঁদ জানিতাম রাম বিষ্ণু অবতার। 
সেই দিন রাবণেরে কারতাম সংহার॥ 
সুগ্ৰীব রাজা রাজ্য পাইল শ্ত্রীরামের তেজে। 
প্রাণশন্তিতে লাগে রাজা শ্রীরামের কায্যে ॥ 
শ্রীরাম সুগ্লীব রাজার জয় তার স্কন্ধ। 
গাছ পাথর "দয়া বাঁধিল সেতুবন্ধ ॥ 

দুই কূল সাগর কারলেন এক কূল। 
রাক্ষস মারিয়া এখন করিবেন মূল 
যদি জীবনে ইচ্ছা থাকে ইন্দ্রজিত। 
সবান্ধবে লঙ্কা ছাড় থাক এক ভিত॥ 
এতেক বাঁলয়া কোপে নীল বানর। 
কোপে আরবার বলে রাবণকুমার ৷৷ 

কি বোল বাঁললি বেটা বনের বানর। 
কোন্‌ ধার ধারিস বেটা ধম্মেরি উত্তর। 
অস্ত্র ধারতে নাহ জানিস খান্ডার আহালি। 
কোন সাহসে বনের মধ্যে করিস কামালি ॥ 
সংগ্রণব রাজারে তোর কিসের বাখান। 
লক্ষ্মণ বীর তোর জিনিল কোনখান ॥ 
গোটা কত রাক্ষস মারিয়া রামের কাহিনী। 
দুত্জয় ইন্দ্রাজং আমি ভুবন জিনি॥ 
রাম লক্ষণ দুই বেটা বধিব নাগপাশে। 
মর্যাছিল দুই বেটা জিল গরুড় নিশ্বাসে॥ 


রামায়ণ 


গরুড় আসিয়া তারে দিল প্রাণদান। 


. ধিক্‌ থাকুক বানরা করিস তাহার বাখান ॥ 
' এত যাঁদ বাঁললেক রাবণকুমার। 


কোপে আরবার বলে নীল বানর! 
কোন্‌ বোল নিস বেটা বর্ণে বিবর্ণ। 
তুঞ্ থাকিতে মারন তোর 
খুড়া কুম্ভকর্ণ ॥ 
আগুপাছু না গাঁণস জাতি নিশাচর। 
তুই থাকিতে মরে তোর ভাই সহোদর ॥ 
যতেক রাক্ষন আইল তোর গোঠে। 
অস্ব ধারতে নাহি জান 
গাছ পাথরে নাহ আঁটে॥ 
আহারপাঁন না খাই নিদ্রা না যাই রাতি। 
যাবৎ না মারব লঙ্কার আঁধপাত 
আজ তোরে মারিয়া মারব তোর পিতা । 
বিভীষণের উপরে ধরাইব দণ্ডছাতা ॥ 
কুপিল ইন্দ্রজং নীল বারের বচনে। 
কোপে গাইল পাড়ে যত আইসে বদনে॥ 
আজকার যুদ্ধে বাদ রহে তোর জীবন। 
তবে রাজা করিহ রাক্ষস বিভীষণ ॥ 
এত বাল মেঘনাদ মেঘে করে লাক । 
মেঘনাদ ধানকী 
আকাশে থাকিয়া করে বাণ বারষণ। 
অন্জর কাঁরয়া বি'ধে যত বানরগণ | 
খাণ্ডা ডামুস জাঠি ছার এক ধারা । 
চারাদগে পড়ে যেন আকাশের ভারা ॥ 
জাঠি ঝকড়া শেল পৃন্ঠে লাগে ভার। 
চারাভতে রন্তু বহে যেন মেঘের ধার॥ 
হাড়গোড় ভাগিয়া পড়ে 
বানর কোট কোটি। 
গড়াগাঁড় যায় বানর কামড়ায়্যা মাটী॥ 
পলাইয়া যায় কেহো মনে ভাবে অন্ত। 
মৃত্যুপ্রায় রহে কেহো বাঁহর কার দন্ত ॥ 
ঘর স্মরিয়া যায় কেহো সাগরের আলি। 
দুয়ারে গিয়া কেহো রাজারে পাড়ে গালি॥ 
ভাল ছিল বাল রাজা বানরের উপর। 
পুত্র সমান পালিত সকল বানর॥ 
খাইতে শুইতে গেল বাল রাজা কালে। 
যুদ্ধ বিক্ৰম নাহ জানল কোনকালে ॥ 
আড়াই দন সংগ্রীব মাথায় ধরে দণ্ড। 
লঙ্কায় আসিয়া মজায় রাজ্যখন্ড ॥ 


banglabooks.in 


লৎকবকণ্ড 


গ্রাম সুগ্রীবের আর কিশের অনুরোধ । 
ইন্দ্রজিতার সনে আজি ঘূচাব বিরোধ ॥ 
বানর কাতর দেখ্যা ইন্দ্রজং রোষে। 
সন্ধান প্াারয়া বীর বাণ বাঁরষে॥ 
পবনবেগে পড়ে বাণ যেন আগ্নকণা। 
পাঁড়ল নীল বার লইয়া আপন সেনা ॥ 
রক্তে নদী বহে ঠাট রক্তে সাঁতারে। 
সহস্র কোটি বানর পাঁড়ল পূর্ব দুয়ারে ॥ 
মেঘেতে সণ্ণরে কুমার মেঘনাদ । 
দক্ষিণ দ্বারেতে গিয়া পরে সিংহনাদ॥ 
ধুম্রাক্ষ বানর ছিল রান্র জাগরণে।* 
ডাক দিয়া উত্তর করে মেঘনাদের সনে॥ 
কত কত বানরের কহিব বিচার। 
কোটি কোট বানর জাগে পব্বতি আকার & 
অঙ্গদ যুবরাজ জাগে ইন্দ্রের নাতি। 
মহেন্দ্র দেবেন্দ্র জাগে প্রধান সেনাপতি॥ 
আহারপান নাহ খাই নিদ্রা না যাই রাতি। 
খাবৎ না মারব লঙ্কার আঁধপাতি॥ 
আজি তোরে মারিব পরে তোর পিতা । 
বিভীষণের উপরে দণ্ড ধরবে ছাতা ॥ 
কপিল ইন্দ্রজিৎ ধূম্্রাক্ষের বচনে। 
গালাগাল পাড়ে যতেক আইসে মনে॥ 
আঁজকার যুদ্ধে যাঁদ রহে তোর জাবন। 
তবে রাজা কাঁরহ রাক্ষস বিভ'ষণ॥ 
এত বলি ইন্দ্রজিং পারল সন্ধান। 
5 করিয়া বিধে যত বানরগণ ॥ 
ইন্দ্রাজং কেহো নাহি রাখে। 
রঃ ied: ঠাট পড়ে লাখে লাখে 
আকাশে থাকিয়া বাণ করে বাঁরষণ। 
অজ্জর কাঁরয়া বব'ধে যত বানরগণ ॥ 
সেনাপাঁতভাগ পড়ে রাজ্যের চৃড়ামাণ। 
আছুক অন্যের কাজ সংগ্রীব আপাঁন॥ 
রক্তে নদী বহে ঠাট রন্তেতে সাঁতারে। 
ছত্তিশ কোটি ঠাট পাঁড়ল উত্তর দুয়ারে ॥ 
মেঘে সন্াঁরয়া যায় কুমার মেঘনাদ । 
পশ্চিম দুয়ারে গিয়া পুকারে সিংহনাদ॥ 
পশ্চিম দুয়ারে তোর কোন্‌ বার জাগে। 
পরিচয় দেহ মোরে দারুণ নিশাভাগে ॥ 
হনুমান বীর ছল রাত্রি জাগরণে। 
ডাক দয়া উত্তর করে ইন্দ্রজিং শুনে॥ 
সেনাপতিভগ জাগে বানরপ্রধান। 
কোটি কোট বার জাগি পব্বতপ্রমাণ ৷ 


২৩৭ 


সুষেণ বিজয় জাগে রাজার *বশুর। 
তন কোটি বানর যার আছয়ে প্রচুর ॥ 
রামলক্ষণ জাগেন 'ভ্রভূবনপীজত। 
আমি হনুমান জাগি শুন ইন্দ্ৰাজত ৷ 
কাঁপল ইন্দ্ীজং হনুমানের বোলে। 
রাম লক্ষণের নামে আদ্ন হেন জহলে॥ 
রামেরে ডাঁকয়া বলে কুমার মেঘনাদ । 
দেশেরে জিয়ন্তে যাবে না কাঁরহ সাধ ॥ 
আমি ইন্দ্রজং বীর জগংপুজিত। 
আমার সনে যুদ্ধ তোর নহে তো উঁচত॥ 
এত বাল ইন্্রীজ মেঘে করে লাঁক। 
মেঘের আড়ে থাক্যা যুঝে মেঘনাদ ধানুকণ॥ 
আকাশে থাকিয়া করে বাণ বরিষণ। 
জজ্জর করিয়া বিধে শ্রীরাম লক্ষণ ৷ 
খাণ্ডা ডামুস জাঠি ছুরি একধারা । 
চার ভিতে পড়ে যেন আকাশের তারা ॥ 
জাঠি ঝকড়া শেল বৃষ্টি লাগে ভার। 
পণ ঠাঞ রন্তু পড়ে যেন মেঘের ধার ॥ 
আপনার গায় বাণ পড়ে তাহে নাহ মন। 
সহ সহ বাল বলে ভাই রে লক্ষণ ॥ 
ইন্দ্রাজতের বাণ যেন বজ্জুসমান। 
খুরুপা অস্ত্র অর্ধচন্দ্র বাণের নাম॥ 
বাণে ফুটিয়া পাঁড়লে বার যে লক্ষমণ। 
+ইন্দ্রজৎ মনে মনে ভাবয়ে তখন॥ 
লক্ষণে মারিয়া বীর চারি দিগে চায়। 
তিন লক্ষ বাণ মারে শ্রীরামের গায় ॥ 
যমের দোসর এড়ে খুর্পা নামে বাণ ৷* 
দুই বাণ ফাটিয়া পাঁড়লা শ্রীরাম ॥ 
চার বারের বানর পড়ল 
ইন্দ্রজতের বাণে। 

বাপের কাছে যায় বেটা গণত নাচনে॥ 
আগ. বাঁটুয়া দেয় পথে চন্দনের ছড়া । 
আহার উপরে পাতে পাটের পাছড়া॥ 
হাতেক প্রমাণ পাতে পুষ্প পারিজাত। 
অগোৌর চন্দনের ছড়া সুগন্ধি বহে বাত! 
বাপের কাছে দাণ্ডায় বীর অবতার। 
বাপের চরণে মাথা নোঙায় তিনবার ॥ 
বাণের কথা কহিতে বাঁর 

ধারে ধীরে আগ; হয়। 
যতেক করিল রণ বাপের কাছে কয় 
চার দ্বারে যত ছিল বানরের সেনা । 
আজিকার রণে না এড়ায় একজনা! 


banglabooks.in 


২৩৮ 


রাম লক্ষ্মণ সঃগ্রীবের আর নাহি ডর। 
সীতা লৈয়া কেলি কর লঙকার ভিতর ॥ 
হরিষে যুদ্ধের কথা কহে মেঘনাদ । 


বাচত্র নিৰ্ম্মাণ দিল মাথার টোপর॥ 
পণ্চশব্দে বাদ্য দিল রাজবাজন। 
এইর্‌পে নানা দুব্য দেয় তো রাজন ॥ 
রত্নের হার দল মাথায় দিল মাঁণ। 
ইন্দ্রীবদ্যাধরী দিল শতেক নাচান! 
প্রসাদ দিয়া ভাণ্ডার কৈল লণ্ডভণ্ড ।* 
সবেমাত্র নাহি দিল রাজছন্রদণ্ড॥ 
প্রসাদ পায়্যা মেঘনাদ গেল নিজ প্‌রী। 
রাণীগণ লইয়া খেলায় সাঁর সাঁর॥ 
চারি দ্বারে বানর পড়ল শ্রীরাম লক্ষণ । 
রক্ষা পাইল হনুমান বিভনষণ ॥ 
অজর অমর দুই বার ব্রহ্মার বরে। 
বানর দোঁখয়া বেড়ায় দুয়ারে দুয়ারে ॥ 
অন্য ভিতে মাথা কারো 

অন্য ভিতে কলেবর। 
খাম খাঁসলে পড়ে যেন বড় বড় ঘর॥ 
সুগ্ৰীব রাজা পাঁড়ল লইয়া রাজ্যখন্ড। 
ছাত্তশ কোট সেনাপাঁতর 

গড়াগাঁড় যায় মুন্ড ॥ 
পূ্র্ব দ্বারে পাঁড়য়াছে নীল সেনাপাঁতি। 
ছাত্তশ কোটি তার সেনা পড়্যাছে সংহাত॥ 
দক্ষিণ দ্বারে পাঁড়য়াছে কুমার অঙ্গদ। 
বাণে ফুটিয়া বীর হৈয়াছে নিঃশব্দ ৷ 
পশ্চিম দুয়ারে পাঁড়য়াছেন শ্রীরাম লক্ষমণ। 
দেখিয়া কাঁদেন হনুমান বিভীষণ॥ 
শব্দ প্রবোধ নাহ বাণেতে মুচ্ছিতি। 
নাঁড়য়া চাঁড়য়া দেখে নাহিক সাম্বধ॥ 
হাথে 'দিউটাঁ করিয়া দেখেন জাম্বুবান। 
চক্ষু মেলিতে নাহ পারে বুকে লক্ষ বাণ॥ 
চক্ষু মেলিতে না পাঁরিয়া কারছেন ধেয়ান। 
অনুমানে জানলেন তাহার গেয়ান॥ 
হনুমানে জানলাম কথার সম্ভাষে। 
বিভবষণ আসিয়াছ আমাকে 'জিজ্ঞাসে ॥ 
ধাম্মক পণ্ডিত তুমি লোকবংসল। 
হনুমান মহাবীর কহ ত কুশল ॥ 
বাপ পবন যার মাত তো অঞ্জনা। 
হনুমান এড়াইয়াছে এতেক যন্ত্রণা ॥ 


রামায়ন 


, বিভীষণ বলে তুমি বুদ্ধে বৃহস্পাঁতি। 


ইন্দ্রজতের বাণে তোমার চূর্ণ হইল মাঁত ॥ 
রামলক্ষত্ণ পাঁড়লেন ত্রিভুবনপুজিত । 
হেন সময় তুমি তাহাঁর চিন্তা কর হত? 
সুগ্ৰীব রাজা পাঁড়ল বানর আঁধপাতি। 
রাজার তরে বুড়া তের নাহি অবগাঁত॥ 
এবে সে জানিল; বুড়া তুহাঁর চারত। 
হনুমান বই বুড়া তোর নাহি মিত 
জাম্বুবান বলে মোর বুদ্ধি নাহি টুটে। 
হনুমান 1জয়াইলে সভার প্রাণ উঠে॥ 
অচেতন বানরগণ আছে বা না আছে। 
এতেক ভাবয়া তবে হনুমানে পুছে॥ 
বিভীষণ বলে তুম বিষ্ণু অধিষ্ঠান 
তোমা সম্ভাঁষতে এই আস্যাছে হনুমান। 
হনুমান করে জাম্বুবানের বন্দন! 
হনুমানেরে জাম্বুবান কহে ততক্ষণ 
চারি দ্বারের বানর পাঁড়ল শ্রীরামলক্ষমণ। 
তুমি ওষধ আনিলে সভে পায় তে জীবন! 
কেনার তারা 
হিমালয় পর্বতে যাহ পবনকোওর ॥ 
ধূসর পব্বতে যাইও হিমালয়ের পার। 
[হমালয় পৰ্ব্বত দোখবা ধবল আকার ॥ 
পূর্বে ধূসর পর্বত উত্তরে কৈলাস। 
মহনধর পৰ্বতে আছে ওষধ বাস৷ 
সেই পর্বতে আছে ওষধ চারি জাতি। 
অন্ধকার আলো করে ওষধের জ্যোতি ॥ 
বশলাকরণণী ওষধ সর্্বলোকে জানি। 
দ্বিতীয় ওষধ আছে আস্খসঞ্সারণী 1] 
তৃতীয় চতুর্থ আছে সবর্ণক বাঁল। 
তুমি ওষধ আনবে তাহা আমি ভাল জানি ॥ 
এই ওঁষধ যাঁদ আনহ রাতারাতি । 

চার যুগ যুড়িয়া রহিবে তোমার খেয়াতি ৷ 
এত বাল হনুমানে দিলেন মেলানি। 
ওষধ আনিতে হনুমান করিল উঠানি॥ 
উভলেজ করিল বাঁর সারিয়া দুই কান। 
এক লাফে আকাশে উঠিল হনুমান! 
দূর দুর শবদে যায় পবনে কার ভর। 
লেজে টানে উপড়ে গাছ পাথর ॥ 

দশ যোজন হইল আড়ে পাঁরসর। 

ত্ৰিশ যোজন হইল উভেতে দীঘল ॥ 

উভে লেজ করিল যোজন পণ্টাশ। 
তুলিলেন লেজ উভ ছ:ইল আকাশ! 


banglabooks.in 


লংব্দকাগ্ড 


চক্ষুর নিমিষে বার সাগর হইল পার। 
সরাখান সমান দেখে জগৎ সংসার ॥ 
নদনদী এড়াইল তরর্থ মন্দাকিনী। 
গোমতন এড়াইয়া যায় পরম গেয়ানি ॥ 
নানা তীর্থ এড়াইল নদনদ'ঁ সরস্বতী । 
বার বৎসরের পথ যায় এক দণ্ড রাতি॥ 
1হমালয় পর্বতে গেলা পর্বত আঁধপাত। 
কৈলাস পৰ্বত দেখে ধবল আকৃতি ॥ 
মহধর পব্বতে গেলা বীর হনুমান। 
৬গের গন্ধ পায়্যা রহিল সেই স্থান! 
ওষধের সুগন্ধি বাত তথা বহে। 

চিহ্ন পায়্যা হনুমান সেইখানে বহে॥ 
শিখরে শিখরে বেড়ায় পবননন্দন। 
চারি গাছ ওষধ তখন হইল অদর্শন ॥ 
দেবমৃর্ত ওষধ সভ দেবে দেয় দেখা । 
বাবো হয় অদর্শন কারো দেয় দেখা ॥ 
উধধ না পায় বীর রান বস্তর। 

মনে মনে চিন্তে বীর পবনকোঙর ॥ 
বাণ খায়্যা ভল্লংক বূড়ার বদ্ধ হত ভ্রাসে। 
বাঁদ্ধহারা হৈয়া পাঠায় ওবধ ডীদ্দশে ॥ 
সাঙপাঁচ ভাবিয়া বুদ্ধি কৈল 'স্থির। 
এত দুখে আইলাম দেশ দেশান্তর ॥ 
বুশ্ধিমন্ত হনুমান বিচারে পণ্ডিত। 
সাতপাঁচ ভাবিয়া স্থির কৈল চিত॥ 
“নার পু বাঁর রক্ষার ধরে জ্ঞান । 
সব্বলোকে বলে তারে মন্ত্রী জাম্বুবান॥ 
“জার মন্ত ভল্পক সব্বলোকে বলি। 
ওষধ লুকাইয়া পর্বত মোরে ছলি॥ 
আম বাল তোমারে পরত মহনধর। 
আমারে সে বলে হনুমান বানর ॥ 
হাসপাঁরহাস কর না জানহ ভালে। 
উপাঁড়য়া ফেলাইব তোমা সাগরের জলে ॥ 
সগ্রীবের মন্ত্রী আমি শ্লীরামের দাস। 
আমার সঙ্গে পৰ্ব্বত করহ উপহাস ॥ 
রক্ষা ওষধ সজল তোমার শিখরে। 
সে ওষধ নাম করি দেহ তো আমারে ॥ 
মহধর তুমি জান আপনার বল। 
'শরীরামের তুমি কিছু চিল্তহ কুশল ॥ 
হেন ওষধ থাকিতে নষ্ট হয় বানর কটক। 
শ্রীরামলক্ষ্মণ নষ্ট হয় রঘুবংশতিলক॥৷ 
বিষূঅবতার শ্রীরাম কটকে হইল মার। 
রঘুবংশের উপকার বানর নিস্তার ॥ 


২৩৯ 


তোমার যশ ঘাষবেক সকল সংসার । 


_ রঘুবংশের উপকার বানর নিস্তার॥ 


আমি রঘুনাথের দাস 
আইলাম তোমার পাশ। 
ওষধ দেহ তুম না কর উপহাস॥ 


পৰ্ব্বত করহ অবগাঁত। 

ওষধ দেহ চার জাতি ॥ 

কটক জউক রাতারাতি । 

আপনার চিন্ত অব্যাহতি ॥ 

বামলক্ষণ উপেক্ষি। 

ওষধ কিসের রাখ ॥ 

পর্বত হৈয়া যশ নাহি দেখে। 

পব্ৰবত হনুমানে ভাণ্ডে 
নাচাড কীত্তবাসের তুণ্ডে 

পর্বত কাঁরতে যায় মাথে॥ 


উষধ না পায বার রান্রি বিদ্তর। 
মনে মনে চিন্তে বীর পবনকোঙর ॥ 
ডালেমূলে উপাড়ব পর্ব তাশখর। 
নেক জীবজন্তু আছে সেই পৰ্ব্বত উপর ৷ 
দুই হাথে হনুমান দিল পর্ব তকে লাড়া। 
ন্রশ যোজন উঠে পব্বতের গোড়া ॥ 
অনেক গাছ উপাড়ে অনেক ছিণ্ডে লতা । 
নানা জাত পশ, পলায় অনেক গজমাতা ॥ 
নানা ঞা৩ঙ পশ, পলায় মাথায় মাঁণ জবলে। 
পর্বত লৈয়া উঠে বীর গগনমণ্ডলে॥ 
মাথায় পর্বতে বাঁর সাগর হইল পার। 
পর্বত আন্যা থুইল বার পাঁশ্চম দুয়ার ॥ 
ওষধ দেখিয়া শ্রীরাম লক্ষণ বিনাস। 
চারি গাছ ওষধ হয় আপনি প্রকাশ ॥ 
চার গাছ ওষধ ধরে আপন প্রকীতি। 
অন্ধকার আলো করে ওষধের জ্যোতি ॥ 
বিশল্যকরণণর গন্ধ নাকে লাগে ঘ্রাণ। 
ফুটিয়াছিল যত অস্ত্র সকল 'দিল টান॥ 
আঁস্থসন্টারিণীর গন্ধ 

লাগিল নাকের পড়া। 
কাট হাথ পা যার যে আসিয়া লাগে ষোড়া ॥ 
মৃতসঞ্জীবনীর গন্ধ নাকের ভিতরে ঢুকে। 
চারি দুয়ারের মৃত ঠাট উঠে ঝাকে ঝাকে ॥ 


banglabooks.in 


80 


সুবর্ণকরণীর গন্ধ পবনের গাঁত। 
কটক সুন্দর হইল দেবতা মূরতি! 
আপন ইচ্ছায় লুটিয়া আনে 
পব্বতের ফুলফল। 
নিদ্রা হইতে উঠে যেন নিদ্রা হইল জল ॥ 
মহাপুরুষ উঠিলে শ্রীরামলক্ষমণ। 
উঠিল সকল সৈন্য আনান্দত মন॥ 
সুগ্ৰীব রাজা উঠিলেন বানর আঁধপাতি। 
কেশরী কুমুদ উঠে নীল সেনাপতি ॥ 
অঙ্গদ যুবরাজ উঠে বালির নন্দন। 
চারি দ্বারের উঠে সকল বানরগণ ॥ 
চারি দ্বারের বানর উঠ্যা দিল গা ঝাড়া । 
হনুমানের সাক্ষাতে করে সভে হাথ যোড়া ॥ 
তোমার সমান বীর নাহ 'ভ্রিভুবন ভিতর। 
তোমার প্রসাদে প্রাণ পাইল বানর॥৷ 
উপবাসে বানর কটক ফুঝিয়া বিকল। 
আপন ইচ্ছায় খায় পর্বতের ফুলফল॥ 
ফুলফল খায় বানর ছিড়ে গাছের লতা । 
মধুগন্ধে খায় মধু গাছের পাতা ॥ 
ফলফুল খাইয়া বানর ডাগর করে পেট। 
লাঁড়তে চাঁড়তে নারে মাথা করে হেট॥ 
কোন সেনাপতি কহে রাম বিদ্যমানে। 
পর্বত থুইতে গোসাঞি পাঠাও হনুমানে॥ 
দেবমূর্ত পর্বত দেবের উপভোগ । 
পব্বতি তথায় নাহ গেলে 
দেবে দিবে অনুযোগ ৷ 
আজ্ঞা করিল শ্রীরাম বানরের বচনে। 
পর্বত লৈয়া যাহ হন; পর্বতের স্থানে ॥ 
রাম সম্্রীবের ঠাঁঞ মাগিলা মেলানি। 
পৰ্বত থুইতে বীর কারলা উঠানি॥ 
সাগর ভিজ্গায় বীর যেন খালিজুলি। 
চক্ষুর 'নামষে পর্বত থয়া 
আইল মহাবলাী। 
মিথ্যা হইল যত যুদ্ধ কৈল ইন্দ্রাজত। 
কাত্তবাস গাইল লঙ্কার অদ্ধেক গত? 


শ্রীরাম বলেন হনুমান তোমার 

কার্য চমৎকার । 
প্রসাদ দিতে নাহ দ্রব্য রাঁহল মোরে ধার॥ 
এক প্রসাদ দিতে পার লহ আলিঙ্গন। 
হনুমানেরে কোল দিল শ্রীরাম লক্ষণ ॥ 


ন্নামায়ণ 


আমার ভন্ত হনুমান আমার প্রতাঁত। 
যেই সেই আমি নহে ভিন্ন চিত। 
আমার ভন্ত হনুমান পরম স্াস্থর। 
তোমা আমা ভিন্ন নহে একই শরীর॥ 
বানর কটক হনূমানেরে করিছে বাখান। 
সাত লক্ষ কোট বানরে দিলা প্রাণদান ৷ 
ওষধ আনতে গেলা পৰ্ব্বত আনে। 
{ক কাঁরতে পারে বৈরী 

ত হেন জনে 
কেহো হাসে কেহো নাচে কেহো গাঁত গায়। 
কেহো গাছের ডাল ধরিয়া নাচে উভরায়॥ 
রাম জয় বলিয়া বানরে করে সিংহনাদ। 
লংবাব 'ভতর শুনিয়া রাবণ 

গাঁণছে প্রমাদ ॥ 
রাবণ বলে এড়াইতে নারি দৈব গাঁতি। 
লঙ্কাপুরী বিনাঁশতে পোহাইল রাতি॥ 
মারয়া বানর কটক জয়ে বরে বারে। 
লওকাপুরীর আমি না দেখি নিস্তারে॥ 
হেন ছার রণে আর নাহ্‌ প্রয়োজন। 
কপাট "দিয়া লঙকায় রহ প্রাণ বড় ধন॥ 
হেন বীর নাহ দৌখ লঙ্কার ভিতরে । 
রাম লক্ষ্মণ সুগ্রীব বানরগণে মারে॥ 
জিনিবারে নাহি পার যুঝিয়া কেন মার। 
বীরশুনা হইল মোর কনক লঙ্কাপুরী 
গড়ের চার দ্বারে দেহ ত শলা কপাট। 
লঙ্কা সাঁধাইতে বানর নাহি পায় বাট ॥ 
রাবণের আজ্ঞা যবে পায় পান্রভাগে। 
লঙ্কার চাঁর দ্বারে কপাটে খিল লাগে॥ 
পব্বতাঁশখর দিয়া কপাট সব জাঁতি।» 
আছুক অন্যের কাজ পবনের নাহি গতি ॥ 
পণ্ট দিন কপাট আছে 

কপাট নাহি মোল। 

হেনকালে সুগ্ৰীব রাজা হনুমানে বাল! 
সুগ্ৰীব বলে হনুমান শুনহ সম্বাদ। 
কপাট দিয়া রাহল রাবণ গাঁপয়া প্রমাদ ৷৷ 
কপাট দিয়া রাহলা রাবণ নাহি আইসে। 
সকল বানর চল লঙ্কার আওয়াসে ॥ 
অগ্নি দিয়া পোড়াইব কনক লঙ্কাপুরাী। 
কেমনে এড়াবে রাবণ বুঝিব চাতুরী॥ 
এক চাহে আরে আজ্ঞা পাইল বানর। 
লাফ দিয়া পড়ে গিয়া 

লঙ্কার ভিতর ॥ 


banglabooks.in 


ছাৎ্কাকাণ্ড 


একেক বানরের হাথে দুই দিউটা জবলে। 
্রীগন দিয়া পোড়ায় বানর 

প্রীত ঘরের চালে ॥ 
টভেতে কপাট ছিল কপাট হইল শাঁল। 
ব্বীপুরুষ পড়িয়া মরে শুনি কলকলি ৷ 
আগ্ন দিয়া দ্বারে বানর চাপল কপাট। 
বব পুড়ে রাক্ষস সভ 

পালাইতে না পায় বাট॥ 

আঁশ্নতে পনাঁড়য়া পড়ে বড় বড় ঘরের চাল । 
আধপোড়া হইল রাক্ষস গায়ের উঠে ছাল 
লাঙ্গট উন্মত্ত হৈয়া কেহো পলায় ডরে। 
ধাঁরয়া বানরে ফেলায় আগ্নর উপরে 
[ছাট বড় পুড়িয়া মরে আনলের জবালে। 
যুবত" পদুড়িয়া মরে যূবকজনের কোলে॥ 
লঙ্কার ভিতরে আছে যত দীঘ পুখাঁর। 
অগ্নির ভয়ে জলে নামে সকল সুন্দরী! 
দ্বারে থাঁকয়া দেখে তাহা হনুমান বানর। 
মাথার উপর তুলিয়া মারে পর্বত পাথর ॥ 
তৰাসে ডুব দিল সভে জলের ভিতরে । 
তিরাশী লক্ষ কন্যা সেই 

জলে ডুবিয়া মরে॥ 
রত্বানাম্মত ঘর সভ দোঁখ মনোহর । 
হেন সভ ঘর পোড়ায় হনুমান বানর! 
খাটপাট সিংহাসন পোড়ে চতুঃশালা । 
॥বানিম্মত পুড়ে শিখর হারা নালা! 
পর্বতপ্রমাণ লগ্কায় আঁগ্নরাশ দেখ। 
হাথী ঘোড়া পোড়ে কত পোষাঁণিয়া পাখি ॥ 
আঁগ্নময় চত্দ্দগে হইল লঙ্কাপুরী। 
পারন্রাহ ডাক ছাড়ে সকল স্ন্দরী॥ 


দুয়ার চাঁপয়া রহ সকল বানরগণে॥ 
টুয়ারে রহিল বানর হাথেতে দেডীড়। 
রাক্ষস আইসে তার দাঁড়গোঁফ পাড়! 
রাক্ষসের অবস্থা দেখিয়া রাবণ রাজা হাসে। 
লঙ্কাকাণ্ডে লঙ্কা পোড়া 
গাইল কীত্তিবাসে? 
উতফ়েসা? 


Ys 


রাবণ 
ক 


ই অরে ভাই নাঁহ 
পাট 
কপাট 


বলে অরে EI 
দিয়া রাহলে নাঁহক পারন্লাণ॥ 
দিলে পোড়াইয়া মারে 

যুদ্ধ কার সাঃ 
দাঁঝবারে বীর সভ হও আগনুসার॥ 
যে হউক সে হউক আজি ঘচাও কপা! 
বানরের উপরে আজ কর মারকাট॥ 
উল্কাজিত রাক্ষস ছিল বার বিদ্যুন্মালী। 
সব্বধর রাক্ষস চলে বলে মহাবলী॥ 
বজুকণ্ঠ সখীপাল দুই সহোদর । 
শোণতাক্ষ "প্রয়তাক্ষ ধাইল সত্বর ॥ 
সুগ্রীব বলে বানর সভ শুন সাবধানে। 
আইসে রাক্ষসগণ যুঝিবার মনে॥ 
দুয়ার চাপিয়া থাক হাথে লৈয়া দেডীড়। 
যে রাক্ষস আসিবে তার পোড়াইবে দাঁড় 
রণ পাইলে রাক্ষস হয় উন্মত্ত পাগল। 
চড়চাপড়ে রাক্ষসেরে লয় রসাতল ॥ 

না মারে পরাণে। 

রাক্ষসের মাথা বানর ছিণ্ডে হাথের টানে॥ 
মহাকোপে রাক্ষসগণ কামড়ে বানরে। 
রন্তে নদী বহে কটক রকতে সাঁতারে! 
বড় বড় বানর পাঁড়ল রাক্ষসের রণে। 
কাপল বানরগণ রাক্ষস নাহ মানে॥ 
মুঠাকর ঘায় রাক্ষসের মাথা করে গশ্ডি। 
নাক কান রাক্ষসের ফেলাইল 'ছশ্ডি॥ 
চুল আদুড় হইল কারো খাঁসল কাপড়। 
কাঁপয়া রাক্ষসে বানর মারয়ে চাপড় ॥ 
যেই রাক্ষস আইসে হানিবার তরে। 
চাপড়ের ঘায় তারে পাঠায় যমঘরে ॥ 
বজ্রকণ্ঠ রাক্ষস আইল বন্ধের সার। 
অঙ্গদের সনে রণ তার অঙ্গীকার ॥ 
যাঁঝবারে রাক্ষস আইল রড়ারাঁড়। 
অগ্গদের উপরে মারিল গদার বাড়ি! 
পাঁড়ল অঙ্গদ বীর হইল মুচ্ছিতি। 
বুকের ভরসে বীর উঠিল ত্বারত॥ 
'ন্রশ যোজন উপাঁড়ল পব্্বতাঁশখর। 
এড়িল পর্্বতখান পড়িল নিশাচর! 
বজ্রকণ্ঠ বার পাঁড়ল জয় জয়কার। 
ভাইর মরণে সখঈপাল রুষিল অপার 
ধনুক ধরিয়া রাক্ষস কাঁরতে আইল রণ। 
বাণে বাণে ছাইলেক বালির নন্দন ॥ 


banglabooks.in 


৯৪9 


খুরূপা অদ্ধচন্দ্র এড়ে বাণ কার্ণকার। 
সখাঁপাল বাণ এড়ে চোখ চোখ ধার॥ 
বাণ সহে অঙ্গদ বীর বুকের ভরসে।, : 
সখাঁপালের রথে চড়ে চক্ষুর 'নামষে॥ 
মুঠাকর ঘায় ঘোড়ার লইল পরাণ। 
ভাঁঙ্গয়া ফেলিল বারের হাথের গাশ্ডিবান ॥ 
বিরাথ হইল সখাঁপাল ভূমে করে রণ। 
এক হাথে খাণ্ডা তার আর হাথে দর্পণ ॥ 
খাণ্ডা ঝাকারিয়া রাক্ষস লাফে লাফে বূলে। 
সিংহনাদ ছাড়ে রাক্ষস পর্বত টলে॥ 
বিক্রমে অঙ্গদ বীর অসম সাহস। 

দুই হাথে ঠেলিয়া ফেলে পাঁড়ল রাক্ষস ॥ 
হাথে খাণ্ডায় রাক্ষস পাঁড়ল ভূমিতলে। 
হাথের খাণ্ডা কাড়িয়া অঙ্গদ নিল বলে॥ 
তেরছ কাঁরয়া অঙ্গদ তার কাটে স্কন্ধ। 
পাঁড়ল রাক্ষস দেবগণের আনন্দ ৷ 

পাঁড়ল বার সখাঁপাল যায় গড়াগাঁড়। 
শোণিতাক্ষ রাক্ষস আইল লৈয়া গদাবাঁড় ॥ 
দেখিয়া দেবেন্দ্র মহেন্দ্র হইলা কোঁপত। 
দুই বীর আইল রণে সমরে পাণ্ডিত॥ 
দুই বীর করে গাছ পাথর বাঁরষণ। 
গাছ পাথর বারষণে ছাইল গগন ॥ 
প্রমোদ রাক্ষস এড়ে চোখ চোখ বাণ। 
গাছ পাথর কাটিয়া করয়ে খানখান ॥ 
{তন বানর মেলিয়া রাক্ষস কটক পাড়ে। 
ঘোড়া হাথ! ধরিয়া সভ 

| ভূমিতে আছাড়ে ॥ 
রথখান ভাঙগয়া করয়ে খান খান। 
ক্রোধ কার লাঁথ মারে বজ্র সমান ॥ 
খাণ্ডা লৈয়া প্রমোদা ধায় অঙ্গদ কাটিবারে। 
ধাইয়া অঙ্গদ বার রাক্ষসেরে ধরে॥ 
হাথে ধরি রাক্ষসেরে মারয়ে আছাড়। 
মাথার খুলি ভাঙ্গিয়া তার 

চূর্ণ কৈল হাড়! 

ভগ্নপাইকে কহে গিয়া রাজার গোচর। 
ছয় বীর পাঁড়ল বার্তা শুন লঙ্কেশ্বর॥ 
শুনিয়া রাবণ রাজা হইল "চান্তিত। 
যাঁঝবারে ভাইপোয়ে পাঠাইল ত্বারিত॥ 
কুম্ভ নিকুম্ভ কুম্ভকর্ণের নন্দন। 

যার বাণে দেব দানব কাঁপে ন্রিভুবন॥ 
রাবণ বলে শুন কুম্ভ তোমরা দুই ভাই। 
ব্রিভুবন পরাজয় তোমা সভার ঠাঁঞ ॥ 


স্নামায়। 


দুই ভাইর সমুখে রণে হয় কোন্‌জন। 
বানর কটক মারিয়া মার শ্রীরাম লক্ষণ ॥ 
রাজপ্রসাদ রাজা তারে দিলেন বিস্তর ॥ 
মেলানি করিয়া চলে দুই সহোদর! 
রাজ প্রদক্ষিণ কার রথে গিয়া চড়ে। 
হাথ ঘোড়া ঠাট কটক চলে মুড়ে মুড়ে॥ 
দুই ভাইর ঠাট চলে সাত অক্ষৌহিণী। 
কটকের পদভরে কাঁপছে মেদিনী ॥ 
ধূলায় অন্ধকার কার চলে রাক্ষস বার। 
কপাট খুলিয়া হইল গড়ের বাহির॥ 
দুই কটকে মিশামশি বাড়ে বড় রণ। 
নানা অস্ গাছ পাথর করে বাঁরষণ ॥ 
পর্বত উপাঁড়য়া বানর পেলে চাঁরাভিতে। 
ভঙ্গ দিল রাক্ষস রণ না পারে সাহতে ॥ 
প্রাণ লৈয়া পলায় তবে যত রাক্ষসগগণ। 
কুম্ভ বীরের ঠাঁঞ গিয়া পাঁশল শরণ ॥ 
ভঙ্গ দেখি কুম্ভ বার ধাইয়া আইল রণে। 
কুম্ভ বীর দেখিয়া পলায় বানরগণে ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র আর অঙ্গদ হনুমান। 
কুম্ভ বীরের উপরে ফেলে পর্বত চাঁরখান। 
সন্ধান পুরিয়া কুম্ভ বীর এড়ে বাণ। 
চারি পর্বত কাটিয়া কৈল আট খান॥ 
ন্রিশ যোজন পর্বত আনে মহেন্দ্র বানর। 
এড়িল পৰ্ব্বত কুম্ভ বীরের উপর॥ 
কুম্ভ বীর বাণ এড়ে পর্বত গেল কাট। 
ত্রাসে পলায় বানর নাহ দেখি বাট॥ 
ভাই কাতর দেখয়া দেবেন্দ্র চিন্তিত। 
দশ যোজন পৰ্ব্বতখান আনল ত্বারত ॥ 
এড়িল পর্র্বতখান যেন মেঘের টান। 
কুম্ভ বীরের বাণে পর্বত হইল দুইখান॥ 
বাছিয়া বাণ এড়ে কুম্ভ গমনে ত্বারিত। 
ফাটল দেবেন্দ্র বীর হইল মূচ্ছ্ছিত ॥ 
বাগ খাইয়া দুই বার হইল কাতর। 
হাথে গাছে রুষিয়া আইসে বালির কোঙ্র 
বাণ এড়ে কুম্ভ বীর গাছ পাথর কাটে। 
তিন হাজার বাণ পড়ে অঙ্গাদের ললাটে ॥ 
ললাট ফাটল অঙ্গদের রন্তু পড়ে ধারে। 
বাম হাথ চাঁপিয়া বার রন্তু সম্বরেম 
শাল গাছ ধরিয়া বীর বাম হাথে টানে। 
শাল গাছ লইয়া আইসে কুম্ভ বীরের পানে 
বজ্র বাণ মারে বীর অঙ্গদের বুকে। 
বাণ খায়্যা-অঙ্গাক্ু বীর পারল্লাহ ডাকে॥ 


banglabooks.in 


ৎকাকাণ্ড 


সুনীল উল 

যে রঘুনাথের লাগে বড় চিন্তা॥ 

ণ কুমুদ বীর মন্ত্রী জাম্বুবান। 
৮৮167 ৬ 
নামের আজ্ঞা পাইয়া গেল তিন সেনাপাতি। 
গাছ পাথর বারষণে ছাইল বসৃমতা | 
[মের দোসর কুম্ভ বীর এড়ে বাণ। 
তনজনের গাছ পাথর করে খান খান ॥ 
[ত সেনাপাঁতি আইসে করিয়া বড় বুক। 
ম্ভ বীরের বাণে কেহো না হয় সমুখ॥ 
যই আইসে সেই পলায় রণ নাহি সহে। 
আপাঁন সম্গ্রবরাজ রণে প্রবেশয়ে ৷ 
য়া সৃগ্ীব রাজা করে বাঁর দাপ। 
টলমল করে পৃথবী থরহার কাঁপ॥ 
নুক্জ় শরীর বীর সূর্যোর নন্দন। 
ধত বাণ পড়ছে তত কাঁরছে গর্জন ॥ 
কুম্ভ বীর বলে স:গ্রীব ছিলে বনে ভালে ।* 
এতেক বিক্রম তোর ছিল কোন্‌ কালে ॥ 
রাজা বলে আমার বিক্রম 

না ছিল তোর সনে। 
আমার বিক্রম তোর বাপ ভাল জানে॥ 
তোর উপর আজ মোর রণের পরাক্ষা। 
মোর ঠাঁঞ পাঁড়লে আজি 
তোর নাহি রক্ষা ॥ 

যম রাজার ঠাঁঞ তোর আছে প্রাতকার। 
সৃগ্রীব রাজার ঠাঁঞ তোর নাহক নিস্তার ॥ 
আগে মোরে হান দেখি যে তোর বিক্রম । 
তোমার জীবন নিতে আম আছ যম! 
কাঁপল যে কুম্ভ বীর ধনুকে বাণ যোড়ে। 
তিন হাজার বাণ সংগ্রশব উপরে এড়ে 
দুজ্জয় শরণর সগ্রণব সূর্যের সোঁসর। 
প্রবেশ না করে বাণ শরীর ভিতর! 
গায় ঠোঁকয়া বাণ উখাঁড়য়া পড়ে। 
লম্ফ দিয়া স-গ্রীব তার রথে গিয়া চড়ে ॥ 
ধনুক টানতে তবে বীর নাহি পারে। 
রথের উপর কুম্ভ বীর সঃগ্রীবের ধরে 
অছাঁড়য়া ফোললেক হৈল অচেতন। 
চেতন পাইয়া রাজা উঠে ততক্ষণ ॥ 
তোর বাপের জাঠাগাছ ধরিল্‌ বাম হাথে। 
তোর হাথের ধনুক বাণ নারলু তুলিতে । 
বাপের সমান তুমি বিক্রমে চূড়ামণি। 

সমান তোরে ধনূকে বাখাঁন॥ 


কুম্ভ বীর বলে তবে ধনুক নাহি ধাঁর। 
ধনুক এাঁড়য়া দুহে* মল্লযুদ্ধ কাঁর॥ 
অস্ত এঁড়য়া দুইজনে করে হুড়াহ-ড়ি। 
ক্ষণে উপরে ক্ষণে তলে দুইজনে পাঁড়॥ 
কারে কেহো জানতে নারে দুইজন সোঁসর ৷ 
দুইজনে মল্লযুদ্ধ দ্বিতীয় প্রহর 
কুম্ভ কারে সংগ্রীব রাজা 
চাপিয়া ধরে কোলে। 
দশ যোজন ফেলিলেক সাগরের জলে॥ 
কুম্ভ বার দেখিয়া সাগর পাইল ভ্রাস। 
সাগর বলে আমায় পাছে করয়ে বিনাশ 
কুম্ভ বীরের মহাভার কে সাহতে পারে। 
সাগরের মাটি দেখা দিল তার তরে 
মাটিতে ভর কর্যা বীর দিল এক লাফ । 
কুম্ভ বীরের বিক্রম দেখি সপ্ীবের কাঁপ 


হেন কালে হনুমান করে বার দম্ভ॥ 
কোপবান হৈয়া বীর নিকুম্ভ সমুখে। 
রণস্থলে হনুমান নিকুম্ভেরে ডাকে ॥ 


banglabooks.in 


৬21 


কুপিলা নিকুম্ভ বীর বলে মহাবল।* 
হনুমানের বুকে মারে লোহার মুষল ॥ 
হনুমানের বুক যেন বজ্র সমান 
বুকে মুষল হইল খানখান॥ 
হনুমান বলে মুষল গেল রসাতল। 
মোর ঘা সহ রে বেটা বুঝি তোর বল ॥ 
বুকেতে চাপড় মারে পড়ে ঝনঝনা। 
চাপড়ের ঘায় নিকুম্ভ পাসরে আপনা ॥ 
হনুমান বলে নিকুম্ভ তুঁঞ বড় স্থির। 
আমার চাপড়ে তোর রাহল শরীর ॥ 


নিকুম্ভ মুখাঁট মারে বজ্র সমান। 
বানর সভ দৌঁখয়া করয়ে পলায়ন ॥ 
মূঠকির ঘায় বীর হইল অচেতন। 
হনুমান লৈয়া যায় ভেটিতে রাবণ॥ 
গড়ের ভিতর যায় বীর পরম হারিষে। 
হনুমান দেখিতে সভ স্বীপুর্ষ আইসে॥ 
ধন্য ধন্য নিকুম্ভ বীর সকল রাক্ষস বলি। 
ঘরপোড়া বানরের ভাঙ্গিল কাঁকালি ॥ 
সুগ্ৰীব রাজারে বন্দী কৈল তোর বাপ। 
ঘরপোড়াকে বন্দী কৈলা বড়ই প্রতাপ 
নিকুম্ভের কোলে হন: পাইল চেতন। 
নিকুম্ভ মারতে যুক্ত ভাবে মনে মন। 
নখে আঁচাঁড়য়া তার সব্বাঙ্গ বিদরে। 
গায়ের মাংস ফুটিয়া তার রন্ত পড়ে ধারে ॥ 
হনুমান আঁচড়িল ফোলল ভূমিতলে। 
স্থির হৈল হনুমান আপনার বলে॥ 
অন্তরীক্ষে গেল বীর পবনে কার ভর। 
এক লাফে পড়ে পুন নিকুম্ভ উপর ॥ 
নিকুম্ভের কাঁধে চড়ে বার হনদুমান। 
বাম হাথে চুল ধার মারল এক টান! 
বিপরীত শব্দ কাঁরয়া পড়ে নিকুম্ভ বাঁর। 
হমূমানের সিংহনাদে রাক্ষস নহে স্থির॥ 
মস্ত হৈয়া হনুমান ধায় পবনবেগে। 
নিকুম্ভের মাথা দিল রঘুনাথের আগে ॥ 
নিকুচ্ভের মাথা দেখিয়া রঘুনাথের হাস। 
কুম্ভ নিকুম্ভ পাঁড়ল লঙ্কার বিনাশ ॥ 
ভগ্নপাইকে কহে গিয়া রাজার গোচর। 
কুম্ভ কুম্ভ পড়িল বার্তা 


শুন লঙ্কেশবর ॥ 


গ্ানায়দ 


শুনিয়া রাবণ রাজা হইল অচেতন। 
সিংহাসন হইতে রাজা পড়ে ততক্ষণ॥ 
দেব দানব গন্ধৰ্ব্ব তোমারে করে শঙ্কা । 
কুম্ভ নিকুম্ভ পাঁড়ল শূন্য হইল লঙ্কা! 
শোকের উপরে শোক রাবণ কাঁদিয়া বিকল। 
কাঁদতে কাঁদতে রাবণ হইল হতবল ॥ 
কৃত্তিবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙকাকাণ্ডে গাইল কুম্ভানিকু্ভ 

বধ উপাখ্যান॥ 


চক্ষের লোহে তিতে রাজা লঙ্কে*বর।* 
খরের বেটা মকরাক্ষে ডাঁকিলা সত্বর॥ 
তোমার বাপের আম জানয়ে পরাক্ষা। 
ন্লিভুবনে তার ঠাঁঞ কারো নাহি রক্ষা 
বাঁছয়া কটক লহ আপনার মনে। 
রামলক্ষমণ মারিয়া মারহ বানরগণে॥ 
মারিয়া তোর বাপের শত্রু মোর কর 'হিত। 
তোমার বকুম তিন ভূবন পৃজিত॥ 
রান্রিদিন তোমার মায়ের ক্রন্দন শুনি ॥ 
তাহা শুনিয়া আমার কাঁদয়ে পরাণি॥ 
বাপের শত্রু মারহ আমার লহ 
রামলক্ষ্মণ মারিবারে লহ রাজপ্রসাদ ॥ 
রাবণের যত বাক্য মকরাক্ষ শুনি। 
রাজপ্রদক্ষিণ হৈয়া মাগল মেলানি॥ 
রাম লক্ষ্মণ মারব আজ 

সুগ্রীব বিভীষণ। 
চারজনের রক্তে বাপের করিব তর্পণ॥ 
অজাগর সর্প যেন মকরাক্ষ গর্জে। 
ত্বরায় প্রবেশ করে সংগ্রামের মাঝে॥ 
বানর কটক সভ হয় আগুয়ান। 
বানর দেখ্যা মকরাক্ষ নাহি যোড়ে বাণ॥ 
মোর বাপে মারিয়াছে শ্লীরাম তপস্বী। 
তার সঙ্গে রণ মোর বানরে নাহ হংস! 
সন্ধান পারয়া রামে ঘন ঘন ডাকে। 
তোয় মোয় রণ আজ দেখুক সব্্বলোকে 
দেখিতে না পাই রাম কোন্খানে থাকে 
মার মার করিয়া মকরাক্ষ বীর ডাকে ॥ 
যখন রণের ভিতরে মারিলা মোর বাপ। 
তখন যাঁদ থাকতাম বুঝিতা প্রতাপ ॥ 
মোর বাপে মারিলা তুমি ভন্ড তপস্বাঁ। 
তোয় মোয় রণ আজ কেন নাহ আস? 


banglabooks.in 


ন্লিকাকাণ্ড 


দ্ডকের বনে মোর বাপে 

মারলে আচম্বিতে। 
বাপের ত্পণ করিব তোমার রকতে॥ 
রাম লক্ষ্মণ দুই ভাই দাণ্ডাইয়া চাহে। 
হাথে ধনুক করিয়া ঘঝিবারে কহে 
মাইসহ আইসহ রাম মোর সান্নিধানে। 
বাণে কাটিয়া মুণ্ড পাঠাইব যমের স্থানে ॥ 
মগী চাইয়া মগ যেন পাইল কেশরা। 
এত দিনে খুজিয়া পাইল বাপের বৈরী ॥ 
রামকে মারিয়া মায়ের খণ্ডাইব তাপ। 
ধ্মপুরী গিয়া রাম দৌখহ মোর বাপ॥ 
ঢিল বাঘের ঠাঁঞি নাহক এড়ান। 
তার গায়ের রকত পিবে মোর চোখ বাণ ॥ 
ঠাক শৃগালে যেন গায়ের মাংস টানে। 
আজ যমপুরী রাম যাবে মোর বাণে॥ 
_করাক্ষের গালি শ্যানয়া রঘুনাথ হাসে। 
বত গালি দিলি বেটা 

মারাব দৈব দোষে ॥ 
চাদ্দ সহস্র রাক্ষস লৈয়া খর দূষণ । 
এতেক কটক লইয়া তোর বাপের মরণ ॥ 
গপ দেখিতে সাধ তুমি কারলা এত দিনে। 
বপ পোয় দেখা করাইব এইখানে ॥ 
ধবুপা বাণ এড়েন রাম পৃরিয়া সন্ধান। 
মদ্ধচন্দ্রে মকরাক্ষ কাঁরল দুই খান॥ 
হীমণ্ডল দশ দিগ করিল প্রকাশ। 
[ই বীর বাণ এড়ে ছাইল আকাশ! 
হে" বাণ বাঁরষয়ে ধনুক চটপটন। 
ঠকাঠেকি হৈয়া বাণ যায় কাটাকাটি ॥ 
ইজনে বাণ বারষে দুহে* ধনূর্ধর। 
বহে” দূহাঁ বিশধয়া করিল জঙ্জর॥ 
নকরাক্ষ বাণ এড়ে তারা যেন ছনুটে। 
ই লক্ষ বাণ এড়ে রামের ললাটে ॥ 
লাট ফুটিয়া রামের রহে বাণের ফলা। 
মের গায় রন্ত পড়ে যেন পদ্মমালা 
মপনে সম্বার রাম স্থির কৈল বুক। 
বঁরাক্ষের কাটিয়া পাড়ে হাথের ধনুক॥ 
নক কাটা গেল রাক্ষস নাহি ব্যথে। 
ক্ষ'র নিমিষে আর ধনুক নিল হাথে॥ 
রামের উপরে করে বাণ বাঁরষণ। 
কিরাক্ষের বাণে গিয়া ছাইল গগন! 
রির বেটা মকযাক্ষ নানা কলা জানে। 


২৪৫ 


অন্ধকার করিয়া বীর করয়ে সংগ্রাম। 
বাণে ফুটিয়া মূচ্ছিত হইলা রঘুরাম | 
রাম কাতর দেখি বানরে লাগে ডর। 
মকরাক্ষের বাণে রাম হইলা ফাঁফর॥ 
সব্বণঙ্গ বিশধয়া রামের করিল আস্থর। 
রাম বলেন মকরাক্ষ তুঞ্ বড় বীর ॥ 
তোর বাপে মারিলু আমি এক দণ্ডের রণে। 
[তিন প্রহর হইল রণ কর মোর সনে॥ 
সন্ধান পৃরিয়া আছেন দেব রঘুনাথে। 
অন্ধকার হৈয়াছে না পান দেখিতে ॥ 
রণে পণ্ডিত রঘুনাথ নানা শিক্ষা ধাঁর। 
অগ্নবাণ এড়েন দশ 'দিগ আল করি ॥ 
তবে বাণ এড়েন রাম তারা হেন ছনটে। 
মকরাক্ষের ধনুক গিয়া হাথের উপর কাটে ॥ 
মকরাক্ষ জাঠাগাছ তুলিয়া লৈল হাথে। 
দেব দানব গন্ধর্্ব রামের তরে ব্যথে॥ 
জাঠাগাছ হাথে ধরিয়া তিনবার লোফে। 
পাতালে বাসুকি নাগ স্বর্গে ইন্দ্র কাঁপে! 
এাঁড়লেক জাঠাগাছ মহাশব্দ শুনি। 
চন্দ্রসূর্যা ডরে পলায় কম্পিত মেদিনী! 
জাঠাগাছ কাটিতে রাম পুরিল সন্ধান। 
{তন বাণে জাঠা কাটিয়া কৈল খান খান! 
জাঠাগাছ কাটা গেল শেলমান্র সারা। 
এড়লেক শেল যেন আকাশের তারা ॥ 
মেঘের গঙ্জনে আইসে শেল পাটা । 
এষীক বাণ এড়েন রাম শেল গেল কাটা॥ 
চার বাণ এড়েন রাম ধনুকে দিয়া চড়া । 
চারি বাণে কাটিয়া পাড়ে রথের অষ্ট ঘোড়া ॥ 
আর চারি বাণ মারে রাক্ষসের বুকে। 
অর্ধচন্দ্র বাণ এড়ে হাথের ধনূকে॥ 
সকল বাণ কাটা গেল মকরাক্ষ হাসে। 
বজ্রমূঠাঁক রামেরে মারতে আইসে॥ 
হাসিতে হাসিতে রাম অগ্নিবাণ এড়ে। 
রাম রাম বাঁলয়া বীর ভস্ম হৈয়া উড়ে ॥ 
রামের বাণে পুড়িয়া হইল বিষ্ণু অবতার । 
দেব দানব গন্ধ্ব্বে লাগিল চমৎকার ॥ 
কৃত্তবাস বাখানিল' মুনির প্রাণ । 
লঙ্কাকাণ্ডে গাইল মকরাক্ষবধ উপাখ্যান ॥ 


ভগ্নপাইকে কহে গিয়া রাবণের গোচর। 


banglabooks.in 


NN 


২৪৬ রামায় 
শোকের উপর শোক রাজা রাবণ 'চান্তত॥ রাম লক্ষ্মণ স.গ্রীবেরে তোমার নাহ ডর। 
যাঁঝবারে পাঠায় কুমার ইন্দ্রজত | সীতা লৈয়া কেলি কর লঙ্কার ভিতর ॥ 
রথে চাঁড়য়া গেল বীর দক্ষিণ দুয়ার। শুনিয়া রাবণ রাজার হাস্যবদন। 

দেয়ান করিয়া বাঁসয়াছে অঙ্গদ কুমার ॥ 'সংহাসনে তুলিয়া পূত্রে দিল আলিলঙ্গন। 


ইন্দ্রজতের সাড়া পায়্যা ছাড়ে সিংহনাদ! 
ঘাসে পলাইয়া যায় কুমার মেঘনাদ ॥ 
পর্র্ব দুয়ারে গেল বীর পবনের গাত। 
জাগছে কুমুদ বীর নীল সেনাপাতি॥ 
ইন্দীজতের সাড়া পায়্যা ছাড়ে িংহনাদ। 
ত্রাসে পলাইয়া যায় কুমার মেঘনাদ ॥ 
উত্তর দুয়ারে গেলা পবনের গাঁতি। 
সভা কাঁরয়া বাঁসয়াছে বানরের পাতি॥ 
চার দগে বাঁসয়াছে সভ সেনাপাঁতি। 
লেখাজোখা নাহ যত বানর যোদ্ধাপতি ॥ 
জাগছে সুগ্ৰীব রাজা সূর্যের নন্দন। 
বীর ডাক ছাড়ে যেন সিংহের গঙ্জন ॥ 
উত্তর দুয়ারে বীর না পায় অবকাশ। 
পশ্চিম দুয়ারে গেল বাহয়া আকাশ ॥ 
ধনুকে গুণ দিয়া বীর দুই ভাই বধে। 


দুই ভাই ধনুক নিল ইন্দ্রাজতের গন্ধে ॥ 


দুই ভাই দিব্য অস্ত্র এড়য়ে আকাশে। 
বাণ ব্যর্থ যায় দেখ্যা ইন্দ্রজৎ হাসে ॥ 
দুই ভাই বিশধয়া বীর কাঁরল জঙ্জর। 
কোটি কোটি বাণ এড়ে রাবণকোওর ॥ 

রণ জানতে না পারয়া চিন্তে মেঘনাদ । 
রামলক্ষমণ মারিয়া বাপের খণ্ডাব বিষাদ ॥ 


দিগাঁবজয়ে বাপ যখন গেলা পাতলপুরী। 


নাগকন্যা বিভা কৈল সহস্ৰ কুমারী ॥ 
কন্যাদান কারল নাগ মনের কৌতুকে। 
সাপের মুখের বিষ দিলেন যৌতুকে॥ 
এক ঠাঁঞ দিল রাজা বিষ রাশ রাশি। 
লঙ্কায় আনিলা ষাট সহস্র কলসি ॥ 
সেই বিষ ইন্দ্রজৎ কাঁরল স্মরণ। 
{বষ বারষণে মারল সকল বানরগণ ॥ 
সকল বানর পাঁড়ল শ্রীরাম লক্ষণ । 
এড়াইলা হনুমান আর বিভীষণ॥ 
কাটা কদাল যেন বানরগণ পড়ে। 
বাপ দরশনে বীর মেঘনাদ লড়ে ॥ 
বাপের আগে দাড়াইল বাঁর অবতার । 
রাজ ব্যবহারে মাঞ্ধ লোঙায় তিনবার ॥ 
যোড় হাথে মেঘনাদ কহে বিবরণ। 

. দিস START শন 2815282-33. 


বাপের দুলাল পত্র কুমার মেঘনাদ । 
সব্ববাঙ্গ ভায়া পরে রাজপ্রসাদ ॥ 
রাজপ্রসাদে পত্রে কারল ভূষিত। 
দায় হইয়া বীর চলিল ত্বারত ॥ 
কীত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙ্কাকাণ্ডে বষবরিষণ গাইল উপাখ্যান। 


শাবভনীষণ হনুমান কার অনুমান । 

তাম আম যাই চল গরুড়ের স্থান ॥ 
যখন ইন্দ্রাজৎ বাঁধিল নাগপাশে। 

তখন গরুড় পক্ষ দিয়াছে আশ্বাসে । 
যখন ইন্দ্রীজং কাঁরবে বিষ বরিষণ। 
পরাজয় হৈলে আমা করিহ স্মরণ ॥ 
হনুমান বিভীষণ কাঁরয়া 1বচার। 
কুশদ্বীপ গেলা তবে সাগর হৈয়া পার॥ 
দুইজনে উত্তীরলা গরুড়ের দ্বারে। 
রাম স্মারয়া দুহে* তবে কাঁদে উচ্চ স্বরে। 
বাহর হইলা তবে বিনতানন্দন। + 
কেন দুইজন তোমরা করহ ক্রন্দন৷ 
যোড় হাথে কহে তবে রাক্ষস বিভীবণ। 
{বষ বারষণে মারল শ্রীরাম লক্ষণ ॥ 
গরুড় বলে তোমরা দুহে* না কর ক্রন্দন 
রাম লক্ষণ জিয়াইব সকল বানরগণ ॥ 
{তনজন মোঁলয়া তবে কারল যুকাত। 
{তন একত্রে যাই ইন্দ্রের বসতি 

যদি অমৃত নাহি দেয় বচন শনিয়া। 
কন্দর সাঁহত অমৃত আ'নিব ঢালিয়া ॥ 
[তিনজনে বিচারয়া চলিলা সত্বর। 
অমরাবতাঁ গেলা যথা দেব পুরন্দর ৷ 
ইন্দ্রের দুযারে হনুমান উচ্চ স্বরে কাঁদে। 
যোড় হাথে ইন্দ্রে তবে তিনজন বন্দে? 
ইন্দ্র বলে তোমরা কাঁদ কি কারণ। 
কিসের তরে আইলা এথা কহ 'বিবরণ॥ 
বিভীষণ বলেন রাম বিষ্ণু অবতার । 
বিষ বরাঁষয়া মারল রাবণকুমার ॥ 


সকল কটক পাঁড়য়াছে শ্রীরাম লক্ষণ ৷ 
1555955.5535555555-535 15০38 OO EE RO 


banglabooks.in 


লঙকাবদণ্ড 


'দ্বেরাজ বলে শুন রাক্ষস বিভীষণ। 
ঘভ অমৃত নিতে পার লহ তিনজন ॥ 
অমত উপরে গরুড় লোটাইল পাখ। 
সেই অমতে সকল কটক পারে রাখ ॥ 
কটক সাহত যথা রামের পতন। 
আগত লই: তথা গেলা তিনজন ॥ 
দহ পে অমৃত গরুড 

ফেলে ফ্‌টী ফুটাঁ। 
॥া দয়া উঠে 

বানর কোট কোটি॥ 

চারি দ্বারে উঠিল যতেক বানরগণ। 
বিষ অবতার উঠে শ্রীরাম লক্ষণ ॥ 
গবুড় পন্চরাজ বন্দে গ্াসামচবণ। 
হাথ পসারয়া রাম দিলেন আমিঙ্গন ॥ 
গরুড় বলে ধনে গোসাএ কোন্‌ প্রয়োজন । 
চার যুগ সেবক আমি তোমার বাহন ॥ 
চলিলা গরুড় রামের ঠাঁঞ ক'হয়া মেলান। 
পাখ সারিরা আকাশেতে করিলা উঠানি॥ 
সাগর পার হৈয়া গরুড় গেলা নিজ স্থান। 
কৃত্তিবাস রচিলা গীত অমৃত সমান॥ 


রাম জয় করিয়া বানর ছাড়ে 'সংহনাদ। 
লঙ্কার ভিতরে রাবণ গাঁণল প্রমাদ ॥ 
ইন্দ্রীজৎ বলে মারিলু শ্রীরাম লক্ষণ। 
বিষ বরিষণে মারিল সকল বানরগণ ॥ 
মিছা কয়া বেটা ছাড়ে সংহনাদ। 

কি মিথ্যা কাহয়া রাজপ্রসাদ লয় মেঘনাদ ॥ 
বানরের বার্তা রাজা লয় দণ্ডে দণ্ডে। 
পুত্র হৈয়া বাপে মিথ্যা কথা কহিয়া ভান্ডে ॥ 
এতেক বলিয়া রাবণ হইলা চিন্তিত। 
আরবার পাঠায় রাজা কুমার ইন্দ্রজিত॥ 
যতবার মারিয়া আইসে শ্রীরাম লক্ষণ । 
বারে বারে প্রাণদান দেয় কোন্জন॥ 
রাম লক্ষ্মণ দুইজন বাঁধল নাগপাশে। 
মারয়াছল দুই বেটা জিল পণ্যবশে॥ 
চতুদ্দিগ চাপিয়া কৈল ‘বিষ বারষণ। 
চারি দ্বার মারলাম শ্রীরাম লক্ষণ | 
ঘরপোড়া বানর আছে নাম হন:মান। 
ম'রয়াছল যত ঠাট দিল প্রাণদান ॥ 
তোমার সংগ্রামে কারো নাহিক নিস্তার । 
_কতবার শ্রীরামেরে কে করে প্রাতিকার॥ 


২৪৭ 


আরবার রণে গিয়া দেহ আজ হানা । 
বাহ্ঁড়য়া দেশে যেন না যায় একজনা ৷৷ 
বাপের কথা শুনিয়া বীর হইলা 'চান্তিত। 
যোড় হাথ কারয়া বলে কুমার ইন্দ্ৰজিত ৷ 
বারে বারে মারয়া আস শ্রীরাম লক্ষণ । 
কোথা দেখ্যাছ মারলে পায় তো জীবন ॥ 
মারিলে না মরে রাম পায় তো 'নিস্তার। 
হেন রাম কেমনে আমি কাঁরব সংহার ॥ 
তমার বচন বাপা না পার লাঁঙ্ঘতে। 
গম লক্ষণ পঁড়িবেক 
না লয় মোর চিতে॥ 
আর কতবার রণ কারতে পার জয়। 
চেংন্‌ [দন নাহি আন আমার প্রলয়! 
2,01৩ কণা শুনিয়া বালছে রাবণ। 
আগে হনু মারহ পশ্চাতে অন্যজন ॥ 
£.গশ বানর সভাগ দেয় প্রাণদান। 
হা মান মারলে হয় রণ অবসান ॥ 
হ৬ যত রাবণ বলে না লয় মোর চিতে। 
বাশের আজ্ঞা লাঁঙ্ঘতে না 
পারে ইন্দ্ৰজিতে! 
গারাথ তান মনে সংগ্রামে গমন। 
এংগযামের রথখান করিল সাজন॥ 
বাপের বচনে বীর রথে গিয়া চড়ে। 
সংগ্রামের বেশ করিয়া সৈন্যসভ লড়ে॥ 
রথে চাঁড়রা যায় বীর যজ্ঞের ঘর। 
হাথ ঘোড়া ঠাট কটক চলিল সত্বর ॥ 
কটকের পদভরে কাঁপিছে মেদিনী। 
ইন্দ্জতের ঠাট চলে ত্রিশ অক্ষৌহিণী॥ 
নানাবিধ বাদ্য বাজে ঢাকে ঘন কাঠি। 
তোলপাড় কারল সভ লঙ্কার মাটী॥ , 
সৈন্যসামন্ত সভ যুঝিবারে লড়ে। 
মাতা মন্দোদরশীকে তখনি মনে পড়ে ॥ 
যুঁঝবারে যাই আম বাপের আদেশে । 
মায়ের চরণে নমস্কার করিব বিশেষে ॥ 
মায় পোয় পুনরাঁপ দেখা নাহি আর। 
যজ্ঞ করিতে বৈসে তবে রাবণকুমার ॥ 
রন্তপাট ভাণ নারে রন্তচন্দন। 
রন্ভকুসুম মাস্য আর রন্তবসন॥ 
আতপ তণ্ডুল আর ধান্য মৃঠি মুতি। 
ঘৃতে ডুবাইয়া তুলে নবগ্রহ কাঠি॥৷ 
রন্তবসন সভ ডুবাইয়া ঘৃতে) 
দশ হাজার ৱাহ্মণ হুলে চার ভিতে॥ 


banglabooks.in 


২৪৮ 


অগ্ন শব্দ করে যেন মেঘের গজ্জন। 
আগ্ন বলে নিত্য পূজা কর কি কারণ॥ 
কেমনে মারবা রাম আপনি নারায়ণ । 
মন্ষ্যজনম লৈয়াছে রাক্ষস নাশ কারণ ৷ 
আপা বিফ হৈয়াছেন রাম অবতার। 
সবংশে রাক্ষস সভ কাঁরতে সংহার॥ 
সে গোসাঞি মারতে বর কেবা পারে দতে। 
আরবার যন্ঞে মোরে না পাবে দেখিতে ॥ 
বারে বারে মরে রাম জিয়ে বারে বার। 
এতেক জানহ তবে কেন ধঝ আর 
অগ্নির কথা শন্যা ইন্দ্রুজতের তরাস। 
রথে চাঁড় ইন্দ্রজং উঠেন আকাশ ॥ 
অগ্নি চলিয়া গেলা আপনার দেশ। 
ইন্দ্রজিং রণে গিয়া করিল প্রবেশ ॥ 
পাশ্চম দুয়ারে দেখে শ্রীরাম লক্ষণ । 
তিন লক্ষ বাণ বীর যুড়ে ততক্ষণ ॥ 
{তন লক্ষ বাণ যেন সর্প অজাগর। 
বশধয়া বানর কটক কৈল জঙ্জর॥ 
ঝনঝনা পড়ে যেন বাণের শব্দ শুনি। 
ইন্দ্রীজতের বাণ শুনি বানরে কানাকান॥ 
সকল বানর বলে শুন প্রভূ রঘুনাথ। 
তবে এড়াইতে নারি ইন্দ্রজতের হাথ॥ 
ইন্দ্রীজতের বাণে কাতর সভ বানরগণ। 
হেন বেলা শ্রীরামেরে বলেন লক্ষণ ॥ 
ব্রহ্ম অস্ত্র এড় রাক্ষস হউক সংহার। 
পৃথিবীতে রাক্ষস যেন নাহি রহে আর॥ 
রাম বলেন কত বুদ্ধি ছাওয়াল লক্ষনণ। 
একের অপরাধে অন্য বধ ক কারণ ॥ 
মেঘের বিদ্যুং যেন পাঁড়ছে ঘনে ঘন। 
ইন্দ্রজতের মাথার পাগ দেখিলা লক্ষণ! 
লক্ষ্মণ বলেন মেঘের আড়ে যুঝে ইন্দ্রীজত। 
মেঘের সনে কাটিয়া বেটায় পাড়হ ত্বরিত ॥ 
রাম বলেন যুদ্ধ দেখতে 
আস্যাছেন দেবগণ। 

তোমার বোলে কোন দেবতার বাঁধব জীবন ॥ 
দুই ভাইতে কথা এমন শুনিয়া আকাশে। 
লঙ্কার ভিতর ইন্দ্রীজং পলায় তরাসে॥ 
লঙ্কার ভিতরে গিয়া 

বিদ্যংজহবরে ডাকে। 
বিদ্যুংঁজহবা দান্ডাইল ইন্দ্রজতের সমুখে॥ 
তোরে বাল 'বিদ্ংজিহরা মায়ার প্রধান । 
মায়ার তেজে সীতাকে গঠিয়া ঝাট আন! 


স্নামায়ণ 


জনককুমারী সীতা যেন রূপ ধরে। 
মায়াসীতা তেন রুপ গঠহ সত্বরে॥ 
মায়াসীতা কাঁটব আজ রামের গোচর। 
সীতার শোকে মরে যেন রাম ধনুদ্ধর॥ 
রামের শোকে মারবেক বীর লক্ষণ । 
চতুদ্দি গে পলাইবে যত বানরগণ | 
সগ্রীব রাজা পলাবেক শুনিয়া প্রমাদ। 
বান যুদ্ধে ঘচিবেক সকল আপদ ॥ 
ইন্দ্রজতের আজ্ঞা তবে 'বিদ্যুতাঁজয়া পায় 
মায়াসীতা গঠিবারে বিদ্যতাঁজহবা যায়॥ 
ধ্যানে বসল বিদ্যুতীঁজহবা ধ্যান নাহি টুটে 
ব্ৰহ্মজ্ঞানের তেজে মায়াসীতা উঠে॥ 
সাক্ষাৎ সেই সাঁতা দেবী কিছু নাহি লড়ে 
সবেমাত্র এক ভিন্ন রা নাহ কাড়ে॥ 
মায়াসীতা গাঁডলেক সীতার আকার । 
মন্ত পাঁড়য়া কৈল তারে জীবনসণ্ার॥ 
মায়াসীতায় 'বিদ্যুংাজহবা পড়ায় ততক্ষণ 
স্বামী শ্রীরাম তোমার দেওর লক্ষ্মণ ॥ 
দশরথ শ্বশুর তোমার জনক রাজা বাপ 
রাবণ আনিল তোমায় পাইল বড় তাপ॥৷ 
ইন্দ্রীজং রথে তোমায় তুলিবে যখন। 
রামলক্ষমণ বালয়া তুমি কাঁরহ ক্রন্দন! 
মায়াসীতা লৈয়া গেল ইন্দ্রজতের পাশে। 
মায়াসীতা দেখয়া বীর ইন্দ্রাজৎ হাসে॥ 
সেই মায়াসীতা তুলে রথের এক িতে। 
পাশ্চম দুয়ারে বাহির হৈল ইন্দ্রজতে॥ 
গাছ পাথর লৈয়া হন; হইল সাবধান। 
হাথে পব্বত কারয়া যায় বীর হনুমান ॥ 
পর্বত লৈয়া বীর গেল আগুয়ান গড়ে। 
সীতা দেবী দৌখয়া তার চক্ষে পানি পড়ে! 
হনুমান বলে বানরসভ কি করিবে রণে। 
সতাকে আন্যাছে ইন্দ্রাীজং কাটিবার মনে! 
কালো কাপড় পাঁরধান গায় পড়্যাছে মাল 
কলঙ্কে ঢাঁকল যেন চন্দ্রের পুথি ॥ 
বিরহ কাতরে দেবী হইয়াছে দুর্বলা। 
মেঘেতে ঢাকিল যেন সুধাকরকলা ॥ 
বেতের ছাট মারে তার শরীর উপরে। 
গায়ের মাংস ফুটিয়া তার রন্তু পড়ে ধারে! 
রাম লক্ষণ বলিয়া সীতা ডাকে উত্তরোলে। 
হাথে খাণ্ডা ইন্দ্রজৎ ধরিল তার চুলে ॥ 
হাথে কাঁরয়া নিল বার খাণ্ডা খরসান। 
পারন্লাহ ডাকে সীতা মাগে প্রাধদান 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


হনুমান সীতা চিনে রথের উপর দেখে। 
চক্ষুর লোহ মুছে বার কাঁদে মনোদুখে ৷ 
ডাক দিয়া হনুমান ইন্দ্রাজতে বলে। 
নরকে ডুবাব বেটা স্বীবধের পাপফলে॥ 
রন্তমাংস গায় নাহ আস্থমান্র সার। 


চৌদ্দ বৎসর বনবাস উপবাসে ক্ষীণ । 
স্বামীর হাত্যাসে সীতা কাঁদে রান্রদন॥ 
স্লীবধ মহাপাপ পরম পাতক। 
অনেক কাল ইন্দ্রাজৎ ভুঞ্জিবে নরক 
ইন্দ্রজৎ বলে তুঁঞ বনের বানর। 
কেমনে জানাব বেটা ধর্মের উত্তর! 
যে স্ীকে কাটলে পুড়্যা মরে আর। 
শাস্তে দোষ নাহিক কাটলে হেন নারী ॥ 
আগে সীতা কাটিব আর শ্রীরামলক্ষমুণ । 
স:গ্রীব রাজা কাটিয়া কাটিব বিভীষণ 
ইন্দ্রীজৎ মারতে যায় সকল বানরগণে। 
আগুসরিতে নারে কেহো ইন্দ্রীজতের বাণে ॥ 
ইন্দ্রীজতের ঠাঁঞ সীতা 

আনিতে চাহে বলে। 
জিয়ন্ত বাঘের ছাওয়াল 
ও কে আনিতে পারে॥ 
যেন মতে ব্রাহ্মণ কাঁধে পরেন পইতা। 
তেন মতে ইন্দ্রাজৎ কাটলেন সীতা ॥ 
দুইখান হৈয়া সাঁতা পাঁড়লা ভাঁমতলে। 
ঘাস পাইল বানর সভ টুটিয়া আইল বলে॥ 
হনুমান বলে ভাই সভ রণে না দহ ভঙ্গ । 
ভঙ্গ দেখ্যা ইন্দ্রজতে বাঁড়বেক রঙ্গ ॥ 
সীতা দেবী কাটিয়া বার ইন্দ্রাজং হাসে। 
ইন্দ্রজং মারলে ভাই সকল দুঃখ ঘূচে॥ 
সকল বানর নিল গাছ আর পাথর। 
গছ পাথর ফেলে ইন্দ্রাজতের উপর 
কোট কোট রাক্ষস মারে বাছের বাছ। 
কেহো ফেলে পর্বতখান 

কেহো ফেলে গাছ ॥ 
ধীনরের চাপ দেখি ইন্দ্রুজং তরাস। 
লঙ্কার ভিতরে যজ্ঞস্থানে করিল প্রয়াস ॥ 
ইনুমান বলে শুন সমস্ত সমাঝি। 
সীতা দেবী কাটা গেল কার তরে যুঁঝি॥ 
ভঙ্গ দয়া পলায় রাক্ষস সহিতে নারে রণ। 
ইন্দ্রজং পলাইল মারব কোনজন॥ 


২৪৯ 


রঘুনাথের স্থানে গয়া করহ গোচর। 
সীতার বার্তা শুনিয়া সভ বানর ফাঁফর॥ 
হনুমান যান্ত করে কটকে নাহ বৈসে। 
নেউটিয়া বানর সভ রামের ঠাঁঞ আইসে॥ 
বানর নেউটিল ইন্দ্রীজৎ পায় বেলা। 
যজ্ঞ কাঁরতে যায় বীর নাম নিকুীম্ভিলা ॥ 
রামের ঠাঁঞ শব্দ কার আইসে বানরগণে। 
জাম্বুবানের তরে রাম বলেন তখনে॥ 
যুদ্ধ করে হনুমান মহাশব্দ শাঁন। 
সংগ্রামের ভালমন্দ কিছুই নাহ জানি॥ 
আপন কটক লৈয়া তুম চলহ সত্বর। 
হনুমানের সঙ্গে গিয়া হও তো দোসর॥ 
আজ্ঞা পায়্যা জাম্বুবান চলে ততক্ষণ। 
হনুমানে জাম্বুবানে পথে দরশন ॥ 
হনুমান বলে নেউীটয়া চল জাম্বুবান॥ 
সীতা কাঁটিল ইন্দ্রজতা মোর 'বদামান ॥ 
ঠেলাঠোল গেল কটক শ্রীরামের স্থানে । 
সীতা কাটা গেল গোসাঁঞ 

কহিল হনুমানে॥ 
মুছা গেলা রঘুনাথ শুনিয়া কাহনী। 
ভূমেতে লোটায় রাম রঘুকুলমণি ॥ 
ধায়্যা আসিয়া লক্ষণ শ্রীরাম কৈল কোলে। 
রাম কোলে করিয়া লক্ষণ 

ততে অশ্রুজলে ॥ 
মোহ গেলা রঘুনাথ শুনিয়া উত্তর। 
জলকলস লৈয়া ধায় অনেক বানর॥ 
পদ্মোংপল দেয় সুবাসত জলে। 
রামের গায় জল দিতে সকল বানর চলে ॥ 
অবোধ সম্বোধ নাহ রাম অচেতন। 
ভাই ভাই বাঁলয়া কাঁদে বীর লক্ষণ॥ 
রঘুনাথ দুঃখ পান ধম্মের কারণে। 
সীতা হারাইতে আমরা আইলাম রণে॥ 
রাজ্য থাঁকতে ভাই রাজাঁসংহাসনে। 
কোথা হইতে আস সীতা দেখল রাবণে॥ 
আপনার দোষে ভাই হইলা দেশাল্তরী। 
এ জন্মের মত গেল সীতা তো সহন্দরী॥ 
দেশান্তর হইলা ভাই সকল হইলা হারা । 
নদীর জল শুখায় যেন গ্রীজ্মের খরা॥ 
স্্ীপূরুষ সকল মিথ্যা কেহো কারো নয়। 
জলের বিম্বুক যেন উৎপত্তি প্রলয় ॥ 
স্লীর শোকে কেন গোসাঞি হৈয়াছ কাতর। 
মহাজন সম্বরে গোসাঁঞ শোকসাগর ॥ 


banglabooks.in 


২৫০ 


কোথা বা তোমার স্তর কোথা তোমার ভাই৷, 


আপনি নারায়ণ তুমি জগৎ গোসাঞ॥ 
সব্্বজীবের আহার তুমি সভ তোমার মায়া । 
তোমা ভিন্ন কেহো নহে সভ তোমার কায়া ॥ 
জয়ে যাঁদ সত দেবী দেখিবে আরবার। 
স্ৰী লাঁগয়া অচেতন নহে তো ব্যভার॥ 
রাম বলেন ক বুঝাহ ভাইরে লক্ষণ। 
স্ীর মায়া কভু ভাই না যায় পাসরণ॥ 
স্তীপুরুষ দুইজনে ধর্যাছে সংসার। 
স্ত্রী হইতে সন্ততি হয় বাড়য়ে পারবার ॥ 
ইস্ট কুটুম্ব মাতা পিতা আর যত লোক। 
সভাকে আধক ভাই স্ত্রীর বড় শোক॥ 
স্ত্রী মারলে পুরুষ সুখী 

কোথাও নাহ শ্াীন। 
স্ীর শোক ঘুচাইতে নারে পরম গেয়ানি ॥ 
রাজ্য পতা হারাইল; হারাইল: নারাঁ। 
সশতা না দোখলে ভাই 

রহিতে নাহি পারি। 
সীতার শোক পাসরিতে নারি কোনমতে । 
সীতা না দেখিলে ভাই না পাঁর রাহতে॥ 
কাঁদতে কাদতে রাম হইলা অচেতন। 
রামের ক্রন্দন শুনি আইলা 1বভীষণ॥ 
বিভীষণ বলেন লক্ষ্মণ কোন্‌ প্রমাদ। 
কেনে গোসাঁঞ অচেতন কোন্‌ অবসাদ ৷৷ 
লক্ষ্মণ বলেন বিভীষণ শুন সাবধানে। 
ইন্দ্রাজং কাটল সঁতা কাঁহলা হনুমানে 
সীতার মরণে রাম হইলা অচেতন। 
এত প্রমাদ বিভীষণ না জান এতক্ষণ ॥ 
লক্ষত্রণের বচনে বিভীষণ কোপে জলে । 
লক্ষ্মণ এাঁড়য়া বিভীষণ রামেরে নেহালে ॥ 
হনুমানের বচন আমি তবে প্রমাণি। 
অলঙ্ঘ্য সাগরে যাঁদ নাহি থাকে পানি॥ 
অনেক প্রকারে রাবণেরে বুঝালু বিস্তর । 
তবু সীতা নাহি দিবে রাজা লঙ্কেশ্বর ॥ 
প্রাণের অধিক দেখে সীতা তো সন্দরী। 
ইন্দ্রাজং কাটল সীতা মনে বিস্ময় কার? 
বানর জাত হনুমান পশমধ্যে গাঁণ। 
আপন ঘরের সন্ধান আপাঁন সে জাঁন॥ 
অশোকবনে থাকেন সীতা চোঁড় সভ রাখে। 
রাবণ বই সতাকে অন্য পুরুষ নাহ দেখে ॥ 
আমার বচন শুন গোসাঞি নহিও অসুখী । 
কুশলে আছেন তোমার সীতা চন্দ্রমুখী॥ 


রামায়ণ 


তোমা দুইজন দেখি বিক্রমে বশাল। 
তোমা দূহাঁ ভাশ্ডিবারে পাতিল মায়াজাল ৷৷ 
মায়াসীতা কাটয়া তোমাসভা ভাণ্ডে। 
সুখে যজ্ঞ করে বেটা নিকুম্ভিলা কুণ্ডে॥ 
আপনার ঘরের বার্তী আপান সে জানি। 
মায়াসীতা করিতে পাঁর সহস্র কামিনী ॥ 
আগ্নবর পায়্যা বেটা জিনে বারে বারে। 
যন্জভঙ্গ যে করে সেই মারে তারে॥ 
রহ্ধা ইন্দ্রজতে বর দিলেন যখন। 

আঁম ৱহ্মা রাবণ ছিলাম তিনজন ॥ 
ব্রহ্মার বচন আম এখনি মনে করি। 
যজ্ঞভঙ্গ যেই করে সেই তারে মার॥ 
মায়াসীতা কাটিয়া তোমায় কাঁরল মৃচ্ছিতি। 
ইন্দ্রীজৎ মারতে লক্ষণে পাঠাও ত্বারত॥ 
বাছিয়া কটক দেহ রণেতে যুঝার। 
ইন্দ্রীজং মারলে তবে যুদ্ধ নাহ আর! 
আজানূলাম্বিত বাহ কমললোচন। 
মিথ্যা কাৰ্য্য কর তুমি বিষাদ ক্ুন্দন॥ 
রাম বলেন বিভীষণ রাক্ষস আধিপতি। 
কোন্‌ যুন্তি বাললে তুমি না কার অবগতি! 
আরবার বল মাতা কার অবধান। 
তোমা বই মত ত্ৰিভুবনে নাহি আন! 
রামের বচন শান বলে বিভীষণ। 
আমার বচন শুন কমললোচন | 
*সীতাকে পাইবে তুমি রাবণ মারলে । 
নিবেদন কৈল্‌ আম চরণকমলে ॥* 
যক্ঞভঙ্গ কাঁরতে লক্ষণ পাঠাহ ত্বারিত। 
যজ্ঞভঙ্গ কাঁরলে এখন মাঁরবে ইন্দ্রজত। 
সকল রাক্ষস মারল এই বেটা আছে। 
ইন্দ্রাজৎ মারলে তুম রাবণ মারিহ পিছে 
আগে গিয়া ইন্দ্রজিতে মারুন লক্ষ্ণ। 
কালকার যুদ্ধে তম মারহ রাবণ 
এক ভাই দুইজনে মারিতে বড় ভার। 
দুই ভাই দৃহাঁরে মার এই যুত্তি মোর] 
যজ্ঞ যাবৎ নাহ করে কুমার ইন্দ্রজিত। 
লক্ষ্মণ লইযা আম যাইব ত্বারত॥ 
লক্ষ্মণেরে যাঁঝবারে দেহ ত আশ্বাস। 
ইন্দ্রাজৎ মারলে সভার ঘুচয়ে তরাস॥ 
আমার বচনে গোসাঁঞ করহ প্রতীত। 
লক্ষ্মণ মারবেন কুমার ইন্দ্রজত ॥ 

অল্প জ্ঞান না কাঁরহ লক্ষ্মণ প্্বত। 
লক্ষমণের বাণ দেখিলে উঠয়ে রকত॥ _ 


banglabooks.in 


লঙবকাণ্ড 


'বভীষণের য্যান্ত রাম না কারলা আন। 
লক্ষণের সঙ্গে দিলা মন্ত্রী জাম্বুবান॥ 
যুদ্ধেতে আগল ভল্পক বিক্লমে গভনীর। 
শণের দোসর দিল হনুমান বীর॥। 
পাছে কটক লৈয়া চাঁললা বিভীষণ। 
য় গবাক্ষ চলে আর গন্ধমাদন ॥ 
হেণ্র দেবেন্দ্র চলে সুষেণনন্দন। 
বাসব কুমুদ চলে ধম্রাক্ষ চন্দন ॥ 
বল নীল চাললা আর বানর সম্পাতি। 
সাজিয়া চাঁললা সভে লক্ষণ সংহতি ॥ 
আওয়াস ভিতরে যাইতে 
চান্তত রঘুনাথে। 
লক্ষযণেরে সমার্পলা বিভীষণের হাথে ।* 
মাত্রা কাঁরয়া দিলেন শ্রীরাম শুভক্ষণে। 
নাম প্রদক্ষিণ করিয়া চাললা লক্ষণে 
ডাললা লক্ষ্মণ বীর দ:জ্জয় প্রতাপ । 
পৃথিবী যাঁড়য়া ঠাট চলে মেঘচাপ 
আগ; ঘড় চাশিয়া হনুমান মহাবল। 
কপাট ভাঁঙ্য়া দূর করিল কপিবল॥ 
হাথে অস্ত্র রাক্ষস সভ গড়ের দ্বার রাখে। 
ঘর পোড়া দেখিয়া রাক্ষস 
পলায় লাখে লাখে ॥ 
হাথে গাছ হনুমান যায় রড়ারাঁড়। 
গাছের বাড়তে মারে পঞ্চদশ কুঁড়ি॥ 
হনুমান দৌখয়া রাক্ষস ভঙ্গ পড়ে। 
আপন ইচ্ছায় বানর সম্ভায় লঙ্কার গড়ে ॥ 
দক্ষ লক্ষ রাক্ষস সভ রাখিয়া চার ভিতে। 
ধজ্ঞ করে ইন্দ্রজৎ রাক্ষস বোম্টতে ॥ 
ইন্দ্রীজং দোঁখতে না পায় পাটের আড়ে। 
[বভীষণ বলে লক্ষমণ ভাঙ্গ পাট কাঁড়ে॥ 
পাটোয়াল ভাঁঙ্গলে এখন কোপ হৈবে মন। 
যজ্ঞ ছাড়িয়া আসবে করিবারে রণ॥ 
লক্ষ্মণ বলেন বিভীষণ লঙ্কা ছাই বাণে। 
সরোবরে শোভে যেন রাজহংসগণে ॥ 
ঘন ঘন বানর রাখ্যা দিল চার িতে। 
ইন্দ্রজৎ না পায় যেন যজ্ঞ করিতে॥ 
চার ভিতে বানর সভ ভাঙ্গে পাটোয়াড়। 
কুড় কুড় দুড় দুড় করে দুয়ারের কেওয়াড় ॥ 
ভঙ্গ দিয়া রাক্ষস পলায় চারি ভিত। 
তবু যজ্ঞ করিছে কুমার ইন্দ্রজিত॥ 
যজ্ঞ করে বিপ্র সভ করে বেদধনি। 


২৫৯ 


রন্তপাট ভারে ভারে রন্তচন্দন। 
রন্তকুসুম মাল্য আর রন্তবসন॥ 
যজ্ঞ করে ইন্দ্রজিং আপনার মনে। 
কাণ্ডার তুলিয়া তাহা দেখে হনুমানে ॥ 
যজ্ঞের কাণ্ডার ধর্যা বীর দিল এক টান। 
হনুমান দৌখয়া রাক্ষস যাঁড়ল পলান॥ 
সমুখে দাশ্ডায় বীর পরম সন্ধানী। 
গাছের বাঁড় মারিয়া নিভায় 
যজ্ঞের আগান॥ 
ঘৃত মধু দধি দুগ্ধ যত আয়োজন। 
ভক্ষণ করিল সভ পবননন্দন॥ 
হনুমানের 'বক্রম যেন সিংহের প্রতপ। 
যজ্ঞকুণ্ড ভারয়া বীর করিল প্রন্্রাব॥ 
যজ্ঞসজ্জ ছড়াইয়া বীর 
ফেলে চারি ভিত। 
যজ্ঞ ছাঁড়য়া যুঁঝতে উঠে 
কুমার ইন্দ্রীজত ॥ 
মেঘবর্ণ ইন্দ্রীজং তাশ্রলোচন। 
হনুমানের উপরে করে বাণ বরিষণ। 
জাঠি ঝকড়া শেল ফেলে মহাকোপে। 
লম্ফ দয়া হনুমান সকল বাণ লোফে॥ 
মল্লযুদ্ধ করে বেঙা পেলি ধনুক বাগ।* 
এক চাপড়ে আজ তোর বধিব পরাণ 
মায়ারণ কারস বেটা ব্রহ্মার বরে। 
এক চাপড়ে তোরে পাঠাব যমঘরে॥ 
এতেক বালয়া যুঝে পবননন্দন। 
গাছ পাথর বাঁরযণে ছাইল গগন ॥ 
আকর্ণ পঢ়ারয়া ইন্দ্রাজৎ এড়ে বাণ। 
গাছ পাথর কাটিয়া করয়ে খান খান॥ 
লক্ষণের কানে গিয়া কহে বিভীষণ। 
ইন্দ্রীজতে হনুমানে ঝাঁজয়াছে রণ॥ 
ধায়্যা বিভীষণ কহে লক্ষণের কানে। 
হেরো ইন্দ্রীজৎ দেখ মারে হনুমানে॥ 
ইন্দ্রজং লক্ষ্মণে দহে" হইল দরশন। 
হাথে ধনুক তজ্জজন করে বীর লক্ষণ ॥ 
আগ্নর পায়্যা বর। 
দেখাদেখি আজ তোরে পাঠাব যমঘর ॥ 
লক্ষণ যতেক বলে কিছ নাহ শুনে। 
গালাগালি দিয়া ভর্ছে খুড়া বিভীষণে ॥. 
কীত্তবাস বাখানিল মূনির পুরাণ । 
গাইল গীত অমৃতসমান ॥ 


banglabooks.in 


২৫২ 


সৰ্ব্ব নষ্ট কৈলা খুড়া নাশিলা গে'য়াঁতি। : 


তোমা হইতে নষ্ট হইল লঙগ্কার বসাত॥ 
্রহ্মার বরে তুম খুষ্টা বাঁটিলা রাক্ষসকুলে ৷ 
ধাম্মিক বিভীষণ খুড়া সব্বলোকে বলে॥ 
বাপের সহোদর তুমি বাপের সোঁসর। 
বাপের সমান সেবা কাঁরলাম বিস্তর ॥ 
রাক্ষসকুল ছাঁড়য়া খুড়া গেলা হে মানুষে। 
ভাই ভাইপো খুড়া না থুইলা বংশে 
লঙ্কার ক্রন্দন খুড়া যেইজন শুনে। 
বুক বিদায়া সে মরয়ে তখনে॥ 
রাক্ষপকুল ক্ষয় করিয়া ক্ষমা নাহ মনে। 
সন্ধান করিয়া বৈরী আনিলা নিজ স্থানে ॥ 
দুই কুল খাইলা খুড়া হৃদয় নিষ্ঠুর । 
তোমা দরশনে পাপ বাড়য়ে প্রচুর ॥ 
নির্গণ সগুণ হয় তবু সে গেক্মাতি। 
সভে মেলি এক ঠাঁঞ করিব বসাত॥ 
পরের কোলে দোঁখ খুড়া পরম সুন্দরী । 
আপন কপালে নাহ কি কাঁরতে পাঁর॥ 
পরসেবা করিয়া করিলা বংশনাশ। 
কত কাল তোমার নরকে হবে বাস॥ 
গুরু গা্বত নাহি মান 
ভাইপোয়ের ব্যথা ।* 
তোমা পুরুষে হবে পণ্চম অবস্থা॥ 
লঙকার ভোগ ভুঁঞ্জয়া খুড়া হইলা বাহর। 


ভাই ভাইপো বধিলা না থুল্যা এক গুটধী। 
আমি মাত্র আছিলাম তোমায় 

লাগল ছটফট ৷ 
খানক কাল কটক খুড়া গড়ের বাহর কর। 
যজ্ঞে পূর্ণা দিয়া যাবৎ নাহ মাগি বর 
ঝাট গড়ের বাহির কর লক্ষ্মণ মহাবীর। 
নহে এই খাণ্ডায় আজ 


পরপ্রব্য নাহ হরি না কার পরদার॥ 
তরাশী লক্ষ দেবকন্যা তোর বাপের ঘরে। 
এত স্ত্রী থাকতে তবু .পরদার করে॥ 
Tাহ্মণী হারয়া আনে শৃঙ্গীরের সাধে। 


বংশে মাঁজল বেটা সেইসঅপুন্যাধে" 


রামায়ণ 


সব্্বকাল না ফলে গাছ সময় পাইলে ফলে। 
এতাঁদনে ফলিল পাপ রাক্ষসের কুলে॥ 
রাবণের সেবা কারলে কোন্‌ কার্য হইবে। 
রঘুনাথের সেবা করিলে ভ্রৈলোক্য জিনিবে॥ 
ধার্মিক লোক যে বলে 
অধাম্মিক তাহা গঞ্জে। 
ধাম্মিকের বোল শুনিলে 
নানা সুখ ভুঞ্জে ৷ 
ধৰ্ম্ম বুঝাইতে তোর বাপ 
মোরে লাথ মারে। 
বৈরীর শরণ লইল; সেই কৃপা করে॥ 
পাপীর ওরসে তোর হইল জনম। 
কেমনে জানিবে তুমি রাম নারায়ণ ॥ 
তোমার মনেতে রাম মানুষ তপস্বী। 
রামের যেমত কর্ম শুনিতে ভয় বাসি॥ 
পাষাণ হৈয়াছিল গৌতমের রমণী । 
পদরজে মুস্ত কৈল রাম রঘুমণি। 
তাড়কা মারিয়া মনির ভয় ঘুচাইল। 
জনকের ঘরে শিবের ধনুক ভাঙ্গল ৷ 
বালি রাজার যত বল তোর বাপ জানে। 
হেন বালি মারল রাম এক গোটা বাণে॥ 
সপ্ততাল পৰ্ব্বত রাম বাণেতে বিশধল। 
শতেক যোজন সিন্ধু বন্ধন করিল ॥ 
কেমনে করিবে রণ হেন রামের সনে। 
পাপ পূর্ণ হইল কথা নাহি শুনে কানে॥ 
মরণ নিকট তোমার শুন ইন্দ্রজত। 
গোৌরবেতে নাহ দেখ বল বিপরীত 
আ্নর বর পাইয়া বেটা জন বারেবার। 
আঁগ্নর বর ভাইপো না পাইবে আর ॥* 
সীতা দেবীরে তুমি করিলা উপহাস। 
আজ তোরে লক্ষ্মণ বাঁর কারবে বিনাশ ॥ 
খুড়া ভাইপোয় দুইজনে গালাগালি। 
দূরে থাকি শুনেন তাহা লক্ষণ মহাবলী ॥ 
ধাইয়া লক্ষ্মণ বার গেলেন সত্বর। 
ধনূকে টঙ্কার দল লক্ষণ ধনুদ্ধর ॥ 
লক্ষণ বলে ইন্দ্রীজৎ শুন মহাবল। 
বারে বারে জিন তুমি পায়্যা আ্নর বর॥ 
তোর লাগিয়া সাজ্যা আইলাম 
ভিতর আওয়াসে। 
কাটয়া ফেলিব তোমা চক্ষুর নিমিষে) 
আজিকার 'দিনে তোর কাঁটিব যে' মাথা । 
আগা, মা. ত289592জওিডি 


লাক্স এ 


banglabooks.in 


ভাঞ্খন খল "ভ 


তোমারে মারতে আজ্ঞা কাঁরলা শ্রীরাম । 
লঙ্কার ভিতর পাঠাইল 
লৈতে তোমার প্রাণ ॥ 
লক্ষণের বোলে ইন্দ্রজৎ কোপে জহলে। 
মেঘের গজ্জনে বীর নিষ্ঠুর কথা বলে॥ 
রান্রীদন তোর ভাই সীতা লাগিয়া ঝুরে। 
তু মারবে কাঁদবে দুইজনের তরে॥ 
তোয় মোয় রণ আনে নাহ প্রয়োজন। 
কে মরে কে জয়ে আজ দেখবে দেবগণ ॥ 
এত যাঁদ দুইজনে হইল গালাগালি। 
দুইজনে যুদ্ধ করে দুহে* মহাবলী॥ 
ধনুক টঙ্কার আইলা রাবণ কোওর। 
দুই বারে মহাযুদ্ধ হইলা বিস্তর ॥* 
কোপ করিয়া বাণ এড়ে রাবণ কোঙর। 
সৰ্ব্বাঙ্গ ফুটিয়া লক্ষ্মণ হইল জজ্জর॥ 
সকল শরীরে বাণ লক্ষমণের নাহ অবকাশ । 
ফাঁফর হইলা লক্ষ্মণ পাইলা বড় র্লেশ॥ 
কোমল শরীর লক্ষণের ন্রাসত বিভীষণে। 
বানর কটক লৈয়া বীর প্রবোশল রণে॥ 
বিভীষণ বলে বানর সাহসে কর ভর। 
একচাপ হৈয়া মার রাবণকোঙর॥ 
খুড়া হৈয়া আমি 
ভাইপোয়ের মৃত্যু চাহি। 
অপযশ অপকীণীর্ত রামের লাগিয়া সাহ॥ 
ইন্দ্রাজং মারলে আজ কালি রাবণ 'জান। 
সাগর তারলে কি করিবে 
গোক্ষুরের পানি॥ 
নীল সেনাপাঁত যুঝে হৈয়া আগয়ান। 
চৌবাশ হাজার রাক্ষসের বাঁধলেক প্রাণ ॥ 
নল সেনাপাঁত তবে প্রবেশিলা রণে। 
ষাট হাজার রাক্ষসের বধিলেক প্রাণে ॥ 
তার পাছে বিভীষণ ধনুক ধাঁরয়া যুঝে। 
পণ্টাশ কোটি রাক্ষস মারে 
সংগ্রামের মাঝে! 
কাঁপল ইন্দ্রজং বীর দেখিয়া িভীষণ। 
বিভীষণের উপরে করে বাণ বাঁরষণ ॥ 
কুঁপয়া ইন্দ্রজৎ এড়ে আঁগ্নবাণ। 
বরুণ বাণে বিভীষণ কারল নির্বাণ ॥ 
বলে শুন খুড়া বিভীষণ। 
এইক্ষণে খুড়া তোর বধিব জীবন! 
ঘরের সন্ধান বার্তা কহিল রামের সনে। 
আমার মরণকথা কাঁহল লক্ষণে ॥ 


উঠ 


আমি মৈলে কত সুখ তুমি পাইবে মনে। 
তোমা সম পাপা! নাহ এ তিন ভবনে ॥ 
তোমার প্রসাদে খুূড়া রহে তো জাবন। 
দুয়ার ছাড়িয়া তুমি করহ গমন॥৷ 
বিভীষণ বলে শুন কুমার ইন্দ্রাজত। 
তোমার মরণে আমার হয় বড় প্রীত 
অহার্নাশ তোমার আম চান্তয়ে মরণ। 
আর ঘরে না যাইবে রাবণনন্দন॥ 
বিভীষণের বোল শুনি ইন্দ্রজিং রোষে। 
বিভীষণ বাঁধতে কত বাণ বাঁরষে॥ 
অস্ত্র দৌখিয়া ত্রাস পাইল বিভাঁষণ। 
ডাকিয়া বলয়ে প্রাণ রাখ ঠাকুর লক্ষণ 
বিভীষণ রাখিতে লক্ষ্মণ হইলা আগনয়ান। 
অস্ন কাটিয়া বিভীষণের কৈলা পাঁরত্রাণ॥ 
আর বাণ লৈয়া লক্ষণ পুরিয়া সন্ধান। 
ইন্দ্রাজতের ধনুক কাটি কারল দুইখান! 
ধনু কাটা গেল বার পাইল তরাস। 
লম্ফ 'দিয়া ইন্দ্রজং উঠল আকাশ॥ 
গলাইয়া যাইতে চাহে রাবণনন্দন। 
পথে হনুমান সনে হইল দরশন॥ 
পর্বত লৈয়া ধায় বীর হনুমান । 
পলাইল ইন্দ্রজং লইয়া পরাণ! 
পাতালের পথে যায় রাবণনন্দন। 

তথা জাম্বুবান সহ হইল দরশন ॥ 
প্রাণ লৈয়া পলায় কুমার ইন্দ্রজিত। 
দ্বারে বিভীষণ দেখ্যা পাইল বড় ভীত 
ডাক দিয়া লক্ষণেরে বলে বিভীষণ। 
এই ভাইপোয়ের তুমি বধহ জীবন॥ 
শুনিয়া লক্ষণ বীর হইলা আগুয়ান। 
মন্ত্র পাঁড়য়া হাথে নিল ব্রহ্মঅস্ম বাণ॥ 
যাঁদ রঘুনাথ হন বিষ অবতার । 

তবে ইন্দ্রীজৎ তুমি কারবে সংহার 
যদ লক্ষ্মী হয়েন সীতা জনকনান্দনী। 
তবে ইন্দ্রজতের তুমি বাঁধবে পরাণি॥ 
আমি স্বরূপেতে রামের যদি হই দাস। 
তবে ইন্দ্রজিতে তুমি করিহ বিনাশ ॥ 
বাণ এঁড়লেন লক্ষ্মণ পিয়া সম্ধান। 
বরক্ষঅস্ত্ে ইন্দ্রাজং হইলা দুইখান॥ 
মাথায় মুকুট লোটায় কর্ণের কুণ্ডল! 
ইন্দ্রীজতের মাথা লোটায় ভূমিতল ॥ 
ইন্দ্রীজং পাঁড়ল রাক্ষস ভঙ্গ পড়ে। 
ধাইয়া বানর কটক রাক্ষসেরে বেড়ে॥ 


banglabooks.in 


২৫5 


লাস পায়্যা পলায় রাক্ষস গণিয়া প্রমাদ। 
রণস্থলে বানর কটক ছাড়ে সিংহনাদ॥ 
ইন্দ্রীজতের মাথার উপর বানর সভ চাঁড়। 
কাটা মাথার উপরে বানর মারয়ে বাঁড়॥ 
জিয়ন্তে না পারে বানর মরার উপর খাণ্ডা। 
ইন্দ্রীজতের মাথা বানর 
লাথতে করে গুন্ডা ॥ 
কাঁত্তবস বাখানিল মুনির পুরাণ। 
লঙকাকান্ডে ইন্দ্রীজংবধ উপাখ্যান 


পটমঞ্জরী রাগ 
হাথে ধনুক বাণ ন্রভূবন কম 
যাহার নামে পৃথিবী ফাটে। 
'ব্রভুবনে যত বার ডরে কেহো নহে স্থির 
দেবগণ যার ঘরে খাটে ॥ 
হেন বীর পাঁড়ল রণে জয় জয় দেবগণে 


সৃরপুরী করয়ে মঙ্গলে ৷ 

ইন্দ্র তথা ঝাট হৈয়া সঙ্গে দেবগণ লৈয়া 
লক্ষণে বলেন যোড় হাথে । 
উদ্ধার করহ রঘুনাথে ॥ 

আম ইন্দ্র সুরপাতি মোর শুন দুর্গাত 
বাঁধিয়া আনিল নাগপাশে। 

যোরে কার পরাজিত নাম ধরে ইন্দ্রজিং 
মেঘনাদ নাম সভে ঘোষে॥ 

হৈল মোর লম্মান বধিলা তাহার প্রাণ 
খণ্ডাইলা যত মোর ডর। 

আজ শুভঁদন হৈল ইন্দ্রীজং বীর মৈল 
রঘুবংশে তুমি ধনূর্ধর॥ 

পপ বাঁরষণ কার ইন্দ্র যায় সুরপুরী 
দেবগণের হৃদয়ে উল্লাস । 


রামায়ণ 


ন্রিভুবনে যত বৈরী লক্ষ্মণ তাহারে মার 
নাচাড়ি রচিল কৃত্তিবাস ॥ 


কটক লৈয়া বাঁহর হইলা লঙ্কার 'বিহন্দে। 
দুই হাথ তুল্যা দিলা দুই বারের কান্ধে ॥ 
লঙকা হইতে লক্ষ্মণ বীর হইলা বাঁহর। 
সিংহনাদ ছাড়ে বানর শুনিতে গভীর ॥ 

আওয়াস ভিতর পাঠাইয়া শ্রীরাম চান্তিত। 
মায়াযুদ্ধে ভাইকে পাছে মারে ইন্দ্রজত॥ 
এতেক চিন্তিয়া পথ চাহেন ঘনে ঘন। 

হেনকালে রামের আগে আইলা লক্ষণ । 


কম্পবান রামের চরণে লক্ষ্মণ কাঁরলা প্রণাম। 


আশীর্বাদ দয়া কোলে কৈলা শ্রীরাম ॥ 
ঘম্ম দেখলেন বাম লক্ষণের অঙ্গোতে। 
ইন্দ্রীজৎ পাঁড়য়াছে না লয় মোর চিতে॥ 
বিভীষণ বলেন গোসাঁঞ শন য্যান্তসার। 
ইন্দ্রীজৎ মারিয়া লক্ষ্মণ 

কৈলা আগসারা 


পটমঞ্জরী রাগ 

জান রিপু পরচণ্ড রাম করে কোদন্ড। 
কর্পর তাম্বুল কার মুখে। 

পলকে পুত তুণ্ড বাজে নানা বাদ্যভান্ড 
উল্লাসত বানর কটকে॥ 

রাক্ষসগণে জান রঙ্গে সংগ্রামের বেশ অগে 
সঙ্গতি যতেক মহাবীর। 
রণশ্রমে গাঁত ধীরে ধীর! 

শুন জয় সংগ্রাম কৌতুকে নাচেন রাম 
লক্ষণ বধিল ইন্দ্রজিতা। 

৮০/৫--০৫০:০৯৭ 
রাবণ বাধলে পাব সীতা 

লক্ষণ করিলা প্রণাম বত লা 
শুনিয়া কৌতুকাী হইলা রাম। 

বৈরকুলে উৎপাঁত্ত ধর্মে বিভীষণের মা 
কহিল লক্ষণের গুণগ্রাম | 

শুনিয়া লক্ষণের রণ রাম দিলা আলি 
ললাটে চুম্বন দিল ভাই। 

লইল মাথার ঘ্রাণ চুম্বিল ধনকবা 
তোমা বিনে আর নাহ ভাই! 


banglabooks.in 


পৎ্কাকাণ্ড 


সঙ্গে সভ কাঁপগণ নৃত্য করে ঘনে ঘন 
পদভরে কাঁপে নাগপুর। 
তিভুবনে যত আর তাহারে লক্ষ্মণ মা'র 
আনান্দিত হইল সুরপূর॥ 
সব্বসেনা লৈয়া সঙ্গে সঃগ্রীব নাচেন রঙ্গে 
লৈয়া সকল অধিকার । 
মারিয়া যে ইন্দ্রাজৎ দূর কৈলা সুরভীতি 
এ সপ্ত সাগরে হৈলা পার॥ 
লক্ষ্মণে করিয়া স্তাতি তুমি কৈলা অব্যাহতি 
ক্ষিতিতলে রাখিলা ঘোষণা । 
ত্ৰিভুবনে যত বৈসে নাম শুনি পায় ত্ৰাসে 
ইন্দ্রীজং জানবে কোন্জনা ॥ 
৮০৮-৮৬৯ সুরপাঁত করে স্তুতি 
খণ্ডাইলা ন্রাস। 
নিরাকার 
নাচাঁড় রচিল কৃত্তবাস॥ 


বাম বলেন সুষেণ তুমি বৈদ্যপ্রধান। 
লক্ষণের গায় কথ ফটয়াছে বাণ৷ 
বাণের ফলা রাহয়াছে শরীর ভিতর। 
কেমনে সাঁহবে জবালা শরীর জর্জর | 
ইন্দ্রীজং মারিয়া ভাই রাঁখলা দেবগণে। 
সীতা উদ্ধারিল মোর ভাই সে লক্ষমণে॥ 
হেন ভাইর গায় আছে অস্ন গাঁদ গাঁদ। 
মন্ত পাঁড়য়া সুষেণ বেজ দিলেন ওষধি ॥ 
ওষধের গন্ধ তার শরারে প্রবেশে । 
দুই লক্ষ বাণের ফলা শরীর হইতে খসে॥ 
আর এক ওষধ লক্ষণ গায় করিল লেপন। 
সুন্দর শরীর হইল প্রসন্ন বদন ॥ 
ধন্য ধন্য শ্রীরাম সুষেণেরে বাঁল। 
সুষেণ উঠিয়া তাঁর নিল পদধুলি ॥ 
লক্ষ্মণ শরীর সুস্থ হইল যত বানরগণ। 
সভে মেল বাঁল্দলেক রঘুনাথের চরণ ॥ 
বারভাগ দৃঢ় হইল রামের প্রসাদে। 
রাম জয় কাঁরয়া বানর ছাড়ে সিংহনাদে। 
বিহান বেলা হইল ইন্দ্রজতের মরণ। 
ই প্রহর বেলায় বার্তা পাইল রাবণ ॥ 

ঢ় বড় পানর যারা সভে ঘুষে বশ। 

তর মরণ কাঁহতে না করে সাহস॥ 

রাক্ষস ধায় আদড় চুলি। 

রাবণে কাহল গিয়া করিয়া অঞ্জলি ॥ 


২৫৫ 


*পাপিষ্ত বিভীষণের কথা করহ শ্রবণ । 
যজ্ঞস্থানে ভেদ কার আনিলা লক্ষণ ৷* 
দেখিল শুনল গোসাঁঞ কাহতে ভয় কার । 
ইন্দ্রাজত পাঁড়ল মজিল লঙ্কাপুরী॥ 
শুনিয়া রাবণ রাজা হৈলা অচেতন। 
সিংহাসন হইতে রাজা পড়ে ততক্ষণ ॥ 
যুবরাজ পুত্র তুমি লঙ্কার আঁধকারা। 
রাবণ হেন বাপ তোমার মাতা মন্দোদরণী ॥ 
তোমার বাণে মেরু মন্দার নাহ ধরে টান। 
মানুষের বাণে পুত্র হারাইলা প্রাণ॥ 
কুম্ভকর্ণের শেক মোর সম্ভাইল বুকে। 
আজ রাবণ রাজা মরিল তোমা পননরশোকে ॥ 
বংশনাশ করিল মোর ভাই বিভীষণ। 
ঘরের সন্ধান যত কৈল বিবরণ ॥৷ 
স্থির করিল রাজারে সভ পাত্র মন্দ ধরি। 
ইন্দ্রজৎ পাঁড়ল বার্তা পাইল মন্দোদরী ॥ 
পুত্ৰশোকে মন্দোদরণ হইলা মৃচ্ছিত। 
অচেতন দেখিয়া সভে হইলা 'চাল্তত ॥ 
চেতন পাইয়া রাণী ডাকে ইন্দ্রাজত। 
দশ হাজার সাঁতনী বোঁড়ল চারাভিত ॥ 
কীত্তবাস বাখানল মূনির পুরাণ । 
লঙ্কাকাণ্ডে মন্দোদরীর 

ক্লল্দন উপাখ্যান! 


হেন পত্র মানুষেতে মারে॥ 

ক আর বসাঁত বাস জীবনে কি আর আশ 
কি কাঁরবে ছন্র নবদণ্ড। 

কি আর পুজ্পক রথ বারভাগ আর যত 
তোমা বিনে সভ লণ্ডভণ্ড॥ 

হা হা পুত্র মেঘনাদ হইল বড় পরমাদ 
আজি সে মাঁজল লগ্কাপুর!। 

শচী সঙ্গে সুরপাতি সুখেতে করিবে স্থাঁত 
হরাষিত 


যখন পাত্র যজ্ঞ করে িতুবন কাঁপে ডরে 
দেবগণ গলায় চারিভিতি ৷ 


banglabooks.in 


২৫৬ 


হেন পুত্র মরে যার সকল অসার তার 
হা হা পত্র কি মোর জীবনে। 
ইন্দ্র আদ দেবগণে 
কেহো স্থির নহে তোমার বাণে॥ 
পাপিষ্ঠ যে বিভীষণে শু আনে যজ্ঞস্থানে 
তে কারণে মারল লক্ষণে । 
লঙকা মজাইল বিভীষণে॥ 
বাছিয়া যে সুন্দরী 'বিভা করাইল; নারী 
[জিনিয়া আনিলা নানা ধাঁড়। 
প্রথম যৌবনে বিভা কৈল্‌ যত জনে 


৮ বধ কৈলা রাঁড়॥ 
হবা ভা জা 


সেই নারী পাঁতব্রতা ব্যর্থ নহে তার কথা 
লঙ্কা যে মাঁজল তার শাপে॥ 
তার শাপে পূত্র মোর মরে। 

৮০৯৬ রণে সভ হত হইল 
লৈয়া বাহির হয় ঘরে ॥ 

সির, সংগ্রামে আইলা হরি 


জনে পনর ত্ৰিভুবনে 


রামায়ণ 


আজ হৈতে সুখে নিদ্রা যাউক সুরপতি। 
আজ মাঁজল তবে লঙ্কার বসাত॥ 
পুত্রবধূর ক্রন্দন শুন নিকষা চিল্তিত। 
জটা সাহত আইলা তথায় ত্বারত ॥ 
হেন সময় কাঁদ পত্র লোকে উপহাস। 
তোমার ক্রন্দনে শন্ুন পাইবেক আশ! 
সীতা দিতে কাহিল তোমায় রাক্ষস বিভনীষণ। 
অপমান কৈলা হইল লাথর ভাজন॥ 
বংশনাশ করিয়া কেন করহ রুন্দন। 
ভণ্ড তপস্বী নহে রাম দেব নারায়ণ ॥ 
ধন্য বিভীষণ রামের পশিল শরণ। 
আপনার দোষে তুমি মারলা রাবণ ॥ 
এক যুক্তি বাল আমি শুন সাবধানে । 
অকস্মাৎ এক কথা হইল স্মরণে॥ 
দগ্‌বজয় করিতে যখন 

গিয়াছিলা পাতাল। 
দানবকন্যার পদুত্র হৈল বিক্লমে বিশাল ৷ 
মহশীরাবণ নাম তার সর্্বলোকে জানি। 
ইন্দ্রীজৎ আঁধক তারে ধনুকে বাখান॥ 
আমার বাক্য শুন পদত করহ স্মরণ। 
মহী আইলে মারবেক শ্রীরাম লক্ষমণ ॥ 
মায়ের কথা শ্ানয়া রাবণ হরাষত মন। 
উঠিয়া করিল মায়ের চরণবন্দন ॥ 
সিংহাসনে বাঁসলা তবে রাজা দশানন। 
সঙ্কটে মহনঁকে রাজা কাঁরল স্মরণ ॥ 


, বারেক আসিয়া পত্র দেহ দরশন। 


অনাথ হইল আজ কনক লঙ্কাপুরাী। 
পুত্র পুত্র বালিয়া কাঁদে রাণী মন্দোদরণ ॥ 


আজ হৈতে দেবগণে 
', মোর হইল শঙ্কা 


ইন্দ্রজতের শোকে আমার 

না রহে জীবন। 
বংশনাশ করিল মোর নরবানরগণ। 
আমার এ রাজ্য রাখ রাখ সিংহাসন ॥ 
তেজিয়া কাণ্চনপুরী দেহ দরশন। 
বাপ পোয় একন্রেতে কার গিয়া রণ ॥ 
এক চিত্তে রাবণ রাজা করয়ে স্মরণ । 
টলমল করে ওথা মহাীর সিংহাসন ॥ 
কপালে টগ্কার তার পাঁড়ল ততক্ষণে । 
ভদ্রকালণ স্মরিয়া' বাঁসলা ধেয়ানে॥ 
মন্নম জাপয়া বীর 'চিন্তিল সকল । 
পক কারণে কম্পমান আসন টলমল | 
স্বর্গ মর্ভ্য পাতলপুরী করিল গণন। 
লঙ্কাপুরীতে বাপ মোর করয়ে স্মরণ! 
নরবানর সনে হইল রণ 'ববপরাীত। 
লক্ষণের বাণেতে পড়ল ইন্দ্রজত! 


banglabooks.in 


ড্ক্ব্নণ্ড 


[তর হইয়া বাপ করয়ে স্মরণ। 
রমিন্রে রাজ্যখান কৈল সমর্পণ॥ 
দ্ুকালীর ঘরে মহ দল দরশন। 
দাক্ষণ হৈয়া দেবীর বান্দলা চরণ ॥ 
রযোড়ে বলে মহা দেবীর গোচর। 
গকায় স্মরণ করে মোর বাপ লঙ্কেশ্বর ॥ 
লয় হৈয়াছে বাপের সংশয় জাবন। 
লানি আমারে দেহ করি নিবেদন ॥ 
সয়া বিদায় দেহ দেবী ভদ্রুকালী। 
পের শন্রু রাম লক্ষমণ 
তোমারে দিব বাল ॥ 
ত্তবাস বাখানিল মুনের পুরাণ 
ওকাকাণ্ডে ভদ্রকালী হাস্য বদন 


সয়া মহাীকে দেবী দিলেন মেলান। 
ঞ্চনপূরীতে পড়ে জয় জয় ধ্বান॥ 
[ৰামতে রাজ্য তবে কৈল সমর্পণ । 
দবীর চরণ বান্দিয়া মহা কারলা গমন ॥ 
ণনপুরীতে পড়ে জয় জয়কার। 
ড়ঙ্গ করিয়া উঠে তোঁজয়া পাতাল ॥ 
নচম্বিতে হৈল তথা সংড়জ্গের পথ । 
[তাল তোঁজয়া উঠে যেমত পর্বত 
কার দ্বারে উঠিল তবে রাবণনন্দন। 
কা বোঁঢুয়া আছয়ে যত বানরগণ ॥ 
বারে হইতে দেখে মহন 

রাক্ষস বিভীষণ। 
[নরের সাঁহত কেন খুড়ার মিলন ॥ 
হী বলে আগে রাজার বান্দব চরণ। 
বে সে জানিব আমি সভ বিবরণ ॥ 
এত বচারয়া মহা চলিলা সত্বর। 
টত্তারল গয়া যথা রাজা লঙ্কেশ্বর॥ 
সণাম কাঁরল বীর বাপের চরণে। 
সূত কোলে করিয়া কাঁদে রাজা দশাননে॥ 
ত্রীপুরুষ কান্দে যত রাবণের নারী । 
পুত্র কোলে কারয়া কাঁদে রাণী মন্দোদরী ॥ 
মৃহীরাবণ বলে এত কোন্‌ পরমাদ। 
াচাদ্বতে তোমরা কেন করহ্‌ বিষাদ ॥ 
এতেক বচনে তবে রাবণ রাজা বলে। 
সব্বাঙ্গ {তাঁতল রাজার নয়নের জলে ॥ 
চক্ষুর লোহ: মুছয়া হৈল সচেতন। 
একে একে রাজা কহে সভ বিবরণ ॥ 
৯৭কেরা) 


২৫৭ 


সূ্যযবংশে ছিল রাজা দশরথ নাম। 
তাহার জ্যেষ্ঠ পঢত্র নাম ধরয়ে শ্রীরাম] 


দুই স্ত্রীর বেটা তারে খেদাড়িল বাপে ।* 
রাজ্য না পাইয়া বনে বেড়ায় নানা তাপে॥ 
পণ্টবটন বনে বৈসে শ্রীরাম লক্ষণ । 
শূর্পণখা ভগ্নী গেলা তার দরশন। 
ভালমতে জান শুর্পণখার চাঁরত। 
লোকধর্ম্ না মানে রাঁড় বলে বপরাঁত॥ 
সেই রাঁড়র নাক কান কাটল লক্ষন্ণ। 
সহস্র রাক্ষস মারে খর দূষণ ॥ 

পাত লৈয়া আম ছিলাম লঙ্কাপুরী। 
হেনকালে রাণ্ডি আইল মোর বরাবাঁর 
ক্রন্দন করিয়া মোরে কহিল সকল। 
রাম লক্ষ্মণ বনে আইলা দুই মহাবল॥ 
দশরথেব পত্র তারা হইয়াছে তপস্বাঁ। 
সঙ্গে করি আনিয়াছে পরম রূপসাঁ॥ 
সে হেন সুন্দরী রাজা 

তোরে ভাল সাজে। 
সঁতাকে আনবে যাঁদ থাক তার কাজে ॥ 
ভুলিল আমার মন রাণ্ডির বচনে। 
রথে চড় গেলাম আম মারীচ সদনে॥ 
মার"চ রাক্ষস মায়া ধারল বিস্তর । 
রত্বমূগ হৈয়া গেল রামের গোচর॥ 
মায়া পাতি মগ গেল রাম বরাবার। 
সীতা লৈয়া আম আইলাম 

কনক লঙ্কাপরী॥ 
বনে সঈতা চাহিয়া বুলে শ্রীরাম লক্ষণ । 
পর্বতে সংশ্রীব সনে হইল দরশন॥ 
বালির ডরে সশ্রীব আঁছলা দেশান্তরী। 


বালি মারিয়া সংগ্রীবে শ্রীরাম রাজা কার॥ 


রাম লক্ষ্মণ দুই বেটা ভণ্ড তপস্বী। 
এতেক বানর তার কোথা হইতে আসি ॥ 
সীতার বার্তা জানিবারে পাঠাইল চর। 
লঙ্কা পোড়াইল মোর হনুমান বানর ॥ 
নেউাটয়া গেল তথা শ্রীরাম লক্ষণ । 
{বিভীষণ রামে গিয়া লইল শরণ ॥ 
বস্ডাই ছাড়ল সাগর মানুষের আগে। 
আপনার বন্ধন আপনি গ্রিয়া মাগে॥ 
সাগর বাঁধিয়া রাম কটক কৈল পার। 


লঙ্কা লৈয়া পাঁড়ল বাপু ঘোর মহামার॥ 
' ধম্ৰাক্ষ অকম্পন পাঁড়ল বন্ভ্রদ্ত। 


কত সেনা পড়িল তার নাহি অন্ত 


[| 


banglabooks.in 


REL 


কুম্ভকর্ণ দেবান্তক গ্রহস্ত মহাবাঁর। 
নরান্তক ন্িশরা আর আঁতকায় বাঁর॥ 
ইন্দ্র সুরপাঁত পত্র কাঁরল বন্ধন। 
হেন পুত্র মারিলেক বীর লক্ষমণ॥ 
আজি হইতে রাজ্য তোমায় 

কারল? সমর্পণ। 
ৰহ্মার বচন দৈবে হইল স্মরণ ॥ 
রাম লক্ষ্মণ মায়া ঘুচাহ হৃদের শাল। 
লঙকাপুরী রাজ্য বাপ কর চিরকাল ॥ 
মহী বলে খুড়াকে দেখল, বানরের ভিতর । 
খুড়ার মন্ধণায় তোমার মৈল সহোদর ॥ 
অমর হইতে ব্রহ্মা নাহ দল বর। 
বংশনাশ হেতু আইল এ নরবানর ॥ 
দেবর্প বানর সভ রাম নারায়ণ । 
সেই হেতু গিয়াছে তথা খুড়া বিভীষণ ॥ 
এখন কাতর হৈলে ধম্মে নাহ তাঁর। 
তোমার শন; লৈয়া যাব রসাতলপ7রী ॥ 
শুভ দৃস্টে চাহ বাপা দেহ পদধূলি। 
রাম লক্ষ্মণ লৈয়া ভদ্রকালীকে দিব বলি ॥ 
কাত্তবাসের কাঁবত্ব সংসারে 'বদিত। 
কুস্বপ্ন দেখিয়া বিভীষণ উঠে আচাম্বত ॥ 


শ্রীরাম বলেন শুন রাক্ষস বিভীষণ। 
বাম হস্ত বাম চক্ষু কাঁপে ঘনে ঘন॥ 
কাদ্দিকার যৃদ্ধেতে পাঁড়লা ইন্দ্রজত। 
আঁজকার দিন মিত দেখি বিপরীত ॥৷ 
আপনা পাসরে রাজা ইন্দ্রজতের বধে। 
নাহ জান কোন কৰ্ম্ম 

করে আস কোধে ॥* 
চর পাঠাইয়া জান কি করে রাবণ। 
এখন সঈতা দিয়া মোরে পসক শরণ ॥ 
এতেক বাঁলল যাঁদ দেব রঘুনাথ। 
বালিতে লাগিল 'বিভীষণ যোড় করি হাথ! 
সঈতা দিতে রাবণে বলিল বিস্তর । 
তোঁঞ অপমান পাইল সভার [ভিতর ॥ 
নিঃশব্দে আছয়ে রাজা না বুঝি মন্ত্রণা। 
অকস্মাৎ আসি পাছে রণে দেয় হানা॥ 
ভীম অনল আর রাক্ষস সম্পাতি। 
পক্ষ হৈয়া লঙ্কম্ম চলহ শাঘ্রগাতি॥ 
চলিল সৈ {তন বীর রাজার আদেশে । 
লঙ্কা প্রবেশ কৈল চক্ষ্র নিমিষে ॥ 


গামা 


দুরে হইতে রাবণেরে করে নিরাক্ষণ।, 
মহন পুত্র সনে কথা কহে দশানন 
মহণরাবণ বলে পিতা কারে তোমার ড 
রামলক্ষ্মণ লৈয়া যাব পাতাল ভিতর। 
কাণ্নপুরেতে আছে দেবা ভদ্রকা্দন। 
রামলক্ষমণ লইয়া তাহারে দিব বাল ॥ 
এত শান তিন বীরের উড়ল জীবন 
পলাইয়া গেল যথা আছে ‘বিভীষণ 
মহা সঙ্গে কথা কহে রাজা লঙ্কেশবর। 
বড় মন্দ্রণা গোসাঞি শুনিল; উত্তর ॥ 
শুনিয়া যে বিভীষণের উড়ল জীবন। 
গ্রীরামের কাছে গেলা লৈয়া তিনজন 
সুগ্ৰীব রাজা শন আর বানর সেনাপতি 
সুষেণ জাম্বুবান শুন যত যোদ্ধাপাঁ 
যোড়হাথে বলি শন কমললোচন। 
লক্ষ্মণ বীর শুন আর পবননন্দন॥ 
ইন্দ্রাজৎ মারিয়া সভে হইলা হরাঁষত। 
যমের দোসর বীর আইল আচম্বিত ॥ 
সাবধানে রাখ আজি শ্রীরাম লক্ষণ । 
ভাইর শোকে রণে আইল মহারাবণ ॥ 
ব্লহ্মমন্তাবদ্যা জানে প্ৰহ্মার বরে। 
অন্তরীক্ষে লৈয়া যায় পাতাল 'ভতরে॥ 
অমরনগরে শচাঁ সঙ্গে থাকে পুরন্দর। 
শচী লৈয়া যাইতে পারে পাতাল ভিত 
মহঈরাবণ আইল গোসাঞ 

কাহল নিশ্চ 
সত্য কার কাহল; লঙকা নাহল জয়। 
সাবধানে আজ রান্র রাখ বানরগণ। 
লুকাইয়া রাখ লৈয়া ভাই দুইজন ॥ 
কৃত্তবাস বাখানিল মীনর পুরাণ । 
মহারাবণের কথায় ত্রাসিত হনুমান ॥ 


ধুয়া 
জয় রঘুনল্দন জয় রঘুবার। 
আঁভনব রাতিপাঁত [িভোগ শরীর ॥ 


এত যদ বালল রাক্ষস বিভীষণ। 
বাজতে লাগিলা রাম কমললোচন ॥ 
আশপন ঘরের বার্তা জানহ নিশ্চয়। 
এই মন্দ্রণা কর যেন লগ্কা হয় জয়॥ 


banglabooks.in 


লঙ্বকাণ্ড 


কোন বার আইলা রণে কিবা তার নাম। 
ইন্দ্রজং আধক তার কিসের বাধান॥ 
এতাদন কোথা ছিল সেই মহাবীর । 
তার সনে রণ করে হেন নাহি কীর॥ 
এতেক বাঁললা যাঁদ দেব রঘুনাথ। 
বিভীষণ বলে তবে যুড়ি দুই হাথ॥ 
পূর্ব কথা কাঁহ গোসাঁঞ কর অবধান। 
রাবণের পাত্র মহীরাবণ তার নাম॥৷ 
মহীর জন্মের কথা অপূর্ব কথন। 
গন্ধব্বের নৃত্য দোখতে আইলা দেবগণ॥ 
রক্ষা আদ দেবগণ বসিলা সার সাঁর। 
গন্ধব্বেতে গীতি গায় নাচে বিদ্যাধরী॥ 
মোহনার রূপ দেখিতে দেবতার রঙ্গ । 
আচাম্বিতে শক্রধনূর তাল হইল ভঙ্গ। 
কোপ কাঁরয়া বলেন ব্ৰহ্মা দেখিয়া গন্ধবর্ব। 
মোর আগে নৃত্য করিঞ্জ্ত তোর হইল গৰ্ব ৷ 
আম নৃত্য দেখ তোর হইল পাপমাতি। 
পাপী হৈয়া জন্ম শিয়া পাপীর সংহাতি॥ 
যাওরে পাঁপষ্ঠা তুমি পাঁথবী ভিতরে। 
রাক্ষস হৈয়া জন্ম গিয়া রাবণের ঘরে ॥ 
অযোনিসম্ভব তোমার মহ" হবে নাম। 
মদ মাংস খাবে তুমি পাতালে বিশ্রাম ॥ 
এত শাপ তারে যদি দিল প্রজাপাতি। 
যোড় হাথ করিয়া রাক্ষস কৈল স্তুতি ॥ 
তুমি শাপ দলা প্রভু ইহা নহে আন। 
কত কাল বই আমি স্বর্গে পাব স্থান॥ 
বশ্রবার পুত্র রাবণ লঙ্কার আঁধকারা। 
তার পত্র হৈয়া থাকবে কাণ্চন নগরী! 
যতকাল থাঁকবেক রাবণ সম্পদ । 

ততকাল নাহবেক তোমার আপদ ॥ 
এতেক বলিয়া তবে গেলা দেবগণ। 
পৃথিবীতে শক্রধননর হইল জনম 
[দগাঁবজয় কাঁরতে যবে গেলা দশানন। 
তথা উব্বশশর সঙ্গে হইল দরশন॥ 
বাবণ দেখিয়া উব্ব্শী পলায় ত্বরিতে। 
রাবণের বীর্য খাঁস পড়ল ভূমিতে ॥ 
র্লাবণের বাঁর্ষ্য খাঁ ভূমেতে পাঁড়ল। 
সেই বীর্যে শরুধন্‌ জনম লভিল॥ 
মহাবেগে সেই বাধ্য ভূমেতে পাড়িন। 
তে কারণে মহশীরারণ নাম তার হৈল ৷৷ 
শুর কোলে কাঁর রাবণ লঙ্কাপুী আইল । 
ন্াজিৎ আধক মন্দোছরী দে পারা) 


৪ 


*কথো দিনে মহীরাবণ হইলা যোঁধন। 
প্‌ত্ৰ দেখি হরাষত রাজা দশানন 
রাবণ বলে আমি হৈলাম 

লঙ্কার আধকারণী।* 
তোমারে করিব রাজা কাণ্চন নগরী ॥ 
ছত্ৰ দণ্ড দিল আর কনক রত্নমল! 
বাপের চরণ বাঁন্দয়া মহশী গেলেন পাতাল ॥ 
পুত্রেরে মেলানি দল রাজা দশানন। 
মহ বলে বিপাত্ততে করিহ স্মরণ ॥ 
অবশ্য তোমার আমি কারব উপকার। 
চলিলা পাতালপুরে আনন্দ অপার॥ 
কাণ্চনপুরীতে মহন হইল অধিকারী । 
যাহার সেবায় তুষ্ট হইলা ভদ্রকালী॥ 
ইন্দ্রজৎ বার কালি মারিল লক্ষ্মণ 
সঙ্কটে মহাীকে রাজা কাঁরল স্মরণ ॥ 
পাতাল তেজিয়া মহা 

আইল বাপের স্থানে। 
কোন্‌ মায়া করিয়া আইসে হও সাবধানে ॥ 
অশেষ মায়া জানে সেই ব্রক্ষার বরে। 
তাহার মায়াতে 'স্থর নহে হাঁরহরে ॥ 
মহেন্দ্র দেবেন্দ্র শুন হেরম্ব দুজ্জন। 
জাম্বুবান সুষেণ শুন পবননল্দন॥ 
ইন্দ্রজাল দধিপাল শুন শতবাল। 
কুমুদ অঞ্জন শুন বানর কেশরাঁ॥ 
গয় গবাক্ষ শুন গন্ধমাদন। 
অবধানে শুন বাপু পবলনন্দন 
তোমার বিক্লম বাপ ব্রিভূবনে জানি। 
ব্রিভুবনে থাঁকিবেক যশের কাঁহনাঁ॥ 
সি পপ 
অঙ্গদের কোলে থাকুন বীর লক্ষণ ॥ 
বড় বড় বানর থাকুন দ্রহাঁর সংহতি । 
ভালমতে জাগিহ তবে চারি প্রহর রাতি॥ 
এতেক যাঁদ 'বিভীষণ বাঁলল বচন। 
শুনি চমাকত হইল সভ বানরগণ॥ 
ডরাইল সংগ্রশব বানরের অধিপতি । 
হেন বেলা জাম্বুবান বলেন যুকতি ॥ 
লঙ্কাপুরী জিনিলে ভাই বড় হয় কাজ। 
অবধানে শুন সভ বানর সমাজ॥ 
গড় পারবন্ধ কর সকল বানরগণ। 
গড়ের উপর কি কারবে সে মহীরাবণ॥ 
ভাক দিয়া সুষ্ঘাঁব বলে বীর অবতার । 
শরীয় বাড়াও বানর পর্বত আকার! 


banglabooks.in 


২৬০ 


রাজার আজ্ঞা পায়্যা সকল সেনাপাঁত। . 
শরীর বাড়ায় সভ যে যার শকাঁত॥ 
দশ পাঁচ যোজন দোখতে ভয়ঙ্কর। 
বানরগণ হইল যেন পব্বতশিখর॥ 
দীঘল লেজ করিলেক যোজন পণ্টাশ। 
সভ লেজ উভ করে ঠোঁকল আকাশ ॥ 
চারাদগে বোন্টত সকল বানরগণ। 
লেজে লেজে জড়াইল পণ্টাশ যোজন ॥ 
জাম্বুবান বলে শুন আমার বচন। 
যত কম্ম কর তোমরা না লয় মোর মন॥ 
রাম বলেন শুন অহে পবননন্দন। 
অনেকবার দুই ভাইর রাঁখলা জীবন 
আপাঁন শুনিলা 'বভনীষণের বচন। 
আজি আমা সভাকার রাখহ জীবন ॥ 
না হউক সাঁতার উদ্ধার না মরূক রাবণ । 
কালি প্রভাতে আমার হবে 
দেশেরে গমন ॥ 

ভরত শবরঘ; আনিব আর রাজাগণ। 
পশ্চাতে আসিয়া সভে মারব রাবণ॥ 
যোড় হাথে বাল শুন সকল বানরগণ। 
রাখহ লক্ষণ আমার হউক মরণ ॥ 
রামের কাতর বাক্যে পবননন্দন। 
শতেক যোজন লেজ বাঢ়াইল তখন॥ 
যতেক বানরগণ রহিল ভিতরে। 
পৰ্বত পাথর লৈয়া হাথেতে সত্বরে ॥ 
লেজ বাঢ়াইল বীর শতেক যোজন। 
পাচির কারল তাহে পবননন্দন॥ 
তাহার ভিতরে তবে কৈল দিব্য কোঠা । 
তার ভিতর বানর রহে হাথে লৈয়া জাঠা॥ 
গায় সাল মাথায় টোপর হাথে গাণ্ডি শর। 
সুগ্ৰীব অঙ্গদের কোলে দুই সহোদর ॥ 
সংগ্রীবের কোহে রাহলা কমললোচন। 
অঙ্গদের কোলে রাঁহল বাঁর লক্ষণ ॥ 
গাছ পাথর লৈয়া রহে অনেক বানরগণ। 
কথক বানর লৈয়া রাক্ষস বিভীষণ ॥ 
প্রহরী জাগে বিভীষণ হাথে গান্ডী বাণ।* 
ডাকিয়া বলে বীর দ্বার রাখহ হনুমান॥ 
অনেক রুপে দেখা দিবে রাবণনন্দন। 
মাতৃ পুরোহিত রূপে দিবে দরশন॥ 

. না ছাড়হ দ্বার! 
তয় দ্বার ছাড়লে কারো নাঁহক নিস্তার॥ 


রামায়ণ 


আজি রান্রি সাবধানে থাকিবে দুইজন। 
প্রভাত হইলে কাল মারিব রাবণ॥ 
রান্রীদন বিভীষণ রামের কার্যে লাগে। 
বানরগণ লৈয়া রাজা আপান রানি জাগে॥ 
দশ কোট বানরের হাথে দিউটনী জবলে। 
গড়ের বাহর ফিরে শ্রীরাম জয় বলে॥ 
কাত্তবাস বাখানল মুনির পুরাণ । 
ন্রিভুবন চমাকত দেখিয়া হনুমান। 


রাবণ বলে বাপু তোমার 

বিলম্বে নাহ কাজ। 
তোমা হইতে নষ্ট হউক বানর সমাজ! 
রাজ অভরণ দিল গলায় মাঁণহার। 
রাণীগণ মেলি দিল জয় জয়কার ॥ 
মন্দোদরী বলে বাপু শুনহ বচন। 
মনৃষ্য নহেন রাম দেব নারায়ণ] 
আপন ভোগ ভুঞ্জে রাজা পাপচরিত। 
আপাঁন রাখিতে নারে পড়ল ইন্দ্রজত॥ 
আপনা রাখহ যেন হয় বংশরক্ষা। 
বিভীষণ খুড়া সনে না কারহ দেখা ॥ 
ধম্মশীল বিভীষণ সকল তত্ব জানে। 
অবোধিয়া বাপ তোর কিছ; নাহি মানে॥ 
সাঁতা লাগ বংশনাশ মজে লঙকাপুরী। 
লক্ষ্মী ভগবতী সত জনককুমারী ৷ 
সাবধানে যাঁঝবা পুত্র করহ গমন। 
পুষ্পমাল্য দেয় কেহো সুগন্ধি চন্দন॥ 
আনন্দে পার্ণত হইল রাজা দশানন। 
পৃত্রেরে মেলানি দিল দিয়া আলিঙ্গন ॥ 
বাপের চরণে মহা কৈল নমস্কার। 
স্লীপুরুষে জয়ধবন দিলেন অপার 
গড়ের বাহির হইল বার রাবণনল্দন। 
দ্বার থাকিয়া করে মহা গড় নিরীক্ষণ ॥ 
[বভীষণ খুড়া দেখে সভাকার অগে॥ 
রাম জয় কাঁরয়া বানর কটক জাগে॥ 
গড়ের চূড়া দেখে মহী 

ঠেক্যাছে আকাশে । 

গড়ের দ্বারে হনুমান দেখিয়া তরাসে ॥ 
গড়ের ভিতরে বার প্রবোশতে যায়। 
বিভবষণ দোখ মহন অন্তরে পলায়॥ 
দণ্ডে দণ্ডে রাজা বলে জাঠিহ হনুমান৷ 
দ্বার ছাড়িয়া নাহ দিহ হইও সাবধান॥ 


banglabooks.in 


লরওকাকাগ্ড 


আম যাইতে চাহি তবু দ্বার না ছাঁড়িহ। 
অনেক মায়া জানে মহা তুমি না ভূলিহ॥ 
এত বালি বিভীষণ চাঁরাদগে বুলে। 
প্লাস পায়্যা মহারাবণ দুয়ার নিহালে॥ 
কেমনে লঙ্ঘিব গড় দোখ বিপরাীত। 
আম কি করিব যাহে পাঁড়ল ইন্দ্রজত ॥ 
কৃত্তিবাস বাখাঁনল মুনির পুরাণ। 
লঙকাকান্ড গাইল গীত অমৃতসমান ॥ 


মহশী বলে কেমনে গড়ে কাঁরব প্রবেশ। 
। ভদ্রুকালী দেবী মোরে কহ উপদেশ॥ 
বহ্মমল্ত জাঁপল বার ধ্যান নাহ টলে। 
বশিষ্ত মুনির রূপ কমণ্ডলু করে॥ 
গাছের বাকল পাঁরধান জটাভার 'শরে। 
মায়া পাত আইল হনুমানের গোচরে॥ 
দশরথের পুরোহিত অযোধ্যায় বাঁস। 
রাম দরশনে আম এত দূর আসি॥ 
আজি হানা দিতে আসবে মহীরাবণে। 
মহামন্ত্ৰ কহিব গিয়া শ্রীরামের কানে॥ 
হেন বেলা রাম জয় ডাকে বিভীষণ। 
পলাইয়া গেল তবে রাবণনন্দন॥ 
লঙ্কার ভিতর পলাইল ত্বরিতগমন। 
হনুমানের নিকটে আইলা িভীষণ॥ 
[বিভীষণ বলে শুন পবননন্দন। 

কার সনে কহ কথা না জান কারণ ॥ 
হনুমান বলে কথা শুন মহাশয়। 
মায়াবী আইলে তার জাঁবনসংশয় ॥ 
বিভীষণ বলে হনুমান জাঁগিহ ভালমতে। 
রাক্ষস বানর সঙ্গে রাজা চলিলা ত্বরিতে॥ 
তিন দ্বার বেড়াইয়া চলিলা দাক্ষণে। 
দবারের ভিতরে মহা ভাবে মনে মনে॥ 
ভরতের রূপ ধার রাবণনন্দন। 
হনুমানের সমুখে গিয়া দিলা দরশন ৷৷ 
রামের আকৃতি দেখ চিন্তে হনুমান। 
এক দষ্টে হনুমান করিয়াছে ধ্যান৷৷ 
ভরত বলেন তুম শুন পবননন্দন। 
দ্বার ছাড় দেখি গিয়া শ্রীরাম লক্ষ্মণ ॥ 
আমার মায়ের দোষে রাম আইলা বনে। 
অপরাধ মাগিয়া লব রামের চরণে॥ 

এক দন্টে হনুমান রাক্ষস পানে চাঁহ। 
বারে বারে মায়া পাত আজি যাবে কাঁহ 


২৬৯ 


ডরাইল মহ মায়া হইল [বিদিত। 
বিভীষণের শব্দ পায়্যা হইল একভিত॥ 
হাথে গাণ্ডী বাণ রাজা আইলা বভীষণ। 
সাবধানে দ্বার রাখ পবননল্দন॥ 

এতেক বলিয়া তবে গেলা বিভনষণ। 
কৌশল্যার মূর্ত ধরে রাবণনন্দন ॥ 
গায় রন্তমাংস নাহ আঁস্থচর্ম্ম সার। 
কালো কাপড় পাঁরধান র্াক্ষতা অপার ॥ 
উপবাসে ক্ষীণ দোঁখ হৈয়াছে দূব্বলা। 
রাম কোথা আছে বাল কাঁদেন কৌশল্যা ॥ 
রাজ্য না পাইল পত্র সতাইর গুণে। 
অনাথীর হেন পনর বেড়ায় বনে বনে॥ 
তোমার শোকে বুড়া রাজা তেজিল জীবন। 
শুনল সীতাকে চুরি করিল রাবণ॥ 
রান্রাদন কাঁদিয়া বাপু পাই নানা দুখ। 
জনম সফল কার দেখি চাঁদমুখ ॥ 

রাম রাম বলিয়া দ্বারে কাঁরছে রুন্দন। 
দেখিয়া হনুমানের তায় উাঁড়ল জীবন॥ 
কৌশল্যা বলেন শুন পবননন্দন। 

ধন্য ধন্য বানর তোমার ধন্য জীবন ॥ 
করিয়া অনেক তপ ধাঁরল? উদরে। 
হেন পূত্র দৈবদোষে আল্যা দেশান্তরে॥ 
ব্ৰহ্মা যার চরণ দেখিতে সাধ করে। 

হেন ব্রেলোক্যনাথ দেখাহ আমারে ॥ 
ঝাট কারয়া দেখাও মোরে দুই সহোদর । 
পুত্ৰশোকে আমার পড়ছে কলেবর॥ 
দেখিয়া যে সাঁবস্ময় হনুমানের মন। 
রাম জয় করিয়া ওথা আইল বিভীষণ ॥ 
পলাইল মহা তবে হইল একপাশ। 
দেখিয়া যে হনুমানের লাগিল তরাস॥ 
রাক্ষসের মায়া সে রাক্ষস জাতি জানে। 
হনুমানের নিকটে আইলা বিভীষণে ॥ 
বিভীষণ বলে শুন পবনকোওর। 

কার সনে কথা কহ নাহিক দোসর ॥ 
সাবধানে দ্বার রাখ আজিকার রাত! 
রামলক্ষ্মণ এড়াইলে সভার নিন্কৃতি॥ 
এত বলি বিভীষণ চলিলা সত্বরে। 
সাবধান হৈয়া তুমি রাখিহ দুয়ারে ॥ 
পণ রাক্ষস লৈয়া চলিলা 'বিভীষণ। 
*কর্ণ পাতি সুনে তাহা রাবণনন্দন ॥* 
কোপে কড়মড়ায় সে বিকট দশন।* 
লঙ্কাপনরী মজাইল খুড়া বিভীষণ ॥ 


banglabooks.in 


তং 


যুন্তি কার মহ'ঁরাবণ আছয়ে দুয়ারে। 
কেকয়ীর রূপ হৈলা রাম 'নবার তরে॥ 
কেকয়ীর রূপ হৈলা মায়ার প্রবন্ধে । 
হনুমানের আগে গিয়া ছলা কাঁরয়া কান্দে॥ 
আমি যাঁদ জানতাম রাম গুণের সাগর। 
তবে কেন পাঠাইধ বনের ভিতর॥ 
করযোড়ে হনুমান বালয়ে তোমারে। 
রাম লক্ষ্মণ দুই ভাই দেখাহ আমারে ॥ 
রন্তলোচন করিয়া চাহে পবননন্দন। 
বারে বারে মায়া পাতি করহ ক্লল্দন॥ 
মায়া পাতি মোর মন করহ পরাক্ষা। 
পাঁড়লে আমার হাথে নাহ তোর রক্ষা ॥* 
রাম জয় করিয়া ওথা আইল বিভীষণ। 
পলাইয়া গেল তবে রাবণনন্দন | 

ডক দিয়া হনুমানে বলে বিভীষণ। 
সাবধানে দ্বার রাখ পবননন্দন॥ 
সাবধানে থাক হন: আঁজকার রজনী । 
বারে বারে কার সনে কহ যে কাঁহনী ॥ 
এতেক বলিয়া বীর চলিলা দক্ষিণে । 
ভান্ডাইতে নারে মহা ভাবে মনে মনে॥ 
বানরেতে ভাল জানে মুনির চরি্। 
মায়া পাত মহা হইল মুনি বিশ্বামিত্ৰ 
বাম করে কমণ্ডলু খনাত ডাঁহন করে।* 
রাম রাম বালিয়া মান আইল সত্বরে ॥ 
রঘ্দনাথ রঘুনাথ বৈকুন্ঠ ঈশবর। 

কোথা হইতে পাব রামচন্দ্রের উত্তর ॥ 
রামের সনে যে মোরে করায় দরশন। 
আমার বরে চার যুগ তাহার জীবন॥ 
সৃষ্টি জন্মাইতে পারি করিতে পার লয়। 
হনুমানের সঙ্গে গিয়া দিল পাঁরচয়॥ 
অনেক দিন আছেন রাম লঙকার ভিতরে। 
মহামল্ম দিয়া যাব রঘুনাথের তরে! 
আমার মন্মের কথা সব্বলোকে জান। 
মন্ম শুনলে ক্ষধাতৃষা কিছুই না মানি॥ 
রাম জয় করিয়া ওথা আইল িভনষণ। 
চক্ষুর নিমিষে মুনি হইলা অদর্শন॥ 
সতত ভ্রমিয়া বীর বুলে নিশাভাগে। 
রাম লক্ষণ সুগ্রীব অঙ্গদ বীর আগে৷ 
দৈবানব্বন্ধ কভু না যায় খণ্ডন। 
হনুমানে জাগাইয়া গেল বিভীষণ॥ 
অন্তরে ডরায় বড় মহা মহাবীর । 
নিদ্রায় বানর কটক হইলা' আস্থর ॥ 


রামায়ণ 


সভে জাগরণ করে পবননন্দন। 


, প্রহরী বেড়ায় তবে রাজা বিভীষণ॥ 


বিভীষণের মূর্ত ধরে রাবণনন্দন। 
হনুমানের সমুখেতে দিল দর্শন ॥ 
বিভীষণ বলে হনুমান বলিয়ে তোমারে। 
পথ ছাড় যাই আমি রামের গোচরে 
শ্রীরামেরে মন্ত্র দিব বচন নিশ্বাস। 
সেই মন্দে রাবণের হবে বংশনাশ 
রাত্রিদিন রামের কার্যে ফিরি অনুক্ষণ। 
দ্বার কারো না ছাড়িহ পবননন্দন ॥ 
মোর রূপে যাঁদ কেহো 

তোমায় দেয় দেখা । 
তুমি পথ ছাড়লে কাহারো নাহি রক্ষা 
হনুমান বলে শুন রাক্ষস বিভীষণ। 
দৃম্টি পাত এক চিহ্ন দিব নিদর্শন ॥ 
আপান চাপড় বীর মারল নির্ঘাত। 
আচাম্বতে পৃষ্ঠে যেন অশাঁন নিপাত ॥ 
চাপড় খাইয়া বীরের শওকা লাগে চিন্তে। 
আপনা খাইয়া কেন আইল; 

হনুমানের ভিতে॥ 
অন্তরে কাঁপল মহন? রাবণনন্দন। 
মনে করে ইহার হাথে আমার মরণ॥ 
হনুমান বলে শুন রাক্ষস বিভীষণ। 
রামে মন্ত্র দিয়া আইস ত্বারতগমন॥ 
মহীর মায়াতে হন; ভূলিল ততক্ষণে। 
[তিন শত বিহন্দে গেল রামের সদনে॥ 
স্বর্গে হাহাকার করে যত দেবগণে। 
রঘুনাথের ঠাঁঞ গেল রাবণনন্দনে 1 
কাত্তবাস বাখানিল' মুনির পুরাণ। 
লঙকাকাণ্ডে গাইল গাঁত অমৃতসমান ॥ 


banglabooks.in 


ক্লাৎকাকাণ্ড 


ট্টকালণী স্মারয়া বীর দিল হুঙ্কার । 
মাচম্বিতি হইল তথা সুড়ঙ্গ দুয়ার ॥ 
ই ভাই লৈয়া সম্ভায় পাতাল ভিতরে। 


কাণ্নপুরেতে করে জয জয়কার॥ 
পান্রমিত্র মল্নিগণে লোঙাইল মাথা । 
অনেক দুঃখে আনিলু সভ কথা॥ 
ান্ধব্বেতে গাত গায় নাচে বিদ্যাধরী। 
আনন্দে পার্ণত হৈলা কাণ্চন নগরী ৷ 
দবীরে প্রদক্ষিণ হৈয়া বান্দল চরণ। 
ময়াইল রত্বখাটে ভাই দুইজন ॥ 

বিদায় হইয়া মহা গেলেন বাহরে। 
যমচ্র পাঁতিলেক গড়ের চারি দ্বারে॥ 
দেব দানব গন্ধৰ্ব্ব আর যত বার। 
যমচক্লে ঠেকিলে সভে হয় দুই চির॥ 
গড়ের চার দ্বার দশ দশ যোজন। 
ভিতরে কপাট দিল মহা যে রাবণ॥ 
মহীরাবণ বলে শুন পান্রমব্গণ। 
কাণ্ণনপুরার কর স্থান মার্জন!॥ 
পুজার দ্রব্য আন সভ সুগন্ধি চন্দন। 
নানা পুষ্প আন সভে উত্তম বসন॥ 
মহিষ ছাগল আন নৈবেদ্য উপহার । 
দাজযোগ্য বস্ত্র আন নানা অলঙকার॥ 
এত আজ্ঞা কর্যা মহ কৈল স্নান দান। 
দেবাচ্চনে কায্যে লাগে পানর প্রধান॥ 
স্্পুরুষ আনন্দিত জয় জয় বোলে। 
কর্ণেতে না শুনে কেহো বাদ্য কোলাহলে ॥ 
স্বর্গে যত দেবগণ ত্রাস পাইল মনে। 
সঙ্কটে ঠোঁকল রাম কমললোচনে ॥ 
ব্রহ্মা বলেন চিন্তা না করিহ দেবগণে। 
সবংশে মহশীকে নাশ করিবে এখনে॥ 
যাহা লাগিয়া ভদ্রাকালন গেলেন পাতালে। 
রাক্ষস করিব ক্ষয় বলিল তোমারে ॥ 
ব্রহ্মার বোলে হরধষিত সভ দেবগণ। 
অন্তরণক্ষে থাকিয়া দেখেন গত নাচন ॥ 
ধরাষিত মহা বড় পূজিব ভবানী। 
নানা বেশ কারল রাজার যত রাণী ॥ 
সব্বলোক ধাইল দেখিতে দুইজন। 
বৈকুণ্ঠ তেজিয়া কিবা আইলা নারায়ণ ॥ 
এমন মনুষ্যের রূপ নাহি দেখি কোথা । 
ধায়া যায় সভ লোক নাহি ঢাকে মাথা 


২৬৩ 


[বষ্ণুমু্ত্ত দেখি যেন দুই ভাইর ঠান। 
কেমতে দূহাঁর মাতা ধরিয়াছে প্রাণ! 
দৃহাঁর যৌবন দেখ সভে হৈলা সুখী। 
এত রূপের মননষ্য কোথাও নাহ দোখ॥ 
সকল পাসরে লোক দুহাঁর দরশনে। 
হেন দূহাঁ আ'নয়াছে কাটিবার মনে॥ 
নিকট হৈয়া নেহালে কেহো শ্রীরাম লক্ষ্যণ। 
কেহো বলে চিয়াইয়া দেহ 

পলাউক দুইজন ॥ 
কৃত্তবাস বাখানিল মনির পুরাণ। 
লঙকাকাণ্ডে গাইল গত অমৃতসমান॥ 


করুণা রাগ 

ধুয়া 
কোথা গেলে পাব রাম সুন্দর আমার। 
রামের বিহনে সভ দিবস অন্ধকার ॥ 


পান্র সাহত এথা মহা 

পূজার কার্যে লাগে। 
রাম জয় করিয়া ওথা বানর কটক জাগে॥ 
আগে পাছে দিউটী জহলে ধায় বিভীষণ। 
ডাকিয়া বলে দ্বার রাখ পবননন্দন ॥ 
রানি অবসান হইল সূর্যের উদয়। 
বভনষণ দেখিয়া হনুমানের বিস্ময়! 
বিদায় হইয়া তুমি গেলা যে ভিতরে 
কোন্‌ পথে আইলা তুম আমার গোচরে ॥ 
বিভীষণ বলে তুমি কি বল উত্তর। 
কোন্জন গিয়াছল রামের গোচর॥ 
কাঁদেন বিভীষণ কি বাললে হনুমান। 
আজ সে নিশ্চয় আমি তেজব পরাণ !॥ 
তোমারে ভাণ্ডিয়া গেল বাবণনন্দন। 
মায়া কার লৈয়া গেল ভাই দুইজন ॥ 

ঘাসে হনুমান গেল গড়ের ভিতরে । 

শপ Se 
মায়ানিদ্রা যায় যত সেনাপাতিগণ। 
দেখিতে না পাইল কেহো শ্রীরাম লক্ষণ! 
আছাড় খায়্যা হনুমান বুকে মারে ঘা। 
রাম রাম বলিয়া হন; উচ্চে কাড়ে রা! 
মোহ পায়্যা সুগ্ৰীব চাঁর দিগ্ে চাই। 
অচেতনে কাঁদে রাজা না দেখি দুই ভাহী। 


banglabooks.in 


২৬৪ 


সংগ্রীব বলে হনুমান কহ বার্তা সার। 
শ্রীরাম লক্ষ্মণ কোথা দুই মিত আমার] 


পদ 

করযোড়ে হন মান কর রাজা অবধান 
যত কথা তোমারে সে কাঁহ । 
যাঁদ জানি তোমার দোহাই ॥ 

দ্বারে ছিলাম একেশ্বর মায়া পাতি নিশাচর 
যত কথা কাহতে ভয় করি। 

আছিলা যে বিভীষণ যারে কৈলা অপেক্ষণ 
ইহার সন্ধানে হইল চুরি॥ 

হৈয়া ম্যান বিম্বামিত্র কেকয়ীরুপে লর্জত 
আইল কৌশল্যার্প ধরি। 

আস বিভীষণরুপে রহে মোর সমীপে 
যাব আম রাম বরাবার॥ 


শুন রাজা আমার বচন ॥ 

হনুমান জবলিলা কোপে বানর আইলা একচাপে 
পব্বতপ্রমাণ সভা দোখ। 

মেঘ যেন সণ্যরে ক্ষতি ডুবাইতে বসুমতী 
বানর সভার তেন আঁখি ॥ 

যেন আইসে জলধর সমন্ত্রীব কাঁপে থরথর 
শাবভনীষণে সভাকার রোষ। 

বিধাতা নিব্বন্ধ কাঁর রাম যাবে পাতলপুরণী 
বিভবষণকে কেন দেহ দোষ ॥ 

কীত্তবস পাণ্ডিত ভনে বিভীষণ অনাথিনে 
রাম বিনে গাঁত নাহ আর। 

পাঁপম্ঠ নিশাচর জাতি রামলক্ষমণ নিল রাতি 
বানর কটকে হাহাকার ॥ 


ঝড়ে যেন গাছ সভ উপাড়ে ডালে মূলে । 
রাম রাম বালয়া বানর লোটায় ভূমিতলে ॥ 
অঙ্গদ যুবরাজ কাঁদে বাসরের নাঁত। 
ধূলায় কাঁদে যত সেনাপাতি॥ 
কেশরণ কুমুদ কাঁদে শরভ মহাবলণ। 
সুষেণ জাম্বুবান কাঁদে আর শতবাঁল॥ 


রামায়ণ 


নল নীল দুই ভাই কাঁদয়ে অপার। 
চার দগে বানর সভ করে হাহাকার ॥ 
সংগ্রঁব বলে কুখ্যাত রহিল মহাঁতলে। 
রামলক্ষমণ আছিলেন আমা সভার কোলে॥ 
সূর্যের তনয় আমি অঙ্গদ ইন্দ্রের নাভি 
পৃথবামণ্ডলে রাহল বড়ই অখ্যাত ॥ 
সাগরে ডুবিয়া মারব যত বানরগণ। 
তাহাঁর বহনে প্রাণ ধরি অকারণ ॥ 
কেহো বলে দেশে যাইব সকল বানর। 
কেহো বলে আজি আম মারব লঙ্কেশবর। 
কেহো বলে ধাইয়া যাই অযোধ্যা নগরী । 
ভরত শন্রুঘ/ আনি জিনিব লঙ্কাপুরী ৷ 
তবে সীতা উদ্ধারিয়া দেশেরে গমন। 
জাম্বুবানের 'বিচারে কার্যয করিব সব্বজন 
সগ্রাব বলে হনুমান শুন বানরগণ। 
সকল মায়া কাঁরল রাক্ষস বিভীষণ ৷ 
এত দিনে আপন কার্য্য কারল সাধন। 
ইহা লাগয়া রামের ঠাঁঞ পাঁশলা শরণ 
রাবণ সনে ভেদ কারিয়া ভান্ডিলে আমারে 


দুইজনে কোথা এাঁড়লেক লৈয়া দুই সহোদরে ॥ 


বৈরী আপন নহে বুঝিল; তোর ভাব। 
আমা সভা ভান্ডাইয়া পাবে কত লাভ! 
কোপে হনুমান 'বিভীষণেরে নেহালে। 
পাকল কাঁরয়া আখ ধারল আঁচলে ॥ 
হনুমান বলে মোর প্রাণ হয় যে কাতর। 
চরণে ধাঁরয়া বাল দেহ দুই সহোদর ॥ 
হনুমান বলে বিভীষণে ধর বানরগণ। 
আম ধরিয়া আনি গিয়া রাজা দশানন 
সুষেণ আন গিয়া তুমি জনককুমারী। 
সকল বানর গিয়া বৌড়ব লঙ্কাপুরী॥ 
দৃহঁকে বান্ধিয়া লৈয়া যাইব দেশেরে। 
লঙ্কা উপাডয়া আম ফেলব সাগরে ॥ 
শুনিয়া যে বিভীষণ হইলা ফাঁফর। 
হেট মাথে রহিলা কিছু না দিলা উত্তর 
জাম্কুবান বলে কিছু না হয় উচিত। 
{তন লোক জানে িভাষণ ধর্্মাচিত॥ 
কোন্‌ উপায় কাঁরব বলহ বিভষণ। 
কোথা গেলে পাব রাম কমললোচন ॥ 
{বভাীষণ বলে মোর অবশ্য মরণ। 
তোমরা রাখলে মারিবে রাজা দশানন॥ 
মহণরাবণ লৈয়া গেল ভাই দুইজন। 
নিশ্চয় তোঁজবে প্রাণ অনাথ বিভঈষণ॥ 


banglabooks.in 


লঙবাকাণ্ড 


তবে খাঁনক শ্রম তুমি কর হনুমান। 
অবশ্য দৌখবা রাম কমল নয়ন ॥ 
মহাপরাক্রম তুমি ধৰ্ম্ম অবতার। 

আগে পাতালেতে তুমি কর আগঢুসার। 
মহীঁরাবণ আছে যথা কাঞ্চন নগরণী। 
যাহার সাক্ষাৎ হৈলা দেবী ভদ্রুকালী॥ 
যত্ন ক'রয়া চাঁহও তথা ভাই দুইজন। 
না পাইলে তাম মোর বাঁধহ জীবন॥ 
সুগ্রীব বলে শুন অহে কীর হনুমান। 
যতেক বানর মধ্যে তুমি সে প্রধান! 
বিচারিয়া কার্য করিলে সব্ব্বত্রতে জয়। 
জাম্বুবান বলে তুমি বলিলে নিশ্চয় ॥ 
চল চল হনুমান বিলম্বে নাহি কাজ। 
তোমা হইতে রক্ষা পায় বানর সমাজ॥ 
হন: বলে তোমার বাক্য অন্য কারে নাঁর। 
বিভীষণ ধরা রহিল তোমা বরাবাঁর ॥ 
হন: বলে যাবং নাহি আনি দুইজন। 
তাবং তোমার ঠাঁঞ রাহল বভীষণ॥ 
যাবৎ রামের ঠাঁঞ নাহ হয় দেখা । 
তাবৎ বভঁষণের অঙ্গ দাহব নহে রক্ষা॥। 
উদ্দেশে বন্দিল বীর রামের চরণ। 
সীতার চরণ বন্দে পবননন্দন ॥ 

সুগ্রীব রাজা বন্দে আর যত গুরুজন। 
ছোট বড় বানর সনে দিল আলিঙ্গন ॥ 
জাম্ব্বান সুষেণ তারে করিল কল্যাণ। 
বিভীষণ বান্দয়া চালল হনুমান 
বানর কটক দিল জয় জয়কার। 

কথ দূরে পাইল সেই সুড়ঙ্গ দুয়ার ৷ 
মহা অন্ধকার দেখে ঘোর দরশন। 
ছোট মার্ত ধারয়া গেলেন পবননন্দন॥ 
কাঁড় সহস্র যোজন তথা দোঁখল পাতাল। 
নাগলোক দেখ্যা দিল জয় জয়কার ৷৷ 
নাগলোক দেখ্যা বলে ধন্য ধন্য হনূমান। 
তোমার প্রসাদে দুই ভাই পাবে প্রাণদান॥ 
আচাম্বতে গেল বাঁর কাণ্ঠননগর। 
গড়ের বাহর দেখে বীর দিব্য সরোবর ॥ 
সোনার পক্ষ দেখে বীর সোনার দেখে গাছ। 
জলের ভিতর দেখে বীর সুবর্ণের মাছ॥ 
নানা পুষ্প বিকাশত পদ্ম উৎপল । 
হংস চক্রবাক পক্ষ করে কোলাহল ॥ 
নানা দ্রব্য দেখে বীর সরোবর পাড়ে। 
চার ঘাট বাঁধিয়াছে রত্ন জাবড়ে॥ 


২৬৫ 


আপনি পার্বতী পুরী কাঁরল 'নম্মাণ। 
পাতাল ভিতরে নাহ তেন মত স্থান॥ 
লম্ষ দিয়া উঠে বীর গাছের উপরে। 
মক্ট হইয়া পুরী নেহালে বানরে॥ 
কাণ্চনপুরী দেখল বীর সোনার সূঠাম। 
দেখিয়া কম্পিত হইলা বীর হনুমান৷ 
কাণ্চন আকার ঘর ধরে নানা জ্যোতি। 
পণ্ট বর্ণে দেখে স্থান নানা ভাঁত। 
সুগন্ধি চন্দন পুজ্প দিব্য মালা গলে। 
স্ৰীপুরুষ ক্রমে সভে জয় জয় বোলে ॥ 
নানা অস্ত্র লইয়া পদাত যূথে যুথে। 
হস্তী ঘোড়া চতুদ্দেল কেহো চড়ে রথে॥ 
গন্ধব্বেতে গীত গায় নাচে বিদ্যাধরী। 
আনন্দে পৃর্ণত সভ কাণ্ণননগরা॥ 
হনুমান বলে কেমনে কাঁরব প্রবেশ। 
এমন সঙ্কটে কেমনে কারব উদ্দেশ॥ 
গাছের ডালে বাঁসয়া বীর করয়ে ক্ুল্দন। 
লঙ্কাকাণ্ড গাইল কৃঁত্তবাস বিচক্ষণ ॥ 


আনন্দিত মহণীরাবণ পাঁজব উগ্রচণ্ডা। 
ছাগল মাহ আনে কেহো আনে গণ্ডা॥ 
অন্তঃপুরের বাঁহর হৈলা 

সাত হাজার দাসী। 
সভাকার কাঁখে দেখে সোনা কলসাঁ॥ 
সিন্দুর কঙ্জল চন্দনে হৈয়া বিভূষিত 
আঁত মনোহর মৃর্ত আইলা তুঁরত ॥* 
দুই ভাইর গুণ স্মারয়া কেহো কয় কথা। 
গড়ের বাহর হৈয়া যায় সরোবর যথা ॥ 
গাছের ডালে দেখে সভে একটি বানর। 
হনুমান দেখেন সভে যায় সরোবর! 
কলসাঁ লইয়া গেল সরোবর ঘাটে। 
হাসিতে হাসতে যায় বানর নিকটে ॥ 
একদন্টে দাসঈগণ বানর নেহালে। 
ভাবাঁক মারিয়া হনুমান 

ফিরে ডালে ডলে ॥ 
দাসী বলে রাজা কালি আন্যাছে. দুইজন ॥ 
অশ্বিননকুমার যেন দেব নারায়ণ ॥ 
তা সভার মা বাপ কেমনে প্রাণ ধরে। 
হেন দূহাঁ আনিয়াছে কাঁটবার তরে॥ 
আর আশ্চর্য্য দেখ গাছের বড় ডালে । 
হেন অপ্‌ব্ব নাহি দেখি কোনকালে॥ 


banglabooks.in 


২৬৬ 


শুনি হরষিত হইলা পবননন্দন। 
সেই দুইজন হৈবে শ্রীরামলক্ষমণ ৷ 
হরাষতে নারীগণ নেহালে মক্টে। 
অনেক কালের এক বাড়ি 

আইল নিকটে॥ 
বানর দেখিয়া বুঁড় পাইল তরাস। 
তোমরা কেন হরাষত হৈবে রাজ্যনাশ | 
মানুষ নহে দুই ভাই দেব নারায়ণ । 
কেবা সহহিবারে পারে দূুহাকার রণ॥ 
মনুষ্য বানর আইল দোঁখবা বিবাদ। 
আজ সে রাজার রাজ্যে পাড়বে প্রমাদ ॥ 
পর্বেিকথা শুন তোমরা হও সাবধান। 
কৃত্তিবাস বাখানিল মুনির পুরাণ॥ 


প্দব্বকথা কহে বুড়ি সভা বিদ্যমান। 
এক চিত্তে বাঁড়র কথা শুনে হন্মান॥ 
পূর্বে এককালে এথা আইলা প্রজাপাঁত। 
ইন্দ্র আদি দেবগণ তাহার সংহাতি॥ 
গন্ধব্বের নৃত্য দোখতে দেবতার রঙ্গ । 
মোহিনী দেখিয়া শরুধনূর 
তাল হৈল ভঙ্গ ৷ 

কোপবান প্রজাপাতি তারে দিল শাপ। 
রাক্ষসের ঘরে জন্ম শুন মহাপাপ! 
যোড় হাথে শবুধনু বলিল রক্গারে। 
তোমার আজ্ঞা গোসাঞ্িঃ কে 

_.. লাঁজ্বতে পারে॥ 
কিবা নাম মোর হৈবে জন্ম কার ঘরে। 
কতকাল থাকিব আম পৃথিবী ভিতরে॥ 
হাঁসয়া তখন রক্ষা শক্ুধনূরে কাহ। 
রাবণের ঘরে জন্ম হবে নাম হবে মহা ॥ 
নর বানর যবে তোর পাশ। 
সেইকালে রাজ্য তোর হইবেক বিনাশ॥ 
বিনয় করিয়া বলে রক্ষার চরণে। 
সত্য কারয়া বল মোরে 

মারবে কোন্‌ জনে॥ 
ব্রহ্মা বলে ইন্দ্রজৎ থাকিবে লঙ্কাপু্রী। 
পাতালে পাইবে তুমি কাঞ্চন নগরী ৷ 
আর না বালব কিছ শুন শক্রুধনৃ। 
তোমারে মারিবে যে তার নাম হনু॥ 
বৃহ্মার বচন কভু নাহবেক আন। 
এতকালে হনুমানে দৌখ্‌ বিদ্যমান! 


রামায়ণ 
দুই ভাই আনিয়াছে কাঁটবার মনে। 


. তাহার উদ্দেশে আইলা পবননন্দনে ॥ 
আজ সে অবশ্য রাজ্যে পাঁড়বে প্রমাদ। 


চল সভে ঘর যাই দেখিবে বিবাদ! 
এত 'দনে নর বানর একত্রে নিবাস। 
আজ সে অবশ্য রাজ্য হইবে বিনাশ ৷৷ 
বুড়ির কথা শ্যানয়া হাসে বার হনুমান। 
হনুমান বলে তোমার চরণে প্রণাম ৷ 
কন্যাগণ ভরিলেক জলের কলসা। 
অল্তঃপুরে চলে তবে সাত শত দাসী॥ 
গাছ হইতে হনুমান চলিলা সত্বরে। 
নকুল প্রমাণ হয়া জায় গড়ের ভিতরে ॥* 
বিষম চক্র দ্বারে না যায় লঙ্ঘন। 

তা দেখিয়া মনে চিন্তে পবননন্দন ॥ 
হনুমান বলে শুন তুমি যমচন্ত। 
পবননন্দন আম তোমা হইতে বক্র 
হের দেখ হস্ত মোর বজ্র সমান। 
যমচক্র তাম যাও শমনের স্থান ॥ 
পবননন্দন আম বাল হে তোমারে। 


চাপড়ের ঘায় তার কাঁরল দুই চারা 
যমচক পড়িল তিলেক নাহ রহে। 
গড়ে প্রবোশল বীর ঝড় যেন বহে 
শ্বেত মাছরুপ হইলা পবননন্দন। 
উদ্দেশেতে দুই ভাইর বান্দল চরণ॥ 
প্রবেশ করিল গিয়া রাজ অন্তঃপুরে। 
দুই ভাই চাহিয়া বুলে প্রাতি ঘরে ঘরে॥ 
চিন্তে গুণে হনুমান হইয়া ফাঁফর। 
চাহিতে চাহিতে গেলা ভদ্রুকালীর গোচর ॥ 
প্রণাম করিল হন; দেবীর চরণে। 

পৃব্রে দেখা দিলা মোরে সাগর তরণে॥ 
তোমার প্রসাদে মাতা জনিল লঙকাপুরী। 
দুই ভাইকে আ'নয়াছে কাণ্চন নগরী 
উৎপত্তি প্রলয় স্থাত তোমার কারণ। 
তোমার সৃজিত মাতা এ তিন ভুবন॥ 
তুমি কপাময়ী মাতা দুষ্ট সংহারিণী। 
ঘুচাল্যা অমরের ভয় জগংজননী॥ 

বহু তপে তোমাকে পাইল শ্রিপুরার। 
তোমাকে সৌঁবিয়া ইন্দ্র পাইল সুরগুরী॥ 


banglabooks.in 


তোমা দরশনে আমি ছাড়ল: লঙ্কাপুরী। 
না করিহ তুমি শঙকা কাঞ্চন নগরাঁ॥ 
আপনা না জানে গোসাঞি দেব নারায়ণে। 
আমার কথা কহ গয়া ভাই দুইজনে ॥ 
রামের কানেতে কহ মোর এই কথা। 
না লোঙাই মাথা ॥ 
রামের সাক্ষাতে গেলা পবননন্দন। 
নিদ্রায় দেখল তবে শ্রীরাম লক্ষণ ॥ 
হনুমান বলে গোসাঞি 
নিদ্রায় আছ ভোলে। 
মায়া করি মহীরাবণ আনিল পাতলে ॥ 
ন্রিদশের নাথ গোসাঞ দেব নারায়ণ । 
কার শান্ত মারতে পারে শুনহ: বচন॥ 
তোমাকে বলিবে দেবীকে কর নমস্কার। 
নমস্কার না করিহ করিহ অহঙ্কার ॥ 
তোমাকে শিখাইতে যখন করিবে প্রণতি। 
আম তারে খাণ্ডায় কাটিব লঘুগতি॥ 
"হনুমানের বচনে দুই ভাই হরাষত। 
কোল দিল হন্‌মানে হইয়া 'বাস্মিত॥ 
ধন্য ধন্য হনুমান পবননন্দন। 
তোমার যশ ঘুষবেক এ তিন ভূবন! 
তোমার প্রতাপে বাপ; বাঁচি বারেবার। 
আজ দুই ভাইর বাপু করহ উদ্ধার ॥ 
তোমার প্রসাদে পাব সাতা চন্দ্রমখা। 
তোমার প্রসাদে সভ বন্ধুবান্ধব দেখি] 
প্রাণ দিলে তোর ধার শুধিতে না পারি। 
তোমার প্রসাদে দেখি অযোধ্যানগরী॥ 
হনুমান বলে গোসাঞি শুনহ বচন। 
পৃজার বেলা হইল আম হই অদর্শন॥ 
ভ্রমরের রূপে ঘরে রহলা তখন। 
পসংহাসনে বাঁসলেন ভাই দুইজন! 
শুনিতে কৌতুক বড় রাম অবতার। 
অনেক যতনে রক্ষা আনি কাঁরল প্রচার! 
বাল্মীকির প্রসাদে জানল সব্্বদেশে। 
লঙকাকাণ্ড গাইল পণ্ডিত কুত্তিবাসে॥ 


২৬৭ 


ধুয়া 
[ক আর শমনের ভয় জপহু রাম নাম। 
শমনদমন বিষম রাবণ রাবণদমন রাম! 


স্নান দান কৈল মহ" লৈয়া পান্রগণ। 
শুরু ধুতি শুরু মাল্য সুগন্ধি চন্দন॥ 
পূজার সামগ্রী লৈয়া ধায় পান্রগণ। 
নানা উপহার নিল পূজার আয়োজন ॥ 
রন্তচল্দন মাল্য থুইল স্থানে স্থানে। 
ছাগ মাহষ মেষ আনিল সেইখানে॥ 
নানা মত বাদ্য বাজে কর্ণে লাগে তালি। 
সিংহাসনে বসিয়া রাজা পূজে ভদ্রুকালী ॥ 
দশ হাজার ব্রাহ্মণের শান কোলাহল । 
স্নঁগণ মেলিয়া দেয় জয় জয় মঙ্গল ॥ 
মহী বলে পার্রমতর হও সাবধান। 
স্নান করাইয়া দূহাঁ আন 'বদ্যমান॥ 
আজ্ঞা পায়্যা গেলা যত পান্রমন্রগণ। 
সুগন্ধি চন্দনজলে স্নান করায় দুইজন ॥ 
পরিধান করাইল উত্তম বসন। 
রাজার আগে লৈয়া গেল ভাই দুইজন ॥ 
মন্ন জিয়া রাজা করিল ধেয়ান। 
ততক্ষণে উগ্রচণ্ডা হৈলা মৃর্তমান॥ 
দশ কোট ছাগ দিল মাহয দশ কোটি। 
লক্ষ লক্ষ একজন এক খাণ্ডায় কাটি ॥ 
জয় জয় ধ্বনি দিল যত রাজরাণী। 
করতালি "দিয়া নাচে চৌষাট্র যোগিনন॥ 
আঁত ভয়ঙ্কর মার্ত ধারল উগ্রচণ্ডা। 
কোটি কোটি রাক্ষস নাচে 

হাথে লৈয়া খাণ্ডা॥ 
হেন বেলা মহা বলে শুন দুই ভাই। 
যেই বর চাহি দেবীর ঠাঁঞ সেই বর পাই ॥ 
ব্রিভুবনের রাজা আমি ভদ্রকালীর বরে। 
বাঞ্চাসিদ্ধি হয় কার্য হয় সফলে॥ 
পুটাঞ্জলি হেট মুখে হও নমস্কার। 
্রিভুবনের রাজা হৈবে দুইটি কুমার ॥ 
রাম বলেন তোমার মুখে শুনি ধর্্মকর্্ম। 
তোমা হইতে শুনি রাজা রাজনীত ধর্্ম॥ 
তোমা হইতে কার্যযসিদ্ধি হইবে সকল। 
তোমার প্রসাদে আমি দেবীর পাইব বর॥ 
যাঁদ কৃপা কর মোরে শুন মহাশয়। 
কেমনে প্রণাম করিব কহ ত নিশ্চয় ॥ 


banglabooks.in 


২৬৮ 


মহ" বলে কার্যাসাদ্ধ হইল ভদ্রকালী। 
এই দুইজন মাতা তোমারে দিব বাল॥ 
হাসিয়া উগ্রচণ্ডা দেবী হৈল ম্যার্তমান। 
রামলক্ষমণ দোখয়া হইলা আঁধষ্ঠান ॥ 
চালে হইতে প্রণাম করে বীর হনূমান। 
তুষ্ট হৈয়া ভদ্রুকালী লহ বলিদান॥ 
মহার হাথের খাণ্ডা ছিল ভাঁমর উপর। 
তো হতে নিলা ডাহা বানান 
অন্টাঙ্গ প্রণাম করে মহণ মহাবীর। 
পুলকিত হৈয়া তবে লোঙাইলা শির! 
অহা তেজ হনুমানের কি কাহব কথা । 
বিক্ৰম করিয়া তার কাটে হন; মাথা ॥ 
মূর্তিমান হৈলা তবে দেবী ভগবতাঁ। 
ডাকিনী যোগিন! ফিরে সানান্দিত মাঁত॥ 
মহাশব্দ করে বীর পবননন্দন। 
ভূমিকম্প হইল তথা কাঁপে '্রিভূবন ॥ 
পৃথিবী টলমল করে সাগর উথলে। 
সহস্র ফণায় অনন্ত কাঁপল পাতালে ॥ 
স্বগেতে দুন্দভি বাজে নাচে দেবগণ। 
হনুমানের উপরে কৈল পুষ্প বাঁরষণ॥ 
দেবগণ করে হনুমানের সম্মান। 
তোমা হইতে দুই ভাই পাইল পরিন্রাণ॥ 
ভুবনে হইল তখন জয় জয়কার। 
হনুমানের গলে দিল রত্রময় হার॥ 
হনুমানে আলিঙ্গন দল শ্রীরাম লক্ষমণ। 
তোমার যশ ঘুষিবেক এ তিন ভুবন! 
শুনিতে কৌতুক বড় রাম অবতার। 
কীন্তিবাস লঙ্কাকাণ্ড রাঁচল সচারু ॥ 


মহীরাবণ পাঁড়ল যাঁদ 'ন্রভুবনের আর। 
আজি কালি জয় হৈবে কনক লঙকাপনরা॥ 
হনুমানের মহাশব্দে কাঁপে ন্িভুবন। 
নাভানা তারার 

মহা রোল শব্দ হইল বৃক্ষের খসে পাত। 
গর্ভবতী. নারীগণের হইল গর্ভপাত 
মহশর পত্র জানিলেক বাপের মরণ। 
মায়ের সনে কথা কহে না জানে কোনজন 
পণ মাস হৈয়াছিল গর্ভের ভিতরে। 
কোপ করিয়া বলে মাতা প্রসব সত্বরে॥ 
প্রসবিল তনয় রাক্ষসী ততক্ষণে । 

ধনুক বাণ আন মারব শ্রীরাম লক্ষ্মণে 


রামায়ণ 


লাড়তে চাঁড়তে নারে পড়ে ভূমিতলে। 
উঠিয়া আঙল নাড়ী বাঁধল কাঁকালে॥ 


'মালসাট মারিয়া বীর চারদিগে চায়। 


রাণীগণ মেলিয়া সভ জয় জয় গায়! 
তাঁজ্জয়া গাঁজ্জয়া দিল দুন্দভি নিশান। 
কোপেতে হাসিয়া তবে ধায় হনুমান! 
চতুদ্দিগ বোঢ়লেক যত পান্রগণ। 

সভে মোল তার নাম রাখে আঁহরাবণ॥ 
মহাশব্দ করে আঁহ মহার নল্দন। 
দেখিয়া চিন্তিত হইলা যত দেবগণ 
ক্রম করিয়া গেলা হনুমানের আগে। 
তোমাতে আমাতে রণ এই সহযোগে ॥ 
মহাকোপে হনুমান ধাঁরল ছাওয়ালে। 
হনুমান মহাবীরে বাঁধিল আঙলে॥ 
কোলে চাপল হনুমান িছলিয়া পড়ে। 
লম্ফ দয়া উঠে বীর সিংহনাদ ছাড়ে ॥ 
মহাকোপে হনুমানে মারিল চাপড়। 
অচেতন হৈয়া বীর করে ধড়ফড় ॥ 
রূষিয়া হনুমান পুন ধারল ছাওয়ালে। 
পছলিয়া বালক শাঁড়ল ভূমিতলে॥ 
আপনা সম্বার বীর উাঁঠলা সানন্দে। 
এক লাফে উঠে গিয়া হনুমানের কান্ধে! 
কাঁধে চড় হনুমানে মারল চাপড়। 
ভূমে পাঁড় হনুমান করে ধড়ফড় ॥ 
কুপিয়া যে হনুমান চাপলেক কোলে। 
পিছলিয়া বালক পাঁড়ল ভূমিতলে॥ 
জানতে না পারে হন; চিন্তে মনে মনে। 
বালকে ধরিয়া বীর ফেলিল গগনে 
আপনা সম্বার আহ মহার নন্দন। 
ডাক দিয়া হনূমানে কারছে তকজ্জন॥ 
আমার বাপের তুমি বাঁধলা জীবন। 
তোর রন্তে কীরব আজ বাপের তর্পণ॥ 
কাপিয়া উঠিল হনুমান মহাবীর। 
কোধ করি সিংহনাদ ছাড়য়ে গভনীর॥ 
মালসাট মারয়া বীর ধরিল বালকে। 
গলা চাপল রন্তু উঠিল ঝলকে ঝলকে ॥ 
পিছলিয়া বালক পাঁড়ল ভূমিতলে। 
ঝাঁকারয়া আঙল বাঁধিল কাঁকালে॥ 
ফাঁফর হইল হনুমান চিন্তে দেবগণ। 
ডাক দিয়া বলে রাম কমল লোচন 
আপনা পাসর কেন পবননন্দন॥ 

আপন পতা স্মরণ কর দেবতা পবন॥ 


banglabooks.in 


ছা ড্বদবন্ণ্ড 


আপন পিতা হনুমান করিল স্মরণ। 
ততক্ষণে আইলা উনপণ্টাশ পবন॥ 

অল্প বয়সে শশু যম দরশন। 

ধরিতে না পারে হন; চিন্তিত পবন! 
প্রলয়ের বাতাশ হইল ঘোর অন্ধকার । 
দেব দানব গন্ধর্ব্বে লাগিল চমৎকার ॥ 
মহাবাত বহে পবন ঝলকে ঝলকে। 
ধূলায় গা ভরিল হনু ধরিল বালকে॥ 
হরাষত হনুমান ধরিয়া ছাওয়ালে। 
পাক দিয়া ফিরায় বীর গগনমণ্ডলে ॥ 
পাক দুই তিন দয়া মারল আছাড়। 
ভাঁঙ্গয়া মাথার খুলি চূর্ণ কারল হাড়॥ 
মহাকোপে হনুমান পান্রমিত্রে ধরে। 
মুণ্ডে মুণ্ডে ঠেসাইয়া সভাকারে মারে॥ 
আঁহরাবণ পাঁড়ল সভে করে হাহাকার । 
একা হনুমান বাঁর সভা কৈল সংহার॥ 
যোড় হাথে দেবীকে রাম করিলা প্রণাম। 
তোমার প্রসাদে মোর সিদ্ধি হইল কাম ॥ 
যতেক আন্যাছল মহন পূজার আয়োজন। 
তাহা দিয়া পাঁজল রাম চণ্ডীর চরণ 
আজ হইতে রামচণ্ডী হইল তোমার নাম। 
যোড়কর করিয়া তবে কহেন শ্রীরাম ॥ 
পরম সন্তোষে দেবা রামেরে প্রশংসে। 
কাণ্চন নগর তোঁজ চলিলা কৈলাসে॥ 
পৌরসণী নামেতে ছিল মহার পাটরাণণী। 
তরে সমর্পিল রাম যত রাজধানী ॥ 
কাণ্টন নগরে ছিল যত যত ধন। 
ব্রাহ্মণেরে দিল দান পবননন্দন ॥ 

বাছয়া বাচন্র বস্ত্র নিল হনুমান। 
কাঞ্চন পুরী তোঁজয়া চলিল নিজ স্থান॥ 
দুই ভাইকে হনুমান কার দুই কান্ধে। 
য়ধহান দিয়া চলিলা বীর সানন্দে॥ 
নাগলোকে দেয় সভে জয় জয়কার। 
সুড়ঙ্গ বাহিয়া উঠে তেজিয়া পাতাল ॥ 


দুই ভাই দেখিয়া সভে হইল হরাষত॥ 
দুই ভাই দেখিয়া বানরগণ সভ নাচে। 
চন্দ্রের উদয় যেন অন্ধকার ঘুচে ॥ 
হনুমানের কাঁধে হইতে নাবিলা দুইজন। 
আগে বিভাষণে রাম দিলা আলিঙ্গন 


২৬৯ 


সুগ্ৰীব রাজার সনে কৈলা কোলাকোলি। 
অঙ্গদ যুবরাজে আশীব্বাদ দিয়া তুলি ৷ 
হনুমানে কোল 'দিল মন্ত্রী জাম্বুবান। 
বারভাগ করে হনুমানের বাখান॥ 
রান্রাদন বিভীষণ রামের কার্য্য চিন্তে। 
তে কারণে লক্ষ্মণ মারল ইন্দ্রীজতে ॥ 
বিভীষণ বলে গোসাঁঞ কি কাহব আর। 
তোমার বিহনে গোসা?ঞ সকল অসার ॥ 
তোমার কার্যের গোসাঞ 


হৈয়াছিল; বন্দী॥ 
কায়মনোবাক্যে গোসাঞি তোমার হিত চাই। 
আথান্তরে পড়্যাছলাম তোমা দূহাঁ বই 
[বভীযণের বোলে সভে লাজে হেট মাথা। 
আলিঙ্গনে বিভীষণে কাহিল প্রেমকথা ॥ 
বিভীষণের কারণে জানল; লঙ্কাপুরা। 
বিভষণের হেতু বড় বড় বীর মাঁর॥ 
রাম জয় কাঁরয়া বানর ছাড়ে সংহনাদ। 
ত্রাসে রাবণ রাজা গঁণিল প্রমাদ। 
মহী পতন পাঁডল মোর আইল দুইজনে। 
তে কারণে সিংহনাদ ছাড়ে বানরগণে॥ 
যে হউক সে হউক আজ কাঁরব মহারণ। 
আ'জকার রণে মারব শ্রীরাম লক্ষণ ॥ 
কাত্তবাস পণ্ডিত কবিত্ব বিরচয়। 
লঙকাকাণ্ডে গাইল গত হনুমানের জয় & 


পুত্ৰশোকে রাবণ রাজা হইল অচেতন। 
সিংহাসন হইতে রাজা পড়ে ততক্ষণ ॥ 
কাঁদে রাবণ রাজা লোটার দশ মাথা । 
ক্ষণে ক্ষণে ডাকে মহা পুত্র গেলা কোথা ॥ 
সকল বীর গেল মোর ইন্দ্রজং সনে। 
মহা পূত্র লৈয়া গেল আমার পরাণে ॥ 
আমারে লইয়া যাও করিয়া স্মরণ। 
তোমা পত্র শোকে মরে রাজা দশানন! 
রাবণের ক্লল্দনে কাঁদে দশ হাজার রাণী। 
লোটাইয়া কাঁদে তারা না ধরে পরাণি॥ 
মন্দোদরী রাণী কাঁদে 

রাজার বাম পাশে। 
শোকের উপর শোক মোর 

পোড়ে রকমাংসে॥ 


banglabooks.in 


২৭০ 


আম কত বালল; প্রভু সীতা দিবার তরে। 


কারো বোল না শুনিলে গেলে অহঙ্কারে ॥. 


অচেতন হৈয়া পড়ে রাণন মন্দোদরী। 
দশ হাজার সাঁতনে তারে প্রবোধিতে নারি॥ 
হয়া হানে মুণ্ডে মারে ফেলে অভরণ। 
ক্ষণে ইন্দ্রজং ডাকে ক্ষণে মহরাবণ॥ 
কাত্তবাস বাখাঁনল মুনির পুরাণ 
লঙ্কাকাণ্ডে গাইল মহী আহর 

বধ উপাখ্যান ॥ 


পুন্রশোকে মন্দোদরী কাঁরছে রোদন। 
মন্দোদরীর ক্রন্দনে কোপিল দশানন॥ 
সীতা লাগিয়া মাজল কনক লগ্কাপুরী। 
আজি সাঁতা কাব রাক্ষস ক্ষয় করি॥ 
মায়াসীতা কাটল কুমার ইন্দ্রীজত। 
স্বরূপে কাঁটবৰ সীতা হউক 'বাঁদত॥ 
সমুখেতে ছল রাজার খাণ্ডা একধারা। 
কুড়ি চক্ষু ফিরায় যেন আকাশের তারা ॥ 
দুই প্রহর বেলা যেন সূর্যোর কিরণ। 
কালান্তক যম যেন রুষিল রাবণ॥ 
কুঁড় পাটী দশন কড়মড়ায় লঙ্কেশ্বর। 
কোপে খাণ্ডা তুলিয়া নিল বাহুর {ভিতর॥ 
হাথে খাণ্ডায় রাবণ ধায়্যা যায় বেগে। 
মুখ্য মূখ্য পাত সভ রাজার পিছে লাগে॥ 
অশোকবন গেল কারো বোল নাহ মানে। 
ব্লাসত হইল সীতা চমাঁকত মনে॥ 
বারে বারে রাবণেরে করিল নৈরাশ। 
কাটিবার তরে আইল অবশ্য বিনাশ !৷ 
সবাদ্ধ এক পাত ছল পান সৃগোচর। 
হাথ পসারিয়া রাখে রাজা লঙ্কেশ্বর॥ 
বিশ্রবার পর তুমি জন্ম ব্রহ্মকুলে। 
স্নীবধ কারতে তোমায় কোন শাস্দে বলে॥ 
বেদাঁবদ্যা নানা শাস্ত্র তোমাতে গোচর। 
যজ্ঞস্থানে পাঁবন্র করিলা কলেবর ৷ 
তপেতে তপদ্বা তুমি বলে মহাবলা। 
স্লীবধ করিয়া কেন যশে দিবা কালি॥ 
কুঁড় চক্ষু মেলিয়া রাজা দেখহ আপনিন। 
সীতার রূপগুণ রাজা ন্িভুবনে জিনি॥ 
হেন সীতা কাটিয়া তুমি বিসারবে মনে। 
সীতার কোপ তোলহ গিয়া 

"শ্রীরাম লক্ষণে ॥ 


রাছায়ণ 


রামলক্ষ্মণ মার যেই কোপের আগনি 
রামলক্ষযরণ মারলে সীতা তোমার ঘরণী॥ 


' "কিছ হিত নাহ চাহ সীতার মরণে। 


সীতা এড়িয়া মার গিয়া শ্রীরাম লক্ষণে ॥ 
সীতার রূপ রাবণ রাজা চাহে চক্ষু কোণে। 
{বমন হইয়া রাজা কাঁরল গমনে॥ 
সিংহাসনে বাঁস রাজা কাঁদয়ে বিস্তর। 
পান্রীমন্র যোড় হাথে প্রবোধে সত্বর॥ 
যে হউক সে হউক মরণের নাহি ভয়। 
মহাকোপে মারিবারে লঙ্কেশ্বর যায়॥ 
ঘোড়া হাথী রথ চলে অনেক পয়দল। 
শেল জাঠা খাণ্ডা টাঙ্গি মুষল মুদ্গর॥ 
রান প্রভাত হইল সুর্যের উদয়। 
রাক্ষস বানরে রণ বাঁজল নিভয়॥ 
সারথি মারিয়া পাড়ে বন্ধ চাপড়ে। 
লাফে লাফে বানর সভ ঘোড়া হাথ চড়ে॥ 
আগ্নশিখা জলে যেন ধনুকের গুণে। 
অনেক রাক্ষস পাঁড়ল শ্রীরামের বাণে॥ 
গান্ধৰ্্ব অস্ত্র রঘনাথ কাঁরলা অবতার । 
দেখতে কেহো নাহ পায় 

হইতেছে সংহার ॥ 
ঘোড়া হাথী ঠাট পাঁড়ল শ্্রীরামের বাণে। 
রাজরথ পাঁড়ল সভ বিষম সংগ্রামে ॥ 
রামের বাণে রাক্ষসের চক্ষে লাগে আঁধি। 
গন্ধবর্ব অস্ত্রে সকল কটক হইল বন্দী॥ 
একেবারে শ্রীরাম তিন লক্ষ বাণ এড়ে। 
বনে আঁগ্ন লাগলে যেমন পশুগণ পড়ে ॥ 
রথ রথ! গজ বাজী পরব্বতপ্রমাণ। 
পড়িল রাক্ষসগণ তোঁজল পরাণ ॥ 
গন্ধবর্ব অস্ত্রের কথা কাঁহতে অপার। 
সকল রাক্ষস হইল রামের আকার ॥ 
আপনা আপন রাক্ষস কারে নাহি চিনি। 
মারল রাক্ষস সভ করি হানাহানি ॥ 
কনকরাচত রথ সুতার সপ্টার। 
পাঁড়য়া রামের বাণে হইল ছারখার ॥ 
চতুদ্দিগে চাহে রাক্ষস সকল শ্রীরাম। 
জলন্ত আনল যেন করেন সংগ্রাম ॥ 
দশ কোটি রাক্ষস পাঁড়ল চার দণ্ডের রণে। 
‘বংশাত কোটি ঘোড়া পাঁড়ল 

শ্লীরামের বাণে॥ 
বানর সমুখে থাকিলে আশ্ন হেন পঢড়ে। 
পলাইয়া রাক্ষস সম্ভায় লঙ্কার গড়ে ॥ 


banglabooks.in 


জঙ্কাকাণ্ড ২৭১ 
ক পলায় রাক্ষস সভ এাঁড়য়া সংগ্রাম। চার লক্ষ দণ্ডী বাজে তিন খৰ্ব্ব বাঁণা। 
অবসর পায়্যা প্রভু বঁসলা শ্রীরাম ॥ সাত অব্বন্দ বাজে বারবাদ্য দামা ॥ 
কীত্তবাস বাখানিল মুনির পুরাণ । আশা! খৰ্ব্ব শিঙ্গা বাজে অতি খরসান। 
লঙ্কাকাণ্ডে গান গীত অমৃতসমান॥ নই খৰ্ব্ব শঙ্খ বাজে লক্ষ লক্ষ সিন্ধযান॥ 
শত লক্ষ ভেরা বাজে ছাঁত্তশ বৃন্দ পড়া। 
পণ্টাশ বৃন্দ ঝাঝার বাজে শত খৰ্ব্ব কাড়া॥ 


কটক পাঁড়ল রাজা শোকেতে বিকল।  চেমচা খেমচা বাজে অৰ্ব্বুদ হাজার। 
অভিমান কাঁরয়া বাসলা লঙ্কেন্বর॥ চৌষাঁট্র ঘাঘর বাজে পাখওয়াজ উম্মাল!॥ 
প্রাণ ব্যাকুল হইল দৈব সংশয় বলে। বাদ্যরবে ব্রিভুবনে লাগিল তরাস। 
সীতা লৈয়া কোল না কাঁরল; সাতাইশ খবর্ব বাদ্য বাজে রুদ্র কাবলাস॥ 
অশোকের তলে॥ শত খব্ব' নিশান শত খর্ব জয়ঢোল। 
কোপ কাঁরয়া যায় রাজা যুঝিবার মনে। মহা প্রলয়কালে যেন মহা গন্ডগোল ॥ 
সর্বাঙ্গ ভাঁরয়া পরে রাজ অভরণে॥ ধন বলাইয়া শূন্য করিল ভাণ্ডার। 
বীর পাঁরচ্ছদে পারল নেতের ফাঁল। লঙ্কার লক্ষী লৈয়া রাবণের আগসার ॥ 
তিন প্রকার বেড় দিয়া বাঁধল কাঁকাল॥ মত্ত উন্মত্ত দুই রাজার সোঁসর। 


সব্বাঙ্গ ভরিয়া পরে চন্দনের সার। বিরুপাক্ষ রাক্ষস চলে নানা মায়াধর॥ 
কণ্ঠা ভরিয়া পরে রত্বময় হার॥ হেন সভ বাঁর লৈয়া রাবণ রাজা লড়ে। 
সোনার নবগুণ পারল সোনার পাটা। যান্রাকালে অমঙ্গল স্থানে স্থানে পড়ে ॥ 
পৃর্ণিমার চন্দ্র যেন কপালের ফোঁটা সুর্য্য তাপ ছাড়য়ে তবে কাঁপয়ে মৌদনী। 
সোনার মেখলা পরে সোনার টোপর। বিনা মেঘে রন্তবৃম্ট বারষে আগনি ॥ 
ঠাঁঞ ঠা নাম্মিত তাহে মুকুতা পাথর ॥ দশ দিগ অন্ধকার সমুখে উঝটে। 
সারাথরে আজ্ঞা করে রাজা দশানন। শৃগালের বোলেতে সভার কর্ণ ফাটে ॥ 
সংগ্রামের রথখান করহ সাজন॥ রথেতে গাঁধনী পড়ে ঘোর দরশন। 
সুবর্ণের রথখান সাজায় সারথি । বাম হাথ কাঁপে রাজার বাম লোচন॥ 
নানা রত্র মণি মাণিক সাজাইল তথি ॥ স্থানে স্থানে অমগ্গল পাঁড়ছে অপার। 
অদ্ভূত সে রথখান সুতার সণ্ার। মার মার করিয়া যায় পশ্চিম দয়ার ॥ 
চার ভিতে শোভা করে মুকুতার হার॥ পাশ্চম দুয়ারে আছেন শ্রীরাম লক্ষণ । 
সোনার মানুষ মুশ্ড চিহ্ন রথধবজে। সেই দ্বারে রাবণ রাজা দিল দরশন॥ 
চারি দিগে পৃষ্পমালা সোনার ঘণ্টা বাজে॥ বাঁঝতে রাবণ রাজা ধনুকে দিল চড়া। 
কনকরাচত রথ 'বাঁচনত্র নির্ম্মাণ। রাউত সভ রণ করে চাঁড় তাঁজ ঘোড়া ॥ 
পবনবেগে অষ্ট ঘোড়া রথের যোগান ॥ দুই কটকের 'সিংহনাদে কাম্পত পাতাল। 
শত বৃন্দ হাথী চলে আশী খর্ব ঘোড়া। যুঝিবারে দুই কটক হইল মিশাল 
শত অক্ষোহিণী সাজে জাঠি ঝকড়া। মুদ্গর মুঘল জাঠি চোখ চোখ বাণ। 


হাথ ঘোড়া ঠাট কটক চাঁলল মুড়ে মুড়ে। গাছ পাথরে বানর করয়ে সংগ্রাম ॥ 
ত্রিশ যোজনের পথ কটক আড়ে যোড়ে॥ খুরূপা অদ্ধচন্দ্র এড়ে বাণ কার্ণকার। 
কটকের পদভরে কাঁপছে মেদিনী। রাক্ষসের বাণে বানর হইছে সংহার। 
_রাবণের বাদ্য বাজে সাত অক্ষৌহিণী॥ লক্ষ লক্ষ বানর পড়ল রণেতে যুঝার। 
পণ্চাশ কোট বরঞ্গ বাজে ডম্ফ লক্ষ কোটি। রাক্ষসের বাণে পড়ে নাহক নিস্তার॥ 
সাত কোটি দগড়েতে ঘন পড়ে কাটী॥ খান খান হৈয়া অঙ্গের রন্তু পড়ে ধারে। 
আশ কোটি ধামাসা বাজে আপন বিক্রম রাক্ষস দেখায় বানরে ॥ 
, তিন লক্ষ কাহাল। বানর কটক বাঁরষয়ে গাছ পাথর। 
তন বৃন্দ ঘণ্টা বাজে মৃদঙ্গ বিশাল॥ বাণ বাঁরষণে কাটে রাজা লঙ্কেত্বর॥ 


banglabooks.in 


২৭২ 


সংগ্রামের মাঝে তবে দুই কটক যুঝে। 
না শুনি এমন যুদ্ধ শ্রিভুবন মাঝে॥ 
এক বাণ এড়ে রাবণ পাঁচ সাত বিধে। 
বানর কটক 'বিধে রাজা দশস্কন্ধে॥ 
রক্তে রাঙ্গা হৈল শরীর খান খান। 
তব; বানরগণ যুঝে রাবণের আগুয়ান॥ 
সূয্যের কিরণ যেন হইল বাহির । 
রাবণের বাণে বানর রণে না হয় স্থর॥ 
কোপ কারয়া ফেলে বানর গাছ পাথর। 
গাছ পাথর কাটিয়া ফেলে রাজা লঙ্েশ্বর ॥ 
গন্ধমাদন মহাবীর বাখানিল রণে। 
{বধিল রাবণ তারে চার গোটা বাণে॥ 
নল নীল দেখে রাজা দাণ্ডায়াছে দুরে। 
দশ বাণে বিশধল তারে রাবণ সত্বরে ॥ 
সাত বাণে বিশধলেক সম্গ্রঁব কোঙর। 
আর সাত বাণে বিধে গবাক্ষ বানর ৷৷ 
একইশ বাণে ফুঁটিল নীল মহাবলী । 
নিশ বাণে পনসেরে করিল অচলি॥ 
গয় মহাবীর ফুটিল পণ্চাশ বাণে। 
ইন্দ্রজালের উপরে শতেক বাণ হানে॥ 
ছয় বাণে ফুটিল 'দ্বাবদ ককশ। 

দশ বাণে প্রমাথর হইল বিবশ ॥ 

গবয় বীর ফুটিলেন পণ্চদশ বাণে ॥* 
অন্টাদশ বাণ রাজা ধূম্াক্ষেরে হানে॥ 
দশ বাণে বধে রাজা বানর চন্দন। 
সাতাইশ বাণে ফুটে সুষেণনন্দন ॥ 
পণ্ডাশ বাণে বিধে রাজা মন্ত্রী জাম্বুবান। 
ত্রিশ বাণ বিশধলেক বীর হনুমান৷ 
আশা! বাণে ফুটিল তবে কুমার অঙ্গদ। 
ষাট বাণে শরভ হইল 'নিঃশবদ ॥ 

নই বাণে {বধে শতবাল দাধপাল। 
বানর সভ ফুটিয়া বাণে হইল খান খান॥ 
যুদ্ধ করে রাবণ রাজা নাহিক বিশ্রাম । 
কোট বানর রণে তোঁজল পরাণ 
মাথা কাটা গেল কারো লোটায় ভাঁমিতলে। 
রাক্ষস লইয়া রাবণ বানর কটক দলে॥ 
খণ্ড খণ্ড হৈয়া বানর তিতিল রকতে। 
ভঙ্গ দয়া পলায় বানর শ্ত্রীরামের ভিতে ॥ 
পাঁথবী যাঁড়িয়া তবে বানর কটক পড়ে। 
কলাগাছ যেমত অলপ বায় লড়ে 
রাক্ষস বানরের মুন্ডে করয়ে প্রহার। 
পাঁড়ল বানরগণ পর্্ধত আকার॥ 


রামায়ণ 


কোট কোটি বানর পাঁড়ল রক্তে বহে নদী। 
হাথী ঘোড়া রাক্ষস পড়ল গাঁদ গাঁদ॥ 


' গাছ পাথর ফেলায় বানর রাবণ রাজার রথে। 


গাছ পাথর কাটে বাজা ধনুক বাণ হাথে ॥ 
ডাক দিয়া রাক্ষসেরে বলে লঙ্েম্বর। 
মারয়া পাড় বানরেরে না কারহ ডর॥ 
যুঝয়ে বানরগণ অসম সাহসে । 

চড় চাপড় কামড়েতে মারয়ে রাক্ষসে ॥ 
বড় বড় গাছ পাথর বানর উপাঁড়। 
রাবণে মারিতে বানর করে হডুড়াহুড় ॥ 
বজসার ধনুক ধরে রাজা দশানন। 

বড় বড় বানর বিপধয়া পাড়ে ততক্ষণ ॥ 
ধনুকখান নাহ ব্ধে গুণ নাহ ছিণ্ডে। 
বড় বড় বানরগণ বিশধয়া পাড়ে কাণ্ডে ॥ 
বানর কটক রাজা 'ব'ধয়ে চার ভিতে। 
মরণ রা কাড়ে বানর শন বিপরীতে ॥ 
ঘায় জরজর বানর ভঙ্গ দিল রণে। 

রাম লক্ষ্মণ জানতে চাললা দশাননে ॥ 
বানর সভ ভঙ্গ দল স:গ্রীব রাজা রোষে। 
কুপিল সংগ্রীব রাজা সংগ্রামে প্রবেশে! 
সিংহনাদ কাঁরয়া রাজা প্রবোশিলা রণে। 
ভাঙ্ওয়ান বানর আইল স-শ্রীবের স্থানে॥ 
গাছ পাথর ফেলে বানর রাবণের রথে । 
গাছ পাথর কাটে রাজা ধনূক বাণ হাথে॥ 
সুগ্রব রাজা ষুঝিতে বানরের হযুড়াহনাঁড়। 
কোট কোটি বানর গাছ পাথর উপাড়ি॥ 
সগ্রীবেরে গাছ পাথর দিল লক্ষ লক্ষ। 
গাছ পাথর রাক্ষসেরে মারে বানর সভ দক্ষ ॥ 
পলায় রাক্ষস কটক স:গ্রীবের প্রতাপে। 
বর্পাক্ষ মহাবীর ধনুক পাতে কোপে 
বির্পাক্ষ বাণ বারষে যেন মেঘ পানি। 
বানর লৈয়া স:গ্রীব রাজা কাঁরল উঠান ॥ 
লম্ফ দয়া সংগ্রব বিরূপাক্ষ রথে চড়ে। 
রথখান চূর্ণ কৈল বজ চাপড়ে ॥ 

রাবণ রাজা পাঠাইল ময়মত্ত হাথনী। 
হাথীর উপরে চড়ে বিরুপাক্ষ যোদ্ধাপতি॥ 
নানা অস্ত্র এড়ে রাক্ষস দেখিতে ভয়ঙকর। 
ময়মত্ত হাথ তোলে সন্্রীবের উপর 
সৃর্যোযের বেটা সমশ্রীব রাজা বলে মহাবল। 
মুটাকির ঘায় হাথাঁর ভাঙ্গল গণ্ডস্থল ॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


দ্দুহে' দুহাঁ সারিতে চায় 

কেহো না পায় ছল। 
চাক ভাঙার বুলে দুহে* দুহাঁর করতল॥ 
দারুণ কোপে সংগ্রঁব রাজা 

এড়ে পব্বতখান। 

কাটল পৰ্ব্বত রাক্ষস এড়ি দিব্য বাণ॥ 
পর্বত ব্যর্থ গেল কুপিল বানর। 
রুষয়া মুঠাক মারে রাক্ষস উপর॥ 
অচেতন 'বরুপাক্ষ পাঁড়ল কাতরে। 
উঠল ধনুক পুন লইলা সত্বরে॥ 
বিবৃপাক্ষে মঠকি পুন মারিল সপগ্রীব। 
মুখে রক্ত উঠে তার হইল মূচ্ছিতি ॥ 
ভূমেতে পাঁড়ল বীর ভূমেতে কাতর। 
প্রাণ ছাঁড়য়া বীর গেলা যমঘর ॥ 
রণ কাঁরয়া পাঁড়ল বিরুপাক্ষ মহাবল। 
হাঁরষে বিংহনাদ করে বানর সকল ॥ 
মত্ত উন্মত্ত দুই বীর রাক্ষসের প্রধান। 
যঝতে রাবণ তারে কৈল সাম্বিধান॥ 
রাজার আরতি কর শোধ লোণ পাঁন। 
সংসারে থাকুক তব যশের কাহিনী ॥ 
বির্পাক্ষ বীরে মারিল সুগ্ৰীব বানর। 
সগ্রীবে বাঁধিয়া আন আমার গোচর ॥ 
এক চাহে আরে রাবণের আজ্ঞা পায়। 
মহাকোপে দুই বীর যুঝিবারে যায় ॥ 
'স:গ্রীবের প্রতাপে সভ রাক্ষস কটক ভাঙ্গে। 
যাঁঝবারে ধনুক পাতে সমগ্রীবের আগে॥ 
ধনুক দোঁখয়া কাঁপল সুগ্ৰীব বানর। 
মত্ত বারের উপরে ফেলে গাছ পাথর ॥ 
গঁ্জয়া পাথর খান আইসে অর্্ধবাটে। 
বজুবাণে মত্ত বীর তার পাথর কাটে॥ 
গৃধনী শকুনি যেন ঝাকে ঝাকে উড়ে। 
বাণে খণ্ড খন্ড হৈয়া গাছ পাথর পড়ে ॥ 
গাছ পাথর কাটা গেল সংগ্রীব কোপে জলে । 
শালগাছ উপাঁড়য়া আনে বাহুবলে ॥ 
শালগাছ এড়ে বীর রাক্ষস উপর। 
বাণেতে কাটিয়া গাছ ফেলিল সত্বর॥ 
তিন সহস্র বাণ এড়ে সংশ্রীবের উপর। 
প্বাণে ফুটিয়া সুগ্রীব রাজা হইলা ফাঁফর ॥ 
অস্ত্র সাঁহয়া বীর করে ঠেকাঠোকি। 
অস্ত্র ছাঁড়য়া দুহে* মবস্টামৃস্টকি॥ 
কেহো পড়ে কেহো উঠে চড়চাপড়ে রণ। 
খরসান খাণ্ডা উপরে পড়ে দুইজন ॥ 
১৮কে-রা) 


২৭ত 


খান্ডার চোট রাক্ষসে লাগে 

সংগ্রীব উপরে চড়ে। 
সুগ্রীবের গায় খাণ্ডা উপাড়য়া পড়ে॥ 
সংগ্রীবের বুক যেন বজ্র সমান। 
বুকেতে ঠোঁকয়া খাণ্ডা হইল দুইখান ॥ 
মহাকোপে সগ্রীবের জবাঁপছে অন্তর। 
রাক্ষস মারতে য্যান্ত সাঁজলা সত্বর ॥ 
লশ্ফ দয়া মত্ত বীরের ধারলেক গলা । 
মাথা মূচাঁড়য়া যেন ভাঙ্গয়া খায় মূলা ॥ 
রাম রাম বাঁলয়া বীর তেঁজিল জঈবন। 
উন্মত্ত অঙ্গদে ওথা বাজে মহারণ ॥ 
উচ্চেশ্রবার অংশে যেই অশ্বের উৎপাঁতি। 
হেন ঘোড়া চড়ে উন্মত্ত যোদ্ধাপাঁতি ॥ 
{তন সহস্র বাণ এড়ে পরম সন্ধানী। 
বিশীধয়া অঙ্গদ বীরে কৈল খানখানি ॥ 
বাণ সাঁহয়া অঙ্গদ বীর 

ঘোড়া ধাঁরয়া টানে। 

বস্ত্র চাপড়ে ঘোডার বাঁধল জীবনে ॥ 
চাপড়ের ঘায় ঘোড়ার মরণ হইল । 
হাথে ধনুক লৈয়া উঠে উন্মত্ত মহাবল 
লোহার হুড়ুকা অঙ্গদ এড়িল কোপমনে। 
হুড়ুকার ঘায় বীর হইল অচেতনে ॥ 
সাঁম্বধ পাইয়া উন্মত্ত লইল ধনূকে। 
পাচ সহস্প বাণ এড়ে অঙ্গদের বুকে॥ 
বাণ খায়্যা অঙ্গদ বীর মহাকোপে জবলে। 
লোহার ফাঁফাঁড় ডুলায় গগনমন্ডলে 
লোহার ফাঁফণড় এড়ে রাক্ষস উদ্দিশে। 
কাতর রাক্ষস মাথার পাগ খসে ॥ 
কোপে কাল বাণ বীর কৈলা অবতার। 
অঙ্গদের বুকে বাজ পৃষ্ঠে হইল পার॥ 
বাণ খায়্যা অঙ্গদ সমুখ হইতে নারে। 
তল প্রমাণ ঠাঞ নাহি বাণের প্রহারে॥ 
ব্যথা নাহ পায় বীর রণে নাহ উকে। 
বাম হাথে ধাঁরলেক রাক্ষসের ধনুকে& 
চারখান কাঁরয়া ধনুক ভূমিতলে ফেলে। 
লম্ফ "দয়া উাঁঠল বার গগনমণ্ডলে ॥ 
বজ্র চাপড় তার মারে কণমূলে। 
কোপে উন্মত্ত টারঙ্গ নিল করতলে ॥ 
খরসান টাঁঙ্গ ফোঁল অঙ্গদেরে মারে। 
লাফ দিয়া অঙ্গদ বীর টাঞঙ্গিখান ধরে ॥ 
মহাবীর অঙ্গদের কি কহিব কথা। 
টাঁঙ্গর চোটে বার কাটে উল্মত্তের মাথা ॥ 


banglabooks.in 


২৭৪ 


ভূমেতে পড়িয়া মাথা বলে রাম রাম।. 
মুস্ত হৈয়া সেই বীর গেল গোলকধাম ॥ 
শুনিতে মধুর বড় রাম অবতার । 
কীত্তবাস বাখাঁনল কবিত্ব সূচারু॥ 


সারাঁথরে আজ্ঞা করে রাজা দশানন। 
মিথ্যা কার্যে বীরক্ষয় বানরের রণ॥ 
ঝাট রথ চালাও রাম লক্ষণের কাছে। 
আগে রাম লক্ষণ মারি বানর মারব পাছে৷৷ 
রাবণের আজ্ঞাতে সারাঁথ হরাঁষত। 
রথখান চালাইয়া চাঁলল ত্বারত॥ 

রথের শব্দ শুনিয়া পৃথিবী সভ লড়ে। 
পর্বতের পক্ষগণ ঝাকে ঝাকে উড়ে ॥ 
রামের ঠাঁঞ গেল রথ চক্ষুর নামষে। 
রাম লক্ষমণের উপরে রাজা বাণ বরিষে॥ 
দুইজনে বাণ বাঁরষে হাথে খাণ্ডা জাঠি। 
দুইজনের বাণ আকাশে করে কাটাকাটি ৷ 
রামের বিক্রম দৌখিয়া রাবণের ভ্রাস। 
ব্ৰহ্ম অস্ত্র রাবণ রাজা কাঁরল প্রকাশ 
পলায় বানর সভ স্বর্গে ধূলা উড়ে। 
বক্ষ অস্ত্রের তেজেতে বানর সভ পোড়ে ॥ 
হাথে ধনক দুই ভাই আছেন রণস্থলে। 
দুই ভাইর রুপগণ রাবণ নেহালে॥ 
দীর্ঘ ভুজযুগ রামের পদ্মলোচন। 
হাথের ধনুকখান দেখে 'বাঁচনতর লিখন ॥ 
দেখিয়া রাবণ রাজা হইলা বিস্ময়। 
চতুদ্দগে চাহে রাবণ সকল রামময় ॥ 
অজ্ঞান হইল রাবণ রাজা না জানে আপনা । 
চানতে না পারে রাবণ রাম কোন্জনা ॥ 
অনেক রাম দেখে রাবণ লঙ্কার ভিতর। 
যোড় হাথে স্তুতি করে রাজা লঙ্কেশ্বর॥ 
এত দিনে জানিল; রাম দেব নারায়ণ । 
প্রভুর সমুখে আজ কাঁরব যে রণ॥ 
সেবক হইয়া কেন হইব িবমুখ। 
ধনুক পাতিল রাজা রামের সমুখ॥ 
হাথে ধনুক লৈয়া রাম নেহালেন রোষে। 
বজ্জরসমান বাণ এড়েন রাবণ উদ্দেশে ॥ 
রামের সিংহনাদ শান ধনুক টঙকার। 
সমুখ হইতে নারে রাজা ঘুচে অহঙ্কার ॥ 
দুই ভাই বাণ এড়েন একা রাবণ যুঝে। 
কালান্তক রাহ: যেন চন্দ্র সর্যয মাঝে॥ 


রামায়ণ 


রাম হইতে আগে লক্ষ্মণ যুঁড়লেন বাণ। 
রাবণের সভ বাণ হয় খান খান! 
রণচক্রবত্তাঁ দুহে* করে ঘোর রণ। 
দুইজনের বাণ গিয়া ছাইল গগন ॥ 
চন্দ্রস্য্য আচ্ছাঁদল মেঘের পত্তন। 
চতু্দগ চাঁপিয়া করে বাণ বাঁরষণ॥ 
রণপণ্ডিত দুইজন যুঝে মন্্রতেজে। 
দগাঁবাঁদগ্‌ ছাইল বাণ বাঁরষণ কাজে ৷ 
একবারে যোড়ে রাবণ বাণ বিষমালা । 
রামের ললাট ফুটিয়া রাঁহল বাণের ফলা 
মন্ত্র পড়িয়া রঘুনাথ ব্রহ্ম অস্ত্র এড়ে। 
রাবণ ললাট ঠেকিয়া উখাঁড়য়া পড়ে॥ 
অভেদ কবচ রাবণের কপাল নাহি ফুটি । 
হীরা মাঁণ মা'ণক কাঁটল কোটি কোট॥ 
গন্ধব্ব অস্ত রঘুনাথ কারল অবতার ৷ 
দিব্য মুর্ত ধরে বাণ সর্পের আকার 
মহাকোপে রাবণ রাজা অগ্নবাণ এড়ে। 
আগ্নবাণের তেজে রামের সর্প বাণ পোড়ে ৷৷ 
সর্পবাণ ব্যর্থ কৈল রাজা দশানন। 
অসদূর বাণ মহারাজা এাঁড়ল তখন॥ 
রাবণের বাণ দেখিয়া রঘুনাথ হাসে। 
পবন বাণ এড়েন দশ দিগ পরকাশে॥ 
[বজুলির ছটা বাণ ধরে নানা জ্যোতি। 
রাবণের বাণ গয়া কাটে শ'ঘ্রগাত॥ 
মনুষ্য শরীর গোসাঁঞ নানা শিক্ষা জানে। 
স্বর্গে থাঁক দেবগণ শ্রীরামে বাখানে ৷৷ 
শুনিতে কৌতুক বড় রাম অবতার। 


কাত্তবাস লঙকাকান্ডে গাইল সচার ॥ 


বাণ ব্যর্থ গেল কুপিল দশানন। 
পাশুপত অস্ত্র বাণ এড়িল তখন॥ 
জাঠি ঝকড়া শেল মুষল মুদ্গর। 
গান্ধবর্ব অস্ত্র এঁড়লেন রাম গদাধর॥ 
গন্ধর্ব অস্ত্রে রাবণের করিল নৈরাশ। 
পিশাচ বাণ রাবণ রাজা কাঁরল প্রকাশ ৷৷ 
সকল বাণ ব্যর্থ হয় শ্রীরামের বাণে। 
দশ বাণ বিশধল রাম রাজা দশাননে॥ 
ফুটিল রাবণ রাজা দশ বাণের ঘায়। 
দেখিয়া রাক্ষসগণ পলাইয়া যায়॥ 
দশাঁদগ ছাইল রাবণ বাণ বাঁরষণে। 
রামের বিক্রম দোখ সখা দেবগণে॥ 


banglabooks.in 


কাত্বনবৰণড 


াছের বাছ লক্ষণ বীর যাঁড়লেন বাণ। 
ধনুক পাঁতল রঘ্‌নাথের আগয়ান॥ 
রাবণের রথে শোভে মানুষের মুণ্ড। 
সাত বাণে লক্ষণ করিল খণ্ড খণ্ড ॥ 
দুইজনে বাণ এড়ে দুহে* ধনুর্্ধর। 
দুহে* দুহাঁ 'বিন্ধিয়া কারল জঙ্জর॥৷ 
আবর্ত সম্বর্ত বাণ বলে মহাবল। 
বিষ্ণুজাল ইন্দ্রজাল কাল আনল॥ 
বরুণ উন্কামূখ বিদ্যুৎ খরসান। 
চন্দ্রমূখ অসুরমূখ সপ্তসার বাণ॥ 
নীল হরিতাল বাণ কট শঙ্কর। 
অন্ধচন্দ্র খুরুপা যামিনী মনোহর ॥ 
কালদণ্ড কোঁশিক আর বাণ কার্ণকার। 
ষট নিষট বাণ সহস্রেক ধার! 
পাশুপত হয়গ্ৰীব আগ্নমূখ বাণ। 
কুবের অস্ত্র রাজহংস বিমন্দ্দ সুঠান॥ 
যমক দুজ্জয় বাণ ভঙ্গক 'বিভঙ্গ।* 
ন্রশল অঙ্কুশ বাণ বায়ব্য মাতঙ্গ ॥ 
*বজ্রগরুড় বাণ বহে মহাধীর। 

এষীক তামসিক অস্ত কপালিক শির ॥* 
বিষ্ণুচক্র ধম্মচক্র ষটচক্ত বাণ। 
সন্তাপন বিলেপন সংগ্রামে প্রধান 
গদা কুসুম বাণ চারাভিতে কাটা । 

১ সিংহ শার্দৃল বাণ আসতে বাজে ঘণ্টা 
এত সভ বাণ লক্ষ্মণ কাঁরলা অবতার। 
দশাঁদগ জলস্থল বাণে অন্ধকার] 
গন্ধ্্ব অস্ত্র এাঁড়লেক রাজা দশানন। 
লক্ষমণের সকল বাণ কাটে ততক্ষণ ॥ 
দুই বীরে রণ করে বল নাহি টুটে। 
রাবণের হাথের ধনুক লক্ষণ বাঁর কাটে ॥ 
লক্ষণের বাণেতে তার রথ হইল গণ্ড়া। 
গদার বাঁড় বিভীষণ মারল অষ্ট ঘোড়া ॥ 
রন্তলোচন করিয়া রাজা বিভীষণে চাহে। 
{বভীষণ মারতে রাজা শেল লইল বাহে॥ 
বংশনাশ করালি তবু গৌরবে না থাকে। 
পবভীঁষণ মারব আজি কোন্জন রাখে ॥ 
ধঞাঁড়লেক শেলপাট ভ্রাসত 'বিভীষণ। 
ডাকিয়া বলে প্রাণ রাখ ঠাকুর লক্ষণ & 
শেলের উদ্দিশে লক্ষণ এড়ে বজ্ত্রবাণ। 
বজ্রবাণে শেল কাটিয়া কৈল দুইখান 
শেল কাটা গেল বানর দল টিটকা'র। 
কুঁপল রাবণ রাজা লঙ্কার অধিকারী ॥ 


২৭৫ 


মন্দ পাঁড়তে শেল হইল অধিষ্ঠান। 
শেলের মুখে আগ্ন উঠে পর্বতপ্রমাণ॥ 
ফাঁফর বিভীষণ বানর সভ দেখে । 

হাথে ধন্‌কে লক্ষ্মণ বিভীষণে রাখে॥ 
তিন সহস্র বাণ এড়েন শেলের উপর। 
খান খান হৈয়া গেল পাঁড়ল সত্বর॥ 
বিভীষণে এাঁড়য়া কোপে লক্ষণেরে চাহে। 
ডাক 'দয়া বাল রাজা শেল লৈল বাহে॥ 
বিভীষণে রাখাল বেটা দোখলু বীরপানা । 
পরকে রাখিলা এখন রাখহ আপনা ॥ 
মারত বিভীষণ তুমি কারলা উদ্ধার। 
তোর উপর পাঁড়ল বিভনষণের মহামার ৷ 
মোর শেলে মারবে আজ ভণ্ড তপস্বাঁ। 
মরণকালে স্মরণ কর সাঁতা তো রূপসাঁ। 
রাম সংগ্রীবের ঠাঁঞ মাগহ মেলানি। 

তা সভার সনে আর না কাঁহবে কাহনী॥ 
ভাল মতে দেখ তুমি সকল বানরগণ। 
মোর শেলে যমঘরে যাইবে লক্ষণ ॥ 
তক্জ্জে* গর্জে“ রাবণ রাজা শেলপাট ঝাঁকে। 
শেলপাট গঙ্জনে তার ন্রিভূবন কাঁপে॥ 


দশ দগ আলো করিয়া আইসে শেলপাট। 
ন্রাসত হইলা রঘুনাথ নাহি দেখে বাট॥ 
মনে চিন্তে গোসাঞ ভাইর কুশল। 
শেলেরে স্তবন করেন যোড়হাথ যুগল ॥ 
দেবমূর্ত ধর তুমি দেব আঁধিষ্ঠান। 
বারেক লক্ষণ ভাইর দেহ প্রাণদান ॥ 
বাহাঁড়য়া যাহ শেল রাবণের রথে। 

ভাই দান মাগ আম করি যোড় হাথে॥ 
এতেক বিনয় কহিল কমললোচন। 
শেলপাট বলে শুন দেব নারায়ণ ॥ 
বৈকৃণ্ঠের নাথ তুমি দেবতা শ্রীহরি। 
রাবণ কুম্ভকর্ণ গোসাঞ তোমার দুয়ার ॥* 
তোমার সেবক রাবণ রাজা ত্রিভুবনে জানে। 
সেবকের মনোরথ না কর লঙ্ঘনে॥ 

সকল সঙ্কটে পার রক্ষা করিবারে। 
তোমার সেবকে তোমার নাহ আঁধকারে॥ 
রাম বলেন প্রাণাধিক অনুজ লক্ষণ। 
লক্ষণের মরণে আম তোঁজব জীবন ॥ 
সুগ্ৰীব রাজা মারবেক রাক্ষস বিভীষণ। 
সমুদ্রে প্রবেশ করি মরিবে বানরগণ॥ 


banglabooks.in 


২৭৬ রামায়ণ 


যে দেবতা আধঘ্ঠান হৈয়াছে শেলের মূখে । ছয় বীর রাহল তবে লক্ষণের রক্ষা । 
লক্ষ্মণ এড়িয়া শেল পড় আমার বুকে॥ . রাবণ সনে যুঝে রাম দূঢ় ধনুশিক্ষা ৷ 
রামের কাতর বাক্যে শেল নাহ থাকে। , ' ভাইর শোকে যুঝে রাম হইয়া তংপর। 
নির্ভরে পড়ল গিয়া লক্ষণের কুকে॥ বাণ সাহতে নারে রাবণ পলায় সত্বর॥ 
পাঁড়ল লক্ষ্মণ বীর পর্বতের চূড়া । লক্ষ্মণে মাঁরয়া রাবণ মনের হরিষে। 
সকল শেল 1ভতরে গেল বাঁহরে মান্র গুড়া ॥* সাত অক্ষোৌহিণী বাদ্য বাজে রাজার পাশে॥ 
মাটিতে সম্ভাইল শেল লাঁড়তে নারে পাশ। কোপ করিয়া রাবণ বাঁসলা সংহাসনে। 
অচেতন হইল বীর ঘন বহে শ্বাস॥ দেবের সমাজ রাজা ডাক দিয়া আনে॥ 
লক্ষণ দে|খয়া পলায় সকল বানর। রাবণে বৌঁড়য়া বৈসে দেবতা সত্বর। 
[তিন ঠাঁঞ রাখতে রাম হইলা ফাঁফরা। হেট মুখে আছে রাজা দেবতা ফাঁফর॥ 
রাম বলেন বানর সভ না কর অপেক্ষা। রাবণের কোপ দেখিয়া দেবগণের ডর। 
শেল কাড়িয়া ভাইর প্রাণ কর রক্ষা॥ ব্রহ্মাকে বলেন সভে গোচর লঙ্কেশ্বর॥ 
শেল কাঁড়তে বীরভাগ লক্ষমণেরে বেড়ে। ব্রহ্মা বলেন তুমি রাক্ষসের রাজ। 
আপাঁন স্মগ্রীব রাজা টানিয়া শেল কাড়ে॥ আজ্ঞা কর দেবতা সাধবে কোন্‌ কাজ॥ 
সংগ্রীব রাজা শেল কাড়ে সকল বানর চাহে । রাবণ বলে চন্দ্র সৃর্য্য তোমরা দুই ভাই। 
দুই হাথে শেল টানে তবু বাহির নহে । সূষ্য আড়াত যাও চন্দ্র 


হনুমান মহাবীর বানরে বাখানি। থাকুক আমার ঠাঁঞ ॥* 
শেল ধারয়া বিস্তর কাঁরল টানাটান॥ পাগল হইলাম আম ইন্দ্রজতের শোকে। 
অঞঙ্গদ আদ কার যত বড় বড় বীর। ময়দানবের শেল মার্যাছি লক্ষণের বুকে ॥ 
সভে শেল ধারয়া টানে না হয় বাহর॥ উদয় করহ রান্র দ্বিতীয় প্রহরে। 
সুগ্রীব রাজা বলে শুন সেনাপাতিগণ। লক্ষ্মণ যোদ্ধাপাঁত যেন মোর শত্রু মরে॥ 
ধমকের ঘায় পাছে মরেন লক্ষণ ॥ আস্ঞা পায়্যা তবে চলিলা 'দবাকর। 


এত শান বীরভাগ না করে সাহস। কাত্তবাস রচিলা গীত আঁত মনোহর ॥ 
যার টানে মারবে লক্ষ্মণ তার অপযশ॥ 
বিশ্বম্ভর রূপে রাম শেলে দিল টান। 


তবু বাহির নহে দারুণ শেলখান॥ রাবণ পলাইল রাম পাইলা অবসর। 
শেল কাঁড়তে এক ঠাঁঞ হইলা বানরগণ। লক্ষ্মণ কোলে কাঁরয়া কাঁদেন ধূলার উপর 
সন্ধান পুরিয়া বাণ এড়ে দশানন ॥ ক ক্ষণে ছাঁড়য়া ভাই অযোধ্যা নগরী । 
সকল বানর পলায় এড়িয়া লক্ষণ । তিন দিন বই গেলা সতা ত সুন্দরী ॥ 
সভারে বলেন রাম প্রবোধবচন ॥ জগংনন্দিনী সীতা পরম সুন্দরী । 


তোমরা এঁড়িয়া যাহ লক্ষণের নাহ আশা। দুই প্রহর বেলায় রাবণ সাঁতায় কৈল ঢুরি॥ 
আমার বাণে তোমরা সভ করহ ভরসা॥ লক্ষণ ভূমিতে লোটায় রাম কৈলা কোলে। 
আমারে মারবে হেন না কারহ মনে। ভাই কোলে করিয়া তিতে নয়নের জলে॥ 
কালি রাবণ মারব আমি এক দণ্ডের রণে॥ প্রাণের ভাই লক্ষণ মোর রণের দোসর। 
কালি রাবণেরে যাঁদ আমি নাহি মার। বিদেশে আ'সয়া হারাইল সহোদর॥ 
মিথ্যা কার্য আমি তবে রাম নাম ধাঁর॥ শোকে আকুল হৈলে তুমি প্রবোধিতে। 
বালি বানর রাজা আমি মারলাম যার তরে। হেন ভাই পড়ল রণে দৈব দশা হৈতে 
তাহার কারণে আম বাঁধিলু সাগরে স্তীর লাগয়া হারাইলু ভাই 


রামের বোলে বানর সভ সাহসে কৈল ভর। যুঝার ধান্‌কী। 
লক্ষ্মণ রাখিয়া রহে সকল বানর! কি কাঁরবে রাজ্যভার কি করিবে জানক ৷ 
অঙ্গদ কুমূদ নল নীল হনুমান। সীতা হেন পাব আম লক্ষ লক্ষ নারী। 


সুগ্ৰীব রাজা রাঁহল আর মন্ত্রী জাম্বুবান॥ তোমা সম ভাই না পাইব হিতউপকারখ॥ 


banglabooks.in 


লঙকাকাণ্ড 


উঠ উঠ লক্ষ্মণ ভাই রক্তে ডুবে পাশ। 
মারবারে আমা সনে আইলা বনবাস ॥ 
তোমার বার্তা পুঁছবে অযোধ্যার দেশে। 
তোমার বার্তা কহিব আমি কেমন সাহসে ॥ 
সুমিত্ৰা সত মায়ের তুমি কোলের নন্দন। 
{ক বাঁলয়া রাখাইব তাঁহার ক্রন্দন॥ 
এতেক নিষ্ঠুর হইলা না দেহ উত্তর। 
বারেক উত্তর দেহ প্রাণের সহোদর ॥ 
পাঁজর ভাঙল ভাই রাক্ষসের বাণে। 
উ্রিত দুঃখ পাও ভাই প্রাণের লক্ষ্মণে ॥ 
আমার লা'গয়া প্রাণ না কারলে রক্ষা । 
(তোমার বিহনে ভাই আমি মাগি ভিক্ষা ৷ 
কোথা গেলে প্রাণের ভাই না দেহ সম্মাত। 
দুই ভাই এক স্থানে কারব বসাতি॥ 
প্রাণের ভাই লক্ষ্মণ মোর হিয়ার হয়া । 
সম্মাত দিয়া ভাই তিলেক থাক জিয়া॥ 
রামের রুন্দনে কাঁদে যতেক বানর। 
বভনীষণ কাঁদে রাবণের সহোদর | 

রাম বলেন সাঁতালাভ লক্ষ্মণ তার মূল । 
কি লাভ কাঁরতে আইল সাগরের কৃল॥ 
লাভেরে আইল আমি মুলে হইল হানি। 
সুবর্ণ বাণিজ্যে আইল. মাণিক্য নিল দানী ॥ 
রাম বলেন সুষেণ ভাই জিয়াইয়া দেহ মোরে। 
তবে সে তোমার যশ ঘ্যাষবে সংসারে॥ 
'সীতার হরণে আমি না ভাবিয়ে দুখ। 
লক্ষণের মরণে আম হইলাম বিমুখ | 
এতেক দুঃখ মোর হইল কেবল লাজ সার। 
শাবভীষণে নাহ দিলু লঙকার আঁধকার ॥ 
আইস বাল শুন রাজা বিভীষণ। 

দূত গাঠাইয়া ভরত আন মারুক রাবণ! 
বকুমাসংহ ভরত ভাই বেগেতে পবন। 
ভরত মারতে পারেন সহস্র রাবণ ৷ 
রাবণ মারলে হবে সীতার উদ্ধার। 
তুমি রাজ্য পাবে আম সত্যে হব পার॥ 
{বাবধ বিধানে রাম ভরতে বাখানে। 
শুনি হনুমান হইল চমাঁকত মনে! 
হনুমান বলে বালি রাজা বিক্রম সাগর। 
দৈজে বাঁধি ডুবাইল রাজা লণ্কেশ্বর। 
ELE Sh SOON বাবে 
তবু আপনা 'নান্দিয়া বীর ভরতে বাখানে। 
কৃত্তিবাস বাখানিল মুনির পুরাণ । 
ভরতের 'বক্রম শুনি চিন্তে হনুমান ॥ 


২৭৭ 


প্রাণের লক্ষমণ ভাই কেনে আইলা রণে। 
হারাইল, হাথের নিধি নিল কোন্‌ জনে। 
কার্তবীযাজ্জ-ন রাজা সহস্র বাহুধর। 
তাহাকে অধিক মোর লক্ষণ ধনুদ্ধর॥ 
হেন লক্ষণ ভাই মোর মারল রাক্ষসে। 
আর না যাইব ভাই অযোধ্যার দেশে ॥ 
বাপের আদেশ হইল দিতে ছত্রাদণ্ড। 
তাহাতে সতাই মা পাতিল পাষণ্ড! 
বাপের সত্য পাঁলতে আইলাম বনবাস। 
তাহাতে লাগল বাধ হইল সর্বনাশ ॥ 
রামের ক্রন্দন শুনি কাঁদে দেবগণ। 

কুবের বরুণ কাঁদে শমন পবন॥ 

রামের ক্লন্দনে শব্দ হৈল মহারোল। 

হেন কালে জাম্বুবানে বলে এক বোল 
আছেন সুষেণ ধন্ব্তারর নন্দন। 

ওষধ আনিয়া দড় করহ লক্ষণ ॥ 
লক্ষণ না জলে আমার না রহে জীবন। 
এই 'নবেদন শন কমললোচন ৷৷ 

সুষেণ বলে রঘুনাথ না হও কাতর। 
তুম কাতর হইলে হৈবে চণ্চল বানর! 
কাতর হইলে গোসাঞি বৈর! নাহি জিনি। 
তুম কাতর হইলে কে আনিবে ওুষধপানি॥ 
মুক্ত হাথ পা লক্ষণের প্রসন্ন বদন। 
হয়ায় নিশ্বাস আছে নিম্মল লোচন॥ 
হেন জনের আপদ নাহিক মোর জ্ঞানে। 
ওষধ আনতে পাঠাও বার হনুমানে॥ 
আইস বাল হনুমান পবননন্দন। 

ওষধ আনতে চল গখমাদন ॥ 

গন্ধমাদন পৰ্ব্বত সব্বলোকে জাঁন। 
সেই পর্বতে ওধধ আছে 'বশল্যকরণণ ॥ 
'রান্রেতে জিয়াব লক্ষণ চন্দ্রের কিরণে। 
রাবর উদয় হৈলে ভয় পাই মনে ]* 
সেই পৰ্বতে রাক্ষস আছে মায়ার নিধান। 
তাহার মায়াতে বাপ; হইও সাবধান ॥ 
[তন কোট গন্ধব্ব সেই পর্বতে আছে। 
বাদ বিবাদে কারো সনে ঠোঁকয়া থাক পাছে ॥ 
কারো সনে বিসম্বাদ না কারহ রণ। 
তোমার প্রতাপে বারেক জিউন লক্ষমণ | 
রাম বলেন শুন বাপু পবননন্দন। 

ওষধ আনিতে যাহ গন্ধমাদন ॥ 

বিলম্ব না কর বাপু যশে দেহ মন। 
ভাই দান দেহ মোরে প্রাণের লক্ষ্মণ ॥ 


banglabooks.in 


২৭৮ 


হনুমান বলে আমা হইতে জিউন লক্ষযুণ। 
সাহস দেখ মাথা কাটিয়া যোগাই এখন॥ 
কত বড় কার্ধা গোসাঞ কুলার আউতি। 
ওষধ আনিয়া আমি দিব রাঅরাতি॥ 
ওষধ আনতে যায় পবননন্দন। 
শ্রীরাম সুগ্রণীবের কৈল চরণবন্দন | 
বাপেরে প্রণাম কার পবনকোওর। 
সুষেণের চরণ তবে বাঁন্দিল সত্বর ॥ 
বীরদাপ করে বার ছাড়ে 'সিংহনাদ। 
জাম্বুবান ভল্লুকের নিল আশীর্বাদ ॥ 
অঙ্গদ আদি বানরেতে করিল মেলানি। 
এক লাফে আকাশেতে করিল উঠান ॥ 
দুর দুর শব্দেতে যায় পবনে কার ভর। 
দৈব নিয়োজিত পথে পড়ে আথান্তর ॥ 
ধবল বর্ণে সপ্ত ঘোড়ার রথখান বহে। 
রথের উজ্জবল তেজ কোন্জন সহে॥ 
সোনার বিম্বুকী শোভে রথের উপর। 
হেন রথে চাঁপয়া আইসেন 'দিবাকর॥ 
আলো কাঁর আইসে রথ গগনমণ্ডলে 
দূরে থাকিয়া হনুমান রথখান নেহালে ॥ 
সূবর্ণের রথখানা দশ দিগ প্রকাশ। 
আচাঁম্বতে প্রভাত হইল হনুমানের ভ্রাস॥ 
হনুমান বলে রান্রে কার আগুসার। 
আমার গোচরে যাইতে বড় হৈবে ভার ॥ 
বৃদ্ধের সাগর হন; মনে মনে গুনে। 
জুয়ায় কোন্‌ জনের গমনে॥ 
পথ আগুলিয়া রহে দেখতে ভয়ঙ্কর। 
সারাথ না পায় পথ হইলা ফাঁফর ॥* 
ঘন ঘন সারাথ মারে ঘোড়ারে ছাট। 
ফিরিয়া ধরিল ঘোড়া পশ্চিমের বাট ॥ 
যোড় হাথে সারথি কহে গোসাঁঞর গোচর। 
পূর্বপথ রূধিল গোসাঞ একটা বানর! 
বিপরীত মার্ত বানর দেখিতে চমতকার । 
তোঁঞ রথ নাহ চলে পূর্ব দুয়ার ॥ 
গোসাঁঞি রথখান চলে গগনমণ্ডলে। 
পোড়াইয়া মারব তারে আমার প্রখর জালে ॥ 
গোসাঁঞ্ি বচন শান পবনকুমার। 
মাথা লোঙাইয়া কহে গোসাঞ্ঞর গোচর ॥ 
অন্ধকার দূর হইল রবির প্রকাশে । 
বানরর্পন হনুমান গোসাঞ্জিরে সম্ভাষে ॥ 
হনুমান বলে তুমি কোন মায়াধর। 
কোথা হইতে আইলা তুমি কহ না সত্বর॥ 


রামায়ণ 


গোসাঞ্ঞ বলে দেবগণ রাবণের ঘরে খাটে 
ব্ৰহ্মা পুরাণ পাঠ রাবণ নিকটে] 

ঠাট কটকে রাবণ গেল রণ করিবারে। 
ময়দানবের শেল মারল লক্ষণ মহাবীরে ॥ 
লক্ষণ মারিয়া রাজা আইলা সত্বরে। 
কোপে আমা পাঠাইলা উদয় করিবারে॥ 
লাঁঙ্ঘতে না পারি আম বচনপ্রবন্ধ। 
ডরে অঙ্গীকার কৈল*ু দোখ দশসকন্ধ ॥ * 
আমার উদ্‌য়ে মারবে লক্ষ্মণ ধনদদ্ধর। 
উদয় করিতে যাহ উদয়াশখর 1 
হনুমান বলে হৈল লক্ষণের মরণ । 
বানর কটকে লক্ষ্মণ থুইল ঘোষণ॥ 

ওষধ আন্যা জিয়াইতে নারল; আপাঁন। 
রামের মরমে লক্ষ্মণ থুইল পুড়নি॥। 
হনুমান বলে আজি বিক্রমে কার ভর। 
মহাকোপে বলিব আজি কঠিন উত্তর ॥ 
হনুমান বলে তুমি জগং ঈম্বর। 
আপনার নাম কহ আমার গোচর॥ 
গোসাঞি বলেন তবে মোর নাম ভানু। 
তুমি আমারা মত হইলা মোর নাম হন; 
হন; ভাঙ্গ্যা পাঁড়ল আম ইন্দ্রের প্রহাবে। 
সত্য কাঁরয়া বল তুমি 'দিয়াছ অমরে॥ 
{হত করিয়া বর দিলা নাহক স্মরণ । 
ক্ষণেক বিলম্ব কর জিউক লক্ষণ ॥ 
লক্ষমণের জীবনে হবে দেবের উদ্ধার। 
মোর কাঁকতলে থাক করি পাঁরহার॥ 
দুই মিতে কথাবার্তা হইল বোলচালে। 
লক্ষণ জিয়াইতে বন্দ হইল কাঁকতলে ৷৷ 
জগতের নাথ গোসাঞি কে ধরিতে পারে । 
আপাঁন হইলা বন্দী লক্ষণ জিয়াবারে ॥ 
হনুমান বলে যাঁদ হই যোদ্ধাপতি। 
সপ্ত রান্রিতে আজ করিব এক রাতি॥ 
হাথ নাহ লড়ে বীর পবন নাহি লড়ে। 
সূয্য বন্দী করিয়া বীর অন্তরনক্ষ ভরে! 
ওষধ আ'নিতে বীর চলে অন্তরণক্ষে। 
লঙকায় থাকিয়া তাহা রাবণ রাজা দেখে॥ 
কালনিমা মান ছিল ঘোর দরশন। 

চার মুণ্ড অষ্ট বাহু অষ্ট বিলোচন॥ 
রাবণ বলে কালাঁনমা শুনহ বচন। 

ওষধ আনতে যায় পবননন্দন ॥ 
হনুমানের আগে থাক তপস্বীর বেশে । 
পরম আদর কার রাখিহ আপন পাশে॥ 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


সঁধান কাঁরতে পাঠাইও সেই সরোবরে। 
দারুণ কুম্ভীর যেন হনুমানে ধরে॥ 
হনুমান মারলে যুদ্ধ হয় অবসান। 
যেই জন মরে তারে দেয় প্রাণদান!৷ 
অবিলম্বে হনুমানে তুম কর বধ। 
বনা যুদ্ধে খণ্ডে তবে সকল আপদ॥ 
হনুমান মারলে কে আনবে ওষধপানি। 
লক্ষ্মণ মারলে রাম মারবে আপাঁন॥ 
চল চল কালানমা ত্বারত গমনে। 

তাম আমি লঙ্কাভাগ করিব দুইজনে ॥ 
কালানমা বলে সুন রাজা দশানন। 
$আীভপ্রায় জানল; আমার নিকট মরণ! 
মারবার তরে পাঠাও হনুমানের আগে। 
বাঁচয়া আইলে লঙ্কা খাব অন্ধভাগে ৷ 
এত বাল কালানমা উঠিল আকাশে। 
গন্ধমাদন গেলা তবে চক্ষুর নামষে॥ 
মায়া পাত সৃজিল মধুর ফুলফল। 
তপস্বীর বেশে রহে দুষ্ট নিশাচর ॥ 
আকাশ গমনে যায় পবনকোঙ্র। 
হনুমানে রাখল সেই কারিয়া আদর ॥ 
তপস্বী বলে হনুমান কহ ত কুশল। 
ফল জল খাও তুমি হও সুশীতল ॥ 
হনুমান বলে তপস্বী না জান কাঁহনী। 


কোন্‌ সুখে ফলমূল খাব আহার পান॥ 


দশরথ নামে রাজা ছিল স্যযবংশে। 
স্ত্রীর বোলে পুত্রকে দিলেন বনবাসে ॥ 
জ্যেষ্ঠ পুত্রের স্ব তার 


চুরি কাঁরয়া রাবণ 


সীতা নামে সুন্দরী । 
তারে আনিল লঙ্কাপ্রী॥ 


বানর সনে প্রীত করিয়া বাঁধিল সাগর। 
দুই কটকে যুদ্ধ হইল মহাভয়ঙ্কর ॥ 
রামের কনিষ্ঠ পড়িল রাবণের শেলে। 


তবে লক্ষণ 'জিবেন আম ওষধ লৈয়া দলে ॥ 


ফলমূল না খাইব মোরে 


দেহ তো মেলানি। 


পঠিষধ গাছ চানিয়া দেহ বিশল্যকরণী। 
তপস্বী বলে হনুমান 


ছাওয়াল তোমার মতি । 
ভূখে শোকে কেমনে করি কুলাবে আরতি ॥ 


সকল তপ নম্ট হইবে কিশের তপস্বী। 


মোর ঘরে আতিথ আজি যাবে উপবাস] 


২৭১৯ 


হের দেখ সরোবর তপের প্রসাদ । 

যার জলে স্নান করিলে ঘুচে অবসাদ॥ 
খাইতে পারহ যাঁদ এক গন্ডুষ পানি। 
বংসরেক ক্ষুধা তৃষ্ণা কিছুই না জান ॥* 
ফলমূল খাও কর আমার 'ারাতি। 
ওষধ "চানয়া পাঠাইব রাতারাতি ॥ 
রাক্ষসের মায়াতে পণ্ডিতজন ভূলে । 
হনুমান মহাবীর লামে গিয়া জলে৷৷ 
নির্ভ'য় শরীর বারের শঙকা নাহ মনে। 
জলেতে নামিল বাঁর পবননন্দনে ॥ 
কুম্ভঁরিণী রুষিয়া আইলা হেন কালে। 
হনুমানের পায় আসি ধারলেক বলে॥ 
আচম্বিতে আইল হনুমান নাহ দেখে । 
হনুমানের হাথ পা ধারলেক নখে॥ 
হাসে হনুমান বীর উভাড়িয়া পড়ে। 
লম্ফ দিয়া উাঁতল বীর সরোবরের পাড়ে ॥ 
কু্ভীর না ছাড়ে পা পর্বত প্রমাণ। 
কোপে নখে চিরিয়া ফৌলল হনুমান ॥ 
দেবকন্যা 'বদ্যাধরী উঠিল আকাশে। 
আকাশে থাঁকয়া হনুমানেরে সম্ভাষে॥ 
অনুমানে জানল, বাপু তুমি হনুমান। 
কথা দুই চারি বলি কর অবধান॥ 
দেবকন্যা ছিলাম আম নাম গন্ধকালি। 
দেবতার ঘরে [নত্য কারতাম কেলি ॥ 
কুবেরের ঘরে গেলাম নাচিবার রঙ্গে। 
আমার রথের ধূলা লাগে দক্ষ মুনের অঙ্গে ॥ 
পথে উগ্র তপ করে দক্ষ মুীনবর। 
কোপে শাপ দিল মুনি শুনিতে দুজ্কর॥ 
কুম্ভারণাী হৈয়া থাকহ এক মনে। 
হনুমান হইতে হৈবে শাপাঁবমোচনে॥ 
চারি যুগ [জিও তুমি সাধ রামের কাজ । 
তোমার প্রসাদে দোখ দেবের সমাজ॥ 
আমার বচন শুন পবনকুমার। 

ভণ্ড তপস্বী বেটার কারহ বিচার! 
এতেক বাঁলয়া তবে গেলা গন্ধকালি। 
যত দূর যায় কন্যা পড়ছে বিজল ॥ 
সরোবর পানে তপম্বী চাহে ঘনে ঘন। 
হনুমানের বিলম্ব দেখি হরাঁষত মন! 
স্নান করি হনুমান গেলা তার ঘর। 
হনুমান দেখ্যা তপস্বী হইল ফাঁফর॥ 
হাথে ফল লৈয়া তপস্বী ধায় রড়ে। 
খাও খাও বাঁলয়া হনুমানের পাশে এড়ে॥ 


banglabooks.in 


২৮০ 


এক দৃম্টে হনুমান তপস্বী নেহালে। 
*রাবণের চর বাঁন কোপানলে জহলে॥ 
ফলমূল না খাইব পেলা লয়া দূরে। 
ওরে বেটা উপহাস 'নশাচর মোরে॥* 
তপস্বী নাহস বেটা ভণ্ড তপস্বী। 
স্বরূপে তপস্বী হৈল 
আঁতথ কেন হিংসি॥ 

রাবণের কার্য্য কর তপস্বীর বেশে। 
আমার ঠাঞ পাঁড়লি 

আজ মায়া কিশে। 
*কালানমা বলে মায়া হইল গোচর। 
আপন মূর্তি ধার দেখ ডরাকু বানর ॥* 
চার মুণ্ড অন্ট বাহু অষ্ট বিলোচন। 
হনুমানে ডাকিয়া বলে তজ্জন বচন॥ 
তোর রন্তু মাংসে আজ পাইব 'পাঁরাঁত। 
প্রভাতে মাববে তোর 

লক্ষ্মণ যোদ্ধাপাত ॥ 
প্রথমে গৌরব করে দ্বতীনে গালাগাল । 
তৃতীয়েতে দুইজন করে ব্লাকলি॥ 
পর্বতেব গাছ পাথর কিছু নাহ রহে। 
দুইজনের সংগ্রাম দইজন সহে॥ 
লাফ দিয় হন নান ণালাননা ধবে। 
মুখের রক্ত উপমা তত্ব কালানমা মবে॥ 
পাঁড়য়া মারল < লানমা হনুমান হাসে। 
ফলমূল দেহ 'বছ্‌ আছ উপবাসে॥ 
বৃদ্ধের সাগর বীর পবননন্দন। 
কালাঁনমাকে লেজ বাধল তখন। 
মরণবার্তা বহিবাদে নাহ? দোসৰ। 
এত ভাব ফোঁললেক লঙ্কার ভিতর ॥ 
যেখান বাঁসহ। আছে বাণ আন্ত মহন। 
সেইখানে পাশ বালানণা ন্শাচব ॥ 
দোঁখয়া রাবণ রাজার উীঁড়ল জণবন। 
হনুমানের গ্বাননে ভনাকুল মন॥ 
পৃথিবীর দুজ্লভ বড় রাম অবতার। 
অনেক যতনে ব্ৰহ্মা আন করিল প্রচার ॥ 
কৃত্তিবাস বাখানল মাঁনর পুরাণ 
লঙকাকাণ্ডে কালনিমাবধ উপাখ্যান ॥ 


ধুয়া 
জয় রঘুনন্দন জয় রঘুবীর। 
আঁভনব রাতিপাঁতি বিভোগ শরীর 


রামায়ণ 


চন্তে মনে হনুমান রান্ন যে বিস্তর। 
লাফে লাফে যায় বীর শিখরে শিখর ॥ 
সেই পর্বত তিন কোট গন্ধব্ব নিবসে। 
নৃত্যগীত কবে তারা যুবতী পুরুষে 
গন্ধত্বের স্ত্রী সভ পরম রূপসন। 
মৃদঙ্গ রবাব কেহো বায় বীণা বাঁশ ॥* 
দেখিয়া শুনিয়া হন; মনে মনে গণি। 
আপাঁন কহিব আমি রামের কাঁহনী॥ 
হনুমান বলে রাম লক্ষণ সংসারে পাঁজত। 
বিষ অবতাব রামের কিছ কর হিত॥ 
সীতার লাগিয়া রাম রাবণে হইল রণ। 
রাবণের শেলে পাঁড়ল বীর লক্ষণ ॥ 
তোমা সভার পণ্যে যাঁদ লক্ষ্মণ 

পান পরাণি। 
ওষধ নাইয়া দেহ বিশল্যকরণী ॥ 
রাষল গন্ধ বর সভ ক বলে বানর। 
কাহার সেবক আমবা কাহার িঙকর॥ 
“হাসা পাঁপ্হাস্য কার লইয়া যুবতী । 
কে তোবে ওষধ চিন্যা দিব রাতারাতি ॥* 
বনের ভিতর মোর আছে ফুলফলে। 
সকল ফল বানর বেটা খাইয়া তো ফেলে॥ 
কোণায় লক্ষ্মণ তোর কোথায় শ্রীরাম 
কাহাব সেবফ আম কাহার কাঁরব কাম॥ 


হাহা হুহ রাজারে আমরা সেবা কার। - 


আর বত পাই তারে ধারয়া তো মারি] 
হনুমান বলে গ্ন্ধর্ব্বের নাহিক নিস্তার। 
[তন কেট গন্ধর্ব আজ কারব সংহার॥ 
হাসিয়া বলল বাব গন্ধব্বেব পাশে। 
ধাইয়া 1গয়া হনূমানকে ধরে রোষে॥ 
সল্ পা থারজোক হনুমানের চুলে। 
কো গলা হাস তার 

কেহো মারিলেক কলে ॥% 
একেম্বৰ হনমান গন্ধৰ্ব্ব অপার। 
কুপিল হনুমান বীর যম অবতর॥ 
কারো চড় চাপড়ে মারে কারো মারে লাঁথ। 
আঁখব দমনে মারে গন্ধার্ক সেনাপতি ॥ 
নাক বন চিণ্ডে কারো ছি*ডে গলার নাড়ি 
পড়ল গন্ধ সভ যায় গড়াগাঁড়॥ 
একেশবর হনুমান গন্ধব্ব সভ মারে। 
চড চাপটে হন: ভাব প্রাণনাশ করে] 
একেমবর হনুমান গন্ধবর্ব তিন কোটি। 
পাঁড়ল গন্ধব্্বগণ করি ছটফটাঁ ॥ 


4 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড ২৮১ 


$গন্ধব্বের স্বীগণ করে হাহাকার! চিন্তিয়া গঁণয়া বীর চলল ত্বারিত। 


হনুমানের ঠাঁঞ কারো নাঁহক নিস্তার 
পাঁড়ল গন্ধব্বগণ নাহ একজন। 

{তন কো গন্ধৰ্ব্ব মারল পবননল্দন॥ 
শুনিতে কৌতুক বড় রাম অবতার। 
যাহার স্মরণে হয় ভবাসন্ধু পার॥ 
কৃত্তিবাস বাখানিল ম্বানর পুরাণ। 
লওকাকাণ্ডে গল্সবের্বর বধ উপাখ্যান ॥ 


ধণয়া 
কি আর শমন ভয় ভজহু রাম নাম। 
শমনদমন বিষম রাবণ রাবণদলন রাম ॥ 


চিন্তে মনে হনুমান রাত্রি অবশেষ । 
কারো হইতে না হইল ওঁষধ উদ্দেশ ॥ 
শুন্য হস্তে যাই যদি রঘুনাথের পাশে। 
প্রভাতে লক্ষণ বীর হইবে বিনাশে॥ 
উপাঁড়য়া লৈয়া যায় পবর্বতশিখর। 
যে সে হউক আঁজ সাহসে করি ভর॥ 
পর্বত এাঁড়ব লৈষা সুষেণের পাশে। 
আপাঁন চিনিযা লইবে ওষধের গাছে ॥ 
আঁকাঁড় রিশা ধরে পব্বতাশিখর। 
উপা!ড়য়া ফোললেক হনুমান বানর॥ 
সত্তর যোজন সেই পব্বতের গোড়া। 
দ্বাদশ যোজন সেই পব্বতের চড়া ॥ 
একশত যোজন সেই পন্বত দীঘল । 
হেন পৰ্বত উপাড়ে হন্‌মান মহাবল ॥ 
অনেক গাছ উপাড়ল 

অনেক ছিণড়ল লতা । 
নানা পশুপক্ষ পলায় আর গজমাতা | 
'সিংহব্যাঘর পলায় ছাড়িয়া সিংহনাদ । 
ম্‌ুনগণ পব্বত চাটড গণিয়া প্রসাদ 
উপা'ঢ়য়া পর্বত নিল মাথার উপর। 
পর্বত লইয়া চলে পবনকোঙর॥ 
রামে প্রণমিয়া বার দক্ষিণ মুখ লড়ে। 
রাম ভরত বাখা*নল তখন মনে পড়ে ॥ 
তপস্বী মারল; আম মায়ার প্রবন্ধী। 


কৃম্ভীরিণী মারল সূর্য; কাঁকতলি বন্দী 


তিন কোটি গন্ধৰ্ব্ব আমি মারল: সকল। 
নল্দিগ্রাম যাব বুঝি ভরতের বল॥ 


মাথায় পর্ব ও নাঁশদগ্রাম গেলা আচম্বিত॥ 
মাথায় পর্বত হনুমান থাক অন্তরণক্ষে। 
অন্তরাক্ষে থাকিয়া সে ভরতেরে দেখে ॥ 
ঘোড়া হাথী সভ দেখে অয্যৃত অধৃতে। 
আড়ানএয পাইক সব বূলে চাঁরাভিতে ॥* 
সৈন্যসামন্ত সভ দেখে সার সাঁর। 
নন্দিগ্রাম দেখে মেন অমরনগরাী ॥ 
অগ্রহায়ণ মাস পূর্ণিমা শুভ তাঁথ। 

সভা কার বাঁসয়াছে ভরত সমাতি॥ 
পান্রমিঘ্ত বসিয়াছে বাশম্ঠ পুরোহিত। 
ভরতে বোঁড়য়া সভে বস্যাছে চার ভিত ॥ 
সুবর্ণ সিংহাসন তাতে পট্টবস্ম পাতি। 
তাহাতে পাদুকা থুয়্যা ধরাইয়াছে ছাঁত 
হেটে বাঁসয়াছে ভরত কৃষ্ণসার চামে। 
মুনিগণ বাঁসয়াছে নিজ নিজ কামে ॥ 
অগ্রহায়ণ মাসের রাত্রি শীতল সময়। 
আপানি ভরত রাজা চামর ঢুলায় ॥ 
শৰুঘ] পাদূকাতে দেয় সুগাম্ধ' চন্দন। 
শ্রীরাম পাদুকা যেন বিষ দরশন ॥ 
হেন বেলা হইল তথা ঘোর অন্ধকার । 
সভা স'হত ভরতে লাগল চমৎকার ॥ 
মহা অন্ধকার করিধা মহাঝড় বয়। 
ভরত ধলেন কিবা গরুড় পক্ষ যায় ॥ 
শীবামের পানই লাঁগ্ঘয়া যায় কোন: জন। 
জানিতে য়ায় কোন্‌ জনের আগমন | 
তিন লক্ষ: ধাণ এড়ে ভরত ধনদ্ধর। 
দাক্ষণ দিগ্‌ বদ্ধ কৈল বানর ফাঁফর॥ 
ভরত বলে শঙ্ধপ্ম উঠে সব্বক্ষণ। 
যত্ঞধম খাইতে গরুডের আগমন। 

সাহ লক্ষ মণ লোহায় এক বাটুল নিম্মাণ। 
হেন বাটুল ভরত রাজা পারল সন্ধান ॥ 
পচ্ষ বালমা বাটঃল বীর হনূমানে মারে। 
বুবে বাজে বাটুল বীরের পায়রা যেন ঘুরে! 
ভমেতে পাঁড়ল বীর হৈয়া অচেতন। 
রক্ষা কর রঘনাথ কমললোচন ॥ 

রাম রাম বলিয়া ডাকে পবননল্দন। 
রাম নাম শুনিতে পান ভরত শন্ুঘ্যু॥ 
ভরত বলেন শুন ভাই শৱুঘ্য। 

রাম রাম বানর তবে করয়ে জপন॥ 
বনবাসে গেলা প্রভূ শ্রীরাম লক্ষ্মণ 
অবশ্য রামে দেখিয়াছে লয় মোর মন॥ 


banglabooks.in 


২৮২ 


চল গিয়া বানরে করিব পাঁরচয়। 
বিবরণ জিজ্ঞাঁসব কারয়া বিনয় 
এতেক চিন্তিয়া দুই ভাইয়ের গমন। 
বানরের ঠাঁঞ গিয়া দিল দরশন॥ 
পর্বত ঘুচাল গিয়া দশরথনন্দন। 
ততক্ষণে হনুমান পাইল চেতন॥ 
ভরত বলে কেবা তুমি কোথা তোমার ঘর। 
কোথাকে লৈয়া যাহ পব্্বত শিখর ॥ 
কোথা হইতে আইলা বানর কহ ভালমতে। 
দেশে দেশে বেড়াও কেনে মাথায় পর্বতে ॥ 
বনবাস গেলা প্রভু শ্রীরাম লক্ষমণ। 
রাম লক্ষ্মণ সনে তোমার কোথা দরশন ॥ 
উঠিয়া যোড়হাথ করে পবননন্দন। 
অবধানে শুন গোসাঞি মোর নিবেদন ॥ 
দশরথ নামে রাজা আছলা সূর্যাবংশে। 
কেকয়ীর বচনে রাম গেলা বনবাসে। 
স্ীর বোলে পূত্রকে পাঠায় বনবাসে। 
রামের শোকেতে রাজা হইল 'বনাশে॥ 
রামের রূপে মোহ গেল রাক্ষসী নিশাচরী। 
রাম জিনিতে না পারিয়া রাবণ 

সীতা কৈল চুরি] 
রামের সীতা চুরি করিয়া নিল দশানন। 
সঁতা চাহয়া বুলেন তবে শ্রীরাম লক্ষণ ॥ 
সীতা চাহিয়া বেড়াইতে সমগ্রীব সনে ভেট। 
সূগ্রীবেরে রাজ্য দিলা বাল মারিয়া জ্যেন্ঠ। 
সগ্রীব মন্দ্রণা কৈল সাঁতার উদ্ধারে। 
রাজার আদেশে আইল পৃথিবীর বানরে॥ 
সাগর বাঁধিয়া রাম কৈলা মহারণ। 
রাবণের শেলে পাঁড়িলা ঠাকুর লক্ষমণ ॥ 
ওষধ আনতে পাঠাইলা ধন্বন্তরিনন্দন। 
তাহার আদেশে আইল; গন্ধমাদন ॥ 
ওষধ না চিনি আমি বনের বানর। 
উপাঁড়য়া লৈয়া যাই পর্বতশিখর ॥ 
লক্ষণ পাঁড়লা ময়দানবের শেলে। 
তবে লক্ষ্মণ জবেন আমি 

ওষধ লৈয়া গেলে ॥ 
বুকে বাটুল বাঁজল হইলাম অচেতন। 
পর্বত না গেলে হৈবে লক্ষত্রণের মরণ॥ 
হনুমানের বচন শুনি ভরত শরুঘ্। 
ধনুক বাণ ফেলিয়া দুহে* করেন ক্রন্দন॥ 
ভরত বলেন আম গেলাম মামার ঘর। 
আনম থাকলে শ্রীরাম হইত দণ্ডধর ॥ 


রামায়ণ 


ভরত শন্ুঘ্য দুহে* যান গড়াগাঁড়। 
লক্ষ্মণ লক্ষণ বাল ঘন ডাক ছাঁড়। 


"দুইজনে ক্রন্দন করে কার আত্মঘাত। 
যাহার ক্ুন্দনে পড়ে বৃক্ষের সভ পাত৷ 


ভরত বার কাঁদেন লোটাইয়া ধূলি। 
আম থাকিতে দুঃখ পান রাম মহাবলী ৷ 
এত দুঃখ পান ভাই কমললোচন। 
আমি মারবারে পার সহস্র রাবণ॥ 
ধনু লৈয়া চলে ভরত রাবণ মারিবারে। 
মহাযত্ব কার শন্রুঘন ভরতেরে ধরে॥ 
রামের আজ্ঞা নাহ তোমায় 
যাইতে লঙ্কাপ্‌রা। 

তুমি গেলে নম্ট হৈবে অযোধ্যানগরী ॥ 
তুমি যাঁদ সাঁহতে নারো শোকজাল। 
আম কেমনে সাঁহব বল বয়েসে ছাওয়াল॥ 
হনুমানে পাইয়া দেহ করিয়া যতন। 
তবে দড় হৈবে ভাই প্রাণের লক্ষ্মণ॥ 
ভরত বলেন শুন বাপু পবনকোওর। 
পর্বত লইয়া তুমি চলহ সত্বর। 
হনুমানের বল ঢিল পব্বত বাহতে নার। 
গগনে তুলিয়া এড় তবে যাইতে পারি॥ 
তুলিয়া দিতে পার যাঁদ গগন উপর। 
তবে সে যাইতে পারি পবনে কার ভর॥ 
হাসেন ভরত বীর আট দশ 'দিগে। 
গগনে তুলিয়া দিব এ কোন্‌ কার্যে লাগে॥ 
পাঁড়লেন মন্দ বাণ হইলাম অধিষ্ঠান। 
বাণের মুখ হইল দশ যোজন প্রমাণ ॥ 
দশ যোজন বাণের মুখ হইল পারিসর। 
পৰ্ব্বত লৈয়া বৈসে তাহে হনুমান বানর ॥ 
হনুমান বলে আজি জানিব ভরতের বল। 
ধনূক সহ লইব ভরতকে রসাতল! 
হাথে ধনুক ভরত বাঁর সন্ধান পুরে। 
বাণের আগে হনুমান চাঁপল নিভরে॥ 
শতেক যোজন হনুমানের মাথায় পব্বত। 
হনুমান বল পরাঁক্ষে না জানে ভরত॥ 
পর্বতের চাপনে রোষে রঘুর নন্দন! 
বাণে তুলিয়া এড়িল সহস্র ষোজন॥ 
হনুমানে থুইল লৈয়া গগনমণ্ডলে 
নেউটিয়া আইল বাণ ভরতের কোলে ॥ 
হংস মূর্ত ধরিয়া বাণ 

তুণের ভিতর ঢোকে। 
ভরতের 'বকুমে হন: হাথ দিল নাকে॥ 


banglabooks.in 


হকাকাণ্ড 


(হনুমান বলে শিব ব্ৰহ্মা পুরন্দর। 
ভরত সনে চার বীর একই সোঁসর॥ 
রঘুনাথ কারয়াছিলেন তোমার বাখান। 
তোমার বিক্রম আজ দেখল; বিদ্যমান 
রঘুনাথের চরণ আমি এক চিত্তে সোব। 
আজ্ঞা করেন উপাড়িয়া ফেলাই পৃথিবী ॥ 
প্রণাম করিয়া বীর কারল গমন। 
মাথায় পৰ্ব্বত বারের শতেক যোজন 
পৰ্বত লৈয়া বার যায় দক্ষিণ মুখে। 
লঙকায় থাকিয়া তথা রাক্ষস সভ দেখে ॥ 
হনুমান দেখিয়া সভার উড়ল জশীবন। 
ঘরপোড়া মারতে আইসে 

কি করে রাবণ॥ 
পৰ্বত এাঁড়ল লৈয়া সুষেণের পাশ। 
পর্বত দেখিয়া সুষেণ পাইল তরাস॥ 
ফলমূল খাইবারে বানর সভ চাহে। 
বানর পর্বত ছুইলে ওষধ নাহি রহে॥ 
চার ভিতে হনুমান পর্বতে দিল রাখ। 
চার ভিতে বানর থাকল আটাইশ লাখ ॥ 
পাঁথবীর দুল্লভ বড় রাম অবতার । 
অনেক যত্বে ব্রহ্মা আন কাঁরলা প্রচার ॥ 
কৃত্তবাস বাখানিল মুনির পূরাণ। 
গন্ধমাদন লইয়া আইল হনুমান ॥ 


পৰ্বত এাঁড়য়া গেল রামের গোচর। 
প্রণাম করিয়া বীর যুঁড়ল দুই কর॥ 
কুম্ভিীরিণী মারল; গোসাঞ্ি 

নাম গন্ধকালি। 
তবে কালনিমায় মারল মায়ার পুথলি॥ 
[তন কোটি গন্ধৰ্ব্ব সনে কৈল; বড় রণ। 
তথির কারণে গোসাঞি বিলম্ব এতক্ষণ! 
কারো হইতে না পাইল ওষধের উত্তর। 
উপাঁড়য়া আনিয়াছি পর্বতশিখর॥ 
পর্বত আনল গোসাঞি তোমার তেজে। 
আপনি ওষধ চিন্যা লউক সুষেণ বেজে॥ 
শ্রীরাম বলেন সুষেণ চলহ আপাঁন। 
ওষধ গাছ আন শীঘ্র বিশল্যকরণী ৷ 
অনেকক্ষণ পাঁড়ল ভাই ঘায় অচেতন। 
ঝাট ওষধ 'দিয়া রাখ লক্ষণের জীবন ॥ 


২৮৩ 


পৰ্বতে উঠিল সুষেণ ওষধ কারণে। 
উষধ চানয়া দুই হাথে দিল এক টানে॥ 
ওষধ লইয়া সুষেণ লামলা ভূমিতলে। 
রামের গোচরে গয়া হনুমানে বলে॥ 
শীঘ্রগাত যাহ তুমি লৎকার ভিতরে। 
পাট {শল আন গিয়া বিভীষণের ঘরে॥ 
বিভীষণ বলে শুন পবননন্দন। 
আমার ঘরেতে বাপ করহ গমন॥ 
পাটাশল লোড়া গিয়া আনহ ত্বারত। 
আজ্ঞা পায়্যা হনুমান চাঁললা ঝাঁটত ॥ 
উত্তারলা হনুমান বিভনষণের দ্বারে। 
তার দ্বারে দেখে বীর দারুণ নিশাচরে ॥ 
রামের কনিম্ত পাঁড়য়াছে রাবণের শেলে। 
ওষধ আনিল; আমি সুষেণের বোলে॥ 
বভীষণ পাঠাইল কাঁরয়া যতন। 
শীল লোড়া দিলে তবে জিয়েন লক্ষ্মণ ॥ 
শুনিয়া রাক্ষস সভ চলিলা সত্বরে। 
সানন্দারে কহে গিয়া শীল লোড়ার তরে? 
বিভনষণের নন্দিনী সানন্দা নাম ধরে। 
শীল লোড়া দল হনুমানের গোচরে ॥ 
এক লাফে শ’ল লৈয়া আইলা হনমান। 
শণল লোড়া লৈয়া দিল সুষেণ বিদ্যমান! 
ধন্য ধন্য হনুমান বানর কটক বলে। 
আপনি ওষধ বাটে থুইয়া পাটাশলে॥ 
লক্ষমণের নাকে দিল ওষধের ঘ্বাণ। 
ওষধ পরশে লক্ষ্মণ পাইল পরাণ॥ 
চক্ষু মেলিয়া লক্ষ্মণ চারিদিগে চাহি। 
ধরে ধীরে লক্ষ্মণ বীর কথাবার্তা কহি? 
সুষেণ বিভীষণেতে কারলা কোলাকোলি। 
চতুদ্দিগে বানর সব কাঁরল সিয়লি ॥* 
ভাই ভাই বালয়া রাম হইলা উত্তরোল। 
হিয়ার তাপ যুড়াইতে চাপিয়া দিল কোল 
লক্ষ্মণে নাহি এড়ে। 
মুকুতা গাঁথাঁন যেন চক্ষুর পানি পড়ে॥ 
মায়া জিল ভাই মোর অপরব্ব কাহিনাঁ। 
তুমি মারলে কোন্‌ ঘাটে খাইতাম পাঁন॥ 
*কোলে কার রঘুনাথ লক্ষ্মণে না গ্রাঁড়। 
ধাইল বানর সব "দয়া রড়ারাঁড়॥ 
লক্ষ্মণ বীর দৃঢ় হৈলা 
পৰ্ব্বত বৃক্ষ ভাঙ্গে। 
ফূলফল লুটবারে বানর সভ লাগে॥ 


banglabooks.in 


২৮৪ 


ফলফুলের কার্য্য আছুক না রাহল পাতা । 
মধুগন্ধে চিবায় গাছের জত লতা ॥* 
ফলমূল খাইয়া বানরের ডাগর হইল পেট । 
লড়তে না পারে বানর লামিতে নারে হেট॥ 
দেবের দুর্লভ বড় রাম অবতার। 

কত যত্ধে ব্রহ্মা আনি করিলা প্রচার ॥ 
কৃত্তিবাস বাখানিল মানর পুরাণ। 
শন্তিশেলে লক্ষ্মণ পাইল প্রাণদান॥ 


সুষেণ বলে রঘনাথ কর অবধান। 
পৰ্ব্বত রাখতে পাঠাও বার হনুমান॥ 
দেবাক্য়ার স্থান পর্বত দেবের উপভোগ । 
দেবতার স্থানে গোসাঁঞ পাবে অনুযোগ ॥ 
শ্রীরাম বলেন শুন পবননন্দন। 
পর্বত রাখয়া আইস গন্ধমাদন ॥ 
আইস বাছা হনুমান পবনকোঙর। 
মারলে বাঁচায় কোলে কৈল গদাধর॥ 
চুম্ব দিয়া হনুমানে কাঁরল বিদায়। 
পর্বত রাখিয়া বাপ: আইস ত্বরায়!৷ 
মাথায় পর্বত লৈয়া কারলা গমন। 
মহাশব্দে যায় তবে পবননন্দন ॥ 

এক লাফে উাঁঠল গিয়া গগনমণ্ডল। 
পৰ্ব্বত রাখতে যায় হনু মহাবল ॥ 
পৰ্বত লইয়া বীর যায় অন্তরাক্ষে। 
লঙ্কায় থাকিয়া তাহা রাবণ রাজা দেখে ॥ 
সাত বার পাঠাইল দিয়া গয়াপান। 
হেন বেলা মারিয়া ফেল বার হনুমান ॥ 
তালজঙ্ঘ ঘটোদব সংহবদন। 
হাঁস্তকর্ণ কশোদর তাম্রীবলোচন॥ 
উল্কামুখ রাক্ষস ছিল গভনর গম্ভীর। 
রাজার আদেশে যায় সাত মহাবীর ॥ 
সাত বার যায় তবে ধনুকে দিয়া চড়া । 
নানা অস্ত্র হাথে নিল জাঠি ঝকড়া ৷ 
হনুমানে বোঁড়ল গিয়া বীর সাতজন। 
হাথে অস্ত রাক্ষস করয়ে তঙ্জন॥ 
মাথায় পৰ্বত লৈয়া কারস আনাগনা। 
দেবতা গন্ধ্ব্ব নাহ গণ একজনা ॥* 
বহ্মা বিষ মহেশ্বর দেব পুরন্দর। 
কুবের বরুণ নহ জাত বানর ॥ 
হনুমান বলে দেবতা নাহ জাত বানর । 
ভুবনে জানে আম রামের কিৎকর 


রামায়ণ 


সাত বারের কার্য থাকুক যদি 
সাত কোটি আইসে। 

লাথর ঘায় মারব আমি সকল রাক্ষসে ॥ 
নানা অস্ত্র রাক্ষস করয়ে বাঁরষণ। 
মাথায় পর্বত যুঝে পবননন্দন॥ 
লাথর চোটে হনুমান কারো মুণ্ড ছি'ড়ে। 
চাপড়ের চোটে তবে কোন্‌ বীর পড়ে। 
রণ করে হনুমান পর্বত নাহি এড়ে। 
যতেক রাক্ষস তারা পাঁথবীতে পড়ে॥ 
লেজে ধাঁরয়া রাক্ষসেরে ঢূলায় আকাশে । 
হাত পা চূর্ণ হইল মরিল রাক্ষসে॥ 
ছয় রাক্ষস পাঁড়ল পলায় তালজগ্ঘ। 
রাবণেরে কহে গিয়া এ সভ প্রসঙ্গ॥ 
সাত বীর গেলাম লইয়া গুয়াপান। 
ছয়জন বীর মারল হনূমান॥ 
আমাকে লৈয়া যাইতোছিল লেজে বাঁধিয়া । 
অনেক যতনে আইলাঙ লেজ কামাড়য়া ॥ 
এত শনি বিষাদিত রাজা দশানন। 
পব্বত এাঁড়ল লৈয়া পবননন্দন॥ 
পৰ্বত এঁড়য়া বীর নেহালে হনুমান। 
চতীদ্রগ নেহালে বীর হরাষত মন॥ 
তিন কোটি গন্ধব্বের দেখিয়া দুর্গাত। 
গন্ধব্ব জিয়াইতে বীর করিলেক মতি॥ 
ওষধ চিনিয়াছিল সুষেণের স্থানে। 
উপাঁড়ল ওষধ তবে পবননন্দনে ॥ 
পাত নাহ ওবধের গাছ মাত্র মুড়া। 
হেন ওবধ বাঁর হাথে কারয়া গণুড়া ॥ 
ওষধ পরশে সভে পাইল পরাণ। 
উঠিল গন্ধৰ্ব্ব সভ হাথে গাশ্ডি বাণ॥ 
প্রাণ পায়্যা গন্ধব্ব সভ কৈল যোড় হাথ। 
কোন্‌ অবতান তাঁম ন্রিদশের নাখ॥ 
হনুমান বলে রাম দেব গদাধর। 
পবননন্দন আম রামের কিগকর॥ 
গন্ধৰ্ব্ব জিয়াইয়া বীর হনুমান লড়ে। 
পর্বতের ঠাঞ্ গিয়া দুই কর যোড়ে | 
হনুমান বলে তুমি ওধধশিখর। 
দেব দানব গণ্ধব্ব বৈসে তোমার উপর 
দশরথের বংশেতে যতেক হৈবে রাজা । 
সঘত নৈবেদ্য দিয়া 

তোমায় করিবে পূজা ॥ 
রাম লক্ষ্মণ সুগ্রীব সুষেণের প্রাণদান। 
আমাকে মেলান দেহ যাই রামের স্থান 


banglabooks.in 


লৎককাণ্ড 


পর্বত বলেন তুমি পবনকোঙ্র। 
ত্রভুবনে বীর নাহি তোমার সোঁসর 
হনুমান বলে সুখ হৈল; তোমার বচনে। 
মেলানি দেহ মোরে যাই রামের স্থানে ॥ 
পৰ্ব্বত বাঁন্দয়া বীর উঠিল আকাশে। 
অন্তরক্ষে আইল বার শ্রীরামের পাশে ॥ 
শৰু মারিয়া কার্য সাধিয়া 

আইলা হনুমান। 
শ্রীরাম সুগ্রীব ঠাঁঞ পাইলা সম্মান ॥ 
কাত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
পৰ্ব্বত রাঁখয়া আইল বার হনুমান] 


ধূয়া। 
কেবল করুণাময় হে রাম। 
মুঞ বড় পামরজনে কর অবধান॥ 


রাম সংশ্রীব বভাঁষণের বাঁন্দলা চরণ। 
যোড় হাথ করিয়া কহে সূষ্বের বচন ॥ 
হন্মান বলে গোসাঞ্ি শুন মহাশয়। 
সৃ্যয ছা'ড়য়া দিয়ে আমি করুন উদয়॥ 
রথ সাহত আছেন আমার কাঁকতলে। 
আমার শরীর দহে সর্যযরশ্মজালে ॥ 
রাম বলে সূর্য এড় পবননন্দন। 
সকল বানরে কৈল চরণবন্দন ॥ 
রামের বচনে হনুমান তুলিল বাম হাথ। 
অন্তরীক্ষে গেলা তবে ব্রিদশের নাথ ॥ 
আকাশগমনে গেলা পর্বত উদয়াগাঁর। 
রবির কিরণে পোহাইল শব্বরী ॥ 
সূয্যের উদয় হইল রজনী প্রভাত। 
লক্ষ্মণ কোলে কারয়া বসিলা রঘুনাথ ॥ 
সুগ্রীব রাজা বাঁসয়াছে রাক্ষস বিভীষণ। 
অগঙ্গদ বীর বাঁসয়াছে যত বানরগণ ॥ 
হেন কালে হনুমান করে যোড় হাথ । 
ভরতের কথা শন প্রভু রঘুনাথ ৷৷ 
ওষধ আনতে যাই আকাশগমনে। 
পথে সর্যয সনে তথা হইল দরশনে॥ 
প্রণাম করিয়া তাঁরে থুইল? কাঁখতলে। 
নিশ্চিন্তি হৈয়া যাই মনের কুতৃহলে ॥ 
গন্ধমাদন গেলাঙ ত্বারত গমন। 

তথা কালনিমা সনে হইল দরশন ॥ 


২৮ 


স্নান কাঁরতে পাঠাইল এক সরোববে। 
কুম্ভীরিণাী খাইতে আইসে জলের ভিতরে 
আসসয়া ধাঁরল মোর পায় কুম্ভীরিণ*। 
নখেঙে চারয়া তারে কৈল; দুইখান ॥ 
কুদ্ভীর মুরাঁত ছাঁড় হৈল দেবের আকার । 
আমাকে বান্দয়া গেলা স্বর্গ দুয়ার ॥ 
কুম্ভীরিণশ মস্ত হইল নাম গন্ধকালি। 
তবে কালানমা মারল: মায়ার পুথাল ৷ 
তিন কোটি গন্ধব্ব মারল পৰ্ব্বত উপর। 
মহাকোপে উপাঁড়লু পৰ্ব্বতাশখর ॥ 
মনে মনে জানিলাম রান্র বিস্তর। 
হেন কালে পর্বত নিল; মাথার উপর 
মাথায় পর্বত আকাশে করিল উঠানি। 
পথ বাঁহয়া দিগৃবাদিগ নাহ জানি॥ 
চার দিগে চাহ লঙ্কার না পাই উদ্দেশ। 
আচম্বিতে নান্দগ্রামে কারলু প্রবেশ ॥ 
সভা কর্যা বস্যাছেন ভরত 

লইয়া রাজ্যখণ্ড। 
তোমার পানাই উপরে ধাঁরয়াছে ছত্রুদণ্ড ॥ 
হেন কালে আমাকে সে দোখল আকাশে । 
বিপক্ষ বলয়া বাটুল মারিলেক রোষে ॥ 
লোহার বাট.ল বাঁজল আমার বুকে। 
পর্বত সহিত আমি পড়িল ঘন পাকে॥ 
ভূমিতে পড়িয়া আম হৈল; অচেতন। 
হেন কালে তোমার নাম করিল স্মরণ ॥ 
ধায়্যা জিজ্ঞাসা করিল ভাই দুইজন । 
যোড় হাথে কহিল, লক্ষণের বিবরণ॥ 
লক্ষমণের মরণ শুনি দুই সহোদর। 
রাবণে মারতে আইসে ভরত ধনুদ্ধর॥ 
ধনুক লৈয়া ভরত আইসে মহাক্রোধে। 
মহাবীর শন্রুঘয ভরতে প্রবোধে ৷ 
শন্রুঘম বলে পাঠায়্যা দেহ হনুমান৷ 
পর্বত লইয়া যাউক রঘ[ুনাথের স্থান॥ 
বাণে বসাইয়া মোরে তুলল আকাশে । 
তখন পাইল আম লঙকার প্রকাশে ॥ 
ভরতের কথা শুনি রাম মনে ব্যথে। 
হনুমানে কোল দিল চাপিয়া দুই হাথে] 
সেবক হৈয়া যে কর্ম করিলা 

শুনিতে চমংকার। 
প্রসাদ দিতে ধন নাহি রাহল তোমার ধার & 
নির্ধন তপস্বী বাপু এথা নাহি ধন। 
এক প্রসাদ দিতে পার লহ আ'লঙ্গন॥ 


banglabooks.in 


২৮৬ 


হন:মানে কোল দিলা ন্রিদশের নাথ। 
পত্র পুত্র বাল তার মাথে দিল হাথ॥ 
আমার ভন্ত বানর তুমি পরম স:স্থির। 
তুমি আম ভিন্ন নাহ একই শরার॥ 
দেবের দ:ল্পভি বড় রাম অবতার। 
কৃত্তিবাস লগ্কাকাণ্ডে গাইল সচারু॥ 


রা কাঁড়তে নারে লক্ষণ বলে ধীরে ধীরে। 
এখন রাবণ রাজা রাঁখয়াছ কার তরে॥ 
কালি আজ্ঞা কারলা মারব লঙ্কার ঈশ্বর । 
বাক্য ব্যর্থ হয় কেন না হও সত্বর॥ 
সন্ধান পারয়া উঠিলা 

রাম লক্ষণের বোলে। 
লঙকাপুরী কম্পমান দেউল গার টলে॥ 
কোপে রাবণ বাহর হৈল সাজন রথে। 
ইন্দ্রের ধনুক বাণ করিয়াছে হাথে॥ 
রথ সাজ বাল তবে পাঁড়ল হাঁকার। 
হরাষতে রথখান যোগায় রথকার ॥ 
রথখান সাজন করে রথের সারথি । 
নানা রত্ন মণি মাণিক সাজাইল তথি॥ 
রণেতে রাবণ যাবে পাঁড়ল ঘোষণা । 
সেনাপাঁতিগণ তবে হইল উন্মনা ॥ 
ভস্মলোচন সেনাপতি রাবণের প্রধান। 
যুক্তিতে রাবণ তারে কৈল সম্বোধন ॥ 
সকল বাঁর পড়ল মোর নাহি একজন। 
তোমা হইতে রক্ষা পায় আমার জীবন ॥ 
মহা পরাক্ম তোমার ন্রিভূবনে জানে। 
রাম লক্ষণে বানরগণে বধহ পরাণে॥ 
রাবণের বোলে ভস্মলোচন মহাবল। 
নর বানর মারব আমি শুন লঙ্কেশ্বর 
রাবণ বান্দিয়া বীর রথে গিয়া চড়ে। 
যাত্ৰাকালে অমঙ্গল স্থানে স্থানে পড়ে ॥ 
উদিত কর্যাছে রথ নেতের বসনে। 
নয়ন মুদয়া বীর থাকে রান্রাদনে॥ 
ভস্মলোচনের কথা বানর সভ শুনে। 
পলাইয়া গেল সভে রঘুনাথের স্থানে ॥ 
রাম বলেন িভীষণ কহ তো কারণ। 
যুঝতে আইল রাবণের কোন্‌ জন! 
'তাহে দোখ বানরগণ পলায় তরাসে। 
কোন: বীর আইল রণে 


রামায়ণ 
শুনিয়া তো বিভীষণের লাগিল তরাস। 


“নিশ্চয় জানল: মোর হইল বিনাশ ॥ 


ভস্মলোচন নামে রাবণের প্রধান সেনাপাতি। 
তার হাথে কারো নাহ হৈবে অব্যাহতি ॥ 
কঠোর করিয়া তপ শিব আরাধিল। 
আপনার মনোনীত বর মাগ নিল! 
কোপদৃস্টি করিয়া আমি চাঁহব যার পানে। 
ভস্ম হৈবে সেইজন আমা দরশনে॥ 
সেই বর দলা শিব না কারলা আনে। 
বর পায়্যা ঘরে বীর করিল পয়ানে॥ 
একেলা থাকয়ে ঘরে নাহক দোসর। 
হেন বর দল তাবে দেব মহেম্বর ॥ 
সঙ্কট দোঁখয়া রাবণ মনেতে গাঁণল। 
ভস্মলোচন বীরে রাবণ রণে পাঠাইল॥ 
কি হৈবে উপায় নাথ বলহ আপনি । 
কেমনে উহার হাথে বাঁণবে পরাণি॥ 
রাম বলেন সুশ্রীব মিতা কহ তো উপায়। 
কেমন প্রকারে সভার প্রাণ রক্ষা পায়॥ 
ভস্ম বাণ আদ করি যত বীরগণ। 
সুযাী্ত করেন রাম কমললোচন॥ 
লক্ষ্মণ বলেন তুমি আপনি নারায়ণ । 
তোমার সমুখে যান্তি বালবে কোন্‌ জন॥ 
ভাবয়া যে রঘুনাথ যুক্ত কৈল সার। 
কৃপিয়া দিলেন রাম ধনুকে টঙ্কার॥ 
ডাঁকয়া বলে ভস্মলোচন শুন বানরগণ। 
তোমা সভার ভয় নাহি পলাও অকারণ ॥ 
শ্রীরাম লক্ষণ দুই ভাই তারা গেল কোথা । 
সুগ্রীব অঙ্গদ বিভীষণের কাটিব যে মাথা ৷ 
সৃর্য্যবংশে জন্ম রাম বিষ্ণু অবতার। 
বাছয়া এড়েন বাণ পর্বতের সার 
ভস্মলোচন বলে শুন কমললোচন। 
রাক্ষস কটক মার তোমার হরাঁষত মন ॥ 
এখনো পলায়্যা তুমি যাহ নিজ দেশে। 
মোর দৃল্টে পাঁড়লে যাইবে যমের পাশে ॥ 
রাম বলেন ভস্মলোচন শুন সাবধানে । 
রাবণের বোলে তুমি মারতে আইলা কেনে॥ 
এত যাঁদ দুইজনে হইল বোলচাল। 
শ্রীরাম এঁড়লা বাণ আঁগ্ন উ্থাল॥ 
বাণেতে জঙ্জর হইল সভ রাক্ষসগণ। 
দেখিয়া কুপিত হইলা ভস্মলোচন 
রাক্ষসেরে তবে বীর বলিছে তজ্জনে। 


কহ তো বিশেষে॥ ঘনুচাইয়া দেহ মোর রথের ঢাকনে॥ 


banglabooks.in 


কাঞবাকাণ্ড 


রথের কাপড় রাক্ষস ঘূচায় চাঁরীভিত। 
তাহা দেখি বাণ রাম যাঁড়লা ত্বারত ৷৷ 
এঁড়লা দর্পণ বাণ কমললোচন। 

কোপ করিয়া চাহে বীর ভস্মলোচন॥ 
আপনার ছায়া বীর দেখল দর্পণে। 
ভস্ম হৈয়া গেলা বীর ভস্মলোচনে॥ 
দেখিয়া বানরগণ হরাঁষত মন। 

রামের উপর হইল পুষ্প বাঁরষণ॥ 
ভগ্ন পাইক পলাইল রণ নাহ সহে। 
ভস্মলোচন পাঁড়ল রাবণে বার্তা কহে॥ 
িন্তিয়া রাবণ রাজা ধরিলা ধেয়ান। 
কীত্তবাস রচিল ভস্মলোচন উপাখান॥ 


চিন্তিয়া রাবণ রাজা বসল সিংহাসনে । 
মন্দণা করয়ে রাজা লৈয়া মাল্নগণে ॥ 
রাবণ বলে মান্দিগণ কর অবগাঁত। 

এমন সময় আমি করি কোন্‌ যুকাঁত॥ 
মন্ত্রী বলে মহারাজা কর অবধান। 
সঙ্কটে কাতর হৈলে নহে পরিন্রাণ॥ 
বীরশ্‌ন্য হইল তোমার কনক লঙকাপুরী। 
এখন কাতর হৈলে কিরূপেতে তার ॥ 
কাতর হৈয়া সীতা যাঁদ কর সমর্পণ। 
দেশেরে ফিরিয়া যায় শ্রীরাম লক্ষণ ॥ 
বিনা যুদ্ধে ঘুচে তবে সকল জঙ্জাল। 
কনক লঙকাপুরে সুখে কর ঠাকুরাল ॥ 
ক্ষত্রিয়ের ধর্ম নহে শুন নিবেদন। 
কাতর হইয়া সীতা কৈলে সমর্পণ 
হাসিবেক পুরল্দর দেবতা সমাজ । 

সভে বলিবে কাতর হইল রাবণ মহারাজ ॥ 
বভীষণ বাঁলল যখন সীতা দিবার তরে। 
তখন না দলে সীতা নিজ অহগুকারে ॥ 
বীরশন্য হইল আজি কনক লগ্কাপুরী। 
নিবেদন কারল শুন লঙ্কার আঁধকারা॥ 
রাবণ বলে মন্নিগণ শুনহ বচন। 

বিপদে কাতর হইলে হাসে সৰ্ব্বজন 
মার কাট করিয়া যদ সংগ্রামেতে মাঁর। 
দিব্য দেহ ধাঁরয়া যাইব স্বর্গপ্রী॥ 
ঘুষিতে রাহবে যশ পৃথিবী ভিতরে। 
যে হউক সে হউক আজি মারব সমরে॥ 
সাজ সাজ বলে রাজা কোপে লঙ্কেম্বর। 
রথ রথাঁ সেনাগণ সাজিল সত্বর ॥ 


২৮৭ 


কনকরাঁচত রথ বিচিত্র নিম্মাণ। 
পবনবেগে অষ্ট ঘোড়া রথের যোগান ॥ 
পৰ্ব্বাতয়া ঘোড়ার মুখে সোনার বিম্বুকি। 
সত্তার অক্ষৌহণী সজে যুঝার ধানুকী॥ 
শত বৃন্দ হাথ চলে আশ বৃন্দ ঘোড়া। 
শতেক অক্ষৌহণী ধায় জাঠি ঝকড়া॥ 
কোপ কারিয়া যায় রাজা যাঁঝবার মনে। 
সর্বাঙ্গ ভাষত কৈল রাজ অভরণে॥ 
হাথেতে পাঁচনি লৈয়া উঠিল সারাঁথ। 
চলিল রাবণ রাজা মাথায় ধবল ছাতি॥ 
যান্তরা করিয়া চলিলা লঙ্কার আঁধকারা। 
হেন কালে বার্তা পাইল রাণী মন্দোদরশ ৷ 
সাঁতনে বেণ্টিত হৈয়া চলিলা সংন্দরী। 
দশ হাজার সতিনী মাথা লুঙায় এক সারি॥ 
কেহো রাজার হাথে দেয় নারিকেল ফল। 
চার ভিতে নারী সভ কাঁরছে মঙ্গল ॥ 
মন্দোদরী বলে রাজা শুনহ সম্বাদ। 
চোদ্দ সহস্ৰ রাক্ষস মারে তারে সনে বাদ॥৷ 
যুঝতে না যাইও প্রভু বানরের রণে। 
কেমনে সমখ হৈবে শ্রীরামের বাণে॥ 
ভণ্ড তপস্বী নহেন ভাই দুইজন। 
বৈকুণ্ঠ তেজিয়া আইলা রাম নারায়ণ ॥ 
লক্ষ্মী ছাড়ল প্রভু পাঁড়ল প্রমাদ। 
যাহার বাণে পড়িল কুমার মেঘনাদ ॥ 
যতেক অমরগণ হয় মোর অরি। 
পাঠাইয়া দেহ সীতা রাক্ষসক্ষয়কারী॥ 
মন্দোদরণ কাঁদে রাজার আঁচল ধাঁরয়া। 
যুঁঝতে না যাহ মোরে অনাথ কাঁরয়া | 
এত বাক্য বলিল যাঁদ রাণী মন্দোদরী। 
প্রবোধ বাক্য বাঁললা লঙকার অধিকারী ॥ 
না কাঁদ না কাঁদ রাণী না করিহ শোক। 
স্বর্গ ভূবন গেল তোমার বীরলোক ॥ 

মত বীর পাঠাইলু যুকঝিতে নাহি জানে। 
পতঙ্গ হেন পড়ে গিয়া বানরের রণে॥ 
আমার ক্রম সভ শুনিয়াছ কানে। 
কোন্‌ জন ধনুক পাঁতবে মোর সনে 
স্বর্গ মর্ত্য পাতাল জানল: ন্রিভুবন। 
{ক কাঁরতে পারে বানর শ্রীরাম লক্ষণ ॥ 
রামের ডর নাহি আজ সুখে থাক ঘরে। 
প্রমাদ পাঁড়ব আজ নর বানরেরে॥ 
এতেক বলিল যদ লগ্কার আঁধকারাঈ। 
চক্র জল নারীগণ সম্বরিতে নার ॥ 


banglabooks.in 


২৮৮ 


শোকে দগধে রাবণ চাহে চক্ষুকোদে। 
কোপ করিয়া যায় রাজা যুঁঝবার মনে॥ 
ধনুরাণ নিল রাজা অস্ত্র যে প্রচুর। ' 
প্রথম বিহন্দ ছাড় স্্ীর অন্তঃপুর॥ 
দ্বিতীয় বিহন্দ গেলা রাজা লণ্কেশ্বর। 
সারাঁথ যোগার রথ দেখতে সুন্দর ॥ 
কনক রাঁচিত রথ 'বাচন্র সাজান। 

দশ যোজন রথখান যেন দিনমণি॥ 
আসেপাশে চারাঁভিতে শ্বেত চামর উড়ে। 
রশ যোজন পথ কটক আড়ে যোড়ে॥ 
কটকের পদভরে কাঁপছে মেদিনী। 
রাবণ রাজার বাদ্য বাজে দশ অক্ষোহণী॥ 
নানা বাদ্য বাজে শব্দ শুনি গণ্ডগোল । 
তোলপাড় করে লঙ্কা বাদ্য উতরোল ॥ 
যাঁঝবারে যায় যত কটক সকল। 
যান্রাকালে রাবণ রাজা দেখে অমংগল॥ 
দশ দিগ অন্ধকারে ঘোড়া তো উছটে। 
জম্বুকির নাদে রাক্ষসের কর্ণ ফাটে॥ 
রথেতে গৃধিনী পড়ে ঘোড়া অদর্শন। 
বাম হাথ কাঁপে রাজার বাম লোচন॥ 
রথের ঘোড়ার দুই চক্ষে পানি ঝোরে। 
প্রবোশল লণ্কেশ্বর সমর ভিতরে ॥ 

যে দ.য়ারে আছেন তবে শ্রীরাম লক্ষমণ। 
সেই দ্বারে রাবণ রাজা দল দরশন ॥ 
রথের উপর বাঁসয়া বাণ বরিষে রাবণ । 
দশ দিগ জলস্থল ছাইল গগন ॥ 

রাবণ রাজা রথে যুঝে রাম ভূঁমতলে। 
দেবগণ দুঃখ ভাবে গগনমণ্ডলে॥ 

ব্ৰহ্মা বলেন শুন তুম ইন্দ্র দেবরাজ । 
ঝাট রথ পাঠাও তুমি রামের সমাজ ॥ 
রথে চাঁড়য়া যুঝে রাবণ শ্রম নাহ জানে। 
মহা পাঁরশ্রম পান কমললোচনে ॥ 

বক্গার আজ্ঞা পায়া দেব পুরন্দর। 

আপন রথ পাঠাইল রামের গোচর॥ 
রথের অষ্ট ঘোড়া যেন চন্দ্ুকলা । 
সুবর্ণের ধ্বজ যেন রক্কোতপলমালা ॥ 
স্বর্গ হইতে আইসে রথ পাঁড়ছে বিজ্যাল। 
রথখান লৈয়া আইল ইন্দ্রের মাতাল! 
হাথে লকাঁড়র ছাট ঘোড়া কয়ালি। 

রামের আগে কথা কহে করিয়া অঞ্জাল ॥ 
ইন্দ্র তোমায় পাঠাইলা মালা টোপর। 
ইন্দ্র পাঠাইয়া দল অজয় ধনুক শর॥ 


গ্ানায়ণ 


ইন্দ্র পাঠাইয়া দিলা অজয় পণ্টবাণ। 
ইন্দ্র পাঠাইলা রথ অদ্ভুত নিম্মাণ! 
রথে চড়িয়া রাবণ মার দেবের কর হত। 
'্রভুবনে থাকুক তোমার যশের কি রীতি॥ 
রাম লক্ষ্মণ সংগ্রীব রাক্ষস বিভনষণ। 
অকস্মাৎ রথ দোৌখ সাবস্ময়ে মন৷ 
হনুমান জাম্বুবান বানর কেশরা। 

রথ দোখ বানর সভ নানা যুক্তি কার॥ 
কোথা বা ইন্দ্রের রথ কোথা বা মাতলি। 
রাবণ পাঠাইল রথ মায়ার পুথলি॥ 
রাম লক্ষ্মণ জানিতে না পারে দশস্কম্ধ। 
মায়া হেন পাঠাইল বুঝল; প্রবন্ধ ॥ 
রাম বলেন সত্য মিথ্যা করহ বিচার। 
কোথা হইতে আইল রথ জানহ বার্তা তার॥ 
সগ্রাব বলেন আম রথের পাইল অন্ত। 
কাঁহবার কার্য নহে সুন রামচন্দ্র 1* 
যথাকার রথ তথায় করুক গমন। 
কদাচিৎ রথে না কাঁরহ আরোহণ ॥* 
বিভীষণ বলেন আম রথের বার্তা জানি। 
স্বরূপে ইন্দ্রের রথ চাপহ আপনি 
ইন্দ্রের মাতাল রাবণ দৌখল রণস্থলে ।* 
হয়া দুর দুর করে ট্‌ুাটয়া আইল বলে॥ 
রথখান আরাম ক্রিলা প্রদক্ষিণ। 

রথেতে চাঁপলা রাম সংগ্রামে প্রবীণ॥ 
মালা টোপর পাঁরলা রাম হাথে গাশ্ডি বাণ। 
কোপে আগুসরেন রাম প্নীরয়া সন্ধান ॥ 
সন্ধান পাারয়া রাম এড়ে ঘনে ঘন। 
দুই বীরের রণ দোখ উড়ল জাবন॥ 
গান্ধর্ব অস্ত রাবণ রাজা করিল অবতার। 
নানা মুৰ্ত্তি ধরে বাণ সর্পের আকার ॥ 
অনন্ত বাসীক যেন নানা মার্ত ধরে। 
ঝলকে ঝলকে বিষ মুখেতে উদ্গারে ॥ 
বাণের মুখে বিষ জবলে আগুনের কণা । 
তাল খাজুরে যেন পড়ে ঝনঝনা ॥ 
ন্নীরাম এড়েন বাণ নাম পাশুপত ।* 
সোনার গরুড় হৈলা দোখতে পব্বত॥৷ 
গরুড় হইয়া বাণ আকাশে উীঁড় বুলে। 
রাবণের সর্পবাণ ধরিয়া সে গিলে ॥ 
সর্পবাণ ব্যর্থ গেল কুঁপল রাবণ। 

তিন সহস্র বাণ রাজা এড়ে ততক্ষণ॥ 
ফুটিয়া জজ্জর হইল ইন্দ্রের মাতলি। 
জঙ্জর হইল ঘোড়া মূখে উঠে লালি॥ 


banglabooks.in 


ক্রঃকাকাণ্ড 


নামের রথের ধ্বজ কাটল রাবণ। 

বাণে ফুটিয়া মোহ গেলা মাতাল তখন ॥ 
দেব দানব গন্ধর্ব্ব করয়ে হাহাকার। 
মানা অমঙ্গল রথে হইল অবতার॥ 
রণস্থলে কাটা স্কন্ধ নাচ নাচ বুলে। 
ধূলায় উঠিল অগ্ন সাগরের জলে ॥ 
রাহ; গ্রাঁসল চন্দ্র হইল অন্ধকার। 
চাঁরাঁভতে বানরগণ করে হাহাকার ॥ 
রাবণের বাণ দেখ দেবতায় ত্রাস। 
কোপে তো যুঝেন রাম করিয়া প্রকাশ ॥ 
বণ পানে চাহেন রাম কোপ বদন। 
নামের কোপ দেখিয়া চমকিত ন্িভুবন॥ 
যতেক অসুর বলে জিনক রাবণ। 
শ্রীরামের জয় চাহে যত দেবগণ॥ 
কোপে রাবণ রাজা বজ্র জাঠা নিল হাথে। 
ন্রিভুবন চমাঁকত রামের তরে বাথে॥ 
রাবণের জাঠাগাছ যমের দোসর। 

ডাক দিয়া বলে রামে তঙ্জজন উত্তর॥ 
লক্ষ্মণ ভাই রাখিলা দেখল বাঁরপনা। 
ভাইকে রাখলে এখন রাখহ আপনা ॥ 
ভাই ভাইপোয়ের শোকে পোড়ে কলেবর। 
শাসারব শোক মারিয়া দুই সহোদর! 
ট্াঠাগাছ উপাঁড়ল ব্রহ্মার বরে। 

বারে এ জাঠা এড়ে ততক্ষণে মরে! 
গাঁড়লেক জাঠাগাছ "দিয়া হুহুগকার। 
সাঠাগাছ আইসে যেন অগ্নি অবতার ॥ 
তন সহস্ৰ বাণ রাম একেবারে এাঁড়। 
সাঠাগাছের অগ্নিতেজে সকল বাণ পাড় 
বামের বাণ পড়িয়া জাঠা আইসে পবনবেগে। 
হেন বেলা মাতাল বলে শ্রীরামের আগে॥ 
ইন্দ্র তোমায় পাঠাইল অজয় শেলপাট। 
ঝাট শেল এড় গোসাঞ্জ জাঠা যাউক কাট ॥ 
এাঁড়লেন শেল রাম মাতলির বোলে। 
রাবণের দুজ্জয় জাঠা কাটা গেল শেলে॥ 
্াঠাগাছ কাটা গেল কপিল রাবণ। 
অগ্নবাণ রাবণ রাজা এড়ে ততক্ষণ 
{মের উপরে করে বাণ বারষণ। 

বরুণ বাণ এঁড়লেক কমললোচন॥ 
নব্বাণ হইল অগ্নি দেখে সব্বলোকে। 
রাম জয় করিয়া স্বর্গে দেবগণ ডাকে ॥ 
পিশাচ বাণ এড়ে তবে রাজা লঙ্কে্বর। 
যক্ষ বাণে কাটিলেন রাম গদাধর ॥ 


২৮৯ 


রাক্ষস বাণ এড়ে রাজা ধনুকে দিয়া টান। 
দেববাণে রঘুনাথ করিলা দুইখান॥ 
ময়দানবের বাণ এড়ে রাবণ বাহুবলে । 
বিষ্ণ্‌ অন্তে রঘুনাথ কাটলেন হেলে 
প্রেত অস্ত্র এড়ে তবে রাজা দশানন। 
বাণের তঙ্জন শান কাঁপে ভ্রিভূবন! 
শেল জাঠা ঝকড়া মুষল মদ্গর। 

নানা অস্ত্র হয় বাণ দৌখতে ভয়ঙ্কর ॥ 
গন্ধব্ব রাণ এড়েন শ্রীরাম মধ্স্‌দন। 
সকল অস্ত্র কাটিয়া ফেলিলা ততক্ষণ 
স্বর্গে জয়ধ্বান করি ডাকে দেবগণ। 
ধন্য ধন্য গোসাঁঞ তুমি রাম নারায়ণ ॥ 
চন্দ্র বাণ এাঁড়লেক রাজা লঙ্কেমবর। 
সূর্য্য বাণে রঘুনাথ কাঁটিলা সত্বর॥ 
অর্ধ চন্দ্র বাণ এড়ে রাজা দশানন। 
খুর্পা বাণে কাটি পাড়ে কমললোচন॥ 
যত যত বাণ রাজা করে অবতার। 

সকল বাণ রঘুনাথ করয়ে সংহার॥ 
সৰ্ব্বাঙ্গ ফুটিল রাজার আপন রকতে। 
অশোক কিংশুক যেন ফুটিল বসন্তে! 
রণ সাহিয়া রাবণ রাজা এড়ে দিব্যবাণ। 
বাণে ফুটিয়া গোসাঁঞ হইল খান খান॥ 
কাতর নহেন রাম তবু আগদসরে। 
রাবণেরে গাল দিয়া আপনা পাসরে॥ 
সীতা হেন সতী রাবণ আঁনাঁল বলে ছলে। 
তার শাপে রাবণ পাঁড়াব রণস্থলে॥ 
শুন্য ঘরে সীতা মোর ছিলা একেশ্বরী। 
তপস্বী হইয়া বেটা সীতা কৈলা চুর 
কুবেরের ভাই বলাও রাক্ষসের রাজ। 
পরস্ত্রী করহ চার মুখে নাহ লাজ 
সীতা যদ আ'নতা আমার 'বিদামানে। 
এক বাণে পাঠাইতাম যমদর্শনে॥ 
বিদ্যমানে আনতে নার সীতা কৈল চুরি। 
তে কারণে মজিল তোমার লগ্কাপ্রী॥ 
অজ্ঞান রাক্ষস সভ তোরে বরে ড্ঠ। 
তোর বচনে আসিয়া পড়ে রণের ভিতর॥ 
দশ মুণ্ড সাজাইয়াছ নানা অলঞ্চকারে। 
দশ মুণ্ড কাট আজ চোখ চোখ শরে॥ 
আপনা জানিয়া কেন রণে দেহ হানা। 
পরনারী চুর করিতে নাহি বাস ঘা ॥ 
যত পাপ কৈলি তুঁঞ আম দিব ফল। 
সীতা উদ্ধারিব তোমায় মারিয়া রণস্থল॥ 


banglabooks.in 


২১০ 


আমার দৃন্টে রাবণ পাড়লে এত কালে। 
তিভুবন দেখিবে তুমি পাঁড়বে রণস্থলে॥ 
রাবণেরে গালি দিতে বল বাঁড়য়া আইসে। 
রাবণের উপরে শ্রীরাম বাণ বারষে॥ 
বানর কটক বলে মোরা কার চাহি বাট। 
রাক্ষস উপরে সভে কার মার কাট॥ 
হাথে গাছ পাথর বানর যাঁঝবারে আইসে। 
রাবণের রথে গাছ পাথর বাঁরষে॥ 
কোপে বানর কটক ফেলে গাছ পাথর। 
চতুদ্দ্দগ চাহে রাবণ হইল ফাঁফর॥ 
ধনুক টানিতে নারে রাজা ঘায় অচেতন। 
রথ লৈয়া সারথি পলায় ততক্ষণ! 
পলাইয়া যাইতে চেতন পাইল রাবণ। 
সারাথরে গালি দেয় রন্তলোচন॥ 
আর সনে রণ করি সংগ্রামের স্থলে। 
রথ লৈয়া তুমি পলাও কার বোলে॥ 
রামের সাহত মন্দ্রণা করি 

আইল মোর স্থানে । 
নির্বল প্রুষ আম হেন তোর মনে॥ 
আজন্ম আমার লোণ খাইলি বিস্তর। 
কলঙ্ক রাখিলি কেন সংগ্রাম ভিতর ॥* 
তবে তো সারাথ বলে যোড় করি হাথ। 
কোপ না করিহ তুমি রাক্ষসের নাথ॥ 
রণে অবসাদ দোঁখ টুটিল বিক্রমে। 
রথের ঘোড়া জঙ্জর হইল শ্রীরামের বাণে॥ 
সারাথ হইয়া যোদ্ধার অবসাদ দোখ। 
রথ লৈয়া পলাইয়া যোদ্ধাপাতি রাখ ॥ 
অবসাদ 'জরাইয়া প্রবেশ সমরে। 
ক্ষন্নিয়ের কর্ম এই কাঁহলু তোমারে ॥ 
আগ: যাইতে নারে ঘোড়া 

পাছু যায় রণে। 

আমে রঘুনাথ বিধে চোখ চোখ বাণে॥ 
আমাকে বিশ্ধয়া রাম করিল জঙ্জর। 
বাণ খায়্যা আপাঁন রাজা হইলা ফাঁফর॥ 
বরণে ভক্ক্র নাহি দিল বৈরী না পায় ছল। 
রণশ্রম বাঁড়য়া আইসে বল॥ 
যত হিত কাঁরল্‌ আমি তোমাতে 'বাঁদত। 
তোমা ছাড়িয়া আর কার কাঁরব যে হিত॥ 
সারথির বোলে তুষ্ট হইল রাবণ। 
রাজগ্রসাদ দিল তারে হাথের কঙ্কণ 
ঘোড়াকে প্রহার করে লকাঁড়র ছাট। 
পবনবেগে যায় ঘোড়া সংগ্রামের বাট॥ 


রামায়ণ 


শ্রীরাম বলেন মাতলি হও সাবধান। 
রণ করিতে আইসে রাবণ প্‌রিয়া সন্ধান॥ 
চিন্তিয়া গিয়া রাবণ মরণ কৈরল সার। 
রথ চালাও রাবণে পাঠাব যমঘর॥ 
ইন্দ্রের সারথি মাতাল রণেতে পশ্ডিত। 
রথখান চালাইয়া চলিলা ত্বারত॥ 
রাবণের রথ রহিল রামের দক্ষিণে। 
শ্রীরাম দোখয়া রাবণ ন্তরাস পাইল মনে 
দুইজনে রথ সনে হইল দরশন। 
রথের ধূলায় ঢাকে রাঁবর কিরণ॥ 
রথের ধূলায় দুহে* হইলা ধূসর। 
রামের বাণে রাজা হইল জজ্জর!॥ 
সাত বাণে মাতাঁলরে 'বিিধল রাবণ। 
[তন বাণ রঘুনাথে মারে দশানন॥ 
ঘায়ের দাহে মাতাল যে হইল চণ্চল। 
বাণ বাঁরষয়ে রাম জবলন্ত আনল ॥ 
সমূখ হইতে নারে রাজা শ্রীরামের বাণে। 
ভুবন চমকিত বাণের গঞ্জনে॥ 
সপ্ত সাগর আকাশ সম্ভায় পাতালে। 
পাঁথবী টলমল করে পর্্বতাঁগার টলে॥ 
সূর্যের কিরণ লুকাইল 

চন্দ্র ছাড়ল প্রকাশ। 
দেবতা গন্ধৰ্ব্ব সভ মাঁনল তরাস॥ 
একেবারে রাবণ দুইশও বাণ এড়ে। 
বাণে কাটিয়া রঘুনাথ দুইশও বাণ পাড়ে॥ 
বাণ ব্যর্থ গেল কুপিল রাজা দশানন। 
রামের উপরে করে বাণ বারষণ॥ 
{তনশও বাণ এড়ে তারা যেন ছুটে । 
তিনশও বাণ ফুটে শ্রীরামের ললাটে ॥ 
ঝনঝনা পড়ে যেন শ্রীরামের দৃষ্টি। 
শিথিল হইল রামের ধনুকের মুস্টি॥ 
আপনা সম্বার রাম স্থির কৈল বুক। 
রাবণের কাটিয়া পাড়েন হাথের ধনুক! 
হাথের ধনুক কাটা গেল 

রাবণ রাজা চিন্তে। 
চক্ষুর ামষে আর ধনুক নিল হাথে ॥ 
দুই বারে বাণ বারষে দুহে* ধনূর্ধর। 
দৃহে' দুহাঁ বিশধয়া করিল জঙ্জর॥ 
{তনশও বাণ রাম জুড়িল ধনকে। 
'তিনশও বাণ মারলা রাবণের বুকে। 
রাবণের ঝুকে পড়ে তিনশও বাণ। 
দেবগণ রঘ্‌নাথে করয়ে বাখান॥ 


banglabooks.in 


ধকাক্কাকাণ্ড 


স্থির হইল রাবণ রাজা বুকের ভরসে। 
ভাল ভাল বালয়া রাজা শ্রীরামে প্রশংসে॥ 
অলপ বয়েসে ভাল জান ধনুকের শিক্ষা। 
কত বাণ এড় তুম বাণের নাহি সংখ্যা॥ 
রাম বলেন রাবণ রাজা শুন সাবধানে । 
অজয় ধনুক পাইল; মুনির তপোব্লে॥ 
শরভগ্গ মুনি দিলা অজয় ধনূুর্বাণ। 
বারো বৎসর গাঁড় যাঁদ না ফুরায় বাণ॥ 
খুন চমৎকার লাগে রাবণের মনে। 
মনে চিন্তে কোথা গেলে পাব পারব্রাণে॥ 
সাত লক্ষ বাণ রাবণ একেবারে এড়ে। 
লঙ্কা অন্ধকার করিয়া লঙ্কা সভ যোড়ে॥ 
অন্ধকারে বানর সভ শ্রীরামে না দেখে। 
সগগ্রীব বিভীষণ ভ্রাসত বানর কটকে॥ 
বাণেতে ঢাঁকলা রাম দেখিতে না পাই। 
মাথায় হাথ দিয়া বানর ডাকে পারব্রাই ॥ 
সকল বাণ কাটিয়া রাম আপনাকে রাখে। 
হবিষে বানর কটক শ্রীরামেরে দেখে॥ 
বিদ্যুৎ বাণ দশানন এঁড়ল সত্বর। 
পবনবেগে যায় বাণ রামের গোচর॥ 
খুর্পা বাণ এড়েন রাম কমললোচন। 
রাবণের বাণ কাট পাঁড়ল তখন॥ 
১গ্রহ নক্ষত্র বাণ এড়ে রাজা লঙ্কেশবর। 
ব্রাযান্ত বাণে রাম কাটিলা সত্বর॥ 
সূচীমুখ বাণ রাম পূারলা সন্ধান। 
শলীমুখ বাণে রাবণ কৈল দ্দইখান| 
সংহমুখ বাণ রাম ধন্যুকেতে যোড়ে। 
বজদন্ত বাণে রাজা তাহা কাটি পাড়ে॥ 
{বরোচন বাণ এড়ে রাজা লঙ্কেশবর। 
কালচক্ক বাণে কাটিলা রাম গদাধর ॥ 
এষীক বাণ রঘূনাথ যাঁড়লা ত্বারত। 
কার্ণকার বাণে রাবণ কাটে আচম্বিত॥ 
চন্দ্রমুখ বাণ রাম পৃরিল সম্ধান। 
অসূরমূখ বাণে রাবণ কৈল দুইখান॥ 
সপ্তসার বাণ এড়ে রাজা দশানন। 
্কান্দল বাণেতে রাম কাটিল তখন॥ 
হারতালিকা বাণ এড়েন কমললোচন। 
যম্দুঙ্জয় বাণে কাটে দশানন॥ 

বাণ রাম পারল সন্ধান। 
কালানমা বাণে রাবণ কৈল দৃইখান! 


ইন্দ্জাল বাণ এড়ে রাজা দশানন। 
সাল পালার সাহা আগিছাপা্নাতিনা ॥ 


২৯৯ 


উৎকট বাণ এঁড়িলেক দেব রঘুনাথ। 

ষটচক্র বাণে রাজা কারল নিপাত ॥ 
[বিফচর বাণ এড়ে রাজা দশানন। 
ধম্মচব্র বাণে কাটে কমললোচন॥ 

ষটচক বাণ এাঁড়লা রাজীবলোচন। 
সন্তাপন বাণে রাজা কাটে ততক্ষণ 
গদাঙ্ক্‌শ বাণ ধরেন রাম ধনদুর্ধর। 

বাণ কাটতে রাবণ রাজা হইল ফাঁফর॥ 
সিংহ শাদ্দ্দল বাণ এড়ে রাজা লঙ্কেমবর। 
কাটিয়া রামের বাণ ফেলিল সত্বর ॥ 
দুইজনে করে তবে বাণ বরিষণ। 

কেহো কারো জানতে নারে সম দুইজন! 
দুইজনে মহারণ বিংশতি প্রহর। 

বাণে ফুটিয়া দুইজন হইলা জঙ্জর॥ 
এত বাণ দুইজনে করিলা অবতার। 
দশাদগ জলস্থল বাণে অন্ধকার ॥ 
দুইজনার রথেতে হইল ঠেকাঠোঁক। 
অগ্নি হেন বাণ বারষে দুই ধানুকী॥ 
ন্রিভুবন কাম্পত বাণের ধ্যান শান। 
গগনমণ্ডলে লাগে সাগরের পাঁন॥ 
দেবগণ রঘুনাথে প্রশংসে অপার। 
ন্রিভুবনের জনে গোসাঞ্ করহ নিস্তার 
ঝি তপস্বী আর যত দেবগণ। 

রামের জয় জয় বলে যতেক ব্রাহ্মণ! 
গদা টাঙ্গি এড়েন রাম মুষল মুদ্গর। 
মায়াবল করে রাবণ রামের উপর॥ 

কুড়ি হাথে রাবণ রাজা নানা বাণ এড়ে। 
বাণ কাটিয়া রঘনাথ ভাামতলে পাড়ে] 
সূর্য্য তেজ ছাড়ল ন্রিভবন করয়ে বিষাদ । 
রাম জয় বলিয়া ত্রিভুবনে করয়ে নিনাদ 
হেন কালে সন্ধান পৃঁরিলা রঘননাথ। 
আকর্ণ পৃরিয়া রাম ধনূকে দিলা টান॥ 
কাঁটিব দুষ্টের মাথা ভাবলেন মনে। 
বিধাতা হইলা বাম রাজা দশাননে॥ 

এক মুণ্ড কাটা গেল পড়িল ভূমিতলে। 
ততক্ষণে আর মুণ্ড তাহাতে নিকলে॥ 
দুই মুণ্ড কাটিলা রঘুনাথ বাণের তেজে। 
আর দুই মুণ্ড উঠিল প্রন্মার বরে যে॥ 
তিন মূণ্ড কাটিলা রাম কমললোচন। 
আর তিন মুণ্ড তাহে দোঁখলা তখন 
চারি মুণ্ড কাটিলা রাম ক্‌পিত হইয়া। 


তিন TTL Es 


banglabooks.in 


২৯২ 


ক্রোধ কাঁর চারি মুণ্ড কাটিলা রঘুবাীর। 


ক্ষণেক অন্তরে তার দেখিলা পাঁচ শির॥ 
ছয় মুণ্ড কাটল রাম দিয়া চোখ বাণ। 
সার পার ছয় মাথা দোখলা শ্রীরাম! 
সাত অষ্ট নয় মাথা কাঁটলা দশ 1শর। 
পূনরাঁপ দশানন অক্ষয় শরার! 
একশও একাশী বার কাটা গেল মাথা। 
তব্‌ রাবণ রাজা যবিতে নাহ ভাবে ব্যথা! 
খর দূষণ মারীচ মারিলা যেই বাণে। 
হেন সভ বাণ ব্যর্থ কারল রাবণে॥ 
যে বাণে মারিলা রাম 

বানর রাজা বাঁল। 
সেই বাণে রঘুনাথ রাক্ষস কটক দলি॥ 
হেন বাণ এড়েন রাম তারা যেন ছনটে। 
রাবণের গায় সেই বাণ কাঁটা যেন ফুটে ॥ 
শয়ন ভোজন কেহো নাহ খায় পাঁন। 
সাত দিন হইল যুদ্ধ দিবস রজনী ৷ 
রাত্রে নিদ্রা নাহ যায় দিনে উপবাস। 
রাম রাবণে যুদ্ধ দেবতায় ত্রাস 
সারাথ বলেন রাম কেন পাসর আপনা। 


রহ্ধ অস্ত বুকে মার কামড়াউক মাটী॥ 
'সারাথর বোলে রাম য্াঁড়লেন বাণ। 
ব্রহ্ম অন্যে রাবণের লইতে পরাণ! 
কূবের বরুণ অগ্নি যম পুরন্দর | 
সভ দেবগণ বাঁসলা আকাশ উপর! 


রামায়ন 


' সংসারের তেজে রহ্মা জন্মাইল বাণ। 


বাণ দেখ রাবণ রাজার ডীড়ল পরাণ॥ 
পর্বত না ধরে টান পৃথিবী সভ কাঁপে। 
সপ্ত দ্বীপ পৃথিবী কাঁপে বাণের প্রতাপে॥ 
ব্ৰহ্ম আগ্ন বাণের মুখে ঝাঁকে ঝাঁকে উঠে। 
তাহা দেখি রাবণ রাজা কহে করপুটে॥ 
বৈকূণ্ঠের নাথ তুমি দেব অবতার । 
আমি সেবক গোসাঞ দুয়ার তোমার ॥ 
সনকাদর শাপে আমি হইলাম দুরাচার। 
সেবক মারতে চাহ এ কোন্‌ বিচার ॥ 
লক্ষণ ঠাকুরাণী সীতা তাহা আম জানি।) 
সীতা আন দিব প্রাণ রাখ চক্রপাঁণ॥ 
সৃষ্টি স্থিতি প্রলয় সভ তোমার কারণে । 
তোমার মায়ায় কোথা 

স্থির নহে কোন জনে॥ 
সব্বগুণময় তুম ব্ৰহ্ম পরকাশ। 
ব্রহ্মা ইন্দ্র রুদ্র তুমি স্থাবর আকাশ! 
দারুর প্রতিমা যেন নাচায় প্রবন্ধ। 
সুমতি কমতি প্রভ্‌ যত তোমার মল্ন্॥ 
ভন্ত জনের বুদ্ধি দেহ ভাব ভন্তি পায়! 
অভীন্ত ক্ব্যাদ্ধ দেহ না ভজে তোমায়॥ 
তোমার নিন্দক আমি মহাপাপমাঁত 
ঘোর নরকে মোর না হবে অব্যাহতি ॥ 
পরম দয়াল; তুমি অনাথের গাঁতি। 
তোমার চরণ বিনে অন্য নাহি মতি॥ 
হও সদয় মোরে দেব গদাধর। 
তোমার চরণ যেন সোঁব 'নিরন্তর॥ 
রহ্মা আদি করেন তোমার চরণ বন্দন। 
তোমা দরশনে আমার সফল জীবন! 

এ তিন ভ্‌বন। 
বিষুমায়া খণ্ড মোরে কমললোচন! 
ন্রিভুবনে স্তুতি নাহি তোমার বর্ণনা । 
আকাশপ্রীতে যেন আকাশগঠনা ॥ 
চন্দ্রের সমান চন্দ্র সাগরে সাগর। 
তোমার সমান তুমি নহ স্তুতিপর॥ 
সব্বভূতে থাক তুমি মায়াব্যাপ্ত হইয়া । 
ভন্তজনা থাকে তোমার মায়াতে জিনিয়া 
ঝাট বাণ সম্বর গোসাঞ সংসারের সার। 
সীতা দিয়া চরণে শরণ লইব তোমার ॥ 
করুণাসাগর তুমি কমললোচন। 


জ্যোহান। বেলা লহোপসা ালীনাগা আনে) 


banglabooks.in 


জৎকাকাণ্ড 


সদয় হৃদয় রামের দয়া উপাজিল। 
হাথের ধনক বাণ রাম ভূমিতে রাখিল॥ 
রামের সদয় রুপ রাবণ রাজা দৌখ। 
ফেলিলেন অস্ রাম হইয়া বড় সুখাী॥ 
রথে হইতে লামিয়া ধরে রামের চরণ। 
রথে তুলিয়া রাম তারে দিল আঁলঙ্গন॥ 
প্রভূর চরণে রাজা যোড় কৈল হাথ। 
অবধানে শুন গোসাঁঞ বৈকুণ্ঠের নাথ! 
আজ্ঞা কর যাই আম লঙ্কার ভিতর। 
কাঁধে করিয়া আনব লীতা তোমার গোচর॥ 
রাম বলে ঝাট যাহ রাজা দশানন। 
ধাট সীতা আনিয়া মোরে কর সমগণণ॥ 
আজ্ঞা পায়্যা চলিলা তবে রাজা লত্কে*বর। 
সীতা আনতে যায় রাজা লঙকার ভিতর ॥ 
দেখিয়া যে দেবগণের উড়িল জীবন। 
ডাক দিয়া আনলেন দেবতা পবন॥ 
আজ যদি রাবণ রাজা 

না হইল সংহার। 
কোট রাম কাল কি করিবে উহার॥ 
রামের ঠাঁঞ রাবণের রহিল জাঁবন। 
চবর্গবাসে থাকিতে নারবে দেবগণ॥ 
সীতা আনতে যায় রাজা লঙ্কার 'ভিতর। 
উন্মাদ বায়ু যাহ রাবণের উদর ॥ 
ফিরিয়া রামেরে তবে ভছ্ক রাবণ। 
তবে সে লইবে রাম তাহার জীবন॥ 
চাঁললা পবন সভ দেবের অনূমাত। 
বায় রূপে রাবণের দেহে কৈলে স্থিতি॥ 
উন্মাদ বায়ু হইয়া রাজা দশানন। 
ফারয়া রামের আগে দিলা দরশন | 
মারব তোমায় রাম সংগ্রাম 'ভিতর। 
লক্ষ্মণ বিভীষণ মারিব সুগ্ৰীব বানর॥ 
সীতা পাবে হেন রাম না কাঁরহ মনে। 
এক বাণে তোমার প্রাণ লইব এখনে॥ 
বাহুড়িয়া রাম আর না যাইবে দেশে। 
সীতা লৈয়া কেলি কারব পরম হরিষে॥ 
রথে চঁড় এত যদি বলিল রাবণ। 
॥কোপেতে কাম্পত হইলা কমললোচন॥ 
এঁড়য়াছিলেন রাম হাথের গাণ্ডি শর। 
পুনবর্ধার ধনুক বাণ নিলা গদাধর॥ 
সেই বাণ এড়িলা রাম নিজ বাহুবলে । 
ৰহ্ম আগ্ন বাণের মূখে 


২৯৩ 


রাবণের বুকে বধিয়া প্রবেশে পাতালে। 
স্নান করিয়া আইলা বাণ 
ভোগবতীর জলে 

রাম রাম বলিয়া রাজা পাঁড়ল ভূমিতলে। 
দশ মুণ্ড কাাঁড় বাহু লোটায় ভূতলে॥ 
দশ যোজন যাঁড়য়া রাহল রথখান। 
{তন যোজন রাবণের দেহ প্রমাণ 
খেদাঁড়য়া রাক্ষসেরে বানর সভ মাঁর। 
প্রাণ লৈয়া রাক্ষস সভ পলায় ত্বরা করি॥ 
রাবণ রাজা পাঁড়ল দেবের ভাঙ্গে 'ভীত। 
বিদ্যাধর নৃত্য করে গন্ধ্ব্ব গায় গাঁত 
অন্তরীক্ষে আইলা তবে যত দেবগণ। 
শ্রীরামের উপরে হয় পুজ্প বরিষণ॥ 
ধন্য ধন্য রাম তোমার ধন্য সে জীবন। 
তোমার প্রসাদে রক্ষা পাইল দেবগণ॥ 
রাবণ রাজা মারলা প্রভ্‌ ন্রিভুবনের আর। 
তোমার প্রসাদে ইবে সুখে রাজ্য করি॥ 
রামেরে স্তবন করি গেলা দেবগণ। 
হরাষত হইলা তবে এ তিন ভুবন 1 
রাম রাম বাঁলয়া নাচে সকল বানর। 
প্রণাম করিলা সভে যোড় করি কর॥ 
বানর কটকে দেখে রাম হাস্যবদন। 
সুগ্ৰীব বিভীষণে রাম দিলা আলিঙগন॥ 
তোমা মৈত্ৰ মিল্‌ক জন্ম জন্মান্তর। 
ভুবন জানতে পার তোমরা দোসর ॥ 
তোমার প্রসাদে আম সত্যে হইলাম পার। 
তোমার প্রসাদে হইল স'ঁতার উদ্ধার ॥ 
রাবণ রাজা বাঁধলু আমি 

তোমা সভার তেজে। 
তোমা সভাকার বিক্রম ব্রভূবনে পূজে 
বানর কটক বলে মাগো হেন বাঁর কোহি। 
রাবণের পরাক্রম কার প্রাণে সহাী॥ 
সেবক হৈয়া করিলাম সেবকের কাজ। 
আপানি মারলা গোসাঁঞ্রাবণ মহারাজ ॥ 
আপনি গোসাঞ তুমি বিষ্ণু অবতার । 
সবংশে রাবণ রাজা করিলা সংহার॥ 
রাবণ মারিয়া দেবের কৈলা অব্যাহাঁত। 
ন্লিভবনে ঘুষিবারে থাকল খেয়াতি॥ 
বানর কটক তোমার সঙ্গে লোকে উপহাস 
হেন বানর সাগর বাঁধে লঙ্কার বিনাশ! 
দেবের দুর্লভ ধড় রাম অবতার । 


ঝাঁকে ঝাঁকে জবলে॥ কত যত ব্ৰহ্মা আনি করিল প্রচার॥ 


banglabooks.in 


২০৪ 


ক্‌ত্তিবাস বাখানল মুনির পুরাণ। 
ল্লঙ্কাকান্ডে রাবণ রাজার বধ উপাখ্যান॥ 


রামের বাণে ভূমিতে পাঁড়ল দশানন। 
পরম আনন্দে নাচে যত দেবগণ॥ 
ইন্দ্রবিদ্যাধরী নাচে গায় বিদ্যাধর। 
পুজ্পবৃন্টি করে দেব রামের উপর॥। 
প্রাণ লৈয়া রাক্ষস পলায় রড়ারাঁড়। 
রাবণের দশ মুণ্ড যায় গড়াগাঁড়॥ 
রাবণ মারিয়া রাম হরষিত মন। 
পারন্রাণ কারলা রাম কহে দেবগণ।॥ 
সহোদর বধ কাতর হইলা িভীষণ। 
লোটাইয়া কাদে ভাইর ধারলা চরণ॥ 
বিক্মে সুধীর তুমি চারে পশ্ডিত। 
রাজা হৈয়া ভূমে লোটাও 
না হয় উচিত॥ 

সোনার খাটে নিদ্রা যাও তাহে নেতের তুলি। 
সামান্য মানুষ মত লোট্রাহ ভাঁমতলি॥ 
স্পা ৬৯০ 

ং তবে তোমাকে বুঝান॥ 
ক SUAS 
চন্দনে ভূষিত বাহ্‌ ভূমির উপরো! 
আগ্ন নিবাইল যেন কলসের জলে। 
ন্িভুবন জিনিয়া তুমি পাঁড়লা রণস্থলে॥ 
আম বাঁললাম দেহ সীতা তো সূন্দরী। 
নানা ভোগ বিনাঁশলে কনক লঙকাপুরী॥ 
না শুনিলে মোর বোল দেবের ঘটনে। 
এখন রামের বাণে 


ভূমে লোটাও কেনে॥ 


কাতর হইয়া কাঁদে রাক্ষস বিভাষণ। 
প্রবোধ করয়ে তারে সভ বানরগণ ॥ 
রাম বলেন বিভীষণ বিচারে পণ্ডিত। 
মরার তরে রুন্দন না হয় উঁচত॥ 
সম্মৃখ সংগ্রামে আজ পাঁড়ল রাবণ। 
না বুঝিয়া মিতা তুমি করহ ক্রন্দন॥ 
ত্ৰিভুবন জানল ভোগ কারল সংসার । 
মহা বিক্রম কারয়া গেল স্বর্গদুয়ার॥ 
ত্ৰিভুবন জানল রাবণ যত দেবগণ। 
অসাধ্য সাধন কৈল রাজা দশানন॥ 
অকন না মরে কেহো, শুন বিভীষণ।* 
রাবণের আগ্নকার্য্য করহ তর্পণ॥ 


রাবণের পরলোকাঁচন্তা করহ ব্যাপার । 
রাবণ রাজার আগে করহ সংকার॥ 

শুনিতে কোতুক বড় রাম অবতার। 
কৃন্তবাস লঙ্কাকান্ড গাইল সূচার্‌॥ 


রাবণ রাজা পড়ল বার্তা পাইল মন্দোদর 
আকুল হইল তার দশ হাজার সুন্দরী ॥ 
মুস্তকেশে ধায় তারা কেশ নাহ বাঁধে। 
শোকেতে আকুল হৈয়া রাণী সভ কাঁদে॥ 
সূর্যের কিরণ নাহি দেখে যেই নারা। 
রণস্থলে কাঁদে গিয়া সে সভ সুন্দরী ৷ 
চুল ছিণ্ডে বস্ত্র চিরে কগকণ ঝনঝান। 
মূকূতা গাথনি যেন চক্ষে পড়ে পানি? 
চরণে ধরিয়া কাঁদে রাণী মন্দোদরা। 
অনাথ করিলা আজ কনক লঙকাপুরী॥ 
দেবদানব জিনিলে তুমি জিনিলা ব্রিভূবন। 
লগুকায় আনিলা তুম অনেক কাণ্ঠন। 
ব্রিভূবনবিজয়ী তুমি পাঁড়লা কার বাণে। 
কেমনে ধাঁরব প্রাণ তোমার বিহনে॥ 
আছাড় খাইয়া কেহো রাবণের গায় পাঁড়। 
অচেতন রাণীগণ যায় গড়াগাঁড়॥ 

কেহো পায় ধরে কেহো হাথে ধাঁরয়া কাঁদে। 
মূখে মুখ দিয়া কেহো বুক নাহ বাঁধে॥ 
রাবণের দশ মুণ্ড স্ত্রীগণ নেহালে। 
শরীর তিতিল রাজার স্বীর চক্ষুজলে॥ 
ক্‌বের বরুণ যম বাঁধিয়া আন বলে। 
এবে পরাজয় হৈলা মানুষের রণে॥ 
মারবার তরে তুমি সীতা কৈলা চ্ার। 
অনাথ হইল আজ রাণী মন্দোদরী॥ 
পান্রমন্র বিভীষণ বুঝাইল হিত। 

সীতা দিয়া রাম সনে তুম কর মিত॥ 
আমার আইওত টুটিল তোমার মরণ। 
না শুনিলা কানে তুমি কাহারো বচন॥ 
তোমার দোষ নাহ কিছ; দৈব পাষণ্ডি। 
এত দুরবস্থা কৈল শূর্পণথা রাশ্ডি॥ 
রাবণের স্ত্রীগণে রাশ্ডি কৈল বানরগণে। 
রাক্ষস সকল কাঁদে ভিতর বাঁহস্থানে॥ 
দৈব বচন লোকের কভু নহে আন। 
ন্রিভবনের লোক করে দেবতা প্রমাণ 
ক্‌ত্তিবাস বাজ্মীকির পরাণ বাখানি। 
লঙ্কাকাণ্ডে গাইল ক্রন্দন রাবণের রাণী 


banglabooks.in 


লড্কাককাণ্ড 
বিপদী 


শোকে দগধে মন্দোদরণী দশাননে কোলে কার 
মুখে মুখ করিয়া মিলন। 

নিষেধ কারলাম আমি না যাইও রণে তুম 
না শৃনিলে আমার বচন॥ 

না শুনলে মোর বাণী বারদর্প মনে গাঁণ 
কার বোলে আইলা সংগ্রামে। 

রাম কি মানুষ জাত হেন তোমার লয় মাত 
প্রাণ হারাইলা রামের বাণে॥ 

অনাথ করিয়া মোরে গেলে তুমি কোথাকারে 

| কেনে তুমি লোটাও ভূমিতলে। 

জিনিয়া যে দেবগণ বশ কৈলা ত্ৰিভুবন 
রামের বাণে পড়িলা রণস্থলে॥ 

ব্ৰহ্মা ইন্দ্র সর যত সভে ভয়ে চমকিত 
ইন্দ্রকে বাধলে কতবার। 

রহ্মা বেদ পড়ে দ্বারে এমন কে কোথা করে 
রামের বাণে হইলা সংহার॥ 

যে নাগ দেখিয়া দূরে অমর অসুর ডরে 
হেন নাগ জানলা পাতালে। 

বিষ আনিলা রাশি রাশ বিভা কাঁরলা রূপসা 
রামের বাণে লোটাহ ভূতলে॥ 

দানব রাজাকে জান মোরে বিভা কৈলে আনি 
এখন চাহিব কার মূখ । 

এই সভ স বদনে মোরে কৈলা চুম্বনে 
শ্রীরাম দিলেন এত দুখ ॥ 

জাগহ পরাণ নাথ মোর অঙ্গে দেহ হাথ 
দহে প্রাণ বরহ আনলে। 

করে পরশহ আমা না কাঁরহ মোরে ঘ্‌ণা 
কার বোলে লোটাহ ভূতলে॥ 


মার দশ হাজার নারী রূপে জানা বদ্যাধর? 


অন্তঃপূরে তারা সভ থাকে। 
তোমা বিনে অন্যজন নাহি জানে নারীগণ 
নপুংসকে নারীগণ রাখে ॥ 

এ হেন সুন্দরী সভ আইলাঙ রণস্থল 
কেন তুমি নাহি বাস লাজ। 
মাথা তুলি চাহ তুমি রাণী মন্দোদরী আম 
শুন হের রাক্ষসের রাজ॥ 
এই যত অভরণ  দোঁখ আত সৃগঠন 

দিব যে কাহারে। 
তোমা বিনে অভরণ পরিবেক কোন্জন 
শোঁভবেক কাহার শরারে॥ 


২৯৫ 
রাবণের পায় ধার কাঁদে রাণী মন্দোদরী 


কোথা গেল ইন্দ্রজত বার ভাগ আর যত 
কেবা নিল লঙ্কার সম্পদ। 

কাত্তবাস পশ্ডিতের বাণী না কাঁদ রাজার রাণী 
শ্রীরাম লইল পাঁরচছদ 


মন্দোদরণী মহারাণ সোহাগে আগলি। 
দশ হাজার সাঁতন বুলে 
গড়াগড়ি ধাঁলি॥ 
ন্রিভুবনের রাজা তুমি বারে মহাবার। 
ন্লিভূবনে তোমার আগে 
নহে কেহো স্থির॥ 
লাজ নাহি বাস প্রভ্‌ লোটাও কার বাণে। 
আইস আইস ঘরে যাই ডাকে রাণীগণে॥ 
মানুষ হৈয়া কারলা রাম 
মানুষের কাজ। 
যার বাণে পাঁড়ল তবে বালি বানররাজ॥৷ 
শূর্পণখার নাক কান কাটল লক্ষণ । 
সহস্ রাক্ষস 
মারলা কমললোচন॥ 
মায়াবী মারীচ প্রভু মারলেন বাণে। 
নদ্দয় হইয়া তবে বানরগণ আনে॥ 
অলঙ্ঘ্য সাগর প্রভূ বাঁধলেন তেজে। 
দুজ্জয় রাক্ষস সভ আপাঁন আস মজে॥ 
রামের সনে প্রত করিতে 
কাঁহল্‌ তোমারে । 
হিতবাক্য না শুনিলে মৃত্যুর অহতকারে॥ 
পাঁতব্রতা রামের স্ত্রী ধম্মচাঁরণী। 
বাঁশচ্ঠের অরুন্ধতী চন্দ্রের রোহিণী। 
জনক আশ্রমে তপ করিলা কর্কশ। 
তে কারণে সাতা শ্রীরামে কৈলা বশ॥ 
কূলে শালে রূপে গুণে 
আমা নাহ 'জনে। 
সীতা হেন স্ন্দরী প্রভ্‌ 
তোমার জ্ঞানে ॥ 
এই হেতু হইল প্রভ্‌ 
তোমার রণ । 
তোমার মরণে সাঁতার প্রসন্ন বদন॥ 


banglabooks.in 


৯৬ 


আজি হইতে রাম সাঁতার দুঃখ বিমোচন) : 


আজি হইতে তোমায় আমায় নহে দরশন॥ 
নানা ভোগ করিলাম আমি নানা পরিধান। 
দশ হাজার সৃতিনী 'জিনি বাড়াইলাম মান॥ 
সকল ভোগ দূর হইল মোর কর্ম দোষে। 
কার বাণে ভূমে লোটাও বিচিত্র সুবেশে॥ 
নানা অভরণ আর 'করাট কুণ্ডল। 
সে হেন শরীর তোমার ধূলায় ধূসর। 
বাপ দানব আমার স্বামী লঙ্কেশ্বর। 
দেব দানব গন্ধৰ্ব্ব সভ তোমায় করে ডর 
ইন্দ্রীজং হেন পুত্র সংগ্রামে দুজ্জয়। 
সোহাগে আগলি আমি কারো নাহি ভয়॥ 
একবারে গেল আমার সকল সম্পদ। 
স্বপ্ন হেন দোখ আম এতেক বিপদ 
সব্বাঙ্গ ফাটল তোমার মানুষের বাণে। 
কোল দিতে না পাইলু 

আধক পোড়ে মনে॥ 
এমন তোমার হৈবে 'নশ্চয় যাঁদ জানি। 
মানুষ হইতে রাক্ষস নষ্ট কখনো না শুনি॥ 
কোথা গেলা প্রভূ মোর দীর্ঘ পরবাসী । 
পথের সাঙ্গাঁতি লহ মন্দোদরা দাসীঁ॥ 
বাছিয়া বিভা কারলা দেব দানব দহতা । 
কূলীন কন্যা সভ কাঁদে কূলের পাতিব্রতা॥ 
কোন্‌ দোষে এাঁড়লা আমা সভাকে সম্ভাষ। 
স্মরণ কারয়া লহ আপনার পাশ॥ 
বিপরীত বুদ্ধি হয় নিকট মরণে। 
সীতা চার কৈলা তুমি রাম বিদ্যমানে॥ 
{ভুবন ভিতরে তোমার কারো নাহ ডর। 
৯৪৯০০৮১০০৬৭ 
রণস্থলে তোমার স্ত্রী আদুড় চু 
১৪০ a ৮০২০৮ 
শরীর ছা'ড়য়া তুমি গেলা স্বর্গলোক। 
স্মীগণের ক্রন্দন শুন বাড়ে বড় শোক॥ 
ইন্দ্রজিতের মায়ায় আমি লোটাইয়া বুলি। 
সভা হইতে আমি তোমার 

সোহাগ আগাল॥ 

আমা সভাকে না বল কেন প্রবোধবচন। 
কুড়ি হাথে কৈলা প্রভূ মোরে আলিঙ্গন॥ 
কোপ করিয়া বিভীষণ গেল রামের পাশ । 
বিভীষণ করাইল মোর বংশনাশ॥ 
বিভীষণের পায় ধার কাঁদে মন্দোদরী। 
দশ হাজার সতিনী তারে প্রবোধিতে নারি! 


রামায়ণ 


ক+বভীষণ বলে তুমি দোষ দেহ মোরে। 
“আপনার পাপে রাজা আপান সে মরে 


না কাঁদ না কাঁদ রাণী প্রাণ কর স্থির। 
তোমার ক্রুন্দনে আমার বুকে দেয় চীর!: 
সংসারের গাঁত রাণী তোমাতে গোচর। 
সম্পদ আপন নহে চল যাই ঘর॥ 

সকল সাঁতনে মেলি ধার মন্দোদরী। 
কাঁদতে কাঁদতে সভ চলা সুন্দরী ॥ 
রাম বলেন বিভীষণ সম্বরহ শোক। 
রাবণে পোড়াহ ঝাট পাতিয়াও স্তীলোক॥ 
দেবের দুর্লভ বড় রাম অবতার। 
কৃত্তবাস লঙ্কাকাণ্ড গাইল সূচার॥ 


গায়ের শাণা এাঁড়ল রাম মাথার টোপ 
যাঁঝয়া এড়িল রাম হাথের গাণ্ডি শর॥ 
আজ্ঞা করিলেন রাম রাবণের সংকাবে। 
নানা দ্রব্য বানর সভ আন 'দিগান্তরে॥ 
অগৌর চন্দন আনে চাঁপা নাগেম্বর। 
পারিজাত পৃজ্পমালা গন্ধে মনোহর ॥ 
বাছিয়া আনিলা সুগন্ধি অগোর চন্দন।* 
সাগরের জল আনে যত বানরগণ 
দধি দুগ্ধ ঘত আনিল লক্ষ লক্ষ ভার। 
রাবণের নিকটে দুব্য থুইল অপার॥ 
বন্ধ্‌বান্ধব কাঁদে রাবণের সহোদর । 
নানা তীর্থজলে স্নান করায় লঙ্কে*বর 
রাজবস্ল পরাইল সোনার পইতা । 
চন্দনকান্ঠে সাজাইল 

রাজার যোগ্য চিতা॥ 
চিতা উপর পাতিল লৈয়া উত্তম বসন। 
রাবণের উপরে দিল কল্তুরী চন্দন॥ 
চিতার উপর শোয়াইল উত্তর শিওরে। 
হাথে অগ্নি বিভীষণ কাঁদে ধারে ধারে 
আমি বূঝাইলাম তোমায় 

সীতা দিবার তরে। 
লাথি মার খেদাইলা সভার ভিতরে ॥ 
আমার বচন ভাই না শ্মনিলা কানে। 
প্রহস্ত বুঝাইল তাহা নিল তোমার মনে॥ 
ধৰ্ম্মে থাকিলে ভাই কেহো মারিতে নারে। 
অধম্্ম কারলে ভাই ফাজিল তোমারে ॥ 
হাথে আগ্ন কার কাঁদে ভাই বিভীষণ। 
দশ মূখে আশ্ন দিয়া পোড়ায় বিভ'ষণ॥ 


banglabooks.in 


লব্কাকাণ্ড 


দৈবগণ চলিলা রামের করিয়া কল্যাণ। 
রাম লক্ষ্মণ বিভীষণে করিয়া সম্মান॥ 
বানরগণের বিক্লমে ভ্রিভুবনে 'জান। 
স্বর্গে গেলা দেবগণ বানরে বাখানি॥ 
হেনকালে মাতাল আসি মাগিল মেলানি। 
হাসিয়া শ্রীরাম তারে কহিলা দুই বাণী ॥* 
সারাথ পাঁণ্ডিত তুমি বিদ্যমানে দোঁখ। 
যত {হত করিলা 

আমি তাহে হৈলাম সুখী 
ইন্দ্রকে বাঁলহ তুম সভ বিবরণ। 
তাঁর শন্র রাবণেরে করিল নিধন॥ 
) রথ লৈয়া সারাথ গেলা বর্গ ভুবন। 
প্রণাম করিয়া কহে রামেরে বচন॥ 
বিভীষণ লাগিলা রাবণ পোড়াবার তরে। 
ফিরিয়া মন্দোদরী আইলা সভার ভিতরে॥ 
আহা প্রাণনাথ বলি পাঁড়ল ভূমিতলে। 
কেমন 'লিখলা বিধি আমার কপালে॥ 
কেমনে পাসরিব আমি স্বামীর শোক। 
বিধবা বাঁলয়া মোরে গাল দিবে লোক॥ 
বিধবা নামে মোর দগধে পরাঁণি। 
কেমনে পুড়েন প্রভ্‌ দেখিব আপান॥ 
দেখি গিয়া প্রভুকে মারল কোন্জন। 
নয়নে দেখি গিয়া শ্রীরাম লক্ষ্যণ॥ 
আমার বচন শুন সকল সন্দরী। 
শ্রীরাম দেখব গিয়া দুটা আঁখ ভার॥ 
এত বলি মন্দোদরী ঢঁলিলা ত্ববিত। 
নেতের অচল যায় ভূমে লোটাইত॥ 
আলুয়াইল কর বিভার মছেল সন্দূর। 
ঘাঘর ক্কণ সভ করিয়াছে দূর 
রণ জিনিয়া রঘুনাথ বসিলা যেই স্থলে। 
লক্ষ্মণ বাঁসয়াছেন তথা ধনুক বাণ কোলে॥ 
সারি দিয়া বাঁসয়াছে যত প্রধান সেনাপাঁতি। 
সুগ্রীব রাজা বাঁসয়াছে অঙ্গদ সংহতি॥ 
সকল সুগ্ৰীব মোল দিয়া এক সার। 
শ্রীরামে প্রণাম কৈল রাণী মন্দোদরী॥ 
সীতা বাল রঘুনাথ তারে দিল বর। 
জন্ম আইও হও উঠহ সত্বর॥ 
জন্ম আইওত বলি রাম কাহলা বচন। 
যোড় হাথে রামের আগে বলে বিভীষণ॥ 
সাঁতা নহেন এই রাণী মন্দোদরাী। 
কি বোল বাঁললা গোসাঞ্জি 

আপান পাসরি॥ 


২৯৭ 


কভু মিথ্যা নহে প্রভ্‌ তোমার বচন। 
অঙ্জা মোড়া দয়া উঠে রাজা দশানন॥ 
রাম বলেন {বিভীষণ আম নাহ জাঁন। 
আমি জানিল্‌ আইলা জনকনান্দনী॥ 
এবে কোন্‌ বৃদ্ধি কার বলহ উপায়। 
যেমতে আমার বাক্য রাখতে জয়ায় ॥ 
মন্দোদরী বলে তুমি দেব নারায়ণ। 

এক বাক্য তব পদে কার নিবেদন॥ 
সুরাঁভতে ক্ষীর হরে সূর্যের কিরণ। 
তবে মিথ্যা নাহ হয় তোমার বচন॥ 
রাম বলেন কি নাম তোমার কাহার রমণী । 
পারচয় দেহ মোরে ভাল মতে চিনি॥ 
কি বোল বলিলা তুমি বঝিতে না পারি। 
সাবধানে পরিচয় দেহ তো স্ন্দরী॥ 
কৃত্তবাস বাখানিল মুনির পুরাণ। 
লঙ্কাকাণ্ডে গাইল গত অমৃত সমান 


শুন তম ভ্রিদশের নাথ। 

কনক লঙকার ঈশ্বর আমি রাণী মন্দোদরী 
তোমারে করিল: প্রণিপাত॥ 

বাপ মোর দানবরাজে 'ন্রভূবনে যারে পুজে 
নাম যার ময়দানব। 

যাহার যৌতুক শেলে পর্বত পাথর ঢলে 
লক্ষমণ পাইলা পরাভব॥ 

আম বট তাঁর কন্যা 'ন্রভুবনে এক ধনা। 
নাম আমার মন্দোদরা। 

তোমার অতুল চরণ করিবারে বন্দন 
তোঁজয়া আইল; অন্তঃপুরী॥ 

কি আর কাঁহব রাম বিধবা হইল নাম 
পুত্র মোর নাম ইন্দ্রজত। 

দেবগণ যার ডরে নিদ্রা নাহি যায় ঘরে 


banglabooks.in 


২০১৮ 


যার ডরে দেবগণ আজ্ঞাকারী অনুক্ষণ 
মালা গাথি যোগায় পুরন্দর॥ 


জন্ম আইওত বর 'দল্লা মোরে গদাধর 
বর কভু নাহবেক আন॥ 

নিদারুণ ব্রহ্ম বাণে মারিলা রাজা দশাননে 
তবে হেন বর দিলা কোন। 

অলঙ্ঘ্য তোমার বাণী কহিয়াছে যত মান 
কিবা আজ্ঞা কর রঘুমাণ 

সত্য ত্ৰেতা দ্বাপর কালযুগ তৎপর 
ব্যর্থ নহে তোমার বচন। 

কাহার আইওতে আম বলাইব রাজরাণী 

কহ কমললোচন৷ 
মন্দোদরীর যত বাণী শুনিয়া যে রঘুমণি 


মোরে তুমি করিলা লাঁজ্জত॥ 
অক্ষয় রাবণের চিতা জবালবেক অনূরতা 
থাকিবেক তোমার আইওত। 
বর পায়্যা মন্দোদরী চাঁলিলেক অল্তঃপুরী 
আশ্বাস করিলা রঘুনাথ॥ 
জানকার পতি গাঁত অন্য নাহ নহে মাত 
লাচাঁড় রঁচলা কাত্তবাস। 
যেই শুনে রাম নাম তার হয় পূর্ণ কাম 
অন্তে হয় তার স্বর্গে বাস] 


কমললোচন প্রভ্‌ রাম। 
জানকাঁজাবন গুণধাম | 


রাম বলেন বিভীষণ হও আগুয়ান। 
সতো পার হব আমি সভা বিদ্যমান॥ 
তোমারে করব আম লঙ্কার আঁধপাঁতি। 
ন্িভুবনে থাকে যেন যশের খেয়াতি॥ 
সগ্রীবেরে আজ্ঞা করেন গদাধর। 
সভে মেলি বিভষণে কর লঙ্জে*বর | 
রঘুনাথের আজ্ঞা হইল 
লাঁঙ্ঘবে কোন্‌ জনা। 
বিভীষণ রাজা হইবে জঙ্কায় ঘোষণা॥ 
ভাল ভাল দ্রব্য সভ যথা যথা শযান। 
বানম্ন রাক্ষস সভ ধায়্যা গিয়া আঁন॥ 


রানাযর়দ 


সহস্র কলসী আনিল নানা তীর্থজল। 
স্মগণ আ'সয়া দেয় জয় জয় মঙ্গল।৷ 
হাথে দূ্ববা ধান্য করি লগ্কার ব্রাহ্মণ। 
বড় বড় পৈতা ফোটা উত্তম বসন॥ 
রাক্ষস সভ গীত গায় বানরে করে নাট ৷ 
রাবণের সিংহাসন ছত্ৰদণ্ড পাট॥ 
সিংহাসনে শুভক্ষণে বিভীষণ বৈসে। 
তাঁ্থজল ঢালে লক্ষ্মণ কলসে কলসে॥ 
স্নান কারল রাজা নানা তীর্থজলে। 
পণ্ট শব্দে বাদ্য বাজে করয়ে মণ্গলে 
নর্তক করয়ে নৃত্য গাঁত গায় তো গায়ন। 
সভে আনন্দিত যত রাক্ষস বানরগণ॥ 
পশ্চাতে সংগ্রীব বিভীষণে ছন্ন ধার। 
বিভীষণ রাজা হইল কনক লঙ্কাপুরী॥ 
স্বর্গে দুন্দভি বাজে রাক্ষস আনন্দিত। 
বিভীষণে রাজা কার শ্রীরাম হরাষত॥ 
িভীষণে রাজা করি শ্রীরাম সুখা। 
রাক্ষস বানর সভ হইলা কোতুকী॥ 
রাবণের আওয়াত সভ রাবণের পরিচ্ছদ । 
রামের প্রসাদে বিভীষণের সম্পদ ॥ 
রামের প্রসাদে বিভীষণ হইল রাজা। 
এক চিত্তে শুনলে সভ সুখা হয় প্রজা॥ 
শুনিতে কৌতুক বড় রাম অবতার। 
কৃত্তবাস লঙ্কাকাণ্ড গাইল সচারু॥ 


ন্রিপদী 


রাম হৈলা সত্যে পার বিভীষণে রাজ্যভার 
হরাষত কমললোচন। 

শাবভীষণ সিংহাসনে হিয়া আনান্দিত মনে 
বেদধ্বান করয়ে ব্রাহ্মণ 

রাবণের ছত্রদণ্ড মুক্টে শোভিত মণ্ড 
মৃগরাজ চম্মের আসন। 

ঘোটক কুপ্জর আনে সকল রাক্ষসগণে 
হরাঁষত সগ্রীব লক্ষ্মণ 

রাজা হইলা বিভীষণ আনান্দত দেবগণ 
প্জ্পবৃন্টি কারল সত্বর। 

হরাষত হইলা রাম হাথে লৈয়া দুর্ববা ধান 
দল তার মস্তক উপর॥৷ 

লঙকার ব্রাহ্মণ যত পাহম্পমালা লৈয়া শত 

ণ দল আশীর্বাদ । 


banglabooks.in 


লব্কাকাণ্ড 

প্র্ধা হরষিত মনে সলো লৈয়া দেবগণে 
মুনিগণে জয় জয় বাদ॥ 

আপন পণ্যের গুণে রাজা হৈলা বিভীষণে 
নিজ দোষে মাঁজল রাবণ। 

রাবণের কণ্ঠমাল বিভীষণে শোভে ভাল 
আশীব্বাদ দিল দেবগণ॥ 

কটক লইয়া রাম 'বিভীষণে কৈল মান 
অভিষেক রত্ন সিংহাসনে। 

রাবণের অভরণ বিভীষণের ভূষণ 
পারধান শুরু বসনে॥ 

ভাষণ লণ্কায় রাজা ব্রিভূবনে করে পূজা 
হূলাহাঁল দেয় নারীগণ। 

বিভীষণের পূজন লৈয়া সভ দেবগণ 
অন্তরীক্ষে করিলা গমন॥ 


যোড় হাথে ‘বিভীষণে দাণ্ডাইল রামের জ্থানে 
সত্যসাগরে হইলা পার। 
আপনার নিজ গুণে বধিলা যে দশাননে 
করলে ত আমার! 
শরণ পঞ্জর রাম জয় কৈল সংগ্রাম 
করয়ে কল্যাণ । 
সারদা দেবীর বরে 
রস গান 


কৃপাময় সাগরে 


7 


বিভীষণে রাজা করি রাম হাস্যমৃখাঁ। 
এক চিত্তে রামের কার্ষেয বিভীষণ সুখী। 
পান্রমিত্র সনে রাম কৈলা অনুমান। 
জয়বার্তা কাহতে সতায় 

পাঠাহ হনুমান 


হনুমান বীর যাহ সীতাকে কহিতে কথা । 
ধায়্যা গিয়া রাক্ষস হনুমানে লোঙায় মাথা 
গৌরব কারয়া হনুমান নিল রাক্ষসগণে। 
প্রবৌশল হন্‌মান সীতার অশোক বনে 
মাঁলন বন্ম পাঁরধান গায় পাঁড়ছে মাল। 
তব তো সীতার রূপে পড়ছে বিজল॥ 
ভূমে পড়ি হনুমান সাঁতারে লোঙায় মাথা। 
ধোড় কর করিয়া কহে সংগ্রামের কথা৷ 
সংগ্রীব রাজার তেজে বানরের হুলাহ্লি। 
{ভাষণের মন্ণাতে রাবণ রাজা জিনি 
রামের বাণে পাঁড়ল রাবণ মহাপাপ ৷ 
রাজলক্ষনী ছাড়ল তার 

' তোমায় দিল তাপ॥ 


হারা মাঁণ মাণিক দিব রাজ্য আঁধকার। 
হেতা ধন নাহি বাপ; রহিল তোমার ধার 
হনুমান বলে ধনে কি কাজ ঠাকুরাণী। 


জম পের চো বা 
চড়ে দন্ত উপাঁড়ব চুল ছিশ্ডিব গোছে। 


মাটতে ঘাঁসব মুখ ধাঁরয়া তার চাল! 
এই বর মাগি মাতা না কাঁরহ আন! 
সুখী হউন রঘুনাথ এই মাগি দান॥ 


চোঁড়গণ মারিয়া কেন নিবে কখ্যাতি 
চিরকাল ছিল সভে রাবণের ঘরে। 
আমার দুর্গাত কৈল রাবণের বোলে! 
যখন দশাহীন হয় শ্দন হন্‌মান। 

তার সাক্ষী দেখ বনে আইলা শ্রীরাম॥ 
শুভাঁদন হইল এবে কেহো নহে আঁটা। 
স্ত্রীবধ করিয়া কেন যশে দিবা খোঁটা॥ 
ন্রিভুবন 'জীনয়া বাপ তোমার কীরাতি। 
চোঁড়কে মারিয়া কেন রাখবে কখ্যাত॥ 
শুভ দশা দেখি তবে যত চৌড়গণ। 
দন্তে কুটা কার এবে ধরয়ে চরণ 
হাসে বীর হনুমান সীতার বচনে। 
দিলেন অভয় দান যত চৌঁড়গণে॥ 
সীতা বলে শুন বাপু পবননন্দন 
প্রভাত হইল মোরে রজনী এখন! 


banglabooks.in 


৩০০ 


প্রভুর চরণে বলিহ মোর যত দুখ । 
দশ মাস বই দেখব রামের শ্রীমুখ | 
প্রণাম করিয়া বাঁর চাঁললা হারষে। 
সীতার দুঃখ কহে গিয়া শ্রীরামের পাশে 
যাঁহার তরে কারলা গোস। মহামার। 
হেন সাঁতা দৌখলাম অস্থি চম্মসার॥ 
সাত পাঁচ শ্রীরাম ভাবেন মনে মন। 
সাঁতা আনতে পাঠাইল রাক্ষস বিভীষণ॥ 
চাঁললেন বিভীষণ সীতার অশোক বনে। 
ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলা চরণে॥ 
শ্রীরামের আজ্ঞা তুমি কর স্নান দান। 
সুবেশ হইয়া চল শ্রীরামের স্থান॥ 
সাঁতা বলেন আমার কি কাজ রূপ বেশে। 
এইমত দাণ্ডাইব শ্রীরামের পাশে॥* 
বিভীষণ বলে লঙ্ঘ রামের আদেশ। 
রামের আজ্ঞা সম্মান কর গায়ের কর বেশ! 
স্নান করিতে সীতা দেবী কারলা গমন। 
স্নান দান যত দ্রব্য দেয় বিভীষণ॥ 
বিভীষণের ঝি বহু পরম স্যন্দরী। 
স্নান সজ লৈয়া দাণ্ডাইল সার সার 
সদবর্ণের সিংহাসনে বাঁসলা জানকী। 
নারায়ণ তৈল কেহো দেয় আমলকী! 
নানা গন্ধ তৈল দিল সুগন্ধি পিঠাল। 
যতন করিয়া তুলে সাঁতার গায়ের মাল॥ 
কলসে করিয়া জল ঢালে সাঁতার শিরে। 
মাঁছল সাঁতার অঙ্গ নেতের আঁচলে ॥ 
নেতের আঁচলে তুলে সীতার মাথার পাঁন। 
দিব্য বস্ত্র পারলেন জনকনন্দিনী॥ 
সোনার চরণীতে আঁচড়িল মাথার চুলি। 
বেড়িয়া বাঁধল তাহে দাড়ি নেত ফাঁল। 
বাঁধল কবরী যেন দেখি নীল ফণী। 
মালতী মল্লিকা মালা তাহে দিল আনি॥ 
ললাটে সিন্দূর দিল আঁত বিলক্ষণ। 
প্রভাতে দোখয়ে যেন অরুণ কিরণ! 
তাহা বেড়ি চন্দনের বিন্দ: মনোহর। 
পার্ণমার চন্দ্র যেন শোভে থর থর॥ 
নয়নে কঙ্জলরেখা সুন্দর ব্রিভঙ্গ । 
মালতীর মধু লোভে উড়ে কত ভঙ্গ॥ 
বিচিত্র করিলা সঙ্জ জনকনান্দনী। 
মকর কুণ্ডল কর্ণে যেন দিনমাণি॥ 
বিচিত্ন ন'পুর শোভে উত্তম পাসাঁল। 
বিধি নির্মইল যেন কনক পথালি 


1১১১] 


শ্রীঅঙ্গে পরিলা সীতা নানা অলগকার। 
সীতার রূপেতে আলো হইল সংসার॥ 


গজ্পমালা পারলেন আমোদিত গন্ধে 
রত্রময় দোলা দিল রাক্ষসের কাঁধে॥ 
দোলায় চাঁড়লা সীতা হাঁরষ বদনে। 
মুদিত করিল দোলা নেতের বদনে॥ 
রাবণের স্ব্রীগণ শোকেতে ব্যাকাঁল। 
সীতার সমুখে কাঁদে লোটাইয়া ধাঁ! 
রাক্ষস ক্ষয় কারয়া তুঁম যাহ দরশনে। 
আমরা সভ এখন রহিব কোন্খানে॥ 
রামের সনে হউক তোমার শুভ দরশদন। 
আমা সভার যেবা ছিল কপালে লিখন॥ | 
দোলাখান বাহির হইল 

ছাঁড়য়া অশোক বন। 
পথে মন্দোদরী সনে হইল দরশন॥ 
মন্দোদরী বলে যাহ রাম দরশনে। 
আমাকে রাখিয়া তুমি যাহ কার স্থানে॥ 
আমার স্বামীর রাম বাঁধলা জীবন। 
আর কোন্‌ জন মোরে কারবে রক্ষণ! 
সীতা বলে মন্দোদরী শুনহ বচন। 
সুখ দুঃখ জন্ম মৃত্যু ললাট লিখন] 
শুন্য ঘরে আমায় আন করিল দুর্গাত। 
সেই পাপে মজিল লঙ্কার আঁধপাঁতি॥ 
পরে দুঃখ দিলে সভ আপন।রে ফলে। 
মোর দোষ নাহি তোমার যে ছল কপালে ॥ 
সীতার বচনে মন্দোদরীর ক্রোধ মন। 
রামের সনে হউক তোমার বিষ দরশন | 
অ'মাকে বিধবা কার যাহ রামের পাশ। 
রাম দরশনে সাঁতার হইবে নৈরাশ॥ 
যদ মোরে সতী বল্যা জগৎ বাখানে। 
রাম সনে হউক তোমার অশুভ দরশনে॥ 
শাপ দিয়া মন্দোদরী করিলা গমন। 
শুনিয়া সীতার হইল চমকিত মন॥ 
দোলাখান বাঁহর হইল দোঁখ লঙ্কার গড়ে। 
দেখিবারে রাক্ষস বানর সভে দোলা বেড়ে॥ 
কেমন সাঁতা দেখিতে সভার আভলাষ। 
যার রূপে লক্ষেশ্বর সবংশে বিনাশ॥ 
সীতা দেখতে দুই কটক আইল 

। 


কাঁধে দোলা পথ বাহতে না পায় চৌদি ॥ 
রাজা হৈয়া ভাষণ তূমেতে যাহে বাট। 
হূড়াহাঁড় দেখিয়া হাথেতে নিল সাট॥ 


banglabooks.in 


গকাকাণ্ড 


*্রাক্ষসেরে চার দিগে কার বাড়াবাঁড়। 
রাখ দিল রাক্ষস যেন গঙ্গার আড়বি ॥* 
রাজা হৈয়া বিভীষণ কাঁরলা প্রয়াস। 
অনেক যতনে দোলা গেল রঘুনাথের পাশ॥ 
রাম লক্ষণ বঁসিয়াছেন পুণ্য শরীর। 
দক্ষিণ দিগে বাঁসয়াছেন সমগ্রীব মহাবীর॥ 
বানর সভ বাঁসয়াছে মন্ত্রী জাম্বুবান। 
সাঁর 'দিয়া বাঁসয়াছেন রাম বিদ্যমান! 
মধ্যপথে দেখি কটকের হুড়াহ্‌াড়। 
দ্বাদশ রাক্ষস সভ হাথে নিল বাঁড়। 
বাঁড়র ডরে রাক্ষস সভ হইল এক পাশ। 
চারি ভিতে শোভে যেন সোনার আওয়াস॥ 
বাঁড়র শব্দ শুনিয়া শ্রীরাম কোপে জলে । 
রন্তলোচন কাঁরয়া রাম 'বিভীষণে বলে! 
রাজার মহিষী হৈলে প্রজার জননী । 
মায় দোখতে পূত্র আইসে 
কেন হানাহাঁন॥ 

সতী স্ত্রী হইলে যেন জানে 'ন্রিভুবন। 
দোলার ভিতরে তারে রাখ ক কারণ! 
দোলার কাপড় ঘুচাও সীতা ভূমে বাট। 
সকল লোক দেখুক ফেলাও হাথের সাট॥ 
রামের বচন শুনি ডরায় বিভীষণ। 
রাম সীতা ছাড়বেন হেন লয় মন॥ 
শ্রীরামের কোপ দেখি মুখের আকৃতি । 
রাম সীতা বাঁজ্জবেন সভার যুকতি॥ 
দোলা হইতে সাঁতা দেবী 

লাবলা ভ্ামতলে। 
সীতার রূপের ছটা পড়ে লঙকামণ্ডলে॥ 
চন্দ্রম্ডল যেন উদয় গগনে । 
কনক লঙ্কা মগ্ন হইলা সাঁতার বরণে॥ 


পদাঙ্গলে শোভা করে পাশুলি। 
বিধি যেন কনক পুথাল॥ 
% 


ঝলমল করে সীতার অঙ্গের করণ ॥* 
মনে চিন্তে সভে রাক্ষস বানরগণ। 
সীতা লাগ যুঝিলাম সফল জীবন॥ 
রূপে বেশে সাঁতা দেবী লক্ষ্মী রূপবতী । 
হেন জনে হরিয়া মৈল লন্কার আধপাতি॥ 
রাক্ষস সভ বলে ভাল মজিল লক্কাপুরা । 
বংশে কেহো না থাকল 
আনল তেন নারী | 


৩০১ 
দাণ্ডাইয়া কাঁদেন তবে সীতা তো জানকাঁ। 


কৃত্তবাস বাখানিল মানর পুরাণ। 
লঙ্কাকাণ্ডে গাইল গাঁত অমৃতসমান॥ 


এত কাল প্রাণ ধারয়াছি তোমার তরে। 
কেন অপমান কর সভার ভিতরে ॥ 
অনাথনী সীতা কাঁদে করূণভাঁষণী। 
দুই কটকের তবে চক্ষে পড়ে পানি॥ 
সীতার ক্ৰন্দনে প্রাণ করে দূর দুর । 
চক্ষুর লোহ মুছয়া রাম :লেন নিষ্ঠুর 
ব্যাকুল হইলা রাম হারষে 'বিষাদে। 
সীতা হেন স্তী বাঁজ্জব কোন্‌ অপরাধে ॥ 
রাম বলেন শুন সাঁতা জনকনান্দনী। 
আমার চরিত্র যেমত ভাল জান তুমি৷ 
রাবণের ঘরে থাক্যা যাঁদ না হইতা উদ্ধার। 
ন্রভুবনে অপযশ ঘূষিত আমার ॥* 
এবে অপযশ ঘুচিল তোমার উদ্ধারে। 
মেলানি দিলাম আম যাহ অন্যত্তরে ॥ 
আমার মানুষ নাহি ছিল তোমার পাশে। 
শয়ন ভোজন তোমার নাহি জানি দশ মাসে 
সূ্যবংশে জল্ম আমার রঘূর নন্দন। 
তোমা হেন স্পী মোর নাহ প্রয়োজন! 
আজ হইতে তুম নহ আমার রমণী । 
যথা ইচ্ছা তথা যাহ দিলাম মেলানি॥ 
হের দেখ সঃগ্রীব রাজা বানরের পাতি। 
ইহার ঠাঞ থাক যদি লয় মোর মাত! 
লঙ্কার রাজা দেখ রাক্ষস বিভীষণ। 
থাক ইহার ঠাঁঞি যাঁদ লয় মন॥ 

ভরত শনুঘ্য লক্ষ্মণ আমার তিন ভাই। 
সেবা করি সীতা তুমি থাকহ তথাই॥ 
যথা ইচ্ছা তথা থাক আপনার সুখে । 
মোর কার্য্য নাহি ক্রন্দন না কর সমূখে॥ 
যতেক বলেন রাম কর্কশ বাণী। 

ধারা শ্রাবণ সীতার চক্ষে বহে পানৈ॥ 
কেহো কিছ নাহ বলে ভাবল সভাতচৈ। 
চক্ষুর লোহ মুছিয়া সীতা পুনরপি বলে। 


banglabooks.in 


৩০২ 


জনকের কন্যা আমি চন্দ্রবংশে উৎপতি। 
দশরথ শ্বশুর মোর তুমি হেন পাতি॥ 
লক্ষ্মণ দেওর মোর বিদিত সংসারে । 
অপমান কর তুমি সভার ভিতরে॥ 
ভালমতে জান তুমি আমার প্রকৃতি । 
জানিয়া শুনিয়া কর এতেক দুর্গত! 
ধার্মিক গোসাঁঞ তুমি বিচারে পণ্ডিত। 
{ববাহকাল হইতে জান আমার চারত॥ 
নানা খেলা খেলিয়াছি ছাওয়ালের কালে। 
হাথে নাহ ছুই আম পুরুষ ছাওয়ালে॥ 
বল করিয়া আমারে ছুইল রাবণে। 
সবংশে মজিল রাজা এই সে কারণে ॥ 
তুমি নারায়ণ প্রভ্‌ অন্তর্যযামী বট। 
মনেতে ভাবিয়া দেখ আম কিবা নম্ট॥ 
আমার উদ্দেশে যবে পাঠাল্যা হনুমানে! 
আমায় বঙ্জন কথা না কাঁহলা কেনে॥ 
অগ্নি জবালিয়া তাহে কারতাম প্রবেশ। 
লঙকায় আসিয়া কেন পাইলা এত রেশ! 
অনেক শান্ততে কৈলা সাগর বন্ধন। 
রাক্ষস সনে রণ কারয়া সংশয় জীবন॥ 
অযোনিসম্ভবা আঁম জন্ম মহাঁতলে। 
জয় জয় মহারাজা জনকের কূলে॥ 
এতেক বস্ড়াই মোর গেল রসাতল। 
ললাটে লিখন মোর এই কর্মফল! 
স্বামী তেজিলে সতীর জীবনে কি কাজ। 
তোমার এতেক বাক্য আমার 
মুণ্ডে পড়ুক বাজ॥ 
বারাঙ্গনা নাহ আমি অন্যে কর দান। 
ভরিল সভায় নাথ এত অপমান॥ 
কৃপা কর লক্ষণ দেওর দেহ প্রাণদান। 
আগ্নকণ্ড জবালিয়া দেহ যাউক অপমান॥ 
রাম পানে চাঁহলেন লক্ষ্মণ 
লইতে সাম্বধান। 
রাম বলেন কুণ্ড সাজাহ সভা বিদ্যমান ॥ 
সাঁতার জীবনে ভাই নাহি কিছু কাজ। 
আগ্নতে পড়িয়া মরূক যাউক মোর লাজ॥ 
আজ্ঞা পায়্যা লক্ষ্মণ বাঁর হইলা সত্বর। 
কৃণ্ড নিৰ্ম্মাণ কৈল সভার [ভিতর ॥ 
অগোর.চন্দন কান্ত আনিল শ্রীখাশ্ডি। 
'স্বানরে আনিল কাষ্ঠ 
লক্ষ্মণ জুলে কৃশ্ডি॥ 


1১১০ 


নানা কাষ্ঠ দিল তাহে অগ্নি রাশি রাশি 


প্রবেশ করিতে যায় সীতা তো রূপসা॥ 
রামে প্রদক্ষিণ সীতা কৈলা [িনবার। - 
হেট মাথা কয়া রাম কাঁদেন অপার॥ 
প্রদক্ষিণ কাঁরয়া সীতা চার 'দগে বুলে। 
ক্রন্দনের রোল তবে উঠে সভাতলে॥ 
শুঁচ হইয়া সীতা অগ্ন সাক্ষী করে। 
অন্তরে জানেন রাম সাঁতার বিচারে ॥ 
আগ্ন সাক্ষী করি সীতা করিলা প্রবেশ। 
হাহাকার উঠিল যত লঙ্কার দেশ৷ 
আগ্নিতে প্রবেশিলা সাঁতা সোনার পৃথলি। । 
তিনশও মণ ঘৃত অশ্ন উপরে ঢালি॥ 
অগ্নিতে প্ৰবেশিল সাঁতা না করিল শতকা। 
আছুক অন্যের কাজ কাদে সভ লঙ্কা॥ 
কাঁদতে লাগল যত রাক্ষস বানর। 

হেট মাথা হৈয়া কাঁদেন লক্ষমণ ধন্দ্ধর॥ 
*চক্ষুর লোহ মুছেন রাম কান্দেন সভাতলে 
রামের ক্রন্দনে সভে হইলা বিকলে॥* 
কুড়ি হাথে যুদ্ধ করে যমের দোসর। 
হেন রাবণ বাঁধলেন শ্রীরাম সুন্দর॥ 
হেন রাবণ বধিয়া সীতা করিল; উদ্ধার। 
আগুনে পোড়াইয়া সাঁতা কারিলু ছারখার ॥ 
ভরত শন্রুঘনুকে বার্তা কাহও লক্ষমণ। 
সীতা লাগ দেশাল্তরী কমললোচন॥ 
কৃত্তিবাস বাখানিল মুনির পূরাণ। 
লঙ্কাকান্ডে গাইল গাঁত অমৃতসমান॥ 


ন্রিপদী 


ব্রহ্মা আদি দেবগণ সভে হইলা বিমন 
দেখে সভে সীতার সাহস। 

দেব নাগ সভে কাঁদে কি কাঁহব রামচন্দ্র 
কি কারণে মারলা রাক্ষস॥ 

সীতা লাগি রঘূমাণ মারীচে বাঁধিলা প্রাণী 
কাননে পাইসা নানা ক্লেশ। 

না পায়্যা সীতার তত্ব স্‌গ্রীবে করিলা মৈত্র 
বালি রাজার আয়ু হইল শেষ] 

সাঁতা লাগ মারে বাল তার সনে স্‌গ্রীবের কেলি 


banglabooks.in 


টফাকাণ্ড 


যে কারণে এত দুঃখ না চাহিল তার মূখ 
অশ্নিতে ফেলিল কার বোলে। 

জনকনান্দিনী সীতা কুলে শালে পাঁতন্রতা 
ইহা আম জান ভালে ভালে॥ 

ৱহ্মার বচন শুনি সূরপতি বলে বাণী 
রাম যাঁদ দেব নারায়ণ । 

তবে কেন হেন কর্ম্ম না বুঝিয়া কোন ধর্ম 
হেন সীতা করল বর্জন! 

লঙকার রাজভান্ডার ন্রিভুবনের রত্বসার 
কোন রত্ন নাহিক প্রচার। 

সুখে আর নারায়ণে ভাবিয়া তো বিভীষণে 
সীতাকে পরাইলা অলগকার॥ 
বুঝাইতে সংসারের লোক। 

বুঝাইত যত প্রাণী হেন কৈলা রঘমাণ 
অন্তরে পোড়য়ে সীতার শোক॥ 

দেবগণের হাহাকার ন্রিভুবনের রূপসার 
কেনে রাম পোড়াল্যা আগুনে। 

ব্ৰহ্মা বলে দেবগণ চিন্তা না কারহ মন 
সীতা কি ছাড়েন নারায়ণে॥ 

বানর সকল কাঁদে ধড়া চুল নাহ বাঁধে 
দৃম্ট দিয়া রামের বদনে। 

দুজ্জয় রাক্ষস সনে হানাহানি কৈল রণে 
হেন সাতা পোড়াল্যা আগুনে॥ 

স্বামী বনে না জানে আন তার কর অপমান 
সব্র্ব দেবের তুম হে প্রধান। 

সৰ্ব্ব দেবের তুমি সার হেন কর্ম্ম অবিচার 
পাপ পণ্যের তুম প্রাণ 

আমরা বানর জাতি কি জান স্তব স্তুতি 
সাঁতার শরীরে নাহি পাপ। 

যে সীতা লাগিয়া রাম কাঁদ তুমি আবরাম 
তারে দেহ এত অন তাপ॥ 

আমরা ঝাড়িয়া ধবল কতবার বাধ্যাছি চুলি 
সে সীতার এ হেন দ;র্গতি। 

জানিল: জানল; রাম তুমি বড় দয়াবান 
কি লাগ বলাহ দাশরথি॥ 

শুনিয়াছি লোকমুখে অশোকবনে সীতা থাকে 
রাম বিনে না বলে বদনে। 

কারদশোবাক্যে যবে তোমায় না ছাড়ে সে 
তার প্রত হেন তোমার মনে! 


৩০৩ 


ষে হেতু বাঁজল বাণ অঙ্গ হইল খান খান 
হেন সীতা পোড়াল্যা আগুনে। 
ধর্ম কৰ্ম্ম নাহ তব মনে॥ 

সীতা দিল আগ্নতে ঝাপ শ্রীরামের হইল কাঁপ 
মনে ভাবেন সীতার সাহস। 

হেন অদ্ভূত কথা বাখানে মানের পোতা 
কাত্তবাস পাঁচালি সরস 


অগ্নিপানে চাহেন রাম সীতা নাহি দোখ। 
সীতা না দেখিয়া রামের ছলছল আঁখি॥ 
সংসার শূন্য দেখেন রাম হিয়া পাতল। 
বৃদ্ধি শুদ্ধি এড়িয়া রাম হইলা পাগল ॥ 
সীতা সীতা বালয়া ডাকে কোদণ্ডধারব। 
আমা ছাড়্যা কোথা গেলা জনককূমারী ॥ 
নানা দুঃখ পাইলাম আমি বনবাসে। 
সভ দুঃখ পাসার আমি 

তুমি থাকলে পাশে॥ 
সীতার সদৃশ রূপ নাহি ন্রিভুবনে। 
হেন সীতা পোড়াইয়া মারিল্‌ আগুনে ॥ 
আপনার ব্দ্ধে আমি সীতা হারাইল্‌। 
সাগরে তাঁরয়া নৌকা কূলে ড্বাইলু॥ 
তোমার মরণে আম পাই বড় দুখ। 
অগ্নি হইতে উঠ সীতা 

দেখি তোমার মুখ ॥ 
রামের ক্ুন্দনে দুঃখী যত দেবগণ। 
কৃবের বরুণ কাঁদে শমন পবন! 
জলের ভিতরে থাকিয়া কাঁদেন সাগর । 
নল নীল কাঁদে আর স্মগ্রীব বানর ॥ 
অঞ্গদ যুবরাজ কাঁদে বালির নন্দন। 
প্রমাথ কদম্ব কাঁদে ডাকিয়া দুইজন 
হেট মাথা করিয়া কাঁদেন বীর লক্ষণ । 
প্রবোধ করেন তারে পবননন্দন॥ 
হনুমান বলেন কেন কাঁদ 

ঠাকুর লক্ষ্মণ 

পাঁতব্রতা সীতা দেবার নাহিক মরণ! 
এখান উঠিবে সাঁতা হেন লয় মনে। 
প্রতীত না যাহ কেন সভে অচেতনেঞ্জ 
বিষাদ কাঁরয়া কাঁদেন কমললোচন ৷. 


দভাপক সাম্থধ পান দ্ু্াণ আচতজন।। 


banglabooks.in 


৩০৪ 


লগকার রাবণ রাজা দশ মণ্ড ধরে। 
কাঁড় হাথে যুদ্ধ করে যমের দোসরে॥ 
হেন রাবণ বাঁধয়া সীতার করিলু উদ্ধার। 
আগুনে পোড়ায়্যা সীতা কৈল; ছারখার! 
ভরত শন্রুঘ]কে বার্তা কাহও লক্ষ্মণ। 
সীতা লাগিয়া দেশান্তরীঁ কমললোচন॥ 
ক্‌ত্তিবাস বাখানিল মননের পুরাণ । 
লগ্কাকাণ্ডে গাইল গাঁত অমৃতসমান॥ 


অগ্নি হইতে উঠ সীতা জনককূমারী। 
তোমার 'বিহনে প্রাণ ধরতে না পারি॥ 
অসম সাহস কার বাঁধল; সাগর । 

রাবণ কুম্ভকর্ণ মারল; দুজ্জয় নিশাচর ॥ 
মায়ারণ করে তবে রাবণনন্দন। 

ঘোর যুদ্ধ করিয়া তারে মারল লক্ষমণ॥ 
ভোক শোক তার নাহ রানি জাগরণ । 
রাক্ষসের বাণে কত মৈল বানরগণ॥ 

এত দুঃখ পায়্যা তোমায় উদ্ধারিলু আমি। 
জনকনান্দিনী সীতা কোথা গেলা তৃমি॥ 
ন্রিভবনে রুপ নাহি তোমার সৌঁসর। 
আমাকে এাঁড়য়া গেলা অগ্নির ভিতর॥ 
সোহাগে আগাঁল সীতা পাসাঁর কেমনে। 
প্রবোধ না মানে প্রাণ সীতার কারণে 


কিবা নিয়া মায়ের আগে কহিব কাহনী॥ 
ব্যাকুল হইলা রাম সীতা দেবীর শোকে। 
সীতা সীতা বাঁলয়া রাম ঘন ঘন ডাকে ॥ 
রামের কুন্দনে কাঁদে যত বানরগণ। 
স্মগ্রীব রাজা কাঁদে আর বালির নন্দন॥ 
মহেন্দ্র দেবেন্দ্র কাঁদে সুষেণনন্দন। 
জাম্বুবান বীর কাঁদে লৈয়া নিজ গণ॥ 
সুষেণ বেজ কাঁদে তবে রাজার শবশ্র। 
তাহার সংহতি কাঁদে বানর প্রচুর ॥ 
উত্তরের বানর কাঁদে বার শতবাঁল। 
ধূম ধুম্রাক্ষ কাঁদে লোটাইয়া ধূলি! 
ধঁবভীষণ রাজা কাঁদে লঙ্কার আঁধকারা। 
ঘরে ঘরে কাঁদে সভ কনক লগ্কাপুরী॥ 
স্বর্গ হইতে বলেন ব্রহ্মা প্রবোধ উত্তর। 
সীতা নাহ মরে না কাঁদিহ গদাধর॥ 


পামায়গদ 


কাঁদেন রঘনাথ আর নাহিক শকাঁতি। 
কুশলে আছেন সাঁতা কাহিলা প্রজাপাঁত॥ 
শুনতে কৌতুক বড় রাম অবতার। 
কৃত্তিবাস লঙ্কাকাণ্ড গাইল সূচারু॥ 


সাঁতার তরে কাঁদেন রাম করুণ স্বরে। 
দেবগণ আইলা রাম পাত্যার তরে॥* 
হংস বাহনে আইলা ব্রহ্মা জগতের কর্তা । 
বৃষভ বাহনে আইলা গণেশের পিতা॥ 
এরাবত চাঁপিয়া আইলা দেব পুরন্দর। 
মকর বাহনে আইলা জলের ঈশ্বর! 
মাঁহষ বাহনে যম ভূবন সংহারী। 
মনুষ্য উপরে আইলা ধনের আঁধকারাঁ॥ 
ছাগলে চাঁপয়া আগ্ন কৈলা আগুসার। 
হরিণের পৃন্ঠে পবন আইলা বরাবর॥ 
সিংহবাহনে আইলা দেবী ভগবতী। 
কোকিল বাহনে আইলা দেবী সরস্বতী 
মার্জার মৃষিকে তথা করিয়া পাঁরিতি। 
ষষ্ঠী দেবা আইলা আর দেব গণপাঁত॥ 
গন্ধবর্ব কিন্নর আদি যত সুরগণ। 
পারাবত বাহনে লক্ষী আইলা ততক্ষণ॥ 
ঢেকিতে চাঁপিয়া আইলা নারদ মুনবর। 
সকল দেবগণ আইলা রামের গোচর] 
রাম বালয়া সভ দেবগণ ডাকি। 
কি কারণে বজ্জহ রাম 

সীতা তো জানকা॥ 
মন্ষ্য নহ রাম তুমি দেবতার পাঁতি। 
মনূষ্যের মত কেন দেখ তব মতি॥ 
রাম বলেন মনুষ্য আমি মন্ষ্যকূলে জন্ম। 
মনুষ্য হইয়া কার মন্ষ্যের কর্ম্ম॥ 
ব্রহ্মা বলেন প্রভ্‌ আপাঁন অবতার। 
ব্রিভবনের নাথ তুমি তোমাতে নিস্তার॥ 
ইহলোক পরলোক দুই লোক উদ্ধার। 
সকলের গাঁত তুমি রাম অবতার 
তোমার নাম শুনিলে হয় মোক্ষ মূকতি।" 
তুমি নারাধণ সীতা লক্ষ্মী মুর্তিমতাঁ॥ 

মূর্তমতাঁ সীতা 

এড় কোন দোষে। 

মানুষের কর্ম কর দেব নাহি বাসে॥ 


না শুনেন রাম কারো প্রবোধবচন। 
শ্রশিনোর জর আল জামা পলা লাতিনা 


banglabooks.in 


লঙ্কাকাণ্ড 


মে হইল আগ্ন অঙ্গার মানত জবলে। 
আপনি উঠিলা আঁগ্ন সীতি। লেয়। কেলে॥ 
সাঁতার অভরণ নাঁহ পোড়ে গায়েব নাঝে। 
সীতার মাথ।র মালা সেহ নাহি 'সজে॥ 
আগ্ন বলেন আমি প।প পুণোএ সাক্ষী । 
ল্‌কাইয়া পাপ করে তাহা জাম দোখ॥ 
আম বাল সীতা দেবীর কিছু নাহ পাপ। 
আমার বোনে সীতা লহ ন। কর সন্তাপ॥ 
ত₹মি নাহি ছলা সীতা পায়্যা শূন্য ঘরে। 
বলে ধাঁরয়া রাবণ আনিলা লঙকাপ্‌রে॥ 
অশোকবনে ছিল সতা নপুংসক রখে। 

ণ বনে তন, পুরুষ সীতা নাহ দেখে 

যমনোবাক্যে সাতার তোম “ত ভকতি। 
সীতা লৈয়া র।ঙ্য কর স।তা বড় সতাঁ॥ 
রক্ষার বচনে রম কেনা যোড় হাথ। 
অষ্ট লোকপাল তুম জগতের নথ ॥ 
রাবণের ঘরে সীতা ছিলা দশ মাস। 
আঁবচারে সীতা লৈলে লোকে উপহ।স॥৷ 
আগ্ন সাজাইল সাঁত। তোমা [বদ্যমান। 
সীতা লইয়া রাজ্য ক।রবা 

বাড়াবা সম্মান ॥ 
হর॥ দেনা গর।শতে চা গপ. রবণ। 
তোমা ছাড় স।তা দেবীর অন্য নাহ মন॥ 
।লমতে জন আমি সীতার চাঁবত। 
রী ভা যত কর সভ মের [হত॥ 
ব্রহ্মা বলেন রঘনাথ বড় কৈলা কজ। 
রাবণ মাবিয়া তট কৈলা দেবতা সমাজ ॥ 
তমা লাগ অযে ধ্যার লোক 
ধার আছে প্রাণ । 

চার ভই নোঁজ্শা ভুঞ্ রাজ্য উপাদ।ন।। 
নানা যজ্ঞ ঝরয়া “রহ নন। দান। 
বংশ রাজা করিয়া যবে নিজ স্থান ॥ 
মর্যাছলা দশরথ দিলা দরশন।' 
দোখব।নে পাইলা সীত শ্রীবাম লক্ষণ৷৷ 
মরিয়াছেন বাপ তার সনে চেল দরশন। 
দুই ভাই বান্দলেন বাপের চরণ॥ 
সীতা দেবী প্রণামলা রাজাব চরণে। 
য় বধু দেখিয়া রাজা আনন্দিত মনে॥ 
রাজা বলে পড়া মৈলাম কেকয়] ধচনে। 
প্রাণ ছাড়ল; রাম তোমা অদশনে॥ 
আজি শোক 'নিভাইল তোমা আলিঙ্গনে । 
স্বর্গ বাস ভাল নাহ বাস তে।মার বিহনে॥ 


২০(কৃ-রা) 


৩০৫ 


বাপের উদ্ধার কৈল অষ্টাবক্ত খাঁষ। 
তোমা পুত প্ৰসাদে আম 

ইহলাম স্বর্গবাসী॥ 
দেবলোকে অণসয়া আম এবে শুনি। 
রাবণ মারতে তোমার ঘরে জান্মলা চক্রপাণি॥ 
সফল মানিল অযোধ্যার পুরজন। 
তুমি হেন রাজা যাহে কাঁরবা পালন ॥ 
তোমার সেবা কাঁরয়া লক্ষণ 

দুই লোক জনে ।* 
লক্ষমণেরে বড় করি বলে দেবগণে॥ 
সীতার চরিত্রে বাপু লাগে চমৎকার। 
আগ্নিশুদ্ধা সীতা হইলা কুলের উ“ধার॥ 
ভলতের চরিত আমি বড় হৈলাম সূখী। 
ভরত তোমায় দবশন কেমনে আম দেখি॥ 
কান্ত পূত্র শতুঘ। প্রাণের সোঁসর। 
আমা দোখ পালন তার ফাঁরবে বিন্তর॥ 
সভাকাব জোম্ঠ ভাই ব।পের সমান। 
তুম জ্যেন্ঠ কনিম্ঠের কাঁরহ সম্মান॥ 
দেবগণে তুষ্ট কৈলা মাঁরয়া রাবণ। 
এতেক কুলের যশ তুমি সে কারণ॥ 
হেন পত্র হয় যার তারে ধাম্র্মক বাল। 
তোমার প্রসাদে কাঁরব স্বর্গপুরে কেলি॥ 
এতেক বালল যাদ রাজ দশরথে। 
চরণে পাঁড়য়। রাম কহেন যোড় হাথে॥ 
আমার দুঃখে ভর৩ ভাই হৈয়াছে দযখি.ত। 
তোমা হেন বাপ বঙর্জ না হয় উচিতে॥ 
ভবতৈবে বব দলে প্রীত পাই মনে। 
প্রণাম করিয়া বাল তোমার চরণে॥ 
এও শ্যান বাজ। বলে দেব বিদ্যমান । 
জাত শ্রাদ্ধ করিলে মোর অমৃতসমান | 
ভরণঙেবে বন দলা দেব 1বদ/মানে। 
সালিংগন দল জা পযন্ত লক্ষণে ॥ 
বাম ছ।।ডয়। িজুনলে না নাহি গাত। 
শাবং জিহ তাবৎ কারহ শীবামে ভকাভ॥ 
সীতাকে বলেন বাঞ। মধ্‌ণ বচন। 
-£খ না ভাবহ বধ তেঞ্জহ ক্রন্দন৷৷ 
দশ মস ছিল তমি বাবণের ঘরে। 
আঁবচারে বাম লইতে নাহ পারে॥ 
আঁপ্নশদ্ধো হইলা তুমি দেব বিদ্যমানে। 
তোনার চরিত্র মাতা ঘাঁষবে 'ন্রভূবনে॥ 
র'মের বচনে দুঃখ না ভাবিহ চিতে। 
ইহলোকে পাবত্র হৈলা তোমার দিতি 


banglabooks.in 


৩০৬ 


এতেক বলিল রাজা প্রবোধবচন। 
পূত্রবধূ নেহালে রাজা হরাষত মন॥ 
দেবের সোঁসর রাজা দেবর্‌প ধাঁর। 
পূত্রবধ্‌ দেখিয়া রাজা যায় জ্বগ্গপররী 


পতিরতা সীতা দেবী 


পরাক্ষা উপাখ্যান ॥ 


সবান্ধবে রাবণ পাঁড়ল হরিষ পুরন্দর। 
ইন্দ্র বলেন রঘুনাথ মাগ তুমি বর! 
ন্লিভুবনের বীর কেহো রাবণ নাহি 'জান। 
রাবণে মারিলা তুমি অপূর্ব কাহিনী॥ 
সুখে রাজ্য করিব তপ করিবে মুনিগণ। 
বর মাগ ব্যর্থ নহে আমার বচন! 

রাম বলেন দেবরাজ যাঁদ দিবে বর। 
সংগ্রামে মারল যত বানর জিউক দেও বর! 
ধন কাঁড় নাহি দিলাম রাজ্যে নহে বসাতি। 
বান্ধব এাঁড়য়া আইল আমার সংহতি॥ 
সীতা পাইলাম আমি পূর্বজল্ম ফলে। 
বানর মারিয়া যাই অপযশ মহীতলে ॥ 
হারাইল সাঁতা পাইলু হইলাম সুখী । 
রাবণের স্ত্ীপূত্র কাঁদিয়া হয় দুখ 
ঘরে হইতে বানর আইল যেমন শরীরে। 
তেনমত হৈয়া ঘরে যাউক বানরে॥ 
যথায় বাসবে বানর মিলিবে আহার পানি । 
বারো মাস ফলফুল 'মাঁলবে আপাঁন॥ 
শ্রীরামের নিবেদনে দেব পুরন্দর। 

যোড় হাথ হৈয়া বলে রামের গোচর! 
এক মৃত 'জিয়াইতে লোকে চমংকার। 
কোট কোটি জিয়াইতে লাগে বড় ভার॥ 
তুমি বর মাগলা আম না কারব আন। 
রূপে বেশে বানর হউক গন্ধর্্ব সমান॥ 
আজ্ঞা পায়্যা ইন্দ্র কৈল মেঘের আকার। 
বানরের উপরে গিয়া বর্ষ অমৃতের ধার॥ 
ইন্দ্রের আজ্ঞায় যত মেঘগণ। 

আকাগে' করে অমৃত বারষণ॥ 


ঘামারণ 


অমৃত পরশে যত 'জিয়ে বানরগণ। 
মার মার বাঁলয়া ডাক ছাড়ে ঘনে ঘন! 
উন্মত্ত পাগল হইল বানরের রোল। 
বানরের বন্ধুবান্ধব ধায়্যা দেয় কোল॥ 
কোথা মারকাট দেখ কোথা বা সংগ্রাম। 
সবংশে রাবণ মরিল বাঁচল শ্রীরাম॥ 
রামের পাশে দেখি গিয়া 

সীতা তো স্ন্দরী। 
দেবগণ দেখে সভ দশাদগ আঁধকারী॥ 
রামের প্রসাদে বর পাইল 

অপূর্ব কাহনী। 
সংসারের উপভোগ মিলিবে আপাঁন॥ 
হরিষ বার্তা পায়্যা বানর যায় ত্বরাতাঁর। 
রামের আগে মাথা লোঙায় সার সার! 
মরিয়া না মরি গোসাঞি তোমার সেবনে । 


কৃত্তবাস বাখাঁনল মূনির পূরাণ। 


৯ ০৭৬৬৭ 


ফন দাতা গাইল তাস 
৮৬৮৮৮ 


banglabooks.in 


ঢুকাকা্ত 
ন্নবাচন্ন কৈল কাপড়ের ঘর। 

নেত পাটের তুলি স্বর্ণ খাটের উপর 
পৃত্প চন্দন গন্ধে আমোদত ঘর। 
রত্রের প্রদীপ তথা জবালিল থরে থর॥ 
মৈলানি দিল কটকে নিজ বাস যথা । 
খাটেতে বাঁসলা রাম কোলে লইয়া সীতা ॥ 
আপাঁন বিভীষণ রাজা রহিল প্রহরা। 
চার ভিতে বানরগণ রহে সার সার॥ 
আঁলঙ্গন দিয়া রাম সীতা কৈলা কোলে। 
বদন ঢাকিলা সীতা নেতের আঁচলে ॥ 
ঠহাস পাঁরহাসে তথা পোহাইল রাঁতি। 
শয্যা তোঁজ প্রভাতে উঠিলা রঘুপাতি॥ 
রাম সীতার বাসর ঘর শুনে যেই জনে। 
পূত্রলাভ হয় ধন বাঢ়ে দিনে 'দিনে॥ 
কৃত্তবাস বাখানল মূনির পঢুরাণ। 
শুনলে রামের গুণ পূর্ণ হয় কাম! 


চন্দন হরিচন্দন অগোর কস্তুরী। 
নানা গন্ধ আঁনয়াছে লঙ্কার সুন্দরী॥ 
গন্ধ নারায়ণ তৈল পূরিয়া ডাবরে। 
চতুদ্দিগে 'দিব্যাঙ্গনা বোঁড়িল সত্বরে॥ 
বিভীষণ বলে শুন দেব বনমালা। 
আজ্ঞা কর তোমার গায়ের ঘুচাইয়ে মাল! 
চৌদ্দ বৎসর বনবাসে গায়ে আছে ধূঁল। 
দেবকন্যা দেউক তোমার অঙ্গে পিঠাঁল॥ 
রাম বলেন বিভীষণ না আইসে যুকতি। 
আমার বচন শুন লঙ্কার আধপাঁতি॥ 
রাজকুমার ভরত ভাই দুঃখের দখা । 
আমার দুঃখে চোদ্দ বংসর 

হৈয়াছে অসখাঁ॥ 
মাথায় জটা ধরে পরে গাছের বাকল। 
রাজ্যভারেতে ভাই হইয়াছে বিকল! 
সিংহাসন চতুদ্দোল এাঁড় খাট পাট। 
ঘোড়া হাথা এ'ড়য়া ভাই ভূমে বাহে বাট॥ 
হেন ভাই সনে যবে দিব আলঙ্গন। 
তবে অঙ্গের বেশ কারব পরিব চন্দন॥ 
বিভীষণ বলে এত দূর 

বহু রেশে। 


দেশে পাঠাইব তোমা একই 'দিবসে॥ 
কুবেরের রথ আছে পুজ্পক নামে। 
এক দিনে রাখিবে লৈয়া না্দগ্রামে॥ 


৩০৭ 


মোর বোল শুন গোসাঁঞ কর অবগাঁত। 
কথ দিন কর গোসাঞ্জি লগ্কায় বসাতি॥। 
সকল কটক আম করিব আরাধন। 
লঙকার ভোগ ভুঞ্জিয়া প্রভ্‌ করহ গমন! 
আজ্ঞা করহ গোসাঞঞ এই মাগিয়ে প্রসাদ। 
তুমি এথা না রাহলে পাইব অবসাদ! 
রাম বলেন তুষ্ট হইলাম তোমার বচনে। 
আমার তরে মিতা তুম না কর যতনে॥ 
মাতৃকূলে থাক্যা ভরত 
' আইল কথক 'দিবসে। 
দেশে আসিয়া দুঃখী হইল 
আমার হাত্যাসে॥ 
যখন ছিলাম আম চিন্রকূট পৰ্বতে 
আমা নিতে আসয়াছিল রাজ্য সমেতে॥ 
পান্র মিত্র আইল কূলপরোহিত আঁদ। 
চরণে ধারয়া বিস্তর করিল প্রণাত॥ 
ভরতের বোল শনিলে বাপের সত্য লড়ে। 
কার্যাসাদ্ধ হইল এবে সকল মনে পড়ে॥ 
চৌদ্দ বংসর পরে ভাইকে দিব আলিঙ্ন। 
মায়ের সৎমায়ের কারব চরণ বন্দন॥ 
বাপের সত্য পালিলাম উদ্ধারিলাম 
সীতা নারী। 
প্রবাস করিতে ভোগ কাঁরব 
মনে নাহ করি॥ 
মনে অসুখ না করিহ বচন লঙ্ঘনে। 
বড় তুষ্ট হইলাম আমি তোমার বচনে॥ 
রথ দিয়া পাঠাও মোরে দেখুক পুরজনে। 
মায়ের সৎমায়ের করিব চরণ বন্দনে॥ 
আহার পান না চাহে বানর মরণ না গ্রণে। 
হেন বানর তুষ্ট হইল আমি তুষ্ট মনে] 
গন্ধ চন্দন দিয়া করাহ স্নান দান। 
ভক্ষ্য পারধান দেহ নানা রত্বদান॥ 
মঙ্গল দ্রব্য যতেক আনিল 'বিভীষণ। 
হাথে পরশ করেন তাহা কমললোচন॥ 
সুবর্ণ সিংহাসনে বানর বাঁসল সারি সারি। 
তৈল পিঠালি লেপে স্বর্গবিদ্যাধরা ॥ 
নানা দ্রব্য অলঙকারে তুষিল বানরগণে। 
সভাকারে ভান্ত বড় করিলা বিভীষণে॥ 
ডাগর ডাগর পেট বানরের চন্দনে ভূষিত। 
বানর কটক দেখিয়া রাম হইলা হরধিত? 
যোড় হাথে দাণ্ডাইল রাজা বিভা ৷ 
রাম বলেন নানা দ্রব্যে তোষ বানরগণ!॥ 


banglabooks.in 


৩০৮ 


কবোবব ধন 'জানিষা বাবন্প্ন ভাণ্ড ন। 
হেন ভ ‘ডানে হঈল বিভীষণৰ আধিকাব॥ 
মণি মাঁণক যত আব গজমুকৃতা। 
বানবেবে দান দেই 'বভীন্ণ দাতা ॥ 
নানা ব’হ ন না বল্ল বানব ভনষত। 
দেশে যশ্বাব নাম ঝানব হবাঁষত 
আঁনল প চ্পক বথ দেব আধ্টান। 
হেন বথ “বিদ্যমানে আন বিভীবণ॥ 
বথেব উপ”ব চাঁডলা বাম 

সীণা লৈযা কোলে। 
লাজে মখ ঢাকন সাঁতা ম্নতব আঁচলে॥ 
লক্ষমণ বীর উঠিল “সই পপ ন ঝথ। 
বামেব আগে দাণ্ডাইলা ধনক বাণ হাথে॥ 
বানবগণ তোষেন বাম মধ পণ শচন। 
তোমা সভাকাব যশ ঘাঁনাব [নভ বন॥ 
লক্ষমণোব বল আমা সভ কাৰ মন। 
চাবি ভাই একারূতি দেখব মিলন ॥ 
ভাল ভাল বাঁলযা বাম ব’লন বচন। 
যে যাইবে পূজ্পক ব’থ কন আবোহণ॥ 
লমম্ফ লাম্ফ বানৰ 'ণ 

বব উপব চডে। 

টৈব আওযাস ঘব বাছা বচ্ছা লডে॥ 
{নে ডাল বানবগণ বেশাস ষণ্থ যথে। 
হন বানব উঠ গিযা পচ্লক কথ ॥। 
ঢাথে সোনাব কঙ্কণ কণণত পক ্ডল। 
নাথায মক. বান'ব ক'ব ঝলখল॥। 
দশ যাবব নামে বাণন প্রসন্ন বদন। 
বনে গিষ। স্রীপুতে দিবে আলিঙ্গন ॥ 
বা অভধণ পল্ব দেব নথ চাঁ। 
ন"মব প্রসদ পন পাট (নণ" পাড় 
মাপন কাটক লৈযা ৮ল বিভীষণ । 
শা দি” আলা কালে বজ চানবণ। 
বাললক্মা] দেবলক্ষাী সভাষ তাধিজ্ঠান। 
নঙান ল্গয়ী লইমা বিভীষণৰ পযান ॥ 
দবেব দর্মভ বদ বাম ম ওব। 
কাত্তবাস লঙক।কাণ্ড গাইল সচাব, ॥ 


(বল বর্ণ বাজহংস পবশ্নন গাঁতি। 
[পে বাজহংস যঁডিল পাঁত পাতি॥ 
বথেতে বাঁপলা বাম জনকনূন্দিনী। 
বানব কট শব্দ কবে জযধ্বানি॥ 


রামাধণ 


পু্পক বথ লৈযা সভ বাজহংস উডে। 
চক্ষুব নিমিষে বথ সহস্র যোজন লণ্ড॥ 
পবন বেগ বথখ ন যয যথ। তথা । 
পূর্ব বৃত্তান্ত বাম সীতা কহন কথ ॥ 
আকাশে বাঁহল বথ হেটে মহা তল। 
সীতাকে দেখান বাম সংগ্রামের স্থল! 
বণস্থল সীতা তৃমি দেখ ভ লমত। 
বাংগা কাদা দেখ সভ বাক্ষসেব বকতে ॥ 
কৃম্ভকর্ণ পাঁডল দোখ’৩ ভষঙ্কব। 
এইখানে ইন্দ্রজৎ পড়িল বাবণ কোঙউন॥ 
তোমা লাগি বাবণেব মৈল সেনাপাঁতি। 
বাজকমাব পান্রকৃমাব সূম্দব মবাতি॥ 
এইখানে বাবণ মাবলু সংগ্রাামব বৈবাঁ। 
তোমাব লাগিযা বান্ব পোডাল লঙ্কাপুবী। 
এইখানে পাঁডল, বন্ধন নাগপ।/শ। 
নাগপাশে মুক্ত ভইলাম গবূড উদ্দিশে ॥ 
এইখানে লক্ষ্মণ পড়িল বাবণেব শেল। 
হন্মান পব্বত আন সুযোণব বোল।। 
গন্ধমাদন পব্বত জম্বুদ্বীপন পাব। 
ওষধ আ।নিযা কেল লক্ষ'ণব 'নস্তাব॥ 
বৃদ্ধ আগল আছে মন্ত্রী জাম্ব বান। 
ওষধ আনতে পাঠাইল বীব হনমান॥ 
চাব ওষধ আনালন দেবেব ম বাত। 
সকল কটক মোল পাইল অব্যাহাতি॥ 
এখান কাদিলেক বাণী মন্দাদবী। 
দশ হাজাব সাঙণ তাৰ 

প্রবাশ৩ নাবি॥ 
হেব দেখ স।গবেব হিলেল ক ন্নাল। 
আমাৰ পব্বপধ,য সাগাবব কল খোল । 
সমব, পারত দেখ কাঞ্চন ম বাত। 
পাব তেষা যাহাত বাণ্টশ ৭1 পাতা 
উপন্ব পাথব 7হন্ট শশ পিষল। 
তোম লাগিযা সাগাব এই 

বাঁধন জাঙ্গাল॥ 
সগব ভিতাব বস সবৰ সাঁপনা। 
হনমাণন বহাইাত লিল উঠ ন॥। 
মৈন।ন পর্বত উবল্স তিমালফনন্দন। 
হন মানে বহাইতে উঠ্যা কবিল যতন 
সগব প7৮৩ দেখ বনবৰ আযতা। 
বান্বব ঘব দেখ গাছব লতাপাতা ॥ 
এইখানে মিলল মোবে বাজা বিভীষণ। 
এইখানে সাগব মোরে দিল দবশন॥ 


banglabooks.in 


পঙ্ৰমকাণ্ড 


হের দেখ 'কাঁচ্কম্ধা গাছের ময়।ল। 
মত কাঁরলাম মারিয়া বানর রাজা বাল॥ 
ধষ্যমূক পৰ্ব্বতে দেখ সকাল শিখর । 
পানর রাজা সুগ্রীবের এই পর্বতে ঘর॥ 
পম্পা নদীব জল দেখ সুগন্ধ শীতলে। 
ধম্মচারিণী সভ বৈসে তার কলে 

এ কথা কাঁহল বাম কমল/ল।চন। 
সাগরে স্নান করিতে বাশের হইল মন। 
ভমেতে লাখিল। বথ (তাতিযা গগণ। 
সাগর জলে লামিলা কমললোচন॥ 

পুই ভাই কাঁঝলেন স্নান তপণ। 
বামেশ্বর শাম লিংগ কপিল স্থাপন । 
গর্তিমান ভৈষ। তব 'দণ ভ্রিলেচন। "' 
লঙ্গ পরশ খরে বাম হয়া একশন | 
গন্ধ প৮প দখা পতগ কাবিল, পুঅন। 
প্রদক্ষিণ বাপলা এবে কমললোচন॥ 
আমার ঈশব তম দেব মহ*বব। 

শব বলেন বাম তাম আমান ঈনবব॥ 
“ইজনে পুল দেন দুইজনের মাথে। 
পুহাঁকে প্রণাম দহে কৈলা মোড হাথে॥ 
আজ্ঞা কৈলা নখুনাথ সভ সেনাগণে। 
বিভীষণ সংগ্রীবাঁদ শ্যনহ বচনে 
সাগরের জলে কর স্নানতপণি। 
পামে*শবব লিঙ্গ পজ হৈয। এক্মন! 
বহ্মবধ সঙ কৈলা লংকার ভিতব। 

সবর্ব পাপ খাঁণ্ডবেক পূজ বামেশ্বর॥ 
আজ্ঞ৷ পায়॥ স্নান কৈল যত্কে বানব। 
এক চিত্তে পূজা তবে কেল বামেশ্বব॥ 
শতবার প্রদাক্ষণ হৈয়া কৈলা পবশে। 
শিবালঙ্গ পরশে নাশে ব্রন্গহত্যা দোষে॥ 
শবেরে প্রদাক্ষণ করি কারিলা গমন । 
মানান্দিত হৈয়া থে কৈলা মারোহণ॥ 
বামের গমন তবে শুনিয়া সাগর । 
দরশন 'দয়া তবে কৈল যোড কর॥ 
বাবণে মারিলা সীতা কৈলা উদ্ধাব। 
“তামার যশ ঘাাষবেক সকল সংসার ॥ 
শিবাঁলঙ্গ স্থাপিয়া গোসাঞ কাঁরলা গমন। 
কতকালের তরে আমায় কারলা বন্ধন 
সাগরের পার সভ আছয়ে রাক্ষসে। 
জাঙ্গালে আসিয়া সভ খাইবে মানূষে॥ 
দক্ষিণাবর্ত শঙ্খ সাগর দিলেন রামেরে। 
ঈষৎ হাসিয়া রাম বলেন লক্ষ্মণেরে॥ 


৩০৭ 


উপকার ফাঁবল সাগর সাঁহল বম্ধন। 
সীতা উদ্ণাঁরল্‌ আমি যাহার কারণ ॥ 
সাগরের দুঃখ লক্ষ্মণ কর বমোচন। 
হাথে ধন,ক খাঁরয়। পক্ষঃণ কাঁরলা গমন ॥ 
ধনুকের হলে লক্ষণ বাঁধ ঠোলয়া ফেলে 
দশ যোজন মু্ত হইল সাগরের জলে॥ 
মধ্য স্থানেতে এক আছিল পাথর। 

সেই পাথব উপাঁড়ল লক্ষ্মণ ধনূর্্ধর | 
মধাখানে দ্বীপ রাহল দেখতে সন্দর। 
বটব্‌ক্ষ আছে তথা স্থান মনোহর ॥ 
সাগরে বলেন রাম মধুর বচন। 

সাঁওা উদ্ধারিলু আম তোমার কারণ॥ 
হাবষে সাগব ঘবে করিলা গমন। 

জলেব ।ভতব গেলা সাগব আপন ভুবন! 
বথে আরোহণ কৈল কমললোচন। 
প্বর্মত রথখান উঠিল গগন 
সাবার কথা কহেন জানকীীর সনে। 
পামেব কথা শুনেন সীতা হরাষত মনে। 
এইখানে কবন্ধ মারিল্‌ ঘোর দরশন। 
দ.ইখান হাথ তার চাঁর যোজন! 

টায় পক্ষের হেন আঘ্রাণ দোঁখ। 
তোমার তবে যুদ্ধ করি প্রাণ দিল পাখা 
হের দেখ রণস্থল আইল: সুন্দরী । 
চৌদ্দ সহস্ন রাক্ষস সনে খর দুষণ মার 
এই দুইখান কূশড়য়া সাজইল লক্ষমণ। 
ইহাতে তোমারে চুরি কারল রাবণ 
এইখানে শ্পণখার নাক কান কাটি। 
অই দেখ সীতা অগচ্ত্যের পণব্া॥ 
হের দেখ মুনির পাড়া শরভঞ্গের ঘর। 
ধনুক বাণ হেথা মোরে দিলা পুরন্দর। 
আঁতৰ মুনির ঘর দেখ নহে অনেক দর 
সেখানে পরিলে রঙ্গরাজ সিন্দর॥ 
হের দেখ আইলাম চিত্রকূট পব্বত। 
আমায় নিবার তরে যথা আইলা ভরত 
এই গঙ্গার কূল আইলাম সন্িধ।ন। 
বাপের মৃত্যু শুনিয়া যথা কৈল, িপ্ডদ 
শৃঙ্গবের পুর দেখ গাছের ময়াল। 
যথা মৈত্র আছে মোর গুহক চন্ডাল। 
নন্দিগ্রাম দেখ হর গাছের ময়।লি। 
অযোধ্যা ছাড়িয়া যথা ভরত মহাবলীপ৷ 
নন্দিগ্রাম দেখে সব বানর বিশাল 
লম্ফ দিয়া দেখে গিয়া গাছের ময়াল |: . 


banglabooks.in 


৩১০ 


রাম বলেন ভরদ্বাজ আছেন চিন্রকৃটে। 
আজি বাসা করিব গিয়া মাঁনর নিকটে ॥ 
মুনির চরণ বান্দবারে রাম কৈলা মন। 
রামের মন বুঝিয়া রথ রহে ততক্ষণ 
দেবের দুল্লভ বড় রাম অবতার । 

কত হতে ব্রহ্মা আনি কাঁরলা প্রচার ॥ 
কৃত্তিবাস বাখানিল মূনির পুরাণ । 
মুনির তপোবনে রাম কাঁরলা পয়ান॥ 


যোড় হাথে মনির পায় করিলা নমস্কার। 
দেশের বারতা কহ মান যে জানহ সার॥ 
চৌদ্দ বংসর নাহি পাই ভরতের কুশল। 
শোকে দুঃখে ভাই মোর হৈয়াছে ব্যাকূল॥ 
মায়ের সৎমায়ের কথা কহ মহাম্ান। 
কে মরে কে জিয়ে রাজ্যে কিছুই না জান 
রাজপান্র প্রজা সভ আছয়ে কূশলে। 
' রাজ্যখণ্ড লোকজন আছয়ে কুশলে! 
মুনি বলেন রঘুনাথ নহে উতরোল। 
দুই ভাই কুশলে আছেন 

পুন দিবে কোল॥ 
:মা সৎমা তোমার কেহো নাহি মরে। 
:দেশে গেলে সভাকে দেখিবে ঘরে ঘরে॥ 
{তোমার ভাই ভরতের শুনহ কাহিনী ।* 
চারি যুগে এমন কোথাও নাহ শ্যান। 
চতুণ্দোল সিংহাসন এড়িয়া খাটপাট। 
{হাথ ঘোড়া ছাঁড়য়া ভরত 
ু ভূমে চলে বাট॥ 
গাছের বাকল পাঁরিধান জটাভার শরে। 
-সুগান্ধ চন্দন তৈল না লয় শরীরে॥ 
রাজকার্ষ্যে যবে যায় দিয়ান করিবারে। 
চরাজরাজে*বর তোমার পানাঁঞ আগুসরে॥ 
বরাজছন্র নব দণ্ড পাদুকা উপরে। 
ন্ারীভতে শ্বেত চামরের বাতাশ করে॥ 
|রেত্ন সিংহাসন তাতে পট্রবস্ত্র পাতি। 
বতাহাতে পাদুকা থুয়্যা ধরাইল ছাঁত! 
। পানাঞ্র হেটে ভরত কৃষসারচামে । 
॥ মনির বেশ ধাঁরয়া থাকেন রাজকামে॥ 
|ধ্ভরতের চরিত্র শুনি রাম ছাঁড়লা নি*বাস। 
; বভাই দেখিবারে রামের হইল উল্লাস 
রানর কথা শুনিয়া কটকে লাগে চমৎকার! 
বানি কুলেন রাম তুমি আইলা মোর ঘর! 


রামায়ণ 


' সবংশে মারিলা তুম রাজা লঙ্ষেশবর। 


রাবণে মারিয়া বিভীষণে দিলা রাজ্যভার॥ 
সীতা লৈয়া দেশে তুমি কৈলা আগুসার। 
কল্যাণ কূশলে যাও অযোধ্যা নগর॥ 
সকল বৃত্তান্ত জান তপের কারণে। 
অগ্নিপরাঁক্ষা কৈলা সীতা সভা বিদ্যমানে॥ 
মোর ঘরে রহ আজি শুন রঘুপাঁতি। 
আঁতাঁথভাবে তোমার আম 

করিব পাঁরতি॥ 
রাম বলেন মুনি তোমার অলঙ্ঘ্য বচন। 
আজি রাহ কালি ঘরে করিবে পয়ান 
রামেরে আঁতাঁথ কার মহাম্ননবর। 
ৱহ্মলোক গেল মুনি বৰহ্মার গোচর॥ 
মনরে দেখিয়া রক্গা উঠিলা সম্দ্রমে। 
পাদ্য অর্থ দিয়া ব্রহ্মা করিলা প্রণ।মে॥ 
যোড় হাথে বলে ব্ৰহ্মা মুনির গোচর। 
কি কারণে আগমন কহ মানবর॥ 
মুনি বলেন বেদ পড়ি কর অবধান। 
যে কারণে আইলাম তোমার 'বিদ্যমান॥ 
দশরথের পুত্র রাম অজ রাজার নাতি। 
রাবণ মারিয়া সীতা লৈয়া আইলা রঘুপাঁত॥ 
দেশের বার্তা জিজ্ঞাঁসতে 

আইলা মোর ঘর। 
রাক্ষস বানর সঙ্গে আস্যাছে বিস্তর ॥ 
দেশের বার্তা কাঁহলাম কমললোচনে। 
সকল কটক আতাঁথ করিলাম তপোবনে॥ 


কল্পবৃক্ষ আনিয়া দিলা মুনির গোচর॥ 
ব্রহ্মার ঠা বিদায় হৈয়া আইলা ভরদ্বাজ ॥ 
তবে মুনিবর গেলা যথা দেবরাজ] 
প্রণাম কাঁরয়া ইন্দ্র কারলা স্তবন। 
কোন্‌ কার্ষ্যে আগমন কৈলা তপোধন॥ 
মুনি বলেন অবধানে শুন দেবরাজ। 

যে কারণে আইলাম কাঁহ তার কাজ! 
দশরথসৃত রাম কমললোচন। 

আপন দেশে আইলা রাম মোর তপোবন॥ 
আঁতাঁথ কারলাম আমি রঘুনাথের তরে। 
কামধেন্‌ মাঁগবারে আইলাম সত্বরে॥ 
অনেক কটক রামের শুন সূরপাতি। 
কামধেন্দ দিলে কার রামের পাঁরাত॥ 


banglabooks.in 


লকাকাম্ড 


এতেক শুনিয়া ইন্দ্র মুনির উত্তর। 
কামধেনু দিলা লৈয়া মুনির গোচর॥ 
স্বর্গ হইতে মূনিবর করিলা গমন। 
দুই দণ্ডে আইলা মান আপন ভুবন! 
বলেন কামধেন্‌ শুনহ বচন। 
রঘুনাথ আঁতাঁথ আজি কর আরাধন॥ 
আমি ক বালব সভ তোমাতে গোচর। 
অমৃতভোজনে তুষ্ট কর রাক্ষস বানর! 
শুনিয়া যে কামধেন; প্রসন্ন হদয়। 
আপন শরীর হইতে সভ বাহির করায় 
সোনার রুপার থাল গাড়; বিচিত্র গঠন। 
মুখে হৈতে বাহর হয় দেবকন্যাগণ॥ 
সবর্ণের খাটপঁড় স্বর্ণের ঘর। 
গব্ভ হইতে ভক্ষ্য দুব্য প্রসবে বিস্তর ॥ 
স্বর্ণ থালে কটক সভ বসিল ভোজনে। 
ভূঙ্গারে পার্ণত জল থুইল সান্নধানে॥ 
স্‌বর্ণপান্রে ঘৃত অন্ন অপ.বর্ব 'িম্টক। 
সুবর্ণ আসনে ভুঞ্জে বানর কটক 
দেবকন্যাগণ অন্ন আনিয়া যোগায়। 
কেবা অন্ন দেয় বানর দেখিতে লা পায়? 
লাড়ু পাপড়া বানর খায় রাশি রাঁশ। 


মধ্নদী সৃজিলেন মুন তপস্যার তেজে। 
মধ্নদী দোখয়া হনুমানের মন মজে॥ 
মূনিপানে হনুমান চাহে খর খর। 
আজ্ঞা পাইলে মধুপান করয়ে বানর।॥ 
হনুমানের বচন শুনিয়া তপোধন। 
মধুপান কর বাপু আনন্দিত মন॥ 
অঞ্গদ মহাবীৰ আর পবনকোঙর। 
লম্ফ দিয়া পড়ে মধনদীর ভিতর? 
অঞ্জাল কাঁরয়া মধু খায় একমনে । 


ঠানরগণ শুনিয়া তাহে হইল নৈরাশ॥ 
মুন বলে নৈরাশ না হও বানরগণ। 
আপন ইচ্ছায় মধ; করহ ভোজন! 
মুনির আদেশে পুন মধুনদ' হইল। 
রাক্ষস বানর সভ ভক্ষণ কারল! 


ভোজন করিয়া সভে কৈল আচমন। 
সাজ আারিজা ভসুডজ ॥ 


৩১১ 


রাম লক্ষমণ সতা করিলা ফলাহার। 
স্বর্গভোগ দেখিয়া করিলা পারহার॥ 
মুনির ঘরে রঘুনাথ বাঁণুলা এক রাতি। 
সুবর্ণের খাটে বানর শোয় পাত পাঁত॥ 
এক বিদ্যাধরী এক এক জনার কোলে। 
সুখে নিদ্রা যায় বানর শৃঙ্গার কৃতূহলে॥ 
রা el 
মনে করে কন্যা লৈয়া যাব 'নজ ঘর 
এতেক চিন্তিতে রাত্রি হইল বিস্তর। 
মায়া সংহারিয়া ধেনু গেলা নিজ ঘর॥ 
নিদ্রা হইতে উঠিয়া বানর চারাদগে চায়। 
সুবর্ণ খাটে কন্যাগণ দেখতে না পায়॥ 
সকল বানর গেল রামের গোচরে। 
শয্যা হইতে উঠিল তবে রাম দামোদরে॥ 
প্রভাতে শ্রীরাম তবে করিল স্নান দান। 
দুই মিতা লৈয়া রাম করিলা দেয়ান॥ 
রাম বলেন শুন বাপু পবননন্দন। 
আগে ভরতের ঠাঞ্চি করহ গমন।॥ 
আমার বার্তা কহ গিয়া ভরত গোচরে। 
গৃহ মৈত্রকে কাহও তুমি শৃঙ্গবের পরে ॥ 
প্রণাম করিয়া চলে বার হনূমান। 
বিদায় হইতে রাম গেলা ম্ানস্থান॥ 
প্রণাম করিলা রাম মুনির চরণে। 
আজ্ঞা হইলে নিজ রাজ্যে করিয়ে গমনে॥ 
মান বলেন রঘুনাথ করহ গমন। 
মায়ের সংমায়ের চরণ "গিয়া করহ' বন্দন 
বিদায় হইল রাম করিয়া গ্রণাম। 
পুষ্পক রথে চাড়য়া চলিলা রঘুরাম॥ 
চক্ষুর নিমিষে গেলা হন্‌ শৃঙ্গবের পুরে। 
বানররূপ এাঁড়য়া মানুষ রূপ ধরে॥ 
গুহক চণ্ডাল করিয়া দেয়ান। 
রাম লক্ষ্মণ সীতা তোমায় কর্যাছে কল্যাণ ॥ 
মৈন্ন দরশনে চল সকল 'দয়ান। 
মোরে পাঠাইলা রাম আনন্দ বিধান॥ 
হ'রিষে চণ্ডাল পুছে গদগদ ভাষে। 
রাম লক্ষ্মণ সীতা দেবী 


মৈত্র দেখিতে নান্দিগ্রামে চলহ সত্বরে॥ 
উদ্ধ্ববাহ নাচে চণ্ডাল পরিধান ধন়া। 
দাম গুড়গুড় বাদ্য বাজে 

নাচে চগ্ডাজ পাড়া! 


banglabooks.in 


৩১২ 


চতু্গে করতালি শুন তড়বাঁড়। 
কৌতুক চলিল সভ চণ্ডাল নগবাঁ। 
চোদ্দ বংসর বনবাস নাহি দরশন। 
হেন তিনজনে দেখিব সফল জীবন! 
আহে  সংজ নিল চণ্ড ল মধ, ভাবে ভাব। 
হন্‌্শান বলে আজ হয আহাৰ] 
ভেঙ্‌টের খৈ নিল সালুক স।পূডা। 
ভাব করি মধু নিল তিন লক্ষ ঘঙা॥। 
সহস কোট ভাব নিল আগ্ন বসাল। 
দশ কোটি ভার নিল বাছিযা কাঠাল ॥ 
সাত বন্দ নিল তবে মধুর শ্রীফল। 
কোটি লক্ষ ভাব নিল বাজন নারকল 
অক্ষৌহিণী তাল নিল 'দাখতে সূচাব। 
পাকা কলা নিল তবে দশ লক্ষ ভাল! 
সংগ" দেখ হনমানেব সাত পাচ মনে! 
লুটবারে চাহে সভ পবননন্দনে ॥ 
রামের দোহাই দেয় সভ চণ্ডালগণে। 
দোহাই শ্‌নিয়া এড়ে পবননন্দন॥ 
কথো দূরে পাইল গৃহক বামদবশন। 
চণ্ডাল বলিষা রাম না কালা মন॥ 
দ্রব্য আগে করিয়া বন্দে রামের চনণ । 
বথে তুলি রাম ভাবে দিল আ।লি'গন॥ 
চণ্ডাল বলিয়া তারে বলে কোনান্ন। 
বৈকুণ্ঠের নাথ যাবে দিলা আলঙংগন ॥ 
এতেক বালিয়া তবে সংগ্রীব [বঙাযণ। 
মৈৰ বলি কোলাকোলি কৈলা দুইজন ॥ 
রাম বলেন মতা তোমায় 

কুশল ব।র্তা পাছ। 
গৃহক বলে রঘূনাথ আজি ভাল আছি! 
গুহক সঙ্গে নানা কথা কহেন কৌতৃকে। 
হনুমান বীর ওথা যায অন্তরীক্ষে ॥ 
রামতীর্৫ঘ এড়াইল নদী সাজাঁকনী। 
গোমতী হইল পার পাঁতিতপাবনী॥ 
এত দূর এড়াইল শতেক যোজন। 
নান্দগ্রাম গেল বীর পবননন্দন॥ 
ভরতে নেহালে বীব 

থাঁক্ষা অন্তরীক্ষে। 
হাথ যোড়ে কটক সভ দেখে লাখে লাখে॥ 
সভা কাঁর বাঁসয়াছে ভরত সুমতি! 
পানু" মিত পুরোহিত -কারিয়া সংহতি ॥ 
আঁকাশ হইতে বাঁর ভূমেতে লামিল। 
খোঁড হাথে ভরতেরে প্রণাম কারুল | 


হনূমান নম মোব জাত বানর। 
সতীবের পাত্র আমি পবনকোঙর॥ 
রঘ্‌বংশতিলক বম আগ তাব দাস। 
পব্রে কবিষাহ গোসাঞিও 

তোমায সম্ভাষ ॥ 
বিষ্ণু অবতাণ তাঁম ক.লেল প'বন। 
তোমার চবণে গাসাঁঞ্ লাক নিবেদন] 
কেকলা তোম।ব মাতা বাড়ল নান্দনী। 
তোমার বাপ বিভা কৈল গল্ম আমিনী] 
সোহাগে গ্রাগাল সেই লবা সাতিনী। 
তাব মধো উপাঁজলে হাঁস হহসানি। 
পাতার ঠাঁঞ বেচতে তাই পরব এব। 
বম বনে পাঠায়" (তোমায় ="- স দ্ডধব। 
পুণা শবাণ (মান আহাদ গকানু। 
প্রজব পালন কৈলা পাত্রের সমান ॥ 
"্য ভই মানতে গেলা লে = জঙখণ্ড। 
হয ভাইব পানাঞতে ধাবষ হবুদণ্ড॥ 
হে ভাহখ "151 সে দলিল নিন দশ্ন। 
সেই ভাইপ ভাগগন 215. লাল পান 
শৰ? < বিলা বাম নক বত বলী। 
পাস ক্ষমণ হাত) /॥= 
৮17০? 
সবংশে মা।বণা বাম ।উি। + " কশ্বব। 
অগনসণি ৩ ইলে আন ডলহ সত্বব॥ 
বার্ত। পাইযা ৬লত শ্রানুল্দ উত্ব ল। 
সম্দমে উঠিযা হনমপূন দিল লাজ? 
হন্মানে কোলে বাব ভৰত জ্চতন। 
হবশে কাহারো মুখে ন। তাইলে বদন॥ 
হনম।ন বার্তা কহে অমন্তহ হট । 
হনসানের সর্ব অঙ্গে পাঁডল সিচডা॥ 
ভবতেব চক্ষুব জলে হনমন তিতত। 
হনমা?ন দান দিতে ভবত বাজ। চিত 
ভরত বলে ঝাট তেষ বীব ইনজান। 
হনমান বীনে দেহ নানা বব দান! 
দশা হাজাব গাভী দিল দৃগ্ধে দুধাল। 
দশ লক্ষ গাছ দিল সুপাক কাঁঠাল ॥ 
কূলে শীলে বাপে গণে যহার বাখান। 
ষোল হাজার কন্যা দিল হন্মানে দান॥ 
নানা বর্ণে বত্র দিল বচ্ব ভঅল্ৎৰ্ার 
তিন লক্ষ দাস দিল করিতে পারচার॥ 


আগ্নবর্ণে সোনা দিল শত লক্ষ তোল্গা। 
ছাতা হাতি বিজ আলা বিরাগ এস ২1 


৮ শাল 


hhh 


banglabooks.in 


।লংকাকাণ্ড 


দুই লক্ষ ঘোড়া দিল পবনের গাতি। 
এক লক্ষ দেই বারে ময়মত্ত হাথাী ॥ 
চৌদ্দ বংসর পরে শুনি অমৃতকাহিনী। 
বানর নহে হনূমান দেবের ভিতর গণি॥ 
আজ্ঞা পায়্যা অনূচর প্রবেশে আওয়াসে। 
সকল আনিয়া দিল ভরতের পাশে॥ 
যোড় হাথ করি বলে বীর হন্‌মান। 
দেশে যাবার বেলা গোস।ঞ 
সভ দিঃ দানা! 

দেবের দুর্লভ বড় রাম মবতার। 
অনেক যাতে আন বন্জা কাবিলা প্রচাৰ ॥ 
কাত্তবাস বাখানল মানব পুবাণ। 
ল"কাকাণ্ডে গাইল গীতি 

হণমনেল সমমান) 


রাশ দোশে আইলা হনুমানের মূখে শবীণ। 
অ/্যাধ্যার লোক বলে পোহাল নজনা! 
এত বলে হনমান পবনকোউর। 

সকল বন্তা'ত বাপ, তোমাতে গেচর। 
বক্তমে শুনিল, তাঁম সব্বগিণধ।বী। 
তোমার দাহমা কিবা ধলিবারে পাবি 
/কমতে বাসাম ছিলা শ্রারাম লক্ষনুণ। 
কেমন মত সীতা চাঁর কাবল রাবণ ॥ 
কেমন মভে সীতি। দেবীর পাইল উদ্দেশ। 
কেনন সতত লঙকাপবী কাণলা প্রবেশ ॥ 
কেমনে কারলা বাপু সাগর ঠরণ। 
কেমনে জানলা বাপ; দঙ্জধি রাবণ 
কত কহ হনমান তোমার মুখে শানি। 
অজ্ঞান হৈয়াছি আম কিছুই না জান। 
হনুমান বল চত্রকৃটে ছাড়া আইলা রাম। 
পঞ্জবটী লিলা তব দৃব্ব্দলশ্যাম ৷ 
গোদাবরী, তীরে প্রভূ করিলা বিশ্রাম । 
রাবণের ভাগণী আইল শূপণিখা নাম৷ 
সুবেশা হইয়া গেল শ্রীবামের পাশে । 
পরস্ত্রী না দেখে রাম রাক্ষসীর বেশে॥ 
রাম তারে না দেখল কুপিল রাক্ষসী। 
কৃপিয়া খাইতে যায় সীতা তো বৃপসী॥ 
বিপরীত ডাক শুনিয়া সীতা দেব! ভ্রাসে। 
নাক কান লক্ষণ কাটিল এই দোষে॥ 


নাক কান গেল সেই পাইল -অপমান। 
+ প্ররাদিভিচত লন হাল জেতা গার? 


* ৩১৩ 


শূর্পণখা দোখয়া খর দুষণ রোষে। 
রাম সনে রণ করি মারল রাক্ষসে॥ 
রামের বিক্রম দোখ শূর্পণখায় লাগে ডর। 
কাঁদিয়া রাবণের ঠাঁঞ কারল গোচর 
শূপণখার বোল শুনি রাবণ রাজা রোষে। 
রথে চাড় গেল রাজ্জা মারীচের পাশে॥ 
স্বর্ণমগ্গ হইল মাচ রাবণের বোলে। 
অপবর্বলোচন মগ সীতাকে নেহালে॥ 
মায়া কার শ্রীরামেরে লৈয়া গেল দূর। 
বাণ ন।রিয়া বাম তার মায়া করিলা চর॥ 
মারবার বেলা মারাঁচ ডাকে উচ্চ স্বরে। 
লক্ষ্মণ ভাই বিয়া ডাকে শ্রীরামের স্বরে ॥ 
পাক্ষসের স্বব শুনিয়া সাঁতা 

হইলা অচেতন 
পামেরব ডাদ্দশে বে পাঞ্াল্যা লক্ষণ ॥ 
দত ভ|ই ছাডল ঘব সীতা একেম্বরী। 
সন্ন্যাসীর বেশে এানণ সীতা কৈল চার 
সাঁতা চাঁহয়। দুই ভাই বেড়ান বনে বন 
ধষ্যমূকে সগ্রীব সনে হইল দরশন॥ 
বাল সুগ্ৰীব তারা দুই সহোদর । 
দই ভাইয়ে [িসঙ্গবাদ হইল বিস্তর॥ 
বালির ডরে সূগ্রীব হইল দেশান্তরাঁ। 
বালি মার সগ্রীবে রঘুনাথ রাজা করি 
চাব দিগেব বানর গাইল 

রাজার আদেশে 
টত্তীর্দগে গেল বানর সাতার উদ্দেশে ॥ 
যুবরাজ অঙ্গদ বীর বাঁলর কমার। 
সংসারের বানব লৈয়া তারা আগসার॥ 
সকল কটক গেলাম সাগরের তাঁরে। 
স।গর ডংগাইলু আম সীতা দেখিবারে 
একেলা লঙ্কায় আমি করিল: প্রবেশ। 
পামের অঙ্গুরী দিলাম সীতাকে সন্দেশ 
বড় বড় বাক্ষসেরে কারল; সংহার। 
কনক লঙ্কা পোড়াইয়া কৈল; ছারখার 
র।মেরে আনয়! দিল; সাঁতার মাথার ্ 
কটক লৈয়া রঘনাথ চাঁললা আপনি ॥ 
উত্তরিলা রঘনাথ সাগরের কূলে। 
মহাভয় পাইলা সভে সাগরের জলে! 
বিভীষণ নামেতে রাবণের সহোদর |, 
সীতা দিতে রাবণেরে বুঝাইলৎ বিস্তর 


ধৰ্ম্ম বিনা বিভাঁষণ নাহি কহে আঁন। 


শ্রজাহাাধা: জারণ জোর স্কিল আগাম - 


banglabooks.in 


৩১৪ 


অপমান পায়্যা আইল সাগরের কৃলে। 
চার পান লৈয়া সেই শ্রীরামেরে মিলে॥ 
বিভাঁষণ দেখিয়া রাম বড় হইলা সুখী। 
লগকার রাজা কাঁরয়া তারে আভষোক॥ 
বিভীষণে পূছিলা রাম সাগরতরণ। 

সাগর বাঁধতে বালল রাক্ষস বিভীষণ॥ 
জলের উপর পাতিল তবে গাছ পাথর। 
এক মাসে সাগর বাঁধল সকল বানর! 
পার হৈয়া রণ কৈল পরাণ শকতি। 

আহার পানি তেজিলাম নিদ্রা নাহ রাতি॥ 
কভু হার কভ: জান তিন মাস যাঁঝি। 
মায়ারণ করে রাক্ষস তাহা নাহি বুঝ! 
রাবণের কোঙর ইন্দ্রজৎ মারল লক্ষণ । 
দেবরথে চঁড়য়া রাম মারল রাবণ॥ 


দেবগণ আইল চাঁপ যে যার বাহনে। 
দশরথ রাজা আস দিল দরশনে॥ 
বাপের কোপ খণ্ডাইল রাম তোমার তরে। 
তোমায় বর দিল রাজা সভার ভিতরে॥ 
মরা বানর প্রাণ পাইল ইন্দ্র দিল বর। 
পুষ্পক রথে চাপিয়া 

ভরদ্বাজের ঘর 
সুগ্রীব লইয়া আইল সকল বানর। 
[বিভীষণ লইয়া আইল সকল 'নশাচর॥ 
রাবণের কালেতে মানুষ খাইত রাক্ষসাঁ। 
(বিভীষণের বেলা এবে করে একাদশ ॥ 
এই তো সকল কথা কাঁহল তোমারে। 
পান মিত্র লৈয়া তুমি চলহ সত্বরে॥ 


শুভ দশা হইল ভাই দুঃখ অবশেষ 
চোদ্দ বংসরে গোসাঞি আইলেন দেশ॥ 
পাষাণ প্রতিমা যত আছে চ্থানে স্থানে। 
সুগন্ধি চন্দন দিয়া করাহ দ্নান দানে॥ 
দেবতার ঘরে বাদ্য বাজাউক বাইতি। 
ধূপ দীপ নৈবেদ্য দেহ রক্বের বাতি! 
চৌদ্দ বংসর কারো না হয় পক্জন। 
ভালমতে কর সভ স্থান মাঙ্জন। 
*বেদপারগ ব্রাহ্মণ যার উত্তম বাথান। 
মগ্রসর হউন তাঁরা হাথে দাব্বা ধান॥* 


রামায়ণ্‌। 


বেশ সুবেশ করুক সকল সুন্দরী 


গায়ক নর্তক সত নাচ্‌ক সাঁর সারি॥ 
ডাঙ্গা ডহর কাটিয়া সত করহ সোঁসর। 
ছড়া জল দিয়া সভ বাছুক ঝিকর॥ 
নানা বর্ণে পতাকা বাঁধ প্রাত গাছে গাছে। 
গন্ধ পুষ্প চন্দন রাখ প্রাতি নাছে নাছে 
সোনার পানি ঢালা কর দ্বারের কপাট। 
চন্দনে ছড়া দেহ যত রাজবাট ॥ 

চাতরে চাতরে দেহ যত আলপনা। 
সুগন্ধি পুজ্পের মালা দেহ ধূৃপধ্না। 
অনেক টোঙ্গেতে কর সোনার চোঙার। 
তাহে উঠি দেখুক সভ কূলবধূ নারী 
অযোধ্যায় চন্দ্র উদয় চৌদ্দ বংসরে। 
আপন ইচ্ছায় লোক দেখুক ঘরে ঘরে 
আজ্ঞা পায়্যা শন্রুঘন নিয়ে দাসে। 
নন্দিগ্রাম মাজ্জনা করিলা সাঁবশেষে॥ 
সিন্দরে মাণ্ডিত কার নব লক্ষ হাথা। 
তিন খব্ব অশ্ব তবে সাজাইল তি! 
{তন কোটি আশা লক্ষ রথের সাজন। 
নানা অস্ত্র হাথেতে সাজিল পাইকগণষ& 
হাথী ঘোড়া সেনাপাতি চলে মুড়ে মুড়ে। 
মাথায় পাদুকা করি ভরত রাজা লড়ে 
পানাঞর উপর ছন্ত্র শ্বেত চামরের ঢালে। 
উপবাসে ভরত পথ চলিতে টলে॥ 
রাণীগণ লইয়া কৌশল্যাদেবী লড়ে। 
বৃন্ধ বালক সভ চাঁললা সত্বরে॥ 
নন্দিগ্রাম নিকটে যতেক রাজ্য বৈসে। 
রঘুনাথ দোখতে সভ লোক ধায়্যা আইসে॥ 
কটকের পদভরে কাঁপছে মোঁদনা। 
ভরত রাজার বাদ্য বাজে তিন অক্ষোহিণশ& 
শত সহস্প ধামাসা বাজে তিন লক্ষ কাহাল। 
কোট সহস্প ঘণ্টা বাজে মৃদণ্গ বিশাল॥ 
সাত লক্ষ বরঙ্গ বাজে ডম্ফ লক্ষ কোট । 
আঠার লক্ষ দগড়েতে ঘন পড়ে কাট ॥ 
সাত লক্ষ দণ্ডিম বাজে তন খৰ্ব্ব বাঁণা। 
বীরবাদ্য বাজে তাহে আশী লক্ষ দামা॥ 
ঢেমচা খমক বাজে শুনিতে বিশাল। 
তেইশ কোটি বাজে পাখওয়াজ উরমাল ॥ 
আশী কোটি শিঙ্গা বাজে আঁত খরসান। 
পণ্টাশ কোটি বাজে তাহে শঙ্খ সিন্ধুয়ান॥ 
বাদ্যরবে ন্রিভূবনে লাগিল তরাস। 


৩০ "Sg BAN OSHC CEPA BE “EOE 


banglabooks.in 


স্দকাকাণ্ড 


তরল নিশান বাদ্য বাজে জয়ঢোল। 
প্রলয়কালেতে যেন হয় গণ্ডগোল! 
মাথায় পানাঞ ভরত চাঁললা ত্বরিত। . 
বংশাতি যোজন গিয়া ভরত বাঁস্মত॥ 
কোথা গেলা হনমান পবননন্দন। 

কত দূরে আইসেন প্রভু শ্রীরাম লক্ষমণ॥ 
হনুমান বলে গোসাঁঞ নহ উতরোল। 
গোমতী পার হইলে শুনবে 


গাছে ফল ফুল হইল আঁধষ্ঠান॥ 
;নির ঘরে রঘনাথ বাঁঞুলেক রাঁতি। 
প্রভাতে চাপিয়া রথে চাললা রঘুপাঁতি॥ 
বানর সক্ল পথ বাহে ধূলায় অন্ধকার। 
গোমতা সাল্পকী দুই নদী হইলা পার॥ 
কটকের রোল শুনি হনমান বলে। 
আইসেন রঘদনাথ শান কোলাহলে॥ 
রামের রথ দেখিয়া ভরত জয় জয় বলে। 
ভরত দেখিয়া রথ লামল ভূতলে॥ 
রথের উপরে দেখে শ্রীরাম মার্তমান। 
তিভ্বনবিজয়ী হাথে গাণ্ডি বাণ! 
রথখান দেখিয়া ভরত প্রদক্ষিণ কৈল। 
যোড় হাথে কোটি কোটি প্রণাম করিল॥ 
ঈুত্পক রথ বাঁন্দয়া উঠিল ততক্ষণ । 
রথে মূর্তমান দেখে লক্ষমীনারায়ণ॥ 
রথের উপর রঘুনাথ বিষ অবতার। 
ভূমিষ্ঠ হইয়া ভরত বীর কাঁরল নমস্কার 
রামে নমস্করিয়া সীতায় নমস্করি। 
ভরতে কল্যাণ করে জনককুমারী ॥ 
শতুঘ বান্দিলেন শ্রীরাম লক্ষণ । 
মায়ের সমান বন্দে সীতার চরণ॥ 
ভরতের চরণে প্রণাম করেন লক্ষণ । 
হরিষে ভরত তারে দল আঁলঙ্গন॥ 
বক্ষছাল পরিধান জটাভার শিরে। 
রামের পানাঁঞ দুইটা মাথার উপরে॥ 

রূপে ভরত বার আইলা সাক্ষাতে। 

য়া বিদ্ময় হইলা প্রভ্‌ রঘুনাথে॥ 
আগে আস্যা ভরত ভাইর 

মুখে চদম্ব খাই। 

চৌদ্দ বংসরের তাপ সকল এড়াই॥ 
ব্যাকুল হইয়া রাম ভরত কৈল কোলে। 
দুইজন তিতিলেন নয়নের জলে॥ 


৩৯৫ 


আমার লাগিয়া ভাই এ দশা তোমার। 
অন্নজল তেয়াগিয়া আস্থ চৰ্ম্ম সার॥ 
রাজত্বের সুখ ছাড় বগিয়াছ দুঃখে 
তোমার গণের কথা কহিব কোন্‌ ম্দখে& 
ভরত বলেন প্রভ্‌ তুমি গেলা বনবাস। 
রা 
অযোধ্যা ভূবন। 
এ BA Pe 
ভরতে দেখিয়া সভে হইলা 'বিস্ময়। 
প্রশংসা কঁরয়ে সভে ধন্য মহাশয় ॥ 
*কামর্পী বানর সব নানা মায়াধর। 
ভরত দেখ্যা মানুষ হৈলা সকল বানর ॥৯ 
ভরতেরে রাম দেন কটক পারচয়। 
বানর রাজা সমগ্রীব দেখ সূর্যের তনয় 
অঞ্গদ যুবরাজ দেখ বালির নন্দন। 
মহেন্দ্র দেবেন্দ্র দেখ গন্ধমাদন | 
সুষেণ জাম্বুবান দেখ গণের সাগর। 
নল নীল কমুদ দেখ প্রধান বানর॥ 
এক এক বার দেখ যম দরশন। 
াবভীষণ রাক্ষস দেখ লওকার রাজন 
গয় গবাক্ষ দেখ শরভ 
যমের পণ বানর দেখ যম দরশন॥ 
উত্তরের বানর দেখ নাম শতবলি। 
ধুম ধূম্রাক্ষ দেখ বলে মহাবলী॥৷ 
সেতা নেতা বীর দেখ সমস্ত্রীবনন্দন। 
পনস বাঁর দেখ যার বাপ বরুণ ॥ 
কেশরাী বানর দেখ সুন্দর মূরাঁত। 
বীরভাগ দেখিয়া ভরত হরাষত মাতি॥ 
সকল বীরের তরে ক্‌শল বার্তা পাঁছ। 
ভরত বলেন আজ আমি ভাল আছি 
চোদ্দ বংসর পরে রাম দরশন। 
সফল মানিল: তোমা সভার আগমন! 
আমার বাসনা ছিল সাক্ষাৎ করিতে। 
সকলে আইলা মোর শুভ দশা হইতে॥ 
বচনে সন্তুষ্ট ভরত কৈলা সভাকারে। 
আপনার গুণে সহায় কারলা রামেরে॥ 
এত শুনি বিভীষণে কৈল আঁলিঙ্গন। 
তোমার গুণে জানলেন কমললোচন ॥ 
হাথে ধরি শ্রীরামচন্দ্র ভরতে লইয়া। 
মায়ের চরণ তবে বাঁন্দলেন গিয়া॥ 
রামের মা কৌশল্যার অস্থি চর্ম সার 
মাতা সৎ মায়েরে রাম করিলা নমস্কার ॥ 


banglabooks.in 


৩১৬ 


»ভিমানে কেকয়ী দেবা মাথা নাহ তুল! 
“মে আশীবর্বাদ দিতে 
হইল উত্তরোলি॥ 


“ ত্তিবাস বাখাঁনল ম্যানর পুবাণ। 
শকাকাণ্ডে গাইল গীত অনৃতসমান॥ 


পদা 


/থীশল্যাদেবার সদ বামে দিতে আশীব্বদ 
লাজে কেকয়ী মুখ নাহ »য। 

গম পাঠায় বনে লঙ্জা ভ আঁভমানে 
অশ্রজলে ভিজে স্ব্ব গায॥। 

হার হাব অপরাধ ক্রেশ্রহ বামচন্দ্র। 

তোমায় দিলু বনব।স লোকমুখে উপহাস 
ভবতে কবিল। নরানন্দ॥ 

“বত মোরে দেঘ গাল আঁভমানে হৈল, কালা 
অপযশ বাঁখলু মহটতলে। 

‘মি যাঁদ হও সখী তবে আম প্রাণ বাঁখ 
নহে মার ঝাপ দিয়া জলে॥ 

তাঁম 'ভ্রভ্বনপাঁতি অনাথ লে।কেব গাঁত 
আনে নাহ শোভে বাজাভাব। 

।চন্তিয়া তোমার শোক রাজা গেলা পবলোক 
তুমি বাপু সংসারের সার॥ 

শুঁনয়া কেকয়ী বাণী আম্বাসেন বঘুমাঁণ 
হেব আইস বান্দিব চরণ। 

প্রণাময়া সতমায় সমাদবে সুখ পায 
হরাষত কেকয়ীর মন 

এাপন কর্ম্মেব দোষে গেলাম আম বনবাসে 
তাঁম তাহে না কারহ ত্রাস। 

শুন প্‌বর্ব উত্তর না কাঁরহ কিছু ডব 
নাচাঁড় রচিল কাত্তবাস॥ 


ধুয়া . 
আর ক শমনের ভয় ভজহোঁ রাম নাম। 
শমনদমন বিষম রাবণ রাবণদমন রাম ॥ 


বাশচ্ঠের কারল রাম চরণ বন্দন। 
আর যত বান্দলা রাম 
কুলের ব্রাহ্মণ 


রামায়ণ 


পাৰ মিত্র রঘুনাথের বান্দিল চরণ । 
সভাকারে রঘ্‌নাথ কৈলা আলিঙ্গন ॥ 
বথে হইতে লাময়া বাম ভূমে বাহে বাট। 
হেন ভরত পানাঞ যোগায় দুই পাট 
যে পানাঞ আবাধিল বিষ্ণু আরাধনে। 
রাজাখন্ড মাথা লোঙায় যার দবশনে॥ 
হেন পানাঁঞ পায় বাম যান ভামতলে। 
সব্বলোক মাথা লোঙায় রাম জয় বলে॥ 
যে ভিতে চাহেন শাম আপনার সুখে। 
সেই ভিতে লোক সভ যোড় হাথে দেখে] 
হাথ তালয। সঙে বলে ) 
আঁ হইপ।ম সখা! 
চৌদ্দ বংসব পৰে গোসাঞ 

পাদপদ্ম দোঁখ ! 
সভা খাঁব বাঁসলা বাম আপনার সুখে। 
যোড় হস্ত সমুখে দাণ্ডাইল সব্ব্ব লোকে ৷৷ 
নান্দিগ্রামে আইলা বাম কমললে।চন। 
নান্দিগ্রাম হইল যেন বৈক্‌ণ্ত জুবন॥ 
প্রণাম বিল ভৰত বামেব ০বণে। 
যোড হাথে বলে ভবত সঙ। বদামানে॥ 
আজ হইতে হইল আম।ব সফল জীবন। 
বড় ভাগ। মানিল, আম তোমা দবশন। 
বাপের বাজে। বাজ হও 

এই তোমার রা 

তোমাব পাণাঞ্ লৈয়া করিল বাজকাব ।॥ 
তোমা বচন কৈল; প্রজাব পালন। 
আজ সে সফল হইল আমান জাবন॥ 
ঘৃত দণ্ড ধব তুমি বৈস সিংহাসনে । 
সেবক হৈযা কাৰ্য্য কাঁবব 

তোমার চরণ ।। 
আজ হৈতে রাজ্যভার নাহি মোরে লাগ। 
পুর্ষার্থ কর্ম্ম গোসাঞ কর চার যাগ ॥ 
মহারাজা বাঁখতে নার আমাব শকতি । 
প্রজা পত্র বাজ্য রাখ সৈন্য ঘেডা হাথা] 
প্রাণ ছাড়লেন বাপ তোমা অদর্শনে। 
তুমি দেশে আসবে প্রভূ না দৌখ সপ নু" 
াবনয় বচনে যাঁদ ভরত রাজা বৈল। 
রাক্ষস বানর সভ ধন্য ধন্য কৈল॥ 
হেনকালে গণক আইল রাম বিদ্যমানে। 
প্রণাম কারল আস রামের চরণে॥ 
গণক কহিল তিথি নক্ষত্র চন্দ্র বার। 
মাথার জটা কাঁটিবারে নাপিতে হাঁকার॥ 


banglabooks.in 


ন্রঃক্জাকাণ্ড 


ডাব ভ'ই বাঁসলেন সুবর্ণের খাটে। 
সার ভাইর মাথার জটা 
নাপিত আস্যা কাটে॥ 
নাপতের ক্ষুর সভ আত খরসান। 
নখ দাঁড় কামাইয়। করিল নির্মাণ 
নারায়ণ তৈল অঙ্গে করিল স্নান দান। 
বক্ষছাল তোঁজয়া বস্ত্ 
কৈলা পারধান॥ 
চার ভাই পরিলেন স:গান্ধি চন্দন। 
রাজ অভরণ পাঁরলা মাঁণকা রতন॥ 
ণ সগ্রীব গুহা যত বানরগণ।” 
ন কার পারলা সভে 'বাচত্র বসন॥ 
কৌশল্যা কেকয়ী আদি যত কাজরাণী। 
মণ্ডন কারলা সীতা জণকনান্দিনী ॥ 
নান কবি দিব্য বস্ক কৈলা পারধ।ন। 
ন নাদুব। ভোগ কার যার যেই কাম] 
নানা দ ব্য পরিপূর্ণ ভরতের ঘর। 
খাওয়াইয়া তন্ট কাবিলা বাক্ষস বানর 
নানা উপহার সভে করিলা ভক্ষণ। 
চতুদ্দিগে নাটগীত আনাশ্দিতঞ্চমন॥ 
প্রভাতে চাঁললা বম অযোধ্যা নগনী। 
অযেখ্যাব যত লোক মহোৎসব কাঁর॥ 
থঁ ঘোড়া বথ বথাঁ চলিলা ত্পান। 
নপগ্রাম অযোধায় হইল একাকার] 
ভাঙাধ্নাম নান্দিণা্ তাঁন = গ্যাঙ্গন।* 
এক চাপে চাঁললা রাক্ষস বানরগণ॥ 
অযোধ্যায় চাললেন যত সেনাপাঁত। 
নান্দগ্রাস ছাড়িয়া সভ যায় শীঘ্রগাতি॥ 
রূথতে চড়িয়া রাম জানকী সাহত। 
পান সিন পুরে ভিত লোকেতে বেন্টিত॥ 
ভরত চালায় রথ হইয়া সারথি। 
পবন গমনে হংস যায় শীঘ্রগাতি ॥ 
শঘুঘ চামর ঢুলাঘ র'মের অজ্জতে। 
সমুখেতে হনুমান রহে যোড় হান্থ॥ 
পশ্চাতে ধাঁবল ছন্র ঠাকুর লক্ষণ । 
ম জয় বাম জয় বলে সৰ্ব্বজন৷ 
টি আরোহণ কাঁরল সংগ্রীব বানর। 
আর রথে বিভীষণ লৈয়া অনূচর॥ 
শত শত রথে গুহক করিল গমন। 
রাক্ষস বানরের রথ না যায় লিখন॥ 
দশ দিগ আলো করে শ্রীরামের তেজে। 
চন্দ্র উদয় যেন তারাগণ মাঝে॥ 


৩১% 


চালল অনেক লোক গাঁণতে না পারি। 
রাম দৌখবারে আইল অযোধ্যা নগরী॥ 
অযোধ্যায় প্ুবৌঁশলা কমললোচন। 
হরষিত হইলা অযেধ্যার প্রজাগণ॥ 
যতেক আনন্দ তাহা কাঁহতে কে পারে। 
উত্তারলা রঘুনাথ অযোধ্যা নগরে॥ 
চৌদ্দ বংসরে রাম পুন আইলা দেশে। 
দেখতে আইল লোক হইয়া সবেশে॥ 
রথে হইতে লামিয়া বাম বাসলা আসনে। 
রাক্ষস বান সভ বাসলা দেয়ানে॥ 
ভরতেরে রঘুনাথ করিল আদেশ। 
সকল লোক বাঁসবারে কর সমাবেশ! 
রামের আদেশে ভরত চলিলা সত্বর। 
রাক্ষস বানর নারে দল বাস।ঘর॥ 
আজ্ঞা পায়্যা সব্বলোক 
প্রবেশে আওয়াসে। 

নানা আয়োজন আনি দল সভার পাশে॥ 
স্নান কাঁরয়া সভে কাঁরলা ভোজন। 
কর্পর তাম্বুল সভে কারলা ভক্ষণ॥ 
দাসীগণ আসি শয্যা কৈল ঘরে ঘরে। 
আনন্দে শুইল সভে খাটের উপরে॥ 
প্রাত ঘাব নানাসণ তৈলে প্রদীপ জবলে। 
এক এক বিদঞধরী 

গ্কক জনান কোলে 
বিদ্যাধরী পায়্যা কটক সুখে {নদ্রা যায়। 
প্রভাত হইলে কন্যা উঠিয়া পলায় ॥ 
দেবেব দুল্লভি বড় রাম অবতার। 
কত যত্বে রহ্মা আনি করিলা প্রচার॥ 
কাত্তবাস বাখানিল মানব পুবাণ। 
লঙ্কাকাণ্ডে গাইল গীত অমৃভসমান 


রানি প্রভাত হইল কোকিল কাড়ে রা। 
শ্রীরামের উপরে কবে শ্বেত চামরের ব।॥ 
সাত সহস্র নদী আছে সব্বলোকে জানি? 
বানর রাক্ষস গয়া আনে তান পানি॥ 
সাত সহস্র দেবকন্যা করে স্নানদান। 
কনক কলস কাঁখে করিল পয়ান॥ 
দ্বারে দ্বারে আরোপিল রম্ভা সার সাঁর। 
প্রতি ঘরে আগ্রসার ঘট পূর্ণ করি! 
বনমালা বোঁষ্টত সব অযোধ্যার ঘরে । 
নানা বাদ্য মহোৎসব জয়ধ্বনি করে॥ 


banglabooks.in 


৩১৮ 


বানরগণ আনে সপ্ত সাগরের পানি। 
কলা করিয়া জল আনল তখাঁন॥ 
সকল তঁর্থের জল আনল সত্বরে। 
দেবতাসকল আইলা রামের গোচরে॥ 
মুনিগণ আইলা আর যত 'সদ্ধগণ। 
প্রজালোক আদ করি যত বন্ধ্জন॥ 
বত্বাসংহাসনের উপর বসায়্যা রামেরে। 


কহিতে না পার॥ 
রামচন্দ্র রাজা হইলা জগতে ঘোষণা। 
মঙ্গল হৃলাহুলি সভ মধুর বাজনা ॥ 


ধান্য দৃব্বা দিয়া রামের মূকূট উপরে! 
রাক্ষস বানর সভ হৈয়া হরাষত। 

পাত্র মনন আদ যত সভে আনান্দিত॥ 
দান দিয়া ভরত শুন্য করিল ভাণ্ডার। 
রাক্ষস বানরে দিল বস্ত্র অলগকার॥ 
ক্রমে ক্রমে করিল ভরত সভার সম্মান। 
রামে নিছাইয়া কৈল নানা রত্ন দান! 
দেবতা কাঁরল রামে পুষ্প বাঁরষণ। 
আনন্দিত হইলা মহী এ তিন ভুবন! 
রামের রাজত্ব কথা যেইজন শ্‌নে। 
দুঃখ দূর যায় সুখ বাড়ে দিনে দিনে॥ 
রামনারায়ণ নাম বলে | 
রথেতে পাঠায় যম বৈকণ্ঠভুবন! 
পুনরাপি জন্ম তার না হয় সংসারে। 
রামপদে থাকে সেই গোলোক ভিতরে॥ 
রাম নাম শুনিতে যার না হইল সাদর। 
কূম্ভীপাকে পাঁড়য়া মরে সংসার ভিতর ॥ 
লঙ্কাকাণ্ড রচিল দ্বিজ কাঁত্তবাস। 
শুনিলে রামের নাম পূর্ণ হয় আশ 


শ্রাশ্রীরামচন্দ্রো জয়তি॥ 


banglabooks.in 


উততরকা 


জয়াত রঘুবংশাতলকঃ 
কৌশল্যানন্দ্বর্ধনো রামঃ । 
দশবদনানধনকারী 
দাশরাঁথঃ পুন্ডরীকাক্ষঃ ॥ 


চন সকলে রাম করিলা পরিন্রাণ । 
যোধ্যায় গিয়া রামে করিলা কল্যাণ ॥ 
পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ । 
যত মুনি চললেন তপের প্রবীণ ॥ 
চত্াদ্দ গে মুন আল্যা রামের গোচর । 
দ্বারীরা সত্বর গেলা রাম বরাবর ॥ 
রাজব্যবহারে রামে লোঙাইয়া মাথা । 
যোড় হাথে কহে মননে সভাকার কথা ॥ 
তোমায় দেখিতে যত আস্যাছে তপদ্বী । 
কুদ্ভ ভব আদি করি যত মহাখাঁষ ॥ 
ভরদ্বাজ আঁস্তক নারদ মহাশয় । 
মরীচি পৌলস্ত্য আল্যা বহ্ধার তনয় ॥ 
-ীতম কশ্যপ আইলা পিঙ্গল বশিষ্ত । 
তীক্ষ: ভার্গব আইলা দণ্ডক পাঁরনিষ্ট ॥ 
সনক সনাতন আইলা সনন্দকুমার । 
শোভিত কাপল আইলা বিষ্ণু অবতার ॥ 
দুব্বশার ক্রোধে কেহো আগ; নয় ভ্রাস। 
এ তিন মুনির ক্রোধে সৃষ্টি হয় নাশ ॥ 
এসভমূনি গোসাঁঞ আইলা পব্বোঁদিগ্বাসী। 
দা দি হৈতে আইলা যত মন খাঁ ॥ 
অগস্ত্য মাক্ডি আইলা মুনি বিম্বাম 
এই তিন মুনির শিষ্য সংসার বিত ৷ ন] 
অন্টাবর ধষ্যশূঙ্গ আইলা উলুক । 
উদ্ধবাদ চ্যবন আইলেন দুমখ ॥ 
বিষ্ণপাদ লোমশ আইলা দক্ষ মহামুনি | 
লাখতে না পারি যত দক্ষিণের মন ॥ 
[ল শও শিষ্য সহিত আইলা বাঁ্ক। 
পৃ রি ইচ্টদেবে নৈম্ঠিক ॥ 
গাসাঁঞ আইল দক্ষিণ নিবাসী 


মতঙ্গ জাঙ্গরা আইলা আর খাঁ বিভঙ্গ ॥ 


রক্তলোম নীল মুন আইলা সাবর্ণ । 
জলের ভিতর থাক্যা আইলা মুনি মংসাকর্ণ ৷ 
জনক কুশধবজ আইলা মীন এক বন্দ; | 
মহাল*্ব ধৌত আইলা মান মহাসিন্ধু ॥ 
বালাখল্য দণ্ড আইলা মহাতেজ মুনি । 
বাঁচন্ত্র আইলা মনন জগতে বাখান ॥ 
দেবশরীর ব্রহ্ম খাঁষ আইল দুইজন । 
সাবর্ণ মৎস্যর আইল পুদ্কর তপোধন ॥ 
ধোম্য আদ মহামন পরম গেয়ানি। 
লম্বজটা মহাশূঙ্গ আইলা গর্গ মুনি ৷ 
পশ্চিম দিগ্‌ হইতে এতেক মনির আগমন । 
উত্তর দিগ্‌ হইতে আইল এমন তিনগুণ ॥ 
এত মুন এক ঠাঁঞ কেহো নাহি দেখে । 
ইহা সভার শিষ্য আস্যাছে লাখে লাখে | 
মুনি সভার কথা কত অপনব্ব কথন । 
দুই প্রহরের পথ যুড্যা রাহল মুনিগণ ॥ 
সর্ষের কিরণ ধরে মান গায়ের জ্যোঁত । 
স-ষ্টি স্থাতি প্রলয় কারতে পারে ক্ষাতি ৷ 
হাথে দণ্ড কমণ্ডলু সৰ্ব্বজ্ঞ শিরোমণি । 
তোঁজলেন ধনজন সংসার অমাঁন ॥ 
অনাহারে থাকে কেহো বাঁরষা চার মাস । 
কোন মূনি সব্বকাল থাকে উপবাস ॥ 
দশ হাজার বৎসর কেহো আছে অনাহার । 
অন্তরে লাগ্যাছে বাড় আস্থচর্্ম সার ॥ 
কোন মুনি কুশমূল করেন ভক্ষণ । 

সদাই মানসে থাকে জপতপে মন ॥ 

কেহো ধৰ্ম্ম পালন করে কেহো উৰ্দ্ধ কর। 
উগ্র তপ কেহো করে বহে রন্তধার ॥ 

এক পায়ে ভর কাঁর কেহো থাকে মহাতলে। 
কেহো 'সাদ্ধ হৈয়াছেন পূণ্য তপ ফলে ॥ 
এত সভ মুনগণ আস্যাছে দয়ারে। 
আজ্ঞা কর ঝাট আনি তোমার গোচরে ॥ 
রাম বলেন ঝাট আন দুয়ারে কি কারণ । 
বড় ভাগ্য আজ আমার মুনি সম্ভাষণ | 
রামের আজ্ঞা পাইয়া তখন দ্বারী সত্বরে। 
মুন সভ লৈয়া গেলা রামের গোচরে ॥ 
মুনিগণ দেখ রাম উঠিলা সম্্রমে । 
পাদ্য অর্থ দিয়া পূজা কারলা শ্রীরামে ॥ 
চতুদ্দ গের মূনি আইলা রাম সম্ভাষিতে । 
সকল মুনি রামেরে নিরীখে এক চিতে ॥ 
শঙ্খ চর গদা পদ্ম চতুরজ কলা । 

মকর কুণ্ডল কর্ণে গলে বনমালা ॥ 


banglabooks.in 


৩২০ 


দুব্বদিল শ্যাম তন: দেখিতে অনুপাম । 
মণীচ্ছ্তি গড়য়ে দৌথ কোটি কোটি কাম ॥ 
নীল রক্ত ‘জানিয়া রামের অঙ্গের সুঠাম । 
বিস্তর যতনে বাঁধ কৈল নিরমাণ ॥ 
নাসিকা শ্রীরামচন্দরের আত সুলক্ষণ । 
নাশা (তলফুল জীন সুচার; নয়ন ॥ 
শ্ৰীবৎস কৌম্তুভ বক্ষে আত অনুপাম । 
যার যেবা চিত্তে লয় দেখল শ্রীরাম ॥ 
ললাটে (তলক রামের আঁত মনোহর । 
নীলাঁগার উপরে যেন পর্ণ শশধর ॥ 
লক্ষ্মী সরম্বতী প্রভুর শোভে চারি ভিতে । 
শঙ্খ চক্র গদা পদ্ম ধরেন চারি হাথে ॥ 
অযোধ্যাপুরী দেখে সভে বৈকুণ্ঠ মত পুরী । 
শঙথ চক্র গদা পদ্ম সারঙ্গ ধন,ধারী ॥ 
আপাঁন বিষ রঘুনাথ না জানে আপাঁন। 
বিদ্বরূপ রামেরে দেখেন সর্ব মুনি ॥ 
মূলিগণের যত ছিল চিত্তের বাসনা । 
সেই রূপে রামেরে দেখল সৰ্ব্ব জনা ॥ 
দেখিয়া সকল মুনির লাগে চমৎকার । 
চতুদ্দশ ভুবনের নাথ বিষ্ণু অবতার ॥ 
সভাখণ্ড লৈয়া রাম উঠিলা সম্ভ্রমে । 
নমস্কৃত মুনির আগে রাঁহলা শ্রীরামে ॥ 
বু অবতার শ্রীরাম হরিষ বদন । 
মন সভ বান্দিয়া রাম দিলেন আসন ॥ 
নমস্কার কাঁরয়া দিলা পাদ্য অর্ঘ্য জল । 
যোড় হাথে মযানগণে জিজ্ঞাসে কুশল ॥ 
মুনিগণ বলেন রাম এই কুশল চিন্তি। 
রাক্ষসের ঠাঁঞ রাম পাইলা অব্যাহতি ॥ 
তুম আর লক্ষ্মণ আর সীতা ঠাকুরাণী । 
[তনজন কুশলে আইলে ভাগ্য কাঁর মান ॥ 
{বিষম অন্ত্শস্ত ধরে রাক্ষস ব্রহ্মবরে। 
স্বভাবে রাক্ষসের মায়ায় কোন জন তরে ॥ 
দ্য ইন্দুজিং বড় ভুবনে জানি । 
হেন কারে লক্ষ্মণ রা অপর্্ব কাহনী 
[বিষম শরীর ইন্দ্রাজং যুঝে অন্তরীক্ষে । 
সহস্র চক্ষৃতে ইন্দ্র তারে নাহি দেখে ॥ 
ইন্দ্র বাঁধ্যা লৈয়াছল লঙকার ভিতর । 
আপাঁন ধ্রন্ধা মাগিয়া আনিল পুরন্দর ॥ 
অপমান পায়্যা ইন্দু আইল নিজ ঘরে। 
1স সভ কথা শুন্যা রাম প্রাসু স্তরে ॥ , 
রাম কহেন কি কাহব রাক্ষস বির্ম ৷ 
ঘের রক্ষন যেন কালান্তক যম ॥ 


রামায়ণ 


'সনাপাঁতভাগ তার কেহো নাহি গণে । 


একেক সেনাপাঁত তার 'ব্রভুবন জিনে ॥* 
রাবণের ভাইয়ের নামে কেহো নহে স্থির। 
ন্রিভুবন জিনিয়া কুদ্ভকর্ণের শরীর ॥ 

মাথা কাটলে নাহি মরে পাঁথবা না ধরে টান । 
হেন বাঁর এাঁড়য়া ইন্দ্রাজতের বাখান ॥ 
কোন: তপ কাঁরল বেটা কাহার পাইল বর। 
রাবণ এড়িয়া কেন বাখান তাহার কোঙর ॥ 
অগস্ত্য মুনি গোসাঞি থাকেন দক্ষিণে । 
রাক্ষস বৃত্তান্ত মুনি ভালমতে জানে ॥ 
রাক্ষসের কথা কহে অগন্ত্য মহামান । 
মুনিমুখে শ্যানতে রাম হৈলা মাবধানী ॥ 
কৃত্তবাস পণ্ডিতের মধুর পাঁচালি । 
উত্তন্নকান্ডে গাইল গীত প্রথম শিকাল | 


অগস্ত্য বলেন রাম কর অবধান। 
ইন্দ্রজতের কথা শুন কাঁহ তোমার স্থান ॥ 
ইন্দ্রজতের কথা কাঁহ অপুর্ব কথন । 

শুন চমৎকার লাগে তাহার মরণ ॥ 

হেন জনে মারলেন লক্ষ্মণ মহাবলা । 
বর্ষার ঠাঁঞ বর পাইয়াছিল কুতূহলী ॥ 
বারো বৎসর যেই অনাহারে থাকে । 

স্ত্রীর মুখ যে জন দ্বাদশ বংসর নাহ দেখে || 
ইন্দ্রজতের নিকুম্ভিলায় যজ্ঞ দ:জ্জ'য় । 

হেন যজ্ঞ যে জন করে তার নাহি পরাজয় ॥ 
বিষম নিষ্ঠা তিন কর্ম যেইজন করে। 

হেন বারের হাথে তবে ইন্দ্রাজং মরে ॥ 
মুনির কথা শুনিয়া রামের চমৎকার । 
মুনির ঠাঁঞ জিজ্ঞাসিলা রাম কার পারহার ॥ 
আম আর লক্ষ্মণ সাঁতা এই তিন বৈ কাঁথ। 
চৌদ্দ বংসর ছিলাম একই সংহতি ৷ 

সীতার রক্ষণে লক্ষ্মণ ছিলা সব্বক্ষণ । 
কেমনে সীতার মথে না দেখে লক্ষ্মণ ॥ 
লক্ষ্মণ ফল আনিতেন আমরা থাকিতাম ঘরে। 
ফল আন ভাই কেমনে থাকত অনাহারে ॥ 
অগস্তয বলেন রাম শুন আমার উত্তর। 
লক্ষ্মণ বীর ঝাট আন আমার গোচর ॥ 
লক্ষমণে আন তুম জিজ্ঞাস কারণ । 

হয় নয় জান রাম আমার বচন ॥ 

লক্ষ্মণ আনিলা রাম মুনির বচনে । 
{জিজ্ঞাসা করেন রাম সভা বিদ্যমানে ॥ 


banglabooks.in 


উত্তরকাশ্ড 


রাম বলেন ভাই আমার দিব্য লাগে। 

যে কথা জিজ্ঞাস আম কহ সত্য আগে ॥ 
চোদ্দ বংসর বনে আমরা তিনজন । 
কেমনে সাঁতার মুখ না দেখ লক্ষণ ॥ 
স্বরুপ কাঁরয়া ভাই কহিবা আমারে । 
চোদ্দ বংসর কেমনে ছিলা অনাহারে ॥ 
রঘুনাথের আজ্ঞা পাইয়া বলেন লক্ষ্মণ । 


মাথা তুলিয়া সীতার মুখ না করি নিরীক্ষণ ৷ 


গলার হার না দেখি সাঁতার হাথের কেয়্‌র। 
সবে মাত রোযা চরণ নূপুর ॥ 
[আদ য়া দিলে তোমার আজ্ঞা নাহ । 


ফল আনিয়া দি তোমা দুইজনার ঠাঁঞ ॥ 


বনফল খাইয়া আসি তোমার লয় সনে । 
এই সে কারণে জিজ্ঞাসা না কর দুইজনে ॥ 
সীতা ঠাকুরাণী আর আপান প্রধান । 
সেবক হৈয়া কেমনে খাইব আগচুয়ান ॥ 
ধর ধর বলিয়া ফল 'দিতা আমার হাথে । 
আম বাল স্থাপ্য ধন থুইল রঘুনাথে ॥ 
তুঁম না বিভা ফল খাও হে লক্ষ্মণ । 
পূর্ব কথা গোসাঞি পাসাঁরলা কি কারণ ॥ 
বিশ্বামন ঠাঁঞ মন্ত্র পাইলাম দুইজনে । 
তুম পাসরিলা গোসাঞি আমার আছে মনে ৷ 
দ্ধ মন্ত্র দিয়াছিলা বিশ্বামিত্র মুনি । 

ন্ত্ুর প্রতাপে ভোক শোক নাহি জানি৷ 
বারো বংসর উপবাস মন্দের কারণে । 
এই সভ কথা কহিলাম তোমার স্থানে ॥ 
এত যাঁদ বলিলেন সুধীর লক্ষ্মণ । 
লক্ষণেরে কোল দিয়া রামের রুন্দন ৷ 
আমার সমান নিদারুণ নাহ ভ্রিভুবনে । 
তোমা ছাড়্যা ফলমূল খাইতাম কেমনে ৷ 
লক্ষমণের সেবায় বাম চিন্তিত বড় মন । 
লক্ষণের ধার শোধিলে সার্থক জীবন ॥ 
রামের কাছে বাঁসয়াছে প্যাথবীর যত মুনি । 
রাম বলেন অগদ্ত্য গোসাঞ অন্তয্যামী ॥ 


প্‌থবীর বৃত্তান্ত গোসাঞি তোমাতে গোচর । 


কেমনে জন্মিল গোসাঁঞ রাক্ষস দূশ্চর ৷ 
গস্ত্য বলেন রাম কর অবধান । 
হইল সৃষ্টি কাঁহ তোমার স্থান ॥ 
সংষ্টিকর্তা রহ্মা নজিলেন আগে পানি । 
পান সৃজিয়া আগে সজিলেন পরাণী ॥ 
জলে হইতে পৃথিবী করিলা উদ্ধার । 


পৃথিবী উদ্ধারয়া কৈলা জীবের সঞ্চার ॥ 


৩২১ 


হেতু নামে জাঁম্মলা রাক্ষমের বাঁজী । 
দেব দৈত্য গণ্ধব্ব তাহার তরে প্যাজ ॥ 
তার পাত্র হইল বিদ্যংকেশ নাম । 
তিভুবন জিনিল সে কাঁরয়া সংগ্রাম ॥ 
নি বিভা কাঁরল সৈন্ধব কুমারী । 
শালৎকটা নামে কন্যা পরম সুন্দরী ॥ 
রী লৈয়া মন্দার পর্বতে করে কোল । 
ক্লীড়ায় জীন্মল পঢন্র তথা হৈতে ফোঁল ৷ 
পুত্র ফোল ব্লীড়া করে পরম আনন্দে । 
ক্ষুধায় আকুল শিশু হাথ চুসে কান্দে ॥ 
হেটে শিশু কান্দে শুনি উপর গগনে । 
পার্বতী শঙ্কর যান বৃষভবাহনে ॥ 
অনাথ বালক কাঁদে মা বাপ দারুণ । 
বৃষভ রাখিয়া পার্বতীর হইল করুণ ॥ 
পার্বতী বর দিলা শিশু হইল অমর । 
সেইক্ষণে হইল তার সোসর ॥ 
বিদ্যুংকেশের পাত্র সুকেশ নাম ধরে । 
অমর হইল রাক্ষস পাব্বতীর বরে ॥ 
সেই হইতে হৈল রাম রাক্ষস উৎপাঁত। 
অমর বর দিল তারে দেবী তো পার্বতী ॥ 
আকাশ অন্তরীক্ষে তার হইল পরী । 
ক্রীড়া করে অন্তরীক্ষে বিবাহ আদি কার ॥ 
ল্ৰ্ী লৈয়া কেলি করে বসন্ত সময় । 
তিন পত্র হইল তার বিষম দুজ্জ় ॥ 
মাল্যবান সব্বজ্যেক্ঠ মালা আর সুমালী । 
[তন ভাই রাক্ষ তারা বলে মহাবলী ॥ 
সুমেরু পর্বতে তপ করে নরন্তর । 
প্রত্যক্ষ হইয়া ব্রহ্মা তারে দলা বর ॥ 
আমার বরে 'জানবা পাথবা মণ্ডল । 
দেব দানব গন্ধব্থ তারা ডরাবে সকল ॥ 
বর পাইয়া তন ভাই কাঁরল গমন । 

দেব দৈত্য গন্ধব্ব তারা জিনে নভুবন ॥ 
ন্হ্মদা নামে ছিল এক গন্ধব্্ব আধকারী । 
তিন কন্যা আছে তার পরম স্দুন্দরী ॥ 
গন্ধব্ব সাঁহত তারা বন্তর কৈল রণ । 
গন্ধৰ্ব 'জানয়া বিভা কৈল তিনজন ॥ 
মাল্যবানের স্ব সে পরম সুন্দরী । 
সাত পুত্র হইল তার সংসারের বৈরী ॥ 
বন্তম্ষ্টক বির্পাক্ষ যজ্ঞকোপন । 
তালজঙ্ঘ িংহরব ঘোর দরশন ॥ 
সূমালীর শ্রী তার নাম ক্লোধাব্তী । 
মহাবলবান- পুত্র তার বিদ্তর শকাঁতি ॥ 


banglabooks.in 


৩২২ 


প্রহদ্ত অকম্পন আর ধম্তরোক্ষ বিকট । 
শোণিতাক্ষ বিড়ালাক্ষ রণেতে উৎকট ॥ 
ভীমকর্ণ শরুজিং তপন প্রঘোষ । 
সুমালীর দশ বেটা বিষম রাক্ষস ॥ 
সর্বশেষে কন্যা হইল বড়ই কক্শা। 
রাবণের মাতা সেই নাম নিকষা ॥ 

মাল! রাক্ষসের পাঁরবার হইল বিস্তর । 
সেই রাক্ষস সঞ্চার হইল পৃথিবী ভিতর ॥ 
সকল রাক্ষস মৌল করেন যুকাত । 
এতেক রাক্ষস কোথা করিবে বসাঁতি ॥ 
সকল রাক্ষসে যুক্তি করে অনুমানি। 
হাথে গলায় বাঁধিয়া বি"্বকন্মাঁ আনি ॥ 
দেবতার ঘর সঙ্জ করহ বিস্তর । 

আমা সভার পরী সৃষ্ট করহ সত্বর ৷ 
স্বর্গপূরী করি দেহ অদ্ভুত নন্মণ । 
দেব দানব গন্ধব্ব যেন না আইসে সেই স্থান॥ 
বিষম অলগ্ঘ্য কর গড় দেখিতে দুজ্জ'য় । 
তাহা দোঁখ হয় যেন ত্রিভূবনের ভয় ৷ 
এত শান বিশ্বকৰ্ম্মা হইলা চিন্তিত । 
পূৰ্ব কথা মনেতে পড়িল আচম্বিত ॥ 
গরুড় পবনে যুদ্ধ হইল যেই কালে । 
সুমেরু শঙ্গ ভাঙ্গিয়া পাঁড়ছে সমুদ্রের জলে ॥ 
ন্রকূট পর্বত আছে সমুদ্র ভিতর । 
গুমেরু শৃঙ্গ আছে তাহার উপর ৷ 
ভ্রিক্ট পর্বত আর সেই পর্বতের চড়ে । 
শতেক যোজন দীর্ঘ সত্তার যোজন আড়ে ॥ 
তাহাতে বিশ্বকম্মাঁ নিম্মণি কৈল লঙকা ৷ 
দেব দানব গন্ধব্্ব দেখিয়া করে শৎকা ॥ 
অত উচ্চ প্রাচীর নিম্মণি কৈল লঙংকার। 
উভে সত্তার যোজন ঠেকে আকাশ উপর ॥ 
ভিতরে সোনার পাচির বাহরে লোহার গড় । 
গগন মণ্ডলে লাগে প্রাচীরের চড় ৷ 
মুনির কথা শ্যন্যা রাম করিলেন হাস। 
কহ কহ বাল রাম কারলা প্রকাশ ৷ 
গরুড় পবনে কেন হইল বিসন্বাদ । 

কহ কহ মহাশয় শন যে সব সংবাদ ৷ 
দুইজনের যুদ্ধতে (জনিল কোন্‌ জনে। 
৮ SLD টিবি 
মুনি বলেন ধন লাগ হইল প্রমাদ ৷ 
গুরুড় পবনে রাম শুনি বিসম্বাদ | 
সম্তাপ্নন নামে রাজা আছিল গ্য্বকালে। 
[তন কোটি ধন খু স্ব্গ'বাসে চলে ৷ 


রামায়ণ 


সম্ভাপনের দুই পুত পরম সুন্দর । 
বিভাবস্‌ সৃপ্রসাদ দুই সহোদর ॥ 
জ্যেষ্ঠ পুত্রের ঠাঁঞ ধন থনয্যা গেল বাপে । 
কনিষ্ঠ ভাই দুঃখ পায় ধনের সন্তাপে ॥ 
ধনশোকে কনিষ্ঠ ভাই বড়ই দুঃখিত । 
জ্যেন্ঠেরে বলে ভাগ দেহ যে হয় উচিত ॥ 
জ্যেণ্ঠ বলে বাপে ভাগ না করিল ধন। 
আমার ঠাঞ দাওয়া ধর তুমি কি কারণ ॥ 
ধন না পাইয়া গেল বাঁশষ্ঠের ঠাঁঞ । 
বাপের ধন ভাগ না দেয় জ্যেষ্ঠ ভাই ॥ 
কত ধনে ভাগ মোর বলহ এখন । 

সেই ভাগ দায় ধার লই বাপের ধন ॥ 
বাঁশম্ত বলেন এই ব্যবস্থা আমার । 

পণ ভাগের দুই ভাগ হইল তোমার ৷ 
আমার ব্যবস্থা যদি না শুনে বচন । 

তার প্রাণে খাইতে না পারিবে সেই ধন ॥ 
ব্যবস্থা লইয়া আইলা জ্যন্টের সদন । 
পণ্য ভাগের দুই ভাগ দেহ মোরে ধন ॥ 
জোন্ঠ বলেন ভাই হেন কৈলা কেন। 
জাতি নষ্ট কৈলা মোর বশিষ্টের স্থান ॥ 
বারে বারে নিষৌধলু তব? মোরে দিল লাজ । 
যাহ রে চণ্ডাল ভাই হও গিয়া গজ ॥ 
জ্যেন্তের শাপ কনিষ্ঠ এড়াইতে নারে। 

দশ যোজন উভে গজ হৈয়া শরীর ধরে ॥ 
কনিষ্ঠ বলে জ্যেষ্ঠ ভাই এতো তোর গব্ব | 
আমি তোমায় শাপ দল; হও কচ্ছব ॥ 
দুই ভাইর জন্ম হইল দুইজনার শাপে । 
এতেক প্রমাদ পড়ে ধনের পরিতাপে ॥ 
কচ্ছব গেলা জলে আর গজ গেলা বনে। 
মাঁটর ভিতরে পড়্যা রাঁহল বাপের ধনে ॥ 
যতন করিয়া ধন যে মাটির ভিতর রাখে । 
ধন খাইতে না পায় সে যায় তো বিপাকে ॥ 
যতন কারয়া যেই জন রাখে অর্থ । 

সেই অর্থ লৈয়া পশ্চাতে হয় অনর্থ ॥ 
আঁগ্নতে পড়া নষ্ট হয়ে লৈ যায় চোরে। 
ধন রাখিলে খাইতে নারে শান্তে ইহা বলে ॥ 
বশিম্ঠের শাপে ধন কারো না পায় রক্ষা । 
গজ কচ্ছপ হইল দেখ ধনের পরীক্ষা ॥ 
ধনের কথা রঘুনাথ কাঁহল তোমার স্থানে । 
গজ কচ্ছপের কথা শুন সাবধানে ॥ 
জলের ভিতরে কচ্ছব আছয়ে সয়োবরে । 
দৈবের নিবন্ধে গজ গেল তার তারে ॥ 


banglabooks.in 


উুক্লযকাপ্ড 


দুই গ্রহরের রৌদ্রে গজ তৃষায় কাতর । 
জল খাইতে গেলা গজ সেই সরোবর ॥ 
গজ দৌখয়া কচ্ছপ মনে করে। 
ধনের শোকে কচ্ছপ গজমুণ্ড চাপিয়া ধরে। 
গজ বনে টানে কচ্ছপ টানে পানি। 
গজশুণ্ডে কচ্ছপতূণ্ডে করে টানাটান ॥ 
কেহো কাহা জিনিতে নারে একই সোসর । 
দুই ভাই টানাটানি করে এক বংসর ॥ 
'বিনতানন্দন গরুড় উড়ে অন্তরীক্ষে । 
গজ কৎসব ধার আনিল এক নখে ॥ 
GMS it) 
পছ জন বলবান গজ আর কংসব ॥ 
গজ কংসব লৈয়া উধা কাঁরল গগনে । 
বনে ভাবে কোথা লৈয়া করিব ভক্ষণে ॥ 
গ্যামবর্ণ বটগাছ শতেক যোজন ডাল । 
মাশী যোজন শিকড় তার নাব্যাছে পাতাল ॥ 
চার ডাল দোঁখ যেন পর্বতের চড়া । 
সত্তার যোজন যুড়্যা বটগাছের গোড়া ॥ 
বালাখল্য মুনিগণ তপ করে গাছের তলে । 
গজ কৎসব লৈয়া বসিল তার ডালে ॥ 
পৃথিবী সাঁহতে নারে গরুড়ের ভর। 
গরুড়ের ভরে ডাল করে মড়মড় ॥ 
ডাল ভাঙ্গিয়া পড়লে মনগণ সভ মরে । 
করিয়া তখন ডাল চাপিয়া ধরে ॥ 
মনন সভ এড়াইল থাঁকয়া গাছের তলে । 
উড়া কারব উঠে গরুড় গগন মণ্ডলে ॥ 
ভগ্ন ডাল ফেলাইল চণ্ডালের দেশে । 
ডালের চাপনে মৈল চণ্ডাল দ্যা আর পুরুষে ॥ 
অনেক পাপে হৈয়াছে চণ্ডাল জাত্যে জন্ম । 
গরদুড়ের স্থানে হইল শাপ বিমোচন ॥ 
গজ কংসব লৈয়া গেল ব্রহ্মার বিদ্যমানে । 
আজ্ঞা কর ইহা লৈয়া খাব কোন: স্থানে ॥ 
ব্ৰহ্মা বলেন আর কোথায় সহিবে তোমার ভর। 
গজ কৎসব খাও লৈয়া সুমেরদ শিখর ॥ 
বৰহ্মমআজ্ঞা পাইয়া গরুড় চালল সত্বরে। 
গজ কংসব লৈয়া বৈসে সুমের শিখরে ॥ 
বাঁসয়া গজ কৎসব করেন ভক্ষণ । 
কালে তথা আইলা দেবতা পবন ॥ 
পবন বলেন গরুড় তুম কেন হেথা । 
এমএস পি 
যাবৎ গরুড় তুম না ছাড় এই স্থান। 
নাহলে বিবাদ হৈবে পাইবা অপমান ॥ 


৩২৩ 


গরুড় বলে পবন তুম কত দেহ গালি । 
যে যাহে জিনিতে পারে তাহার এই গ্থাল ॥ 
ব্রহ্মার আজ্ঞায় আমি আস্যাছি এই স্থানে । 
কি করিতে পার তুমি তোমার পরাণে ॥ 
গরুড়ের বচনে পবনের ক্রোধ বাঢ়ে । 
পর্বতের সাহত তোরে উড়াইব ঝড়ে ॥ 
গরুড় বলেন পবন আর কত বড়াই কর। 
সুমেরু পর্বত উপাড়িতে কার প্রাণ দড় ৷ 
আপনারে বড় জ্ঞান কাঁরসরে পবন । 
তোমায় আমায় যুদ্ধ আজ মরে কোন্জন ॥ 
দুই পাখে পৰ্বত ঢাকে বিনতানন্দন ॥ 
সাত দিন পবন করে ঝড় বরিষণ ॥ 
গরুড়ের পাখা যেন বজ্রসোসর । 

সাত দিন শিলাবৃষ্টি পাখার উপর ॥ 
বজ্রাঘাত শিলাবৃষ্টি পড়ে ঝনঝনা । 
পর্বতের তবু না লাড়ন এক কোণা ॥ 
সূষ্টনাশ হয় হয় যেন মহাপ্রলয় কালে । 
দেব দানব গন্ধব্্ব সভ যায় রসাতনে ॥ 
ব্রহ্মার নিকট গেলা সকল দেবগণ । 
আচদ্বিতে সৃষ্টিনাশ হয় কি কারণ ॥ 
ব্রহ্মা বলেন দেবগণ না কর বিষাদ । 
গরুড় পবন দুইজনে হৈয়াছে বিসম্বাদ ॥ 
আমি গিয়া বিসম্বাদ ঘুচাব এখন । 

কোন চিন্তা না করিহ মনে দেবগণ ॥ 
দেবগণ লৈয়া রক্ষা চলিলা সত্বর । 

আগে গেলেন ব্দ্ষা পবন গোচর ॥ 

ব্ৰহ্মা বলেন শুন দেবতা পবন । 
আচাম্বতে সৃষ্টিনাণ কর কি কারণ ॥ 
সৃষ্ট সৃজিলাম আমি বড়ই কর্কশে। 
হেন সৃষ্টি নাশ কর যাান্ত নাহ আইসে ॥ 
সকল দেবতাগণ পায়্যাছে তরাস। 

আমি সৃজিলাম সৃষ্টি তুমি কর নাশ ॥ 
রহ্মার বচন কিছ: না শুনে পবন । 
মহাপ্রলয় যাবৎ নহে তাবৎ কাঁরব রণ ॥ 
পবনের ঠাঁঞ শুনি নিষ্ঠুর উত্তর । 

তবে গেলেন ব্রঙ্ধা গরুড় গোচর ॥ 

বক্ধা বলেন গরুড় সৃষ্টি কর রক্ষা । 

এক দিগের ঝাট টানিয়া লহ পাখা ॥ 
দ্ধার কথা শুনিয়া গরুড়ের হৈল হাস। 
তোমার বোলে পাথা নিব পবন পাবে আশ ॥ 
ব্রহ্মা বলেন যে যেমন আম জানি ভালে | 
কোটি বৎসরে পবন তোমা কি করিতে পারেশা 


banglabooks.in 


৩২৪ 


ব্রহ্মার বচন শুনি গরুড় বীর হাসে। 
শ্‌ানয়া রক্ষার আজ্ঞা পাখা লইল এক পাশে ॥ 
গরুড় পাখা নল ঢান্যা পব্বত লড়ে ঝড়ে । 
ঝড়ের বেগে সুমেরুর এক শঙ্গ ভাঙ্গ্যা পড়ে ॥ 
নিকট পর্বত: আছে সাগর ভিতর। 
সুমেরুর শৃঙ্গ পড়ে তাহার উপর ॥ 

লঙকা নামে পুরী তাহে কৈল বিশ্বকর্্ম। 
এইরূপে রঘুনাথ লক্কার হইল জন্ম | 
পবন না পারে যারে গরুড় দুজ্জয়। 

হেন গরুড় রাক্ষসের ঠাঁঞ পরাজয় ॥ 
মাল্যবান তিন ভাই লক্কায় রাজ্য করে। 
দেব দানব গন্ধব্ব পলায় তার ডরে ॥ 

সে বলেআঁম ৱন্মা আমি বিষ্ণ আমি পুরন্দর । 
কুবের বরুণ যম যতেক অমর ॥ 

এতেক রাক্ষস সভ করে অহঙকার। 

দেবগণ খেদাইয়া লব রাজ্যভার ॥ 

স্বর্গ ছাড় পলাইয়া যায় দেবগণ । 

শিবের নিকটে 'গয়া দিল দরশন ॥ 

রাক্ষস নিবারণ কর দেব মহেশ্বর । 

রাক্ষস মারিয়া দেবতার ঘুচাও ডর ॥ 
রাক্ষসের দর্প শুনি দেব মহেম্বর । 

শিব বলেন শুন অহে দেব পুরন্দর ॥ 
উপদেশ বলি আম শুন দেবগণ | 

রাক্ষস বাঁধতে পারেন দেব নারায়ণ ॥ 
উপদেশ শুনিয়া হারিষ দেবগণ । 

শরণ লইলা গিয়া বিষ্ণুর চরণ | 

বধু বলেন সুকেশের পুত্রে আম জান। 
রন্ধার ঠাঁঞ বর পাইয়া ত্রিভুবন জনি ॥ 
সবংশে বাঁধব যাঁদ তোমা সভ হিংসে । 
ঘরে যাও দেবগণ পরম হরিষে। 
বষ্ণুমায়ায় লোক পাছ; নাহি গণে । 
মরিবারে রাক্ষস স্ভ যুঝে বিষ্ণু সনে ॥ 
দেবগণের যাস্ত শানয়া মাল্যবান । 

তিন ভাই মেলি যুস্তি করে অনুমান Il 
আমা সভা মারিতে বিষ কাছে সন্ধান । 
উপায় বলহ সভে ক কার এখন ॥ 
বিষ্ণুরে মারলে চমৎকার ত্ৰিভুবনে থাকে । 
আর যেন হবস্ত ৮৮৯ করে দেবলোকে ॥ 
তন ভাই মিলিয়া কাঁরব মহারণ । 
ক্বর্গপুরে বসতি কাঁরব মারিয়া দেবগণ ॥ 
[তনু ভাই মিলিয়া যুক্তি কারলেক সার । 
হস্তী ঘোড়া ঢাক ঢোল কটক অপার ॥ 


রামায়ণ 


‘সৈন্যসামন্ত গিয়া রথের উপর চড়ে । 


বৈকুণ্ঠে চলিল কটক বিষ মারবারে ॥ 
অন্তয্যমি ভগবান আপন নারায়ণে । 
আমার উপর সাজ্যা আসে রাক্ষস মাল্যবানে ॥ 
অন্তরীক্ষে রাক্ষস উঠিল স্বর্গপরী । 
গরুড়ে চাপয়া আইলা আপাঁন শ্রীহার ॥ 
সিংহনাদ ছাঁড়লা বিষ ত্ৰিভুবন লড়ে । 
হস্ত ঘোড়া সৈন্য কটক মূচ্ছিত হৈয়া পড়ে । 
রাক্ষস উপরে অন্ত ফেলেন ঘন ঘন । 
পর্বত উপরে যেন শলা বরিষণ ॥ 
কোঁপিলেক মাল্যবান যুবিতে আসরে । 
ক্রোধ কার গদা বাড়ি গরুড়েরে মারে ॥ 
বঞ্চনা পড়য়ে যেন মাথার উপরে । 
গদা খাইয়া গরুড় বিষুরে লৈয়া উড়ে ॥ 
গরুড় পলায় রাক্ষসগণে দেয় টাটকারি। 
ক্রোধ কার চক্তবাণ এড়েন শ্রীহার ॥ 
চকুবাণে মাল" রাক্ষসের মাথা গেল কাট । 
চক্র দোঁখ সূমালী পলায় নাহ দেখে বাট ॥ 
সুস্থ হইল গরুড় বীর বিষ্ণু লৈয়া পিঠে । 
বিফূচকে নারায়ণ অনেক সৈন্য কাটে ॥ 
পপ ডাক্যা বলে শুন হে শ্রীহরি। 
বিমুখ হৈয়া পলায় যে জন তারে নাহি মারি 
বিষ; বলেন মাল্যবান শুন সাবধানে । 
প্রতিজ্ঞা করিল আম দেব বিদ্যমানে ॥ 
রাক্ষস মারিয়া দেবগণের ঘুচাইব ডর। 
নহে লঙ্কা ছাড়্যা যাহ পাতাল ভিতর ॥ 
মাল্যবান বলে বিষ্ণু জানলা হেন বাস। 
আইসহ কাঁরতে যুদ্ধ মারবারে আশ ॥ 
এক ভাই মার্যা তোর বাড়ছে অহগ্কার । 
মোর হাথে পাঁড়লে তোর নাহিক নিস্তার ॥ 
এই আম রাঁহলাম বলে মাল্যবান । 
যত শান্ত থাকে তোর মোর উপর হান ॥ 
এত বাল রাঁহলা বার বিষ্ণুর সমুখে । 
অগ্নিবাণ মারিলা বিষণ মাল্যবানের বুকে ॥ 
আগ্নবাণে রাক্ষসের সব্বাঙ্গ পোড়ে । 
মৃচ্ছত হইয়া রাক্ষস পাথবীতে পড়ে । 
সকল রাক্ষস ময়ে বর বাণে। 


(লংকাপূরী পায়্যা কুবের বাঁসলা সিংহাসনে 


আগে রাজ্য কাঁরলেক মাল্যবান মালী সুমালাী। 
তবে রাজ্য পাইলেক কুবের মহাবল ॥ 
চৌদ্দ যুগ তাহে রাজ্য কারল রাবণ । 
তার পাছে রাজা তুমি কৈলা বিভীষণ ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


ধাবণ মাবিলা তুঁম বড়ই সুষম । 

রাবণ হৈতে পর্ব রাক্ষস বড়ই বিষম ॥ 
আপনি শ্রীরাম তুম বিষ্ণু অবতার । 

পর্ব রাক্ষস যত ছিল তোমারি সংহার ৷ 
অগস্ত্যের কথা শূন্যা রঘুনাথের হাস । 

কহ কহ বাল রাম কারন প্রকাশ ॥ 
লংকাপুরী কুবের ছাঁড়লা কি কারণ । 
লঙকার রাজা কেমতে বা হইল রাবণ ॥ 
কুবেরেরে জানি বিশ্রবার নন্দন৷ 

বিশ্রবার পুত্র রাবণ কুম্ভকর্ণ ॥ 

একই বাপের পো সভ সব্বলোকে জান । 
ট্রাবণ কেন রাক্ষস হইল কহ দোখ শুনি ॥ 
তোমার কথা শুনিতে মান বড় চমৎকার । 
কেমনে কুবের হইল ধনলোকপাল ॥ 

অগস্ত্য বলেন রাম কর অবধান । 

বিশ্রবার বংশাবলী কাহ তোমার স্থান ॥ 
পৌলস্ত্য মহামন তান ৱ্ৰহ্মার নন্দন । 
ব্ৰহ্মার সমান তান মহা তপোধন ॥ 

তপস্যা করিতে গেলা সুমেরু শিখাঁর। 
কোল কাঁরবারে তথা আইল মেনকা অগ্সরী ॥ 
দেবকন্যা নাগকন্যা গন্ধৰ্ব্ব অপ্সরা । 

কন্যা কন্যা মাল তারা ক্লীড়ায় তৎপরা ॥ 
কেহো বাজায় কেহো নাচে কেহো গায় স.-গ্বরে । 
কোপে মুনি শাপ দিলা কন্যা সভাকারে ॥ 
কন্যা হৈয়া যেইজন আসিবে এই স্থান । 
বিনা পুরুষে গর্ভ হবে পাইবে অপমান ॥ 
তৃণাবন্দু মুনির কন্যা শাপ নাহ শুনে । 
কৌতুকে খেলাইয়া বেড়ায় মননের তপোবনে ॥ 
মুনি শাপ দিল কন্যা স্তনে দুগ্ধ ঝরে। 
অপমান পায়্যা কন্যা গেলা মীনর গোচরে ॥ 
কন্যার গানে বিকার দেখ্যা পিতার সম্ভ্রম । 
তৃণাবন্দু মান গেলা পোলদ্ত্য আশ্রম ॥ 
তোমার শাপে কন্যা মোর পায়্যাছে অপমান । 
তুমি বিভা কর কন্যা আমি করি দান ॥ 
পৌলস্তয বলেন কন্যা বড়ই বিষম । 

আন কন্যা আমি কাঁরব তার পান গ্রহণ ॥ 
বিবাহ করিয়া তুষ্ট হইল কন্যার গুণে । 

বর দিয়া কন্যারে তু'ষিলা ততক্ষণে ॥ 

আমার শাপে গর্ভ তুমি ধর্যাছ উদরে। 

এই গর্ভে জান্মবে উত্তম পুরুষবরে ॥ 
বিশ্রবা নামে পুত্র প্রসবে সুন্দরী ৷ 

পর সুন্দর পত্র সব্বগ্‌্ণধারী ॥ 


৩২৫ 


পোলস্ত্যের পুত্র তান রন্ধার নাত । 
বিশ্রবা মুনি হইলা জগতে খেয়াতি ॥ 
ভরদ্বাজের কন্যা ছিল নাম তার লোভা । 
সেই কনা বভা কৈল মান বিশ্রবা ৷ 
বিশ্রবার পত্র হইল কুবের বৈশ্রবণ । 
তপস্যা ছাড়িয়া কুবের অন্য নাহ মন ॥ 
চৌদ্দ হাজার বৎসর তপস্যা কাঁরল অনাহার 
অন্তবাড় লাগিল তার আঁম্থচম্ম" সার ॥ 
আপনি আসিয়া ব্রহ্মা কুবেরে দিলা বর। 
লোকপাল হইলেন 'তাঁন ধনের ঈশ্বর ॥ 
ইন্দ্র যম বরুণের হইলা সোঁসর । 

কুবেরের ঠাকুরাল ব্রহ্মার পাইয়া বর ৷ 
অমর বর দয়া ব্রহ্মা করিলা সম্মান । 
পঢপক রথখান কুবেরে কৈলা দান ॥ 
পুজ্পক রথের রাম অপর্ত্ব কথন । 

শুন চমৎকার লাগে তার বিবরণ ॥ 

দশ যোজন রথখান থাকে সর্বক্ষণ । 

কাঁড় যোজন হৈতে পারে যখন করে মন ॥ 
বহ্মবরে রথখান অক্ষয় অব্যয় । 

যত ভাঙ্গে তত হয় নাহ অপচয় ॥ 
বধ্বকর্মার 'নার্মত রথ অদ্ভুত নিন্মণি । 
হেন রথখান রক্ষা কুবেরে দিলা দান ॥ 
রক্ষার ঠাঁঞ বর পায়্যা বাপে নমস্কার । 
যত বর দিলা ব্রদ্ধা বাপে করে গোচর ॥ 
সংসারের দুর্লভ রথ বন্ধা মোরে দিলা দান। 
সবে মান নাহ দেন বাঁসবার স্থান ॥ 
পিতা হৈয়া তুমি পত্রের কর স্থিত । 
বিশ্রবা বলেন কুবের ধনের আধপাত ॥ 
বিশ্বকন্মার 'নিম্মিত আছে কনক লগ্কাপঢুরী। 
রাক্ষসের রাজ্য সে রাক্ষস আঁধকরা ॥ 
বিষ্ণুর ডরে রাক্ষস প্রবেশিল পাতাল । 
সুবর্ণের পুরী সেই রত্বে মসাল | 
সাগরের মধ্যে পুরী কারো নাহি শঙ্কা । 
পাঁথবর দুল্লভ স্থান নাম তার লঙ্কা ॥ 
পিতার কথা শুন্যা তার পরম পাঁরতি । 


(লৎকাপুরী গিয়া কুবের কৈলা বসতি ॥ 


যেন মতে লগ্কাপুরী পাইল রাবণ । 

তার কথা শুন রাম অপ্র্বে কথন ॥ 

পু্পক রথ চাঁড়য়া কুবের বেড়ায় অন্তরীক্ষে । 
পাতালে থাকিয়া তাহা সুমালন রাক্ষস দেখে । 
আপনার লাভ রাক্ষস গণে মনে মনে । 

নিকষা নামে কন্যা তার ডাক দিয়া আনে ॥ 


banglabooks.in 


৩২৬ রামায়ণ 
যে পনর জান্মবেক বিশ্রবার বীর্যে । ' দৈখিয়া দেবতাগণ করয়ে বিষাদ । 
[ভূবন 'জানবেক সে আপনার তেজে ॥ এই রাঁড় হৈতে হৈবে বড়ই প্রমাদ ॥ 
সুবেশা হইয়া তুমি যাও তার পাশে । তবে পন্ত্র জান্মল তার নাম বিভীষণ । 
তোমার রূগ দেখিলে মূনির হবে অভিলাষে ॥ স্বর্গে দুন্দুভি বাজে পুষ্প বারণ ॥ 
তার বাঁধে? পনর যদি ধরহ উদরে। ধার্মিক হইবেক এই বিষ/পরায়ণ । 
কুবেরে জিনিয়া লগ্কা লবে নিজ অধিকারে ॥ ইহা হইতে পরিত্রাণ পাইবে দেবগ্ণণ ॥ 
ঝাট চল 'িকষা বিশ্রবার পাশে । এক কন্যা তিন পুর হইল দুক্জ'য় । 
তবে লঙ্কাপরী পাবে মোর মনে আইসে ॥ পরা কৌতুকে আছে মুনির আলয় ॥ 
বাপের আজ্ঞায় বেশ ধাঁর গেলা মুনিরস্থানে । হেন কালে কুবের আইল বাপ সম্ভাষণে । 
যে সময় বিশ্রবা আছলেন ধেয়ানে ॥ কুবের দেখিয়া নিকষা বুঝায় রাবণে ॥ 
হেনকালে 'নিকষা গেলা মুনি বিদ্যমানে । পন পপি 
বাপের আজ্ঞায় বেশ ধরি গেলা ম্ানর স্থানে ॥ সেই বাপের পন্ত্র তুমি হইলা অকার্ষেয ॥ 
কন্যা দেখি মুনি বলে তুমি কোন্‌ জাতি । আমার বাপের রাজ্য কনক লঙকাপনরী । 
কোন কার্ষ্যে আঁসয়াছ আমার বসতি ॥ হেন লংকায় কুবের রাজা দেখিতে না পারি ॥ 
কন্যা বলে তুমি মোরে ক কর জিজ্ঞাসা । রাবণ বলে মা তুমি না কর বিষাদ । 
দুমালীর কন্যা আমি নাম নিকষা ॥ লঙকাপুরী জিন্যা লব তপের প্রসাদ ৷ 
রাক্ষকুলে জন্ম আমার জাত রাক্ষমী । উৎকট তপ যাঁদ কাঁরবারে পারি । 
বাপের আজ্ঞায় তোমার ঠাঁঞ পূত্রআভলাী। তপের ফলে জিন্যা লইব লঙকাপুরী ॥ 
অন্তরে হরিষ মূনি দেখি তার রূপ । গোকর্ণ নামে পর্বত আছে বনের ভিতর । 
মনে আভলাষ বড় পরম কৌতুক ॥ তপ করিতে গেল তারা তন সহোদর ॥ 
মুনি বলে পাত্র ইচ্ছ আগ্ন উত্যানকালে ! উৎকট তপ তারা করে তপোবনে। 
যজ্ঞ অনলে প্র হবে উচিত নহিবে কুলে ॥ তপের কথা মুন কহেন রামের স্থানে ॥ 
বিক্বাত মুর্তি ধারবেক আকার । কুদ্ভকর্ণ তপ করে বড়ই দুষ্কর । 
চিরঞ্জীব নাহবেক অবশ্য সংহার ॥ উর্্ধ পায় তপ করে দশ হাজার বংসর ॥ 
মুন বলে তিন পাত্র ধাঁরবে উদরে। দ্ধ অগ্নিকুণ্ড জৰালয়া সমুখে । 
দুই পত্র মারবেক আপন অহঙ্কারে ॥ অগ্নির উত্তাপ গিয়া লাগে নাকে মুখে ॥ 
সর্বকনিষ্ঠ পুত্ৰ হৈবে কুলের উচিত । বর্ষকালে কুম্ভকর্ণ থাকিয়া শমশানে । 
ধার্মিক হইবে সেই বিচারে পণ্ডিত ॥ বরিষার ধারে বার ততে রানি দিনে ॥ 
আমার উচিত পত্র হৈবে নাম বিভীযুণ। শীতকালে জলে থাকে অষ্টপ্রহর । 
ক্ষার বরে চারি যুগ তাহার জীবন ৷ এই মতে তপ করে দশ হাজার বংসর ॥ 
হরিতে মূনি তারে দিল আলিঙ্গন । দশ হাজার বংসর তপ করিল রাবণে ৷ 
পাত্র প্রসবে নিকষা মনির আশ্রম ৷ নয় মাথা কাটিয়া তপ কৈল দশাননে ॥ 
আগে পুত্র জীম্মল তার নাম রাবণ । নয় মাথা কাটিলেক নয় হাজার বংসর । 
দশ মুণ্ড কুঁড়ি হাথ কুঁড়টা লোচন ॥ এক মাথা থাকিতে ব্রহ্মা দিতে আইলা বর ॥ 
পাত নিঘোরষ পড়ে রন্তু বারষণ । বর মাগ রাবণ দুঃখ না কাঁরহ আর! 
জগ্মমাত্র স্বর্গ মর্ত্য পাতাল কাঁপে ভুবন ॥ যত বর মাগ তত দিব অধিকার ॥ 
তবে কুম্ভকর্ণ হৈল দেখিতে ভয়ৎকর । রাবণ বলে ব্রদ্ধা যদ দিবে বর । 
আড়ে দীঘে দগ যোজন শরীর ডাগর ॥ তোমার চারি যুগে আমি হইব অমর ॥ 
ভূমেতে পাঁড়লে তার মাথা ঠোকল আকাশ । রাবণের বাক্য শূন্যা ব্রহ্মার হইল হাস। 
দেখিয়া দেবতাগণ পাইল তরাস ॥ তুমি অমর হৈলে মোর সৃষ্টি হৈবে নাশ ॥ 
তরে কন্যা জন্মিল নাম শূর্পণথা । ব্রহ্মা বলেন রাবণ তুমি মাগ আর বর । 
বভাকালে ভাতার খাবে রাঁড় তার লেখা ॥ অমর বর দিতে নারি বড়ই দুক্কর ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


'কবণ বলে দেব দানব গন্ধব্থ আর হক্ষ । 
ইহার ঠাঁঞ মরণ নাই হয় আমার ভক্ষ্য ৷ 
ৰহ্মা বলেন শুন রাবণ মোর কথা । 

যত মাথা কাটা যাবে ততো হইবে মাথা ॥ 
দেব দানব গন্ধব্বে নাহ তোর ডর। 
সংবশে মারবে তোরে নর আর বানর ॥ 
রাবণ এড়ুয়া ব্রহ্মা গেলা বিভীষণের ভিতে । 
বর মাগ বিভীষণ যে লয় তোর চিতে ॥ 
বিভীষণ বলে ধৰ্ম্ম ছাড়া বর নাহি চাই। 
সর্বক্ষণ বিফভান্ত মাঁগ তোমার ঠাই ॥ 
ব্ৰহ্মা বলেন তুষ্ট হৈলাম তোমার বচনে । 
অজর অমর হও তুমি দেবের সম্মানে ॥ 
রাক্ষস কুলে জন্ম তোমার ধৰ্ম্ম অবতার । 
তোমা হইতে দেবগণ পাইবে নিস্তার ॥ 
বিষ্ণুভক্ত তোমার হইবে ভালমতে । 
বিভীষণ এড়ুয়া গেলা কুম্ভকর্ণের ভিতে ॥ 
দেবগণ বলে ব্রদ্ধা পড়িল প্রমাদ । 

বিনা বরে উহার না সাহতে পারি সিংহনাদ ॥ 
যদি রঙ্ধার ঠাঁঞ বর পায় কুন্ভকর্ণ । 
তবে রক্ষা না পাইবে যত দেবগণ ॥ 
বদ্ধার নিকটে গিয়া সভে করিলা যুকাঁত । 
ডাক দিয়া আলা ব্ৰহ্মা দেবী সরস্বতী ॥ 
আমার ঠাঁঞ বর যখন চাহিবে কুম্ভকর্ণ । 
তুমি নিদ্রা চাও যেন হয় অটৈতন্য ॥ 
তোমার প্রসাদে দেবের হউক পরিন্রাণ । 
এতেক বলিয়া ব্রহ্মা কৈলা সমাধান ॥ 

এত যাঁদ ব্রদ্ধা তারে বুঝাইলা বিশেষ । 
কুদ্ভকর্ণের শরীরে সরম্বতা কারলা প্রবেশ ॥ 
ব্ৰহ্মা বলেন কুম্ভকর্ণ ঝট মাগ বর। 
কুম্ভকর্ণ বলে নিদ্রা যাই নিরন্তর ॥ 

রহ্মা বলেন যে বর চাহিলা কুদ্ভকর্ণ । 
রান্রিদিন নিদ্রা যাহ হৈয়া অচৈতন্য ॥ 

এত যাঁদ ব্ৰহ্মা তারে বলিলা বচন । 
সরুবতী ছাড় গেলা হয় অচেতন ॥ 
রহ্মার বরে কুদ্ভকর্ণ তখন পড়ে নি'দে। 
কুদ্ভকর্ণের নিদ্রা দোখ রাবণ তখন কাঁদে ॥ 
রাবণ বলে ব্রহ্মা সৃষ্টি সৃজিলা আপান । 
ফলের সাঁহত গাছ কাট অপযশ কাহিনী ॥ 
কুম্ভকর্ণ হয় তোমার সম্বন্ধে পারনাতি । 
এমন দারুণ শাপ দিলা না হয় যূকতি ॥ 
নিদ্রা যাবে কুদ্ভকর্ণ কভু নবে আন। 
নিদ্রা জাগরণ গোসাঞি কর সমাধান ॥ 


৬৬ 


রাবণের বচনে বন্ধা বলেন তখন । 
ছয় মাস নিদ্রা যাবে এক দিন জাগরণ ॥ 
অনেক ভোগ 


নিদ্রায় অচেতন কুম্ভকৰ্ণ সভে ধাঁরয়া আনি ॥ 
রাবণ বর পাইল সংমালী হরাষত । 

পাতাল হইতে রাক্ষস উঠে অচাদ্বত ॥ 
রাবণেরে কোল দিয়া বালছে সঃমালশ । 
তোমা নাতি প্রসাদে এড়াইল; পাতালপুরী ॥ 
যাহা লাগি তোমার বাপেরে দিল কন্যাদান। 
তোমা নাতি প্রসাদে এখন পাইল; পারিন্লাণ ॥ 
পাতালে প্রবোশল রাক্ষস হইয়া বিমুখ । 
তোমা নাতি প্রসাদে এখন হইল স্মথ ॥ 
রাক্ষসের রাজ্য আমার কনক লঙকাপ:রাঁ । 
রাক্ষস পাতালে গেল এখন কুবের আঁধকারা ॥ 
সকল রাক্ষস মিলিয়া তোমায় দিল: আঁধিকার। 
কুবেরকে জিনিয়া লঞ্কায় ধর ঠাকুরাল ॥ 
রাবণ বলে মাতামহ বলিলা কোন: বাণী । 
জ্যেষ্ঠ ভাই পিতার তুল্য সব্বলোকে জানি ॥ 
জ্যেষ্ঠ ভাইর 'বিসম্বাদে না হইবে ভালে । 
হেন যুক্তি বলিল কেন সভার ভিতরে ॥ 
সকল রাক্ষস মিলিয়া করে অনুমান । 

প্রহস্ত উঠিয়া বলে রাবণ বিদ্যমান ॥ 

কুবেরে গৌরব রাখ জ্ঞাতি কি সুমুখী । 
ন্রভুবনে ভাই বিরোধ স্ভ ঠাঁঞ দেখি ॥ 

দেব দানব গন্ধব্ব যত বৈসে জন । 

ভাই মারি ঠাকুরালি করে সব্বজন ॥ 

যত জন ভাই মারে কাঁহ তোমার ঠাঁঞ । 
দেবরাজ পুরন্দর মারি তার ভাই ॥ 
গরুড়ের ভাই সর্প সর্বলোকে জানি। 

হেন সপ" পাইলে গরূড় খায় তো তখান ॥ 
কুবেরে গৌরব রাখ জ্ঞাতির মনে দুখ । 

কুবের ঠাকুরালি করে তোমার তাহে কিবা সুখ ॥ 
পুব্ৰে মায়ের তরে তুমি দিয়াছু আশ্বাস । 
কুবের জীনগ়া লঙ্কা লৈবে আপন বশ ॥ 

সে সভ কথা তুমি পাসর কি কারণ । 
গ্রহস্তের বচনে দূত পাঠায় রাবণ ॥ র 
রাবণের দত 'গিয়া কুবেরে লোঙায় মাথা । 
যোড় হাথ করিয়া কহে রাবণের কথা ॥ 
রাক্ষসের রাজ্য লঙ্কা সংসার বিদিত। 

হেন লংকায় আছ কুবের নহে তো টীষ্টত্‌ ৷ 


banglabooks.in 


৩২৮ 


ভাইর গৌরব রাখ করহ সন্মান । 


রাবণেরে লংকা দিয়া তুম যাহ অন্য স্থান ॥ 


মাতামহের পুরী তার তোঁঞ দায় ধরে। 
কোন্‌ সাহসে আছ তুম লঙ্কার ভিতরে ॥ 
এত শুনি লাজ পায় দুতের বচন। 
বাপের ঠাঁঞ গিয়া কুবের করে নিবেদন ॥ 
রাবণের দূত গেল মোর বিদ্যমানে । 
মোরে কহে লংকা ছাড়্যা যাহ অন্য স্থানে ॥ 
বিশ্রবা বলে তুমি ধনের অধিকারী । 
বিষম রাক্ষসের আমি কি কারতে পার ॥ 
ব্রহ্মার ঠাঁঞ বর পায়্যা না মানে বাপ ভাই । 
আপন দোষে মারবে সে তুমি যাও অন্য ঠাই ॥ 
কৈলাস পৰ্বতে রহ যথা গঙ্গা ভাগীরথা । 
তোমার যোগ্য সেই স্থান কর গিয়া বসতি ॥ 
বাপের আজ্ঞা পায়্যা কুবের হইলা হরাষত । 
রাবণেরে দূত পাঠায় কহিয়া পিরিত ॥ 
লঙ্কা রাজ্য করুন রাবণ তাহে নাহি কাটা । 
তার ধনে মোর ধনে তাহে নাহ বাটা ॥ 
ত্রিশ কোটি যক্ষে কুবেরের ধন বহে । 
রাবণেরে লতকা দিয়া কৈলাসে গিয়া রহে ॥ 
লঙ্কা পায়্যা রাবণের পরম 'পাঁরাত । 
লঙকায় গিয়া রাক্ষস সভ করিল বসাত। 
সকল রাক্ষস মোল রাবণে কৈল রাজা । 
দেব দানব ন্রিভূুবনে করে তার পুজা ॥ 
রাবণ কুম্ভকর্ণ রাক্ষস বিভীষণ । 
যেন মতে বিভা তারা কৈল তিনজন ॥ 
মৃগয়া করিতে গেল গহন কাননে । 
ময় দানব সনে দেখা হৈল সেইখানে ॥ 
কন্যারত্ব আছে তার পরম সুন্দরী । 
ত্ৰৈলোক্য জিনিয়া রূপ নাম মন্দোদরী ॥ 
রাবণ বলে কন্যা লৈয়া আছ কেন বনে। 
সকল কথা কহে দানব রাবণ তাহা শুনে ॥ 
কন্যা বর মাগিয়াছি দেব আরাধনে । 
পরম সুন্দরী কন্যা থোব কার স্থানে ॥ 
রাজগ্রী দোখ তোমার শুন মহাশয় । 
কোন কুলে জন্ম তোমার দেহ পাঁরচয় ॥ 
রাবণ বলে আমি 'বশ্রবানন্দন । 
রাক্ষসের রাজা আমি নাম দশানন ॥ 
ময় দানব বলে আমি বিশ্রবায় জান । 
আমার কন্যা বিভা করহ আপান ॥ 
কন্যা দান করে দানব পরম কৌতুকে । 

৷ শাঁন্তরশেল নামে অন্ধ দিলেক যৌতুকে ॥ 


রামায়ণ 


. যমের ভাঁগনী সেই শেল সংসার বিদিত । 
, সেই শেলে লক্ষমণ বাঁর হৈয়াছিলেন মযচ্ছত॥ 


রাবণেরে বাপের শাপ দানব নাহি জানে । 

কন্যাদান দয়া রাবণে বিষাঁদল মনে ॥ 

গবরোচন রাজার কন্যা যৌবনে উত্জবলা । 

কুন্ভকর্ণ 'বিভা কৈল নাম চন্দুকলা ॥ 

সেই কন্যা দীঘলকায় তিন যোজন । 

সাত যোজন উ্‌ভ বড় বার কৃষ্ভকর্ণ ॥ 

যেন কন্যা তেন বর শোভে দুইজন । 

কুম্ভকৰ্ণ বিভা কৈল সেই তপোবন | 

সরমা নামেতে কন্যা গন্ধব্ব কুমার! 

বিভীষণ বিভা করে পরম সুন্দরী | 

মৃগয়া কারতে গেলা বিভা কৈল তিনজন । 

বিভা কার লৈয়া আইল গ্ৎকায় তখন ॥ 

মন্দোদরীর পুত্র হৈল মেঘনাদ । 

দেখিয়া দেবতাগণ করয়ে বিষাদ ॥ 

মেঘের গঞ্জ নে গঙ্জে লঙকার ভিতর । 

থরথরে কাঁপেন পাঁথবী সপ্ত সাগর ॥ 

গন্ধৰ্ব্ব দেবতা যক্ষ সভে কাঁপে ডরে। 

ত্ৰিভুবন কম্পমান ভ্রাসিত অন্তরে ॥ 

রান কুম্ভকৰ্ণ নিদ্রায় অচেতন । 

ত্রিশ যোজন নিদ্রার ঘর বাঁধল রাবণ ॥ 

দশ যোজন দ্বার রাখে আড়ে পারসর | 

কুম্ভকর্ণ নিদ্রা যায় ঘরের ভিতর ॥ 

ন্রশ কোট ঠাটে চার দ্বার রাখে । 

নিদ্রা যায় কুম্ভকৰ্ণ আপনার সুখে ॥ 

এইমত নানা সুখে আছে রাক্ষসগণ । 

চৌন্দ যুগ লঙকায় রাজ্য করিল রাবণ ॥ 

অগস্ত্যের কথা শুনি রঘুনাথের হাস । 

কহ কহ বাঁলয়া রাম কাঁরলা প্রকাশ ॥ 

কোথা কোথা কৈল রাবণ দিগাবজয় রণ । 

কহ দৌখ শুনি মুনি পুরাণ কথন ॥ 

অগস্ত্য বলেন রঘুনাথ কর অবধান। 

দিগএবিজয়ের কথা কাঁহ তব স্থান ॥ 

ছব্রিশ কোট রাবণের প্রধান সেনাপতি । 

তিরাশাী কোটি বন্দ রাবণের ঘোড়া হাথী ॥ 

রাজ রাজ্য তার সাতশত অক্ষৌহিণী । ৃ 

সত্তীরঅক্ষৌহিণী ঠাট তারে কাঁপেতো মোদনাী | 

বহ্ধার বর গায়্যা তার দুজ্জয় প্রতাপ । 

রাবণের নামে দেব দৈত্য সভার লাগে কাঁপ ॥ 
রথে চাঁড়য়া অন্তরীক্ষে বেড়ায় রাবণে । 

সপ মত পায় লুট্যা লুট্যা আনে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


দেবকন্যা যত আনে স্বর্গবিদ্যাধরী । 
পরদ্ী ধারয়া আন লঙ্কায় করে কেলি ॥ 
কুবেরে ইন্দু রাজা ডাক দিয়া বলে। 
তোমার ভাই রাবণ কেন দুরাচার করে ॥ 
কুবের বলেন আমি তার কি কাঁরতে পার । 
আমারে খেদাইয়া সে নিল লঙ্কাপুরী ॥ 
দত পাঠাইয়া দিলে না থাকিবে প্রবোধে | 
আরবার আসিয়া মোরে (ক কাঁরবে কোধে ৷ 
আসিয়া কুবের দূত পাঠায় সত্বর। 

এই সভ কথা কহ গিয়া রাবণ গোচর ॥ 
রাবণ গোচরে দূত লোয়াইল মাথা । 

যোড় হাথ করিয়া কহে কুবেরের কথা ॥ 
চৌদ্দ হাজার বৎসর তপ কৈল অনাহার । 
অন্তবাড় লাগিল তার আগ্থচর্্ম সার ॥ 
ব্ৰহ্মা আসিয়া আপাঁন কুবেরে দিলা বর। 
লোকপাল হইলা 'তাঁন ধনের ঈম্বর ॥ 
দেবতার মায়া কুবের তবু নাহি জানে । 
কোন তপ কর্যা তুমি হিংস দেবগণে ॥ 
এত যাঁদ দূতের মুখে শুনে রাবণ কথা । 
কুপিল রাবণ রাজা দূতের কাটে মাথা ॥ 
দেবতার ব'ড়াই কুবের শুনায় আমায় তরে। 
দূত কাটিয়া যাই কুবের মারবারে | 
'দিগবিজয় কারতে তখন চালল রাবণ । 
আগে কুবের মার পিছে দেবগণ ॥ 

ছন্রিশ কোট রাবণের প্রধান সেনাপতি । 
সাঁজয়া চলল সভে রাবণ সংহতি ॥ 
রাবণের রথ লৈয়া যোগায় সারাথ । 

মণ মাঁণক রতন নিম্মহিল তাঁথ ॥ 

কনক রাঁচত রথ অদ্ভুত 'নম্মাণ । 

পবন বেগে অন্ট ঘোড়া রথের যোগান ॥ 
পৰ্ব“তয়া ঘোড়া তাহে সোনার বিদ্ছুকি । 
তেইশ অক্ষৌহিণী চলে যুঝার ধানুকী ॥ 
বিংশাত কোটি হস্তা চলে অব্ব্দ কোটি ঘোড়া । 
সত্তার অক্ষোহণন পাইক চলে জাঁট ঝকড়া ॥ 
পাইকের পায়ের ভরে কাঁপে তো মোঁদনী । 
রাবণের সনে বাদ্য সাত অক্ষৌহিণী ॥ 

শত সহস্র দড়মসা তিন লক্ষ কর্ণল। 

. কোটি সইম্ৰ ঘণ্টা বাজে মদঙ্গ মিশাল ॥ 
ভেঙূর ঝাবার বাজে রশ কোটি কাড়া । 
কাংস্য করতাল বাজে ছন্রশ কোটি পড়া ॥ 
[তরাশী লক্ষ বাদ্য বাজ বড় বড় দামা । 
দণ্ডী মূহরি বাজে সাতাইশ লক্ষ বীণা ॥ 


৩২৯ 


লক্ষ লক্ষ শিঙ্গা বাজে ডম্ফ কোটি কোটি। 
আঠারো লাখ দগড়ে ঘন পড়ে কাটা ॥ 
ত্রিশ লক্ষ শান বাজে আত খরসান । 

নৈ লক্ষ শখ বাজে মঙ্গল আগ/য়ান ॥ 
ঢেমচা খেমচা বাজে পণ্টাশ হাজার । 
চৌরাশণ লক্ষ কোট বাজে পাখওয়াজ উরমাল' 
শরমঙ্গলা বাজে সত্তার লাখ কাঁশ। 
{বরানই হাজার বাজে মন্দ মধুর বাঁশ ॥ 
বাদ্যের কোলাহলে দেবতার তরাস। 
চৌরাশি লক্ষ কোটি বাজে যন্ত্র কাঁপলাশ ॥ 
তবল নিশান ঢাক বাজে জয়ঢোল । 

সকল পৃথিবী যুড়ি উঠিল গণ্ডগোল ॥ 
রাবণের সাজন দেখ কাঁপে দেবগণ । 
ন্রিভুবন জানতে মন সাজিল রাবণ ॥ 
চক্ষুর নিমিষে রাবণ সাগর হৈল পার। 
কৈলাস পৰ্বতে উঠি করি মহামার ॥ 
কুবেরে ঠাঁঞ দূত গিয়া কহেন সত্বর । 
তোমাকে জানতে আইসে রাজা লক্েম্বর ॥ 
তোমার দূত কাটে আর না মানে প্রবোধ ৷ 
তোমাকে সাজিয়া আইসে হৈয়া মহা ক্রোধ ৷ 
সত্তার কোটি যক্ষ কুবের পাঠাইল রোষে । 
মহাযুদ্ধ বাজিল তখন যক্ষ রাক্ষসে ৷ 
রাবণ রাজা করে তখন বাণ বাঁর্ষণ । 
সত্তার কোটি যক্ষ ভঙ্গ দিল সাহতে নারে রণ 
যোগাঁবন্ধ নামে কুবেরের সেনাপতি । 
যুবিবারে কুবের তারে দিলেক আরাঁত ॥ 
'বিফুচক্ হেন যেন তার চক্লের ধার । 

চক্র অস্ত্রে রাক্ষসের উপরে মহামার ॥ 

রাবণ রাজা নানা অস্তু ফেলে চারি ভিতে। 
পলাইল যোগাঁবন্ধ না পারে স'হতে ॥ 
রাবণের যুদ্ধ দোখ পলায় উভরড়ে । 
আওয়াসের ভিতরে গেল প্রাচীরের আড় ॥ 
কাপল রাবণ রাজা ধায় হড়ার'ড় । 
রাবণেরে আগুলিয়া রাখল দ:য়ারী ॥ 
সুর্যের তেজ যেন দ্বারপাল ধরে। 
রাবণেরে আগনলিয়া রাখত দ;য়ারে ॥ 
কুপিল রাবণ রাজা বলে মহাবল! । 

দুয়ার চাপিয়া চলে কার ঠেলাঠেলি ॥ 
দ্বারের পাথর দ্বারী উপাড়ল টানে। 

দুই হাথে ধাঁরয়া রাবণের মাথায় হানে ॥ 
রন্তে রাঙ্গা হৈল তখন রাজা ত রাবণু। 
ভাগ্যে পুণ্যে এড় ইল রক্ষার কারণ ॥ « 


banglabooks.in 


৩২৮ ৩৩০ 


ভাইর সেই পাথর তুল রাবণ দ্বারীর মাথায় মারে। 
রাবণে পাথরের প্রহারে সেই দ্বারপাল মরে ॥ 
মাতাঃঘ্বারী পড়ল এখন কুবের চিন্তিত । 
কোন: মণিভদু সেনাপাঁতি আনিল ত্বারত ॥ 
এত *মাণভদ্ন বালি তোরে প্রধান সেনাপাঁত। 
বাপেআজকার যুদ্ধে তুমি কুলাও আরাঁত ॥ 
রাবণেবীরের ভিতরে তুমি গণ মহাগুণ । 
মোরেসংগ্রামে পণ্ডিত তুমি আমি ভাল জান ॥ 
বিশ্রবতোমার সমুখে বাঁর যুঝে কোনজন । 
[বিষমহাথে গলায় বাঁধিয়া আনহ রাবণ ॥ 
রদ্ধারযতেক আছিল কুবেরের সেনাপাতি। 
আপন্যদাঝবারে কুবের তারে দিল অনুমতি ॥ 
কৈলাসাজিয়া চলিল তারা রথাঁ মহারথা । 
তোমামাটাশী লক্ষ সেনাপাঁত চালল সংহতি ॥ 
বাপেমাঁণভদ্র আসিয়া করে বাণ বাঁরষণ । 
রাবণ্ডে্গ দিয়া চতুদ্দিগে পলায় বৃক্ষসগণ ॥ 
লঙ্কারাক্ষসের ভঙ্গ দোখ রূষিল রাবণ । 
তার মাণভদ্রের উপরে করে বাগ বরিষণ ॥ 
রশ নীবণের বাণে সে 'তিলেক নাহ চিন্তে । 
রাবনোবণ মারতে যক্ষরাজ গদা নিল হাথে ॥ 
লৎকাদার বাঁড় মাণভদ্ মারল নির্ঘাত । 
লঙকামাথার মুকুট রাবণের কারল নিপাত ॥ 
সকলাক্ষেরে জানিতে নারে রাজা তো রাবণ । 
দেব পব্বত আনিল রাবণ রাজা দশ যোজন ॥ 
রাবণশ যোজন পব্ব'তখান এড়িলেক রোষে । 
যেন হন পাথর মাঁণভদ্র গিলিল গরাসে ॥ 
মগয়াণিভদ্রের মুখ দৌখ রাফ রাবণ । 
ময় দাবণ রাজা শরীর কৈল তিনশত যোজন ॥ 
কন্যামলাম্তক যম যেন র্‌াষল রাবণ । 
টৈলোঁড় হাথে চাঁপিয়া তায় নিলেক জীবন ॥ 
রাবণ ণিভদ্র পাঁড়ল তবে কুবের চান্তত । 
সকলাপনি চাঁললা তবে পান্রমিত্রে বেষ্টিত ॥ 
কন্যাক দিয়া কুবের বলে শুন ভাই রাবণ । 
পরমাঁচিত নহে যে কর্ম তাহা কর কি কারণ ॥ 
' ব্লাজঠত পাঠাইয়া দিলাম না মান প্রবোধ । 
কোন্যামার দূত কাটিলা ভাই কোন্‌ অপরাধ ॥ 
রাবণানেক তপ কৈলা ভাই আস্থচর্্ম সার । 
বাক্মমের হইতে না পারিলা' কিসের অহগকার ॥ 
ময় দামি অমর হৈলাম তপের প্রসাদ । 
আমামর হইতে না গারিলা কিসের বিসদ্বাদ ॥ 
বন্্যাথা তথা যংদ্ধ কর অবশ্য মরণ । 
শান্ুরেণ বেলা সোঙারিবে ভাই আমার বচন ॥ 


রামায়ণ 


ধার্মিক সেই বাড়ে ধর্ম্মের তেজে। 
অধার্মিক পাঁপষ্ঠ হৈলে সবংশেতে মজে ॥ 
অমর হৈয়াছি আম লইতে নারিবে প্রাণ । 
সবেমান্্র দেখি ভাই কর অপমান ৷ 

আমা সম্ভাষিয়া ভাই কোন: প্রয়োজন । 
উপযমুন্ত নহে ভাই করহ এমন ॥ 

এত যদি বলিল কুবের যক্ষরাজে । 

রাবণের পান্রীমন্ত্র সভে পাইল লাজে ৷ 
কুব'্ধ হইল রাবণের দৈব দোষে পাঁড়। 
কুবের বুকে মালেক গদাবাঁড় ৷ 

রন্তে রাঙ্গা হৈয়া কুবের পড়ে ভামিতলে । 
ঝড়েতে কদলি যেন পড়ে ডালে মূলে ॥ 
কুবেরকে ধাঁরয়া নিল কুবেরের অনুচরে । , 
কুবের লৈয়া গেল তারা ভিতর অন্তঃপুরে ॥ 
পুজ্পক রথ বন্দী কৈল ভাণ্ডার লুঠ করে। 
স্তীগণ লুঠিতে যায় ভিতর অন্তঃপুরে ॥ 
উভরড়ে ধায়্যা যায় কুবেরের দ্মাীঁগণ । 

স্লী সভ পলাইয়া যায় হাসে তো রাবণ ॥ 
লুটিয়া পুড়াইয়া পুরী কৈল ছারখার । 
কুবের জীনয়া রাবণ হইল আগুসার ॥ 

রথে চাঁড়য়া রাবণ দিগ্ঠাবজয় করে। 
উত্তরকান্ডে গাইল গীত সরম্বতীর বরে ॥ 


কুবের জিনিয়া রাবণ যায় ত্বরা করি। 
দ'ক্মণ কৈলাসে আছে মহাদেবের পুরী ॥ 
মহাদেব সম্ভাঁষতে যায় কৈলাস শিখর । 
আনান্দত বড় মনে জিনিয়া ধনে*বর ॥ 
কার্তকের জন্মস্থান সোনার শরবন । 
তথা গিয়া রথের সনে ঠোকল রাবণ ॥ 
বনেতে ঠৌকল রথ আগু নাহ সরে। 
পান্রমিত্ত লৈয়া তখন যুক্তি করে ॥ 

মরীঁচি রাক্ষস বলে তুমি না জান রাবণ । 
কাত্তকের জন্ম হইল এই শরবন ॥ 

জান হে রাবণ এই কৈলাস 'শিখর। 
গৌরী সঙ্গে কোল এথা করেন মহেশ্বর ॥ 
দেব দানব গন্ধৰ্ব্ব এথা ফেহো না আইমেডরে। 
হেন ঠাঁঞ কেন আইলা মারবারে তরে ॥ 
কাঁপল রাবণ রাজা দুতের বচনে। 

রথ হৈতে উঠ্যা যায় মহাদেবের স্থানে ॥ 
নন্দী নামে দ্বারা তথা রাবণ রাজা দেখে। 
হাথে জাঠা করিয়া সে দূয়ারেতে থাকে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


বানরের মূখ দেখে নন্দী দুয়ারী । 

বানরের মুখ দেখ্যা রাবণ দেয় টীটকার ॥ 
নন্দী বলে দ্বারী আম কর উপহাস । 

এই মুখে রাবণ তোর কাঁরবে বংশনাশ ॥ 
তোমা চ্ছার মারিয়া মোর কোন: প্রয়োজন । 
আপন দোষে সবংশে মারবে হে রাবণ ॥ 
নন্দী শাপ দিল রাবণ তাহা নাহ মানে । 
কাঁড় হাথে সাপটিয়া কৈলাস তোলে টানে ॥ 
কাঁড় হাথে ধাঁরয়া রাবণ কৈলাস দিল নাড়া । 
[তিনশত যোজন উঠে কৈলাসের চূড়া ॥ 
পব্বত টলমল করে পাৰ্ব্বতী কাঁপে ডরে। 
ত্রাস পায়্যা পাব্বতন গেলামহাদেবের আড়ে ॥ 
পাব্রতী বলেন মহাদেব কর পারন্রাণ । 
কোন: বীর আসিয়া কৈলাসে দিল টান ॥ 
রাবণের বল দেখ মহাদেবের হাস। 

বাম পদে চাঁপলেন পব্যত কৈলাস ॥ 

হাতে বেথা পাইয়া রাবণ চীৎকার ছাড়ে । 
রাবণের ডাকে স্বর্গ মর্ত্য পাতাল উপড়ে ॥ 
বিষম রা কাড়ে চমৎকার 'ন্রিভূবন। 

মহাদেব বলেন তোরে জানিল; রাবণ ৷ 
পঢচ্পক রথ মুস্ত হইল মহাদেবের বরে । 
সেই রথে চাঁড়য়া রাবণ দিগৃ্বিজয় করে ॥ 
অগস্ত্যের কথা শুনি রঘুনাথের হাস । 
কহ কহ বলিয়া রাম করিলা প্রকাশ ॥ 
অগস্ত্য বলেন রাম কাঁহ তোমার স্থানে । 
অবধান কাঁর রাম শুন এক মনে ৷ 

হিমালয় পৰ্বতে গেল লঙ্কার অধিকারী । 
তথা গিয়া কন্যা দেখে পরম সুন্দরী ॥ 
মাথায় জটা ধরে সে কৃষ্চন্্ম পরিধান । 
আপাঁন লক্ষমীদেবী তথা হৈয়া অধিষ্ঠান ॥ 
সূর্যের তেজ যেন সাবন্রী দেবী মাতা । 
ইন্দ্রাণী রুদ্রাণী যেন সাক্ষাৎ দেবতা ৷ 
আত।থ ব্যবহারে কন্যা দিলেন আসন পানি । 
কামে পাঁড়ত রাবণ রাজা 'জিজ্ঞাসে কাহিনী ॥ 
রূপ যৌবন ধন ভোগ দেখায় বিলাস । 
কোন: কায্যে কঠোর তপ কর উপবাস ॥ 
কার পত্বী হও তুমি কাহার বিয়ার । 
কোন কাধ্যে কঠোর তপ করহ সুন্দরী ॥ 
কন্যা বলে আমার কথা! কছিতে বিস্তর । 
যাহা লাগি তপ করি শুন লক্কেশ্বর ॥ 
কুশধ্বজ বাপ আমার পিতামহ বৃইস্পাত। 
কুশধবজের কন্যা আমি নায় বেদবতাঁ ॥ 


৩৩১ 


বেদ পাঁড়তে বাপের মুখে আমার উৎপাত । 
দ্ভবা নাম থুইলা বেদবতী ॥ 
বিষ্ণু বর কারা বাপ বিভা দিতে চায় । 
আমায় বিভা করিতে দেব দানব পথ বয় ॥। 
কারে বিভা নাঁদলেন বাপ বিষ্ণু কৈলেন সারে । 
শদ্ভূ নামে দৈত্যের যুদ্ধে বাপ আমার মরে। 
মাতা অনুমূতা হইলা মা বাপ আমার নাই । 
জন্ম তপ কার আম রূপযৌবনে নাহি চাই ॥ 
মৈল বাপ মা আম কার অভিলাষ । 
তপস্যা কাঁরয়া আমি যাব বিষ? পাশ ৷ 
তৈলোক্য জিনিয়া রুপ সব্বগুণ ধর। 
বুড়া বর ইচ্ছিয়া কেন তপ করিয়া মর ॥ 
রাবণ বলে কোথা বিষ্ণু কোথা নারায়ণ । 
তারে পাইলে এক চাপড়ে বাঁধব জীবন ॥ 
কন্যা বলে হেন বাক্য মুখে নাহ আন । 
নভুবনপাঁজত বিষ্ণু কার বাপে জিনি ॥ 
কন্যার কথা শুন্যা রাবণ কন্যার ধরে চুলি । 
বলেতে ধারয়া করে শঙ্গার মহাবলী ॥ 
হাথ না আছাড়ে কন্যা রাবণের কোলে । 
শূঙ্গার কাঁরয়া রাবণ কন্যার এড়ে চুলে ॥ 
কন্যা বলে জাতিনাশ কি মোর জীবনে । 
অগ্নিপ্রবেশ কর্যা মরি রাবণ 'বিদামানে ॥ 
ৰৰহ্মার বরে রাবণেরে ব্রিভুবনে নারি । 
ক কাঁরতে পারি আমি অঙ্পপপ্রাণী শ্ত্রী | 
তপের তেজে ভল্ম করি তপ হইবে নাশ । 
রাবণবধের চিন্তায় আপন বিনাশ ॥ 
আঁগ্নকুণ্ড সাজাইল জলন্ত অগ্নরাশি । 
আঁঞ্ন প্রবোশতে যায় কন্যা মানসী ॥ 
অনেক পুণ্যে আঁগ্ন তোমার কারলাম সেবা । 
উত্তম কুলে জন্মিব আম অযোনসম্ভবা ॥ 
[বু বর হয় যেন আর জন্মান্তরে । 
আমা লাগ রাবণ যেন সবংশেতে মরে ॥ 
রাবণ হেতু মরি আমি সব্বলোকে দেখি। 
আমা লাগ রাবণ মরিবে তুমি হৈও সাক্ষী ॥ 
আঁ্ন প্রবোশল কন্যা রাবণবধের কারণ । 
পুজ্পবৃষ্টি দুন্দীভ বাজে হরিষ দেবগণ ॥ 
জনক রাজার কন্যা হইলেন নাম তাঁর সীতা । 
বিষ্ণু অবতার তুমি তোমার পাঁতত্রতা ॥ 
পাঁতব্রতার শাপ কভু না হয়ে খাণ্ডত। 
সীতা লাগ মৈল রাবণ সংসার বিদিত ॥ 
ত্ৰেতা বূগে রঘুনাথ তুমি তাঁর পতি ।* 
সত্যযুগে তপ কৈল কন্যা বেদবতা ॥ . 


banglabooks.in 


০৩২ 


আঁবচারে কর্ম কৈলে সব্্বলোকে গঞ্জে । 
অহঞ্কারে রাবণ রাজা সবংশেতে মজে ৷ 
অগস্ত্যের কথা শ্ন্যা রঘুনাথের হাস। 
কহ কহ বিয়া রাম করিলা প্রকাশ ॥ 
বেদবতী হিয়া তখন কোথা গেল রাবণ । 
কহ দৌখ শ্যান ম্যান পুরাণ কথন ॥ 
অগস্ত্য বলেন রাবণ রাজা কারে নাহি মানে । 
শাপ গালি যত পড়ে কিছুই নাহি শুনে ৷ 
যত যত রাজা আছে পৃথিবামণ্ডলে । 
সকল রাজা জানতে চাহে আপন বাহুবলে ৷ 
মরূত্ত রাজা যজ্ঞ করে ধনে মহাধনী । 
ব্রাহ্মণ সকল আনিয়াছে পরম গেয়ানি ॥ 
যজ্ঞভাগ লৈতে আস্যাছেন দেবগণ । 

রথে চাঁড়য়া তথাকারে গেল তো রাবণ ॥ 
হ্রাস পাইল দেবগণ রাবণেরে দোখ। 

সাপ যেন মাথা লোঙায় দেখ্যা গরুড় পাখি ॥ 
রাবণ দেখিয়া ত্রাস পাইল যত দেবগণ । 
পক্ষরূপ হৈয়া সভে হইলা অদর্শন ॥ 

ইন্দ্র ময়ূর হইলা কুবের কাকলাস। 

যম কাক হইলেন বরুণ হইলেন হাঁস ॥ 
যজ্ঞ করে মরত্ত রাজা তারে নাহি চান । 
পাঁরিয় দেহ যদি তবে আমি জানি ॥ 
|রাবণ বলে ব্রিভুবনে আমি তো পূজিত । 
রাবণ রাজা নাম আমার সংগ্রামে পণ্ডিত ৷ 
'কুবের বড় ভাই আমার ধনের অধিকারী । 
'পুজ্পক রথ নিল আর জিনি লঙ্কাপুরী ॥ 
আপনার ব'ড়াই করে বাঁসয়া সভাতলে । 
শুনয়া মরূত্ত রাজা অগ্নি হেন জলে ॥ 
জ্যেষ্ঠ ভাই মারো কাটো কাঁহছ আপান | 
হেন কথা শুনে লোক অদ্ভূত কাহিনী ॥ 
ধার্মিকের অপরাধ অধার্্িকে কহে। 
ধাঁম্মিক জন শুনিলে তার কিছু নাহি রহে ॥ 
রহ্মার বর পায়্যা তোর কারো নাহি ডর। 
মানুষ হইয়া তোরে পাঠাইব যমঘর ॥ 
ধনুক বাণে মরডত্ত রাজা যাঝবারে মন। 
হাথে ধরিয়া তারে রাখে সকল ব্রাহ্মণ ৷৷ 
মহেম্বর যজ্ঞের বেলা কোপ নাহ করি। 
মারকাট কৈলে এখন সবংশেতে মার ॥ 
যন্ঞে পূর্ণ না হইলে আঁত বড় দোষ । 
পরাজয় মান রাবণ পাউক সন্তোষ ॥ 
পুরোহিতের বচনে রাজা কোপ কৈল দর । 
পাপিষ্ঠ রার রাজা বড়ই নিষ্ঠুর | 


রামায়ণ 


পরাজয় মান্যা রাজা রহে যজ্ঞদ্থানে । 
যজ্ঞের ব্রাহ্মণ খায়্যা বুলে রাক্ষমগণে ॥ 
দশ বিশ ব্রাঙ্ণ সাপু হয়া ধরে। 
শত শত রাক্ষসে গিলে একেক বারে ॥ 
সংগ্রাম জয় কর্যা চলিল রাবণ । 
পক্ষ হইতে বাঁহর হইল যত দেবগণ ॥ 
পক্ষের প্রসাদে দেবতা পায় পরিভ্রাণ । 
পক্ষেত্ তরে দেবগণ কৈলা নিরূপণ ॥ 
ইন্দ্র বলেন ময়র তোমারে দিলাম বর। 
সহস্র চক্ষু হৈবে তোমার লেজের উপর ৷ 
মেঘ পাতিয়া আম যখন করিব গম্জন। 
পাখ সারিয়া তখন তুমি ধরিবে পেখম ॥ 
পেখম ধাঁরবার কালে ছুইবে যেইজন । 
ছোঁবামান্ কুণ্ঠ হবে না যায় খণ্ডন ৷ 
পূব্বেতে ময়র ছিল নীল আকার । 
ইন্দুবরে সহস্র চক্ষু: লেজে হইল তার ॥ 
কুবের বলে কাঁকলাস তোমায় দিলাম বর। 
সোনা হেন হউক তোমার সকল কলেবর ॥ 
কুবেরের বরে তার নিজ বর্ণ খণ্ডে । 
সোনা হেন গা হইল মুকুট ধরে মুণ্ডে ৷ 
বরুণ বলেন হাঁস তোমারে দিলাম বর । 
চন্দ হেন হউক তোমার সভ কলেবর ॥ 
লোকপাল বরুণ জলের আঁধপতি । 
জলেতে চারতে তোমার হইবে পাীরাতি ॥ 
যম বলেন কাক তোমারে দিলাম বর। 
আমা হইতে তোমার নহিবেক মরণের ডর ॥ 
রোগ পাঁড়া তোমারে কিছ কাঁরতে না পারে 
তবে তোমার মরণ মানুষে যাঁদ মারে ॥ 
যাহার বন্ধুবান্ধব তোমায় যোগাবে আহার । 
যমলোকে তপতি তার হৈবেক নিম্তার ॥ 
যজ্ঞে পর্ণ দিলেক পক্ষরে দিলা বর। 
লোকপাল দেবতা সভে গেলা নিজ ঘর ॥ 
মরুত্তের যজ্ঞের কথা শুনিতে চমৎকার । 
সুবর্ণের যজ্ঞকুণ্ড পৰ্বত আকার ॥ 
চৌদ্দ (যোজন সেই যজ্ঞের 'নম্ময়ি মেখলা । 
দ্বাদশ যোজন তার উপরে যজ্ঞশালা ॥ 
সোনার পাত্রে ভোজন করে নিত্য তাকরেবজ্জন ॥ 
সেই সোনায় ভাঁরয়াছে তিন শত যোজন ॥ 
কুবেরের ধন হইতে মরত্ত ধনে জিনে। 
মরুত্ত হেন ধনী রাজা নাহি ত্রিভুবনে ৷ 
৯১৯৬ ধন রাম সব্বলোকে ঘোষে । 
এমত মহাধনী রাজা আছিল চন্দ্রবংশে ॥ 


banglabooks.in 


করকাণ্ড 


উত্তরকান্ড রাঁচল কৃত্তবাস পান্ডত । 
মরত্ত রাজা যজ্ঞ কৈল সংসারাবাদিত ॥ 


অগস্ত্যের কথা শুন রঘুনাথের হাস । 
পুন কহ কহ বাল রাম কাঁরলা প্রকাশ ॥ 
মরুত্ত রাজা জানয়া কোথা গেল তো রাবণ । 
কহ দেখি শুনি মান পুরাণ কথন ॥ 
অগস্ত্য বলেন রাম রাবণ যাহা নাহ গণে । 
আপনার সমান বল না দেখে কোনখানে ॥ 
্হ্মার বরে রাবণ রাজা নানা মায়া ধরে। 
পরাজয় মানিল তাকে সকল নরে*বরে ॥ 
*পুরন্দর বাসুরথ মগধ জন্মেজয় । 
হেন সব মহারাজা মানে পরাজয় ॥% 
সকল রাজা 'জীনলেক পাঁথবী মণ্ডলে । 
অযোধ্যা জানতে যায় মহা কোলাহলে ৷ 
অনারণ্য রাজ্য করে অযোধ্যার রাজ্যে । 
বার্তযা পায়্যা রাবণ রাজা তার তরে সাজে ॥ 
তোমার পূর্বপুরুষ অনারণ্য নাম । 
অযোধ্যায় গিয়া রাবণ মাগল সংগ্রাম ৷ 
লত্কার রাবণ আম তোমায় সংগ্রাম চাই । 
অনারণ্য রাজা পলাইয়া যায় কৈ ॥ 
পল অনারণ্য রাবণ অহঙকারে। 
কটক লৈয়া যায় ঘাাঁঝবার তরে ॥ 
বৃদ্ধকাল রাজার চক্ষু মাসেতে ঢাকে। 
চক্ষের ভু টান্যা বাঁধে তবে রাজা দেখে ॥ 
চিরঞ্জীবী রাজা সেই পাঁথবী ভিতরে । 
রাজার বয়েস হয় বাইশ হাজার বৎসরে ॥ 
তিশ কোট ঘোড়া রাজার চৌরাশী লক্ষ হাথা 
লেখা জোখা নাহ যত যুদ্ধসেনাপাঁত ॥ 
রাক্ষস মানুষে যুদ্ধ বাজিল বিস্তর । 
দুই কটকে রণ বাজিল দেখতে ভয়ঙ্কর ॥ 
অনারণ্য রাজা করে বাণ বারষণ । 
রাবণের ঠাট কটক পলায় তখন ॥ 
ঠাট কটক পলাইল রাবণ ফাঁফর । 
অনারণ্য সনে রাবণ যুঝে একেশ্বর ॥ 
রাবণ রাজা করে তবে বাণ বরিষণ। 
বুড়া রাজা বাণ ফুট্যা হইল অচেতন ॥ 
নাদ্বধ হইল রাজার চক্ষুর নিমিষে । 
রাবণের উপরে করে বাণ বাঁরষে ॥ 
বুড়া রাজা এড়ে তখন চোখা চোখা বাণ। 
রাবণের গা বিশধয়া কৈল খান খান ॥ 


৩৩৩ 


রাবণের গা বিশধয়া রন্ত পড়ে শোতে । 
অশোক িংশুক যেন ফুটিল বসন্তে ৷ 
দুই রাজায় বাণ বাঁরষে কেহো না পায় আশ । 
দুই রাজায় যুদ্ধ কাঁরলা দশ মাস ॥ 
রাবণ হইতে বুড়া রাজার বাণ আছে উন। 
রাবণ রাজার বাণ নাহ শূন্য হইল তণে ॥ 
ধনুক এঁড়িয়া রাজা মল্লযুদ্ধ করে। 
রুষিয়া চলিল রাবণ রাজা মারিবারে ॥ 
অনারণ্যের, বুকে মারে বজ্ব চাপড় । 
রথে হইতে পড়্যা রাজা করে ধড়ফড় ॥ 
মরণকালে বুড়া রাজা করে ছটফট । 
হাসিয়া রাবণ যায় রাজার নিকট ॥ 
*রাজভোগে রাজা না জানিশ পরের বল। 
আমার সণে রণ কৈলে মরণ নিশ্চল ॥* 
নিভূবন জান আম কৌতুকের তরে। 
আমার সনে যুদ্ধ কর্যা কে বাঁচতে পারে ॥ 
অনারণ্য বলে রাবণ না কারস অহঙ্কার । 
কভু হার কভু জিন আছয়ে সংসার ॥ 
বড়াই কি কাঁরব আর মরণের কালে । 
শাপ দিয়া মরি যেন তোর তরে ফলে ৷ 
অনেক যজ্ঞ করিল: আমি তুষিল; ব্রাহ্মণ । 
রাজা হৈয়া পাঁথবাঁর করিল পালন ॥ 
এত সভ পণ্য মোর যাবে ভালে ভালে । 
শাপ দিয়া মার যেন তোর তরে ফলে ॥ 
তোর বধের তরে পুর্ষ 

জীন্মবে মোর কুলে । 
তোর তরে শাপ দিল: মরিবার কালে ॥ 
আমার বংশে পুরুষ জান্মবেক শেষে । 
তাহার হাথে রাবণ তুম মরিবে সবংশে ॥ 
রাবণেরে শাপ হইল হর্ষ দেবগণ । 
অনারণ্য উপরে করে পুজ্প বরিষণ ॥ 
সংগ্রামে পাঁড়য়া রাজা গেল স্বর্গবাসে। 
দগ্‌াবজয় করে রাবণ পাইয়া বড় আশে ॥ 
তোমার পূর্বপুরুষ মারে 

অযোধ্যাপুরী জিনে। 
হেন রাজা রাবণ পাঁড়ল তোমার বাণে ॥ 
রাম বলেন বাঁর নাহি ছিল সেই কালে । 
তে কারণে মার কাট করিয়া রাবণ বোলে ॥ 
সে কালের রাজা বক্ষ অস্ত নাহি জানে। 
তে কারণে মার্যা কাট্যা বেড়াইত রাবণে ডি 
অগস্ত্য বলেন রাবণ রাজা নানা মায়া ধরেণ। 
স্বভাবে রাক্ষসের মায়ায় কোনজন তরে ॥ 


banglabooks.in 


৩৩৪ 


মায়াবলে মহারণে অনেক অন্তর । 
তে কারণে পরাজয় না মানে লক্রেদ্বর ॥ 
মনুষ্য হইয়া যেবা বিষ্ণু অধিষ্ঠান । 
তার ঠাঁঞ রাবণ রাজা পায় অপমান ॥ 
কার্ত বীষার্জন রাজা আছিল চন্দ্রবংশে । 
সহস্র হাথ ধরে রাজা জন্ম বিফ; অংশে ॥ 
সহস্র হাথ ধরে যেন সহস্র পব্ধত। 
সহস্র হাথ জোড়ে পহত্র প্রহরের পথ ॥ 
ঘরেতে থাঁকয়া রাজা সংসার নিরখে । 
যার ধন হারায় সে নাম কৈলে পায় সমুখে ॥ 
মনুষ্য হইয়া রাজা ধর্মে ঘর করে। 
তথা গিয়া বার্তা পুছে রাজা লঙ্কেবরে ॥ 
লঙ্কার রাজা আঁম সংগ্রাম চাই । 
তোর অঞ্জন রাজা পলাইয়া গেল কই ॥ 
রাক্ষসের ঠাট কটক দৌখতে ভয়ঙ্কর । 
অজ্জ্নের তেজে কেহো নাহ করে ডর ॥ 
ক চায়্যা বেড়াইস রাবণ শূন্য নগরে । 
জলক্লীড়া করে রাজা নন্ম'দার তারে ॥ 
নম্্মদায় চলে রাবণ অজ্জুন উাদ্দশে । 
পথে যাইতে বিন্ধ্য পর্বত দেখে হারষে ৷ 
নানা বর্ণে তরুলতা বিচিত্র ফল ফল। 
দাঘ সরোবর দেখে নিম্মল জল ॥ 
ময়ূর নৃত্য করে তথা গুঞ্জরে ভ্রমর । 
সিংহ শান্দল দেখে মহিষ বনের ভিতর ॥ 
নানা পক্ষ নাদ করে বিচিন্ন সরোবর ।* 
দেব দানব গন্ধৰ্ব্ব দেখে যক্ষ বিদ্যাধর ৷ 
কন্যা লৈয়া তারা সভ সুখে করে কোল । 
হেন কালে তথা গেল রাবণ মহাবলী ॥ 
রাবণ দেখিয়া ত্রাসত দেবগণ । 
কন্যা সভ লৈয়া তারা পলায় ততক্ষণ ৷ 
উভরড়ে দেবগণ পলায় তরাসে। 
দেবগণ পলায়্যা যায় রাবণ রাজা হাসে ৷ 
নিন্মল নদীর জল পব্বত উপর রহে। 
সকল কটক সৈন্যে রাজা স্নান করে তাহে ॥ 
বিদ্ধ্য পর্বত এাঁড়য়া গেল নম্মদার কল্প । 
জলকেলি করে তথা সিংহ শান্দ্:ল ॥ 
দুই কূলে শুদ্ধ পানি ক্ষাটক হেন জলে । 
হংস সারম কোল করে নম্মদার জলে ॥ 
Las SLB Dt 
রথে হইতে ভ্‌মে লামে রাজা তো রাবণ ॥ 


সম জগ হেত মাল ॥ 


রামায়ণ 


'সঁকল কটক স্নান করে নন্ম'দার জলে । 


গাএর রন্ত পাথালে যত লাগ্যাছে রণস্থলে ৷ 
ডুব ডুব খেলে রাবণ নম্মদার জলে । 
ক্রীড়া কাঁরয়া রাবণ বেড়ায় নদীর কূলে ॥ 
দেবের দেব মহাদেব ভবনের রাজা । 
রে বাতা 
সোনার শিবালঙ্গ কাণ্চন মেখলা । 
রাবণ রাজা পূজে দেব অচ্চনের বেলা ॥ 
শতেক পান লাগে দেবাচ্চনের সঙ্জে । 
শঙ্খ শিঙ্গা আঁদ বাদ্য চার ভিতে বাজে ॥ 
মন্ত্র জপ করে রাবণ করে লৈয়া মালা । 
ফলফুল পার থুইল কনকের থালা ॥ 
যোড়শাঙ্গ ধূপধুনা ঘৃতের প্রদীপ জলে । 
স্নান করায় নম্মদার জলে ॥ 
কনক লিঙ্গ স্নান করায় জয় জয় বোলে । 
কলস ভাঁর গঙ্গাজল চন্দন লিঙ্গের উপর ঢালে ॥ 
কুঁড় হাত প্রসারিয়া নাচে অঙ্গভঙ্গে । 
দণ্ডবং প্রণাম করে কাণ্ন শিবালঙ্গে ৷ 
বার বংসর তেরো বৎসরের লইয়া যুবতী । 
জলক্রীড়া করে তথা অজ্জু ন নরপাঁত ॥ 
নদী মধ্যে সহস্র হাথ প্রসরে দীঘল । 
হাথে বাঁধিয়া রাখে নম্মদা নদীর জল ॥ 
কোথায় না দেখি হেন কোথায় না শুনি । 
হাথে বাঁধিয়া রাখে নম্মদা নদীর পানি ॥ 
কাঁকাল জল ছিল নদীর হইল সাঁতার । 
সহস্লেক রাণী রাজার তাহে খেলে সাঁতার ॥ 
হাথ কুড়ায় রাজা নদীর সুখায় পান। 
সুখানেতে লোটায় রাজার সহম্রেক রাণী ॥ 
সহস্র হাথে জল রাখে রাণী সব ভাসে । 
দোখয়া অজ্জর্ুন রাজা কৌতুকেতে হাসে ॥ 
হাথের উপর হাথ দিল লাগল কাতে কাতে। 
ভাঁট স্রোতে উজান বহে কূল ভাঙ্গে শোতে ॥ 
দেবার্চন করে রাবণ নক্মদার কূলে । 
উজান স্রোতে ফলফুল ভাসাইলেক জলে ॥ 
আপাঁন গীত গায় রাবণ আপনি সে নাচে। 
জলের বার্ত জানিবারে শুক রাবণেরে পুছে ॥ 
মৌন না ভাঙ্গে রাবণ হাথের দেয় তুড়। ॥ 
ইঙ্গিত বুয়া শুক সারণ বার্জ নিতে জাঁড় ॥ 
বাত উদ্ধারয়া শুক সারণ গিয়া কহে। 
তোমার ভাটি বাঁকে অজ্জর্যন রাজা নাহে ॥ 
পরম সুন্দর রাজা সে দেব মরাত। 
তার সঙ্গে কেলি করে সহস্র ষুবতাঁ ॥ 


banglabooks.in 


টত্তরকাণ্ড 


পানে মত্ত রাজা ঘৃর্ণত লোচন । 
আদ:ড় চুলে নাহে তাহে চন্দ্রবদন রাণীগণ ॥ 
সহস্র হাথে বাঁধয়া রাজা রাখে নদীর পানি । 
ভাট শোঁতে উজান বহে অপুর্ব কাহিনী ॥ 
সহস্লেক হাথে রাজা বাঁধয়া রাখে নদী । 
এই সে কারণে ভাসে ফুল ফলে কাঁদি ॥ 
যে অঙ্জ্ন চাঁহয়া দেশ বিদেশ বুলি। 


সেই অঙ্জতন রাজা নাহে হৈয়া আদ:ড় চুলি ॥ 


অজ্জনের বার্তা লয়্যা চলে লণ্কেশ্বর। 
অজ্জ্নেরে দেখে গিয়া স্ীগণের ভিতর ॥ 
মজ্জর্$নের পান্রের ঠাঁঞ বলিছে রাবণ । 
তামার রাজার তরে আমার আগমন ॥ 
স্ৰীগণ লইয়া তোর রাজা জলেকোল করে। 
বল গিয়া তাহারে সংগ্রাম দেয় মোরে ॥ 
আমার রাজা সুখেতে করয়ে জলকেলি । 
হেন সময় যুঝিবারে কার সাধ্য বাল ॥ 
যুদ্ধের সময় না যাইস বেটা জাতি নিশাচর । 
অজ্জর্যন স্থানে পাঁড়লে বেটা যাবি ঘমঘর ॥ 
আমার অঞ্জন রাজা কারস মানুষ গেয়ান । 
মানুষ হইয়া রাজা মোর ধৰ্ম্ম অধিষ্ঠান ॥ 
রাক্ষসের জ্ঞানে রাবণ নানা মায়া ধরে। 
তোমা হইতে আমার রাজা মায়ার সাগরে ॥ 
আকাশে মায়া ধরে রাজা 

কেহো নাহি দেখ । 
মেঘ হৈয়া জল বাঁরষে উড্যা যাইতে পাখি ॥ 
খজুর তরে খজ. রাজা বাঁকার তরে বাঁকা । 
তার ঠাঁঞ পড়লে তোর প্রাণ নাহি রক্ষা ॥ 
অজ্জ্জন না জানিস বেটা আইসি মারবারে । 
প্রাণ লৈয়া শীঘ্র পলাইয়া যাহ ঘরে ॥ 
নহে মোর যুদ্ধে যদ পাও অব্যাহতি । 
তবে সে চাহও যুদ্ধ অজ্জর্টন নরপাঁত ৷ 
কাঁপল রাবণ রাজা দোখতে ভয়ঙ্কর । 
রাক্ষস মানুষে যুদ্ধ বাজিল বিস্তর ॥ 
মারীচ আর খর দুষণ ধূম্াক্ষ মহাবীর । 
এ সভ রাক্ষস মধ্যে মানুষ নহে দ্থর ॥ 
রাক্ষসের আঁশ্নবাণে মান:ষ কটক পড়ে । 
জ্জুনের ঠাঞ্চি লোক ধাইয়া গেল রড়ে ॥ 
শানূষকে গোড়ায় তোমার রাজা তো রাবণ । 
শুন্যা আঁগ্ন হেন জবলে কোপে 


নৃপতি অন্জ্ন ॥ 


যুঝবারে যায় অৰ্জন মহাবল! । 
সহস্রেক রাণী তার ধারল কাঁকালি ॥ 


৩৩৫ 


স্মরীলোকের কলরব উঠে ত গভীর । 

অভয় দান দিয়া রাজা স্মী কৈলা স্থির ॥ 
পানর সঙ্গে অন্তঃপনরে পাঠাল জ্তীগণ । 
কাঞ্চনের গদা হাথে কাঁর আইল অজ্জ্ঞন ॥ 
দুঙ্জয় শরীর অজ্জর্ঞনের পব্বত আকার । 
দেখিয়া রাবণের লাগল চমৎকার ॥ 

তিন শত যোজন শরীর আড়ে পাঁরসর । 
নয় শত যোজন উভেতে দীঘল ॥ 

সহস্র হাথ ধরে যেন সহস্র পর্বত । 

সহস্র হাথ যোড়ে সহস্র প্রহরের পথ ॥ 
দুজ্জ'য় শরীর তার লাগিল আকাশ । 
দেখিয়া রাবণ রাজা পাইল তরাস ॥ 

পথ গিয়া আগ্দালল প্রহস্ত মহাবল । 
অক্জর্যনের মাথায় মারে লোহার মুদ্গর ॥ 
ঝনঝনা পড়ে যেন মুঘল চিকুর । 
অজ্জুনের গদায় ঠোকয়া মুষল হৈল চুর ৷৷ 
সহস্র হাথে অজ্জুন রাজা যুঝে এক চাপে । 
প্রহস্তের মাথায় গদা মারলেক কোপে ॥ 
মোহ গেল প্রহস্ত বার সংগ্রাম ভিতর । 
প্রহস্ত কাতর দেখ রূষল লণ্কেদ্বর ॥ 
কুঁড়ি হাথে করে রাবণ বাণ বারষণ । 

সহস্র হাথে লোফে তাহা নৃপাঁত অঙ্জর্যন ॥ 
দুই পর্বতে যুদ্ধ হয় উঠে তো ঠনঠনি। 
দুই সূর্যে যুদ্ধ যেন বরিষে আগনি ॥ 
দুই সিংহে যুদ্ধ যেন ছাড়ে সিংহনাদ । 
দুইজনে যুদ্ধ করে নাহ অবসাদ ॥ 
কেহো কারো জানতে নারে সোসর দ;ইজন। 
বালি রাম সবে যেন হৈয়াছিল রণ ॥ 
সহস্র হাথে গদা ধরে অঞ্জন নরপাঁত । 
রাবণের বুকে মারে প্রাণ শকত ॥ 

মূচ্ছাঁ হইল রাবণ রাজা গদার প্রহারে। 
ধনুক বাণ এঁড়য়া লোটায় ভামর উপরে ॥ 
লাফ দয়া অজ্জু“ন ধারল লণ্কেশ্বরে । 
গরুড়ে ছুইয়া যেন নিল সর্প অজাগরে ॥ 
রাবণে বাঁধিয়া অর্জুন থুইল কাঁকতি। 
নারায়ণ বাঁধয়া যেন রাখেন রাজা বাল ॥ 
সর্পরাজ বাস্মীক যেন বোঁড়ল সুন্দর । 
সহস্র হাথে অজ্জর্যন বাঁধে লক্কেম্বর ॥ 
নানা অস্ত রাক্ষস সভ ফেলে চার 'ভিতে । 
রাক্ষসের অস্ত্র অজ্জুন লোফে বাম হাথে ॥ 
আর আর হাথে খেদাড়ে রাক্ষসগণ । 
কথক হাথে রাবণেরে ধাঁরয়াছে অন্জ্ন ॥' 


banglabooks.in 


৩৩৬ 


মারীচ খর দূষণ প্রহস্ত মহাবল । 
অঞ্জনেরে স্তুতি করে এড় লক্কেশ্বর ৷ 
রাক্ষসের স্তাত শান অজ্জুন রাজা হাসে । 
বন্দী কাঁরয়া নিল রাবণেরে ভিতর আওয়াসে ৷ 
রাজা হইয়া রাবণ ভূমে বাধা রহে। 
রাবণেরে বন্দী কৈল সকল দেবতা চাহে ॥ 
সকল দেবতা করেন অঞজ্জুনেরে বাখান । 
আজ হইতে দেবগণ পাইল পারন্রাণ ৷ 
অনেক কাল বন্দ! কার রাখহ রাবণ । 
কৌতুক দৌখবে আজ দেবকন্যাগণ ॥ 
পরম কৌতুকে দেবকন্যাগণ করে হুলাহুলি । 
রাবণে লৈয়া বাঁড় গেল অঞ্জর্ন মহাবলী ॥ 
রাবণেরে লৈয়া গিয়া রাখল বান্দশালা । 
হাথে গলায় রাবণের দিলে কত মালা ॥ 
কুঁড় হাথ ফুড়ুয়া বাঁধল যোড়ে যোড়ে। 
লোহার শিকলে বাঁধে ডাড়ুকা নিগড়ে ॥ 
বন্ধন প্রহারে রাবণ হইল কাতর । 
বুকের উপর তুল্যা দল দারুণ পাথর ॥ 
পাথরখান বুকে দল সত্তার যোজন। 
লাঁড়তে চাঁড়তে নারে রাজা তো রাবণ ॥ 
রাবণেরে বন্দী কার থুইল বান্দঘরে । 
কোল কাঁরতে গেল রাজা ভিতর অন্তঃপুরে ॥ 
সহম্ত্র হাথে ধরে গিয়া সহস্র যুবতা । 
যুবতী লৈয়া রণ করে অজ্জর্যন নরপতি ॥ 
অঙ্জ্ন রাজা বাঁধলেক দুরন্ত রাবণ । 
ঘরে ঘরে বার্তা দিয়া বেড়ায় দেবগণ ॥ 
শুভ বার্ত কৈয়া বেড়ায় স্থানে স্থানে । 
বন্দী হইল রাবণ সভে পাইল পাঁরন্রাণে ॥ 
পৌলস্ত্য মহামীন তিনি বৈসেন স্বর্গলোকে। 
নাতির বার্ত পাইয়া তান 

আইলেন মর্তযলোকে ৷ 


দশ দিগ্‌ আলো করে মুনির গায়ের জ্যোতি । 


আওয়াসের ভিতরে বার্তী পাইল 


অঞ্জন নৃপাত ॥ 


পত্র পোৱে রাজা পারে আইলা সাদরে । 
ভুমেতে পাঁড়য়া মূনিরে প্রণাম করে ॥ 
সহস্র হাথে করি পাঁচশত পন্টাঞ্জলি । 
পাদ্য অর্থ দিয়া মুনির পূজা কার ৷ 
অমরাবতী ছাড় কেন এথা আগমন । 

মোর ঠাঁঞি আছে তোমার কোন্‌ প্রয়োজন ॥ 
তোম] চরণ দেখিলাও জীবন সফল। 

আঁজ হৈতে চন্দুবংশ হইল নির্মল ॥ 


রামায়ণ 


' সকল দেবতা বন্দে তোমার চরণ কমল । 


মানুষ হইয়া আম দেখল; চরণ ॥ 
পুত্র পোতে পান্রে আছ তোমার সন্ধান । 
কি আজ্ঞা করহ গোসাঞি করিব পালন ॥ 
পৌলস্ত্য বলেন অজ্জর্ন তোমার সফল জীবন 
রূপে মদন তুমি চন্দ্রবদন ॥ 
রাবণের ডরে পবন ঝড় সম্বরে। 
রাবণের ডরে ঢেউ না বহে সাগরে ॥ 
সিংহ অবতার রাবণ ত্ৰিভুবন জিনে । 
মানুষ হৈয়া হেন রাবণ বন্দী কৈলা রণে ॥ 
তোমার যশ অর্জন ঘৃষিবে ত্রিভুবনে । 
আমার বাক্যে শুন তুমি ছাড়হ রাবণে ॥ 
রাবণ রাজা হয় আমার সম্বন্ধে নাতি । 
নাতি দান দিলে আমার হয় পারত ॥ 
বন্দী করি নাতি মোর থুইয়াছ বান্দঘরে | 
হাথে গলায় বাঁধয়াছ ডাড়ুকা গড়ে ॥ 
আমার গৌরব রাখ তুমি করহ সম্মান । 
কোপ ঘূচাইয়া মোরে নাতি দেহ দান ৷ 
পায়েতে দেখলেন রাবণের ডাড়ুকা নগড়্ । 
বুকের উপর 'দিয়াছে তুল্যা পর্ব তাঁশখর ॥ 
কুঁড়ি হাথ ফড়িয়াছে বন্ধন যোড়ে যোড়ে । 
পাত্রের বচনে তখন রাবণের বন্ধন ছাড়ে ॥ 
রাবণে আনিয়া দল মুন বিদ্যমান । 
মাথা তুলিয়া না চাহে রাবণ পায়্যা অপমান ॥ 
পৌলস্ত্য মুনি তখন ধৰ্ম্ম অগ্ন জাল । 
রাবণে অঙ্জূ্নে তবে করাল্যা মিতালি ॥ 
অজ্জর্নের নাম নিলে পাপ বিমোচন । 
অঙ্জ্ন সোঙরিলে পায় হারাইয়া ধন ॥ 
পরের দুব্য দেখ্যা যাঁদ পরে বাঢ়ায় হাথ । 
তথা গিয়া ফল দেন চন্দ্রবংশনাথ ॥ 
পথপ্রান্তরে যাঁদ হয় বলাবল। 
তথা গিয়া অজ্জুন রাজা দেন ফল ৷ 
পর্ক্রের ভরম নাহি যদ হয় চুাঁর । 
রাজ্যের কোটাল নাহি রাজা 

আপান প্রহরী ॥ 
চন্দ্রসূর্যযবংশে রাজা না হয় এত গুণে । 
হারাইলে ধন পায় অজ্জুন স্মরণে ॥ 
যত পণ্য হয়ে ব্ৰাহ্মণে সোনা 

দলে এক রাত 

তত পূণ হয় স্মরণে অজ্জু“ন নরপতি ॥ 
হেন অজ্জুন রাজা পরশুরামে মারে । 
পরশুরাম মারলেক মহাদেবের বরে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


অনিত্য শরীর এই না কাঁরুহ আস্থা । 

হেন অঞ্জনের শরীর নষ্ট অন্যের কি কথা ॥ 
কীর্ত থুইয়া গেল রাজা ঘোষে তো সংসার । 
কাত্তবাসে রাচল অজ্জর্যন অবতার ॥ 


অঙ্জর্নের কথা শুনি রঘ,নাথের হাস | 
কহ কহ বাঁলয়া রাম কাঁরলা প্রকাশ ৷ 
এথায় হারিয়া রাবণ গেল তো কোথায় । 
কহ গোসাঁঞ অগন্ত্য মুন মহাশয় ॥ 
খুন বলে রাবণ রাজা কার চাহিয়া বুলে ৷ 
লি রাজার বার্তা পায়্যা কিক্িন্ধ্যায় চলে ॥ 
গালর দুয়ারে দেখে বালির বাজার । 

চার ঠাঞ বার্তা পুছে রাজা লণ্কেশ্বর ॥ 
লৎকার রাবণ আমি সংগ্রাম চাই । 

তোর বালি রাজা পলাইয়া গেল কই ॥ 
তাহার বাজার বলে দূজ্জয় রক্ষার বরে। 
প্রাণ লৈয়া বাট পলাইয়া যাও ঘরে ॥ 
তোমা হেন কত রাজা যুবিবারে আসি । 
তা সভার এই দেখ হাড় রাশ রাশি ॥ 
বাঁলর সনে তোর যখন হৈবে দরগন । 

দশ মাথা ভাঙ্গয়া তোর বাঁধবে জীবন ॥ 
দুঙ্জ় বীর বাল রাজা বিক্রমে সাগর । 
লির বিক্মের কথা শুন লণ্কেশ্বর ॥ 
তক্ষণ সয্য থাকেন অরুণ উদয় । 
চার সাগরে সন্ধ্যা করেন বালি মহাশয় ॥ 
পর্বত উপাঁড়য়া ফেলে আকাশ উপর । 
হাত পাঁতিয়া তাহা লোফে বালি বানর ৷ 
পর্বত উপাড়্যা আকাশ উপরে ফোল । 
লাড়ু হেন কাঁর তাহা লাফয়া ধরে বাল ॥ 
সপ্তদ্বীপা পৃখবী বালি চক্ষুপলকে যায় । 
আছুক তোমার কাজ পবন নাহ লাগ পায় ॥ 
অমৃত 'পয়া রাবণ যদ হৈয়া থাক অমর । 
বাঁলর ঠাঁঞ পাঁড়লে তবু যাবে যমঘর ॥ 
সন্ধ্যা করিতে 'গয়াছে রাজা দাক্ষণ সাগরে । 
খানিক থাক যাঁদ এথায় দোখবা তাহারে ॥ 
নহে যাঁদ আস্যা থাক মারবার তরে । 

ক্ষণ সাগরে যাহ যথা রাজা সন্ধ্যা করে ॥ 
বাৰ্ত্তা পায়্যা রাবণ রাজা চালল সত্বর । 
উত্তরিলা গিয়া যথা দাক্ষণ সাগর ॥ 
সমেরু পর্বত যেন সাগরের কলে । 
সং্যেযর সমান যেন দৃই চক্ষু জলে ॥ 


৩৩৭ 


[তিনশত যোজন শরীর আড়ে পারসর । 
আটশত যোজন সে উভেতে দীঘল ॥ 
দীঘল লেজ বাল রাজার যোজন পণ্াাশ। 
দুত্জর়্ শরীর দোখ রাবণ পাইল ত্রাস ৷ 
দ্‌রেতে থাকিয়া রাবণ রাজা বাপি নেহালি। 
আপনারে ছোট দেখে বালরে দেখে বন্দী ॥ 
নিঃশব্দে বালর পাছে যায় তো রাবণ । 
সিংহের পা যেন শশারুর গমন ॥ 

রাবণ দৌখ বালি রাজা মনে মনে হাসে । 
আমায় ধারবার তরে রাবণ রাজা আইসে ॥ 
শনজঁব কারব আমি রাজা লণ্কেদ্বর । 
লেজে বাঁধিয়া ডুবাইব এ চারি সাগর ॥ 

চাঁর সাগরে ডুবাইব রাজা ত রাবণ । 

কৌতুক দেখবেন আজি যত দেবগণ ॥ 

সর্প দৌখয়া যেমত গরুড় নাহ করে জ্ঞান । 
রাবণ দেখিয়া বাল না ছোড়ে সন্ধ্যা ধ্যান ॥ 
পাছু গিয়া রাবণ বালির ধরিল কাঁকালি। 
রাবণেরে লেজে বাঁধ গগনে উঠে বাল ॥ 
দশ মাথা কুঁড় হাথ করে লড়বড়। 

সর্প ধারয়া যেন গরুড় বীরের রড় ॥ 

গোরা বানর কালো রাক্ষস ধায় চার ভিতে । 
মেঘ যেন ধ্যায়া যায় সূ; আচ্ছাদিতে ॥ 
আঁত শাগ্রগাত ধায় বালি পবনের বেগে । 
লাগ না পায়্যা রাক্ষস কটক অবসাদে ভাঙ্গে ॥ 
পর্ব সাগরে গেল বালি চারিশত যোজন । 
পর্ব সাগরে সন্ধ্যা করে ইন্দ্রের নন্দন ॥ 
পর্ব সাগরে সন্ধ্যা করি উঠিল আকাশে । 
লেজে লড়বড় করে সকল দেবতা হাসে ॥ 
লড়বড় করে রাবণ হাসে দেবগণ । 

উত্তর সাগরে গেল বাল ছয়শত যোজন ॥ 
লেজে বাঁধয়া তায় রাখে কক্ষতাল । 

আপন ইচ্ছায় উত্তর সাগরে সন্ধ্যা করে বাল 
উত্তর সাগরে সন্ধ্যা কার উঠিল গগন । 
পাণ্চম সাগরে গেলা বালি আটশত যোজন ॥ 
লেজে বাঁধিয়া রাবণেরে ডুবায় পানির ।ভতর 
পান খাইয়া রাবণ রাজা হইণ ফাঁফর ॥ 
হাকচ পাকচ করে রাবণ পাইয়া তরাসে । 
কুড়ি হাথে টানে তবু বন্ধন নাহি খসে ॥ 
আঁত দাঁঘল লেজ বালির যোজন পঞণ্াশে । 
জলের ভিত্তর রাবণ রাজা বাঁল আকাশে ॥ 
চাঁর সাগরে সন্ধ্যা করে ধ্যান নাহি লড়ে । 
রাবণ লৈয়া বালি দেশের তরে চলে ॥ 


banglabooks.in 


৩৩৮ 


লেজে গিয়া বাল রাজা রাবণেরে এড়ি । 
হাস্যা বলে কোথা হৈতে আইলা বাবুড়ি ॥ 
রাবণ বলে বাঁল শুন বালি মহাশয় | 
অবধান কর তুমি দিয়ে পারুয় ॥ 
লৎকার রাবণ আমি বার পরাক্ষ । 
তোমা'হেন বীর আম কোথাও না দেখি ॥ 
যম কুবের আর রাজা পরন্দর। 
তা সভা 'জানঞা তোমার গমন সত্বর ॥ 
চাঁর সাগরে সন্ধ্যা কৈলে পাঁথবীর অন্তে । 
তোমার ঠাঁঞ হৈলু আম পশুর বৃত্ান্তে | 
বল টুটা দৌখলে আমি আছাড়িয়া মার। 
বলে অধিক দৌঁখলে আমি 

মিতালি কার ॥ 


মিত 
আজ হইতে তুমি আমার ভাই সহোদর । 
আমার লগ্কাপুরী তোমার ভাগের ভিতর ॥ 
দুইজনে মিতালি করে অশ্নি সাক্ষী । 
অনেক কাল রাজ্য করে দুইজনে সুখী ॥ 
তোমার বাণে পাঁড়ল রাম হেন দূইজন। 
বৈকুণ্ঠনাথ তুমি আপনি নারায়ণ ॥ 
অগস্ত্যের কথা শান রঘুনাথের হাস। 
কহ কহ বাঁলয়া রাম করিলা প্রকাশ ॥ 
বালির ঠাঁঞ হারয়া কোথা গেল তো রাবণ । 
নারদের সনে হইল পথে দরশন ৷ 
সংসার জিনিয়া রাবণ বেড়ায় দিব্য রথে । 
মেঘের আড়ে থাকিয়া মনি 

জিজ্ঞাসেন পথে ॥ 
বদ্ধার ঠাঁঞ বর রাবণ পাইলে অনেক তপে। 
দেবগণ 'স্থর নহে তোমার প্রতাপে ॥ 
শোক দুঃখে লোক সভ জরায় পাঁড়ত। 
বন্ধুবান্ধবের শোকে লোক পরম দুঃখিত ॥ 
যমের মুখে পাঁড়ছে এই সকল সংসার । 
যম থাকতে মনুষ্যের নাহিক নিস্তার ॥ 
তোমার যত্ধে যম রাজা পাইবে পরাজয় । 
যম জিনিয়া ঘুচাও তুম সব্ব লোকের ভয় ॥ 
নারদের কথা শান হাসে তো রাবণ । 
স্বর্গ মর্ত্তয পাতাল মন জিনিব ত্ৰিভুবন ॥ 
আগে মর্ত্য জানল: মুই তবে তো পাতাল । 
সর্বশেষে জিনিব মুই যতেক লোকপাল ॥ 
ছোট 'জনিয়া বড় জানব রণের পরিপাটা । 
বড় 'জাঁনয়া ছোট জানলে পৌরুষের ঘাট ॥ 
নারদ বলেন যম থাকতে না মারো অন্যজন । 
তোমার প্রসাদে মরণ না হউক শ্রিডুবন ॥ 


কুঁড় পাটা দন্ত মোল রাবণ রাজা হাসে । 
চতুদ্দগে কেয়া ফুল ফুটিল ভাব্রমাসে ৷ 
ন্রিভুবন জিনিব আমি কৌতুকের তরে। 
তোমার বলে যাই আম যম জিনিবারে ॥ 
হেন জন নহে যে যমের হব বশ । 

যম জানতে যায় রাবণ বড়ই সাহস ৷ 
ব্্মার বর পাইয়া দুজ্জ'য় রাবণ । 

যম রাবণের যুদ্ধ এখন জিনিবে কোন্‌ জন ॥ 
দুইজনের কোন্‌ জন জীনবে কহ নারদ । 
নারদ ঘারে ভেজায় তার স্চরে আপদ ॥ 
শানির দৃষ্টিতে সংসার যেমন পোড়ে । 
রাবণে ভেজায়্যা নারদ গেলা মের নিয়ড়ে ॥ ? 
রাবণ না যাইতে নারদের আগুসার । 
যেখানে করেন যম আন ধর্ম বিচার ॥ 
নারদ দৌখ যমরাজ উঠিল সম্ভ্রমে । 

পাদ্য অর্থা দিয়া নারদের পুজা করে যমে ॥ 
আচাম্বতে মুনি গোসাঁঞ এখানে আগমন । 
আমার ঠাঁঞ আছে তোমার কোন্‌ প্রয়োজন ॥ 
নারদ বলেন তুমি আছহ নিশ্চিন্তে । 

রাবণ আইসে সাজিয়া তোমার জিনিতে ॥ 
দণ্ড হস্তে জানবে তুমি কি করিবে রাবণ । 
কৌতুক দেখিতে আইলাম দুইজনের রণ ॥ 
নারদের বচনে যম হইলেন চিন্তিত । 
যুঝবারে রাবণ কেন আইসে আচন্বিত ॥ 
রাস পায়্যা যম রাজা চাহে অনেক দূর । 
রাক্ষসের ঠাট কটক আইসে প্রচুর ॥ 

প্‌ষ্পক রথে চাঁড়য়া আইসে রাজা তো রাবণ । 
সকল কটক প্রবোশল যমের ভবন ॥ 

আগ থানা চাঁপিলেক পর্ত্ব দুয়ারে । 
লোকজন দেখি তথা ধৰ্ম্ম অবতারে ॥ 
গোদান কর্যাছে যে ভূজাইয়াছে ব্রাহ্মণ । 
ঘৃত দুগ্ধে দেখে রাবণ তাহার ভোজন ॥ 
দুঃখিত জনেরে যে দিয়াছে অন্নদান । 
সোনার থালে নিত্য সে করে মিষ্টান্ন ভক্ষণ ॥ 
বস্রহানে বন্দ দিয়াছে তৃষায় দিয়াছে পানি। 
তা সভার সম্পদ দেখ্যা রাবণ বাখান ৷ 
সোনা দান কর্যাছে যে তুষ্ট্যাছে ব্রাহ্মণ । 
সোনার খাটে বস্যা সে দেখে তো রাবণ ॥ 
আঁতাঁথ দেখয়া যে দিয়াছে বাসা ঘর। 
ব্য আওয়াস দেখে দেখতে সুন্দর ॥ 
সুপার পাইয়া যে কর্যাছে কন্যা দান। 
সভা হইতে রাবণ দেখে তাহার সম্মান ॥ 


banglabooks.in 


শাথবা দান কারলে যতেক হয় ফল । 
একা কন্যা দান কৈলে তাহার সৌঁসর ॥ 
পূব দুয়ার দেখ্যা গেল পাশ্চম দুয়ার । 
লোকজন দেখে তথা ধর্ম অবতার ॥ 
অনেক পূণ্য তপ কর্যাছে যেই জন। 
পশ্চিম দুয়ারে তা স্ভারে দেখে তো রাবণ ॥ 
তপের ফলে তা সভাকার দেখে 
নানা জাত সুখ । 
তা দেখিয়া রাবণের পরম কৌতুক ॥ 
পাশ্চম দুয়ার এঁড়য়া গেল লংকার ঈশ্বর । 
ত্বার তথা হইতে গেল দুয়ার উত্তর ॥ 
গম পুরাণ জেই কর্যাছে শ্রবণ । 
ত্র দ্বারে তা সভাকে দেখল রাবণ ॥ 
হাপাপ অধৰ্ম্ম কর্যাছে যেইজন । 
তন দুয়ারে তা সভারে না দেখে রাবণ ॥ 
র্্ব দ্বার পাশ্চম দ্বার দ্বার উত্তর । 
তন দ্বারে ধাম্মক লোক দেখে তো বিস্তর ॥ 
[বণ বলে পাপা সভ আছে কোন ভিতে । 
কান স্থানে প্রহার তারে করে যমদূতে ৷ 
মের দাঁক্ষণ দ্বার ঘোর অন্ধকার । 
নান দিন নাহ জানে নিবিড় তমাকার ॥ 
ক্ষণ দ্বারে যত সব নারকীরা থাকে । 
এক ঠাঁঞ থাকিয়া সভে 
কেহো কারে না দেখে ॥ 
চৌরাশী হাজার নরককুণ্ড দাঁক্ষণ দুয়ারে । 
এত নরকে প্রহারিয়া যমদুতে মারে ॥ 
বিষম প্রহারে পাপা হৈয়াছে কাতর। 
রথে চাড় দাঁক্ষণ দ্বারে গেল লণ্কেশ্বর ॥ 
দক্ষিণ দ্বারে প্রবেশ গিয়া করিল রাবণে । 
পাঁরন্াহ ডাকে লোক যমের তাড়নে ॥ 
যান যান পর্দার কর্যাছেন কৌতুকে । 
[তিনি তান কুষ্ঠ পাপে ডুবা অন্তে নরকে ॥ 
তপ্ত নরককুণ্ড অগ্নির উতথাল । 
তার উপর ধাঁরয়া ফেলে গায়ের যায় ছাল ॥ 
গুরুগার্্বতি বি বহ: হর্যাছে ব্রাঙ্মণী । 
তাহার প্রহারের কথা অপূর্ব কাহিনী ॥ 
{নাহার ডাম:স মুষল আনলের গোটা । 
চারি ভিতে মুষলের দূজ্জ'য় লোহার কাঁটা ॥ 
সব্বাঙ্গে চারয়া যায় গায়ের যায় মাংস । 
কোটি কাঁটে খুলয়া খায় তার মাংস ॥ 
হাথে গলা পায় বাঁধে দিয়া চামের দাঁড় । 
মাথার উপর তুলিয়া মারে ডামুসের বাড়ি ॥ 


৩৩৯. 


কুকুর আসিয়া তারে কামড়ায় ছিণ্ডে । 
লোহার মহ্গর কেহো মারে পাপাঁর মুণ্ডে ॥ 
বিষ্ঠাকুণ্ডে ধাঁরয়া ফেলে মাথায় বাঁড় মারে । 
বিষ্ঠা খাইয়া লোক সব আঁকা বাঁকা করে ॥ 
পরম্্ীকে যে জন দিয়াছে আলিঙ্গন । 
সেইমত লোহার স্ত্রী কর্যাছে গঠন ॥ 

কুণ্ডে থুইয়া পোড়ায় ধর্ম" আঁগ্নজালে । 
সেই অগ্নির পুথাঁল যমদূত দেয় তার কোলে ॥ 
ব্ম অগ্নির জ্বালায় সব্বাঞ্গ পোড়ে । 
মহাযাতনা পায় লোক ধড়ফড় করে । 
পর্ত্রীকে যে জন চাহে এক চিত্তে । 

দুই চক্ষু উপাড়ে তাহার যমদুতে ॥ 

পরস্্ লৈয়া ঘর করে যেই জন। 

ছয় হাজার বংসর নরক ভোগ করে সেইজন ॥ 
পরস্তীতে যাহার বাড়্যাছে পরিবার । 

কোট কন্প বৎসরে তার নাঁহক 'নস্তার ॥ 
{বিষম ঘমের দূত করয়ে যাতনা । 

পর্দার কাঁরলে হয় এমাঁত তাড়না ॥ 

মানুষ মারিয়া যে লৈয়াছে পরাণ । 

করাতে 'চারয়া তারে কর্যাছে খান খান ॥ 
আঁতাঁথ দোঁখয়া যে না করে জিজ্ঞাসা । 
দারুণ প্রহার তার নরকে হয় বাসা ৷ 
পরধনে লোভ করি দিয়াছে ডাকা চুর । 
করাতে চারয়া তারে তিল তিল কার ॥ 
মিথ্যা কথা কয় যে ঠক নাবাঁড়। 

গলায় বড়াঁস দিয়া কাঁকালে চামের দাঁড় ॥ 
পরে দান দিতে যেবা হইয়াছে হন্তা। 

তার বুকে দিয়াছে বিষম লোহার জাঁতা ॥ 
পড়ুয়া হইয়া যেইজন চুর করে পথি । 
খান খান কাঁরয়া তারে দাতে চিরে হাথী ॥ 
গৃহস্থ হইয়া যেবা ছোট কাঠায় বেচে ধান । 
দুই হাথ 'ছড়ে তার (বিস্তর অপমান ॥ 
বৱাহ্মণে আঁধক বলে মারে জ্যেষ্ঠ ভাই । 
মুষল দিয়া বুক ডলে ডাকে পরিন্রাই ॥ 
{বিদ্যা পাইয়া যেই গুরুর না করে সেবন। 
ধৰ্ম্ম করিয়া দক্ষিণা না দিলেক যেইজন ॥ 
আপনা বাখানে যেবা পর নিন্দা করে। 
ইহার অধিক পাপ নাহক সংসারে ॥ 

এমত পাপ ভুঞ্জে সব বিষম প্রহার । 

নরকের মধ্যে ডুবে সেই নাহিক নিষ্তার ॥ 
যমের প্রহারে লোক হইয়াছে কাতর । 

নরক ভুঞ্জিয়া লোক হইয়াছে ফাঁফর ॥ 


banglabooks.in 


৩৪০ 


অপাত্রে কন্যা দিয়া যেই লয় কাঁড়। 

তার মাথায় তুলিয়া দেয় মাংসের চুপাঁড় ॥ 
মাংস মাংস লহ ঘন ঘন ডাক ছাড়ে! 
সব্বঞ্গি বহিয়া তার মাংসের ঝোরানি পড়ে ॥ 
পাপী লোকের প্রহার দেখ রাবণ রাজা চিন্তে । 
বন্দী মস্ত করে রাবণ মারিয়া যমদুতে ॥ 
মুষলের বাড়তে রাবণ করে মহামার । 
যমদুত মারিয়া করে বন্দীর উদ্ধার ॥ 

যত পাপ কর্যাছে লোক ভুঞ্জিলে সে তাঁর । 
ভোগ নাহলে ছোড়ান নাহ ফিরা ফিরা পাড় ॥ 
পাপে অন্ধকার লোক চক্ষে নাহি দেখে । 
পাপের দোষে ফিরা ঘর্যা পড়ে তো নরকে ॥ 
রাবণ বলে বন্দী সভের করিলু উদ্ধার । 
আরবার যমদূত করে তো প্রহার ॥ 

যমদূত বলে রাবণ আমারে কেন গাঁঞ্জ । 
আপনার পাপে লোকে আপান সে ভুঞ্জি ॥ 
ইহলোকে রাবণ যত কাঁরয়াছ পাপ । 
পরলোকে তুম এইমত পাবে যমের তাপ ॥ 
পরলোকে তোমার সনে দেখা হইবে এথা । 
তখন লাগি পাইলে তোমার করিব অবস্থা ॥ 
কাঁপল রাবণ রাজা দূতের বচনে । 

সন্ধান পুরিয়া এখন মদত হানে ॥ 
যমদূত যত সভ দেখতে ভয়গ্কর । 

রাবণের সনে যুদ্ধ কারল বিস্তর ॥ 

নীল হরিতালি বাণ যমদূতে এড়ে । 

বাণ খাইয়া রাবণ রাজা রথে হইতে পড়ে ৷ 
সম্বিধ পাইয়া তখন উাঠল সত্বরে। 

কুঁড় চক্ষে কোপাদ্‌চ্টি যমদুতে করে ॥ 

থাক থাক বলিয়া তারে তঙ্জেঁ ত রাবণ । 
অগ্নবাণ রাবণ রাজা জোড়ে ততক্ষণ ॥ 
অগ্নিবাণ এড়ে রাবণ অগ্নি অবতার । 
আগ্নতে পোড়াইয়া করে যমদূত সংহার ॥ 
পড়্যা মরে যমদুত আগ্নর তেজে । 

রাবণের রথের উপর জয়ঢাক বাজে ॥ 
সিংহনাদ ছাড়ে রাবণ জিনিয়া তো রণ । 
রথে চাড় যম আইলা সর্ষের নন্দন ॥ 

যেই কোপে যম রাজা সৃষ্টি সংহারে। 

সেই কোপ কার ধম আইল যুঝিবারে ॥ 
কালদণ্ড মহা অস্ত্র যমের প্রধান |. 
যাঁঝবার কালে আস হইল আঁধষ্ঠান ॥ 

হেন কালে মৃত্যু তথা আইলা স্বর | 
সাজিয়া আইলা মৃত্যু যমের গোচর ॥ 


রামায়ণ 


' যম রাজার কাল দণ্ডে মৃত্যুর গন্ধে । 


পলায় রাক্ষস কটক কেশ নাহি বান্ধে ॥ 
তিনজনার বিক্লম কার সাধ্য সয় । 
ঠাট কটক ভঙ্গ দিল রাবণ নাহি পায় ॥ 
সেনাপাতি ভঙ্গ দিল রাবণ ফাঁফর। 
যমের সনে রাবণ রাজা যুঝে একেন্বর ॥ 
আছুক যুঝিবার কাজ দেখিয়া যমরাজে ৷ 
হেন বার কোথায় আছে যমের সনে যূঝে ॥ 
নর্ভ'য় রাবণ রাজা রক্ষার পাইয়া বরে। 
যমের সাঁহত যুঝে রাবণ ভয় নাহি করে ॥ 
দশ দিগ রাবণ রাজা ছাইলেক বাণে । 
রাবণের বাণ যম কিছুই না মানে ॥ 
বাণ অন্তে রাবণ রাজা ছাইল যমের পুরী । 
যমের ঠাঁঞ মৃত্যু নাহ কি কারতে পারি ॥ 
যম রাজা করে তখন বাণ বারষণ । 
ফুটিয়া রাবণ রাজা হইল অচেতন ॥ 
রাবণের গা বাহিয়া রন্তু পড়ে ধারে। 
হেন কালে মৃত্যু গেলা যমের গোচরে ॥ 
মৃত্যু বলে যম রাজা কর অবধান। 
তোমার অস্ব্ের ভিতর আম আছ তো প্রধান ॥ 
মধু কৈটভ আদি যতেক দৈত্যগণ । 
বলি বাল মান্ধাতা যতেক কৈল রণ ॥ 
তারা সভ নষ্ট হইল আমা দরশনে । 
তোমার আজ্ঞা পাইলে আম 

মারি তো রাবণে॥ 
যম বলে মৃত্যু তুমি দেখ কৌতুক রস। 
দণ্ড অস্ত্রে মারব আম রাবণ রাক্ষস ॥ 
দণ্ড অন্ম দেখ মোর অতি খরসান । 
দণ্ড অন্দে রাবণের লইব পরাণ ॥ 
কাল দণ্ড যম রাজা তুলিয়া লৈল হাথে । 
দণ্ড হৈতে সৰ্পগণ বাহির হয় চারি ভিতে ॥ 
অজাগর কাল সর্প“ শাঁঞ্খনী চিতিনী। 
মুখে বিষ উগারয়ে মাথায় জঙলে মণি ॥ 
সাপের বিষম বিষ বিকট দশন ! 
অন্তরীক্ষে থাক্যা দেখে যতেক দেবগণ ॥ 
দণ্ড দেখি দেবগণের পাইল তরাস। 
দেবগণ বলে রাবণ হইল বিনাশ ॥ 
সকল দেবতা মের বাখান । 
রাবণ মৈলে দেবতা সভ পায় পারন্রাণ ৷ 
হেন কালে রম্ধা আইলা অন্ত্রীক্ষে ৷ 
হাথে দণ্ড দেখ্যা ব্রঙ্কা আযাল্যা 

যমের গোচরে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


“বণেরে বর দিলাম তোমার নাহি মনে । 
রাবণ মারিতে না পারিবে তোমার পরাণে ॥ 
দণ্ড সাঁজলাম আম মৃত্যুর কারণে । 

দণ্ড অন্ধ ব্যর্থ নহে জানহ ত্রিভূবনে ॥ 
অবশ্য মরিবে রাবণ দণ্ড বাজিলে মুণ্ডে । 
আমার বরে জিবেক ব্যর্থ হইবে দণ্ডে ॥ 
দণ্ড রাখ রাবণ রাখ শুন মোর উত্তর । 
রাবণেরে জয় দিয়া যাহ তুমি ঘর ॥ 

যম বলে তোমার প্রসাদে সভার ঠাকুরাল । 
তোমার আজ্ঞা লাঁঙ্ঘলে কারো নাহিক নিস্তার ॥ 
তোমার বর পায়্যাছে সে কে মারতে পারি। 
সমুখ হৈয়া যাঁঝলে কে যুদ্ধে তাঁর ॥ 
তোমার চরণে ব্রহ্মা কৈলাম প্রণাম । 
রাবণেরে জয় দিয়া ছাঁড়িলা সংগ্রাম ৷ 

রথ সনে যম হইলা অদরশন । 

পলাইয়া না যাও যম ডাকয়ে রাবণ ॥ 
কাত্তবাস পাণ্ডত রাঁচলা চমৎকার । 
উত্তরকাণ্ড পথ কারলাম প্রচার ॥ 


শ্রীরাম বলেন অগস্ত্য কিছ: জিজ্ঞাস কারণ। 
বিষম শুনলাম আমি যমের তাড়ন ॥ 
মনুষ্য শরীরে সভে পাপ পুণ্য করে। 
লোভ মোহ কাম ক্রোধ সম্বারতে নারে ॥ 
পাপের প্রহার শুন্যা আমার চমতকার । 
পাপ কারলে লোকে কিসে হয় প্রতিকার ॥ 
অগস্ত্য বলেন রঘুনাথ কর অবধান। 
তোমার চারন্র শুনিলে পাপে হয় পারন্রাণ ৷ 
যেইজন এই যুদ্ধ শুনিবে রামায়ণ । 

সে কভু না পাইবে যমের তাড়ন ॥ 

ইহা বাহ পাপের আর নাহি প্রতিকার । 
রাম রাম স্মরণে হয় পাপীর উদ্ধার ॥ 

রাম নাম বাঁলয়া ষাদ মরয়ে চণ্ডাল । 

মুক্ত হৈয়া স্বর্গে যায় জন্ম না হয় আর ॥ 
রাম শব্দ কারলৈ সকল পাপ হরে। 

পাপী হৈয়া তত পাপ কারতে নাহ পারে ॥ 
রাম নাম কাঁরলে সৰ্ব্ব পাপে হয় মুক্ত । 
এমত পাপ নাহি যে ইথে না হয় তার অন্ত॥ 
ভান্তুভরে রাম নাম লয় যেই জন । 

কোঁট জন্মের পাপ তার হয় বিমোচন ॥ 
অগল্ত্যের কথা শান রঘুনাথের হাস । 
কহ কহ বলি রাম কিলা প্রকাশ ॥ 


৩৪১ 


যম জিনিয়া আর কোথা গেল তো রাবণ | 
কহ দোখ শুনি মুন পুরাণ কথন ॥ 
অগস্ত্য বলেন পাঁথবাঁ জনে সকল দেশ । 
পাতাল 'জানবারে রাবণ কাঁরলা প্রবেশ ॥ 
স্বর্গ মত্ত পাতাল আমি জানব ব্রিভুবন। 
মত্য'লোক জানল: এখন জানব দেবগণ ॥ 
বাস্াকর যুদ্ধের কথা অদ্ভূত সাজান । 
তিরাশী কোট সাজিয়া আইল কাল নাগননী॥ 
এক নাগের হহিতে জগৎ সংসার পোড়ে । 
তিরাশী কোঁট নাঁগনী আসি রাবণেরে ঘেরে ॥ 
বিষের জবলায় রাবণ হইল কাতর । 

রাবণ এড়ি রাক্ষস কটক পলায় সত্বর ৷ 
বিষাঁগ্নির জৰালায় রাক্ষস কটক পোড়ে । 
বিষমন্দ্দন বাণ রাবণ ধমকেতে পাড়ে ॥ 
বিষমন্দ্দন বাণ রাবণ করে বারষণ । 

পলায় নাগন' ঠাট সাঁহতে নারে রণ ॥ 
উভরড়ে ধায়্যা যায় সকল নাঁগনী । 

রুষিয়া বাসাক রাজা আইলা আপানি ॥ 
বাসুকর ফণার উপর বক্ষ আঁগ্ন জলে । 
বদ্ধ আঁগ্ন দৌখ রাবণ চিন্তিল সত্বরে ॥ 
রাবণ রাজা অগ্নিবাণ করে বাঁরষণ । 
জবালায় বাসুকি তখন সহতে নারে রণ ॥ 
রাস পায়্যা পলায় বাসকি উভরড়ে। 

রাক্ষন কটকে তখন বাসাকর পুরী বেড়ে ॥ 
লুটিয়া পুটিয়া পুরী কৈল ছার্থার । 
বাসুকি জিনিয়া রাবণের আগুসার ॥ 
*নিবাতকবচ দৈত্য পাতালপরে বৈসে । 
মহাচক্রবন্তী' রাজা কারে নাহ হিংসে ॥* 
নিবাতকবচ দৈত্যরাজ যম দরণন । 

হাথে অন্ত করি আইল কারবারে রণ ॥ 
দুইজনের অঙ্ক গিয়া ছাইল গগন । 

দুয়ে দুহার উপর করে অস্ত্র বারষণ ॥ 
দুইজনেতে অস্ত এড়ে যার যত শিক্ষা । 
ছাইল পাতালপুরী কারো নাহ রক্ষা ॥ 
লক্ষ লক্ষ বাণ দুহে' করে অবতার । 

সকল পাতাল হইল ঘোর অন্ধকার ॥ 

কেহো কাহা জানতে নারে দুইজন সোসর । 
দৈত্য রাবণে হইল যুদ্ধ সপ্ধম বংসর ॥ 
সাত বৎসর যুদ্ধ করে কেহো কারে নারে। 
দেবগণ লইয়া ব্রহ্মা আইলা সত্বরে॥ 

্্মা বলেন নিবাতকবচ শুন আমার উত্তর'। 
তুমি তো মারিতে না পারবে রাজা লক্কেদ্বর 


banglabooks.in 


৩৪২ 


ৰহ্মা বলেন শুন লৎ্কার অধিপাত ! 
নিবাতকবচ জানতে নারিবে তোমার শকাতি ॥ 
আমার বরে দুইজন হইলা দ্জ'য়। 
দুইজনে প্রতভাবে থাকহ নির্ভ'য়॥ 
কোনজন ল'ঙ্ঘবেক ব্রহ্মার বচন । 
যুদ্ধ সম্বারয়া প্রীত কৈল দুইজন ৷ 
নানা ভোগ ভুঞ্জায় রাবণে সে দানবে। 
আর সাত বৎসর রাবণ তথা থাকে গোরবে ॥ 
লঙ্কার অধিক সুখভোগ ভুঞ্জয়ে রাবণ । 
বরুণ জানবারে যায় লঙকার রাজন ॥ 
সুরাভ দোখয়া রাক্ষস সেনার ডর। 
যার দুগ্ধে ভরিয়াছে ক্ষীরোদ সাগর ॥ 
দেখিতে সুরভি সেই আতিবড় সরু । 
যাহা চাই তাহা পাই যেন কঙ্পতর ॥ 
সুরভি দৌখিয়া রাবণ হারিষ বদন । 
তিনবার প্রদক্ষিণ কারল রাবণ ॥ 
পুরী গ্রবেশিয়া ডাকে রাজা সে রাবণ । 
কোথা গেল বরুণ রাজা আসিয়া করুক রণ ॥ 
লৎকার রাবণ আম সংগ্রাম চাই । 
তোর বরুণ রাজা পলাইয়া গেল কৈ ৷ 
বরুণের পান বলে বরুণ নাহি ঘরে। 
কার সনে যনে তুমি শন্য নগরে ॥ 
রাবণ বলে কোথাকারে গিয়াছে বরুণ । 
তথা গিয়া বরণের ধারব জীবন ॥ 
বরণের পান্ন মিত্র পত্র মহাবীর । 
অন্তরাক্ষে তিনজন রথে বড় স্থির ॥ 
[তিন ভাই যূঝে থাকিয়া অন্তরাীক্ষে । 
বরুণের পযুন্রে রাবণ অন্তরীক্ষে দেখে ৷ 
বরুণপন্ত করে তখন বাণ বারষণ। 
ভঙ্গ দিয়া চতুদ্দগে গলায় রাক্ষসগণ ॥ 
নার দের 
রথের সনে রাবণ রাজা উঠিল আকাশ ॥ 
বরুণপাত্র করে তখন বাণ অবতার । 
রাবণের সেনাপাঁত পলায় অপার ॥ 
বরুণপাত্র বাণে রাবণ হইল কাতর । 
রাবণে কাতর দেখ্যা রাাষল মহোদর ॥ 
মহোদরের বাণ যেন বড় মত্ত হাথী। 
'কারো মারে চড় কারো মারে লাখ ॥ 
বরুণপন্র করে তবে বাণ বারষণ । 
টল মহোদরে বাণ হইল অচেতন ॥ 
মহোদিরে কাতর দৌখ রিল রাবণ । 
রুণপর্ের উপরে করে বাণ বাঁরষণ ৷ 


রামায়ণ 


রাবণ রাজা বাণ মারে পূরিয়া সন্ধান । 
তিনজনে বধিয়া করিল খান খান ॥ 

বাণে ফুটিয়া 'তনজন হইল জরজর । 
অন্তরীক্ষে রৈতে নারে পড়ে ভামির উপর ৷ 
বরুণপদুত্রে ধারল বরুণের অনুচরে । 

তিন ভাই ধাঁরয়া নিলেক ভিতর অন্তঃপুরে ॥ 
বরুণপন্ত্র জীনয়া রাবণ বরুণেরে চাহে । 
প্রভাস নামে বরুণের পানর রাবণেরে কহে ॥ 
স্বর্গলোকে গন্ধৰ্ব্বে গীত গায় মনোহর । 
গাঁত শুনিতে গিয়াছেন জলের ঈশ্বর ৷ 
প্রধানজন ঘরে নাই শূন্য নগরী । 

এত দূরে ক্ষমা কর লতকার আঁধকারী ॥ 

এত শুনি রাবণ রাজা প্রবেশে আওয়াস । 
খাটের উপর পাইল বন্ধন নাগপাশ ॥ 
নাগপাশ পায়্যা রাবণ সিংহনাদ ছাড়ে। 
বরুণপুরী লুটিয়া রাবণ তথা হইতে লড়ে ৷ 
লুটিয়া পুটিয়া পুরী কৈল ছারখার । 
নাগপাশ পায়্যা রাবণের আগুসার ৷ 
অগস্ত্যের কথা শনন্যা রঘুনাথের হাস। 

কহ কহ বাঁলয়া রাম করিলা প্রকাশ ॥ 
বরুণপুরী জিনিয়া কোথা গেল তো রাবণ । 
কহ দোঁখ শ্দান মুনি পুরাণ কথন ॥ 

মুনি বলেন পাতালপুরী বাল রাজা বৈসে। 
ার্জ পায়্যা রাবণ রাজা তারে জানতে আইসে ॥ 
পাতাল আওয়াস রাবণ দেখে আচাদ্বত । 
আওয়াস দেখিয়া রাবণ হইল বিস্মিত ॥ 
প্রহস্ত মামা পাঠাইল বার্ত্তা জানবারে | 
রাবণ রাজার আজ্ঞা পায়্যা সে গেল দুয়ারে ॥ 
দ্বারেতে দেখিল গিয়া এক পঢরুষবর । 
নৈলোক্য জিনিয়া রূপ পরম সুন্দর ৷ 
সিংহাসনের উপর পুরুষ বাস আছে । 
শ্বেত চামরের বাতাশ পাঁড়ছে চারি ভতে ॥ 
পুরুষ দেখিয়া প্রহস্ত চালল সত্বর । 

এক পুরুষ দ্বারে দৌখলু শুন লণ্কেশ্বর ৷ 
বালদ্বার রাখে সেই পুরুষবর । 

প্রবেশ কাঁরতে নারি পুরীর ভিতর ৷ 

রথে হইতে উলিয়া রাবণ গেল তার পাশে । 
সৃয্যের কিরণ যেন পুরুষবর রোষে ॥ 
তিনশত যোজন পুরুষ শরীর দুজ্জয় । 
এক লোমাবলাঁ তার সূয্যের উদয় ॥ 

দুই পর্বত যেন উরাত দুই খণ্ড ৷ 

আপন সাক্ষাৎ বিফ: আজান্য বাহ:দণ্ড ॥ 


banglabooks.in 


শত্তরকাস্ড 


সুন্দর পুরুষবর দাঁড় নাহ উঠে। 
মোহ যায় তার কোপদন্টে ॥ 
দুই চক্ষু রতা নহে ধবল দুই ডিন্ব 
দশন বিদুৎ যেন ওঠ রাঙ্গা বিদ্ব ॥ 
পাকা তেলাকুচা যেন দুই ওষ্ঠের রঙ্গ । 
পর্ব তপ্রমাণ ধরে হাথে লোহার ডাঙ্গ ॥ 
রাবণ বলে পুরুষ তুঁঞ্ আজ যাবে কই। 
লঙ্কার রাবণ আম সংগ্রাম চাই ॥ 
রাবণের কথা শূন্যা পুর:ষবর হাসে । 
তোমার সনে রণ আমার যুক্তি নাহ আইসে ॥ 
তামার সনে যুদ্ধ আমার শান উপহাস। 
বালির সনে যুঝ শিয়া ভিতর আওয়াস ৷ 
জোড় হাথে বলে রাবণ আস রাজা পাশে । 
বাবণ দোঁখ বাল রাজা মনে মনে হাসে ॥ 
পাদ্য অর্ দিল তারে বসিতে আসনে । 
পাতালে রাবণ তুমি আইলা ক কারণে ॥ 
রাবণ বলে বিষ তুম বাঁধ্যাছ দুয়ারে । 
সাজিয়া আইলাম আম বিষ মারবারে ॥ 
বলি বলে হেন বাক্য না বলিহ তুণ্ডে । 
ভ্রিভূবনের সত্যবন্ধন নাহ কভড ছিণ্ডে ॥ 
যে পুরুষ সনে তোমার দ্বারে দরশন । 
সেই পুরুষ সঁজলেন এ তিন ভুবন ॥ 
তাহার উপর কোন জনার নাহি আধকার । 
ত্ৰিভুবন জানিয়া সেই করে তো সংসার ॥ 
রাবণ বলে যম মৃত্যু আর কাল দণ্ড । 
তন জনের বড় কেবা আছে তো প্রচণ্ড ॥ 
আমার যুদ্ধে যম মৃত্যু উঠিয়া দিল রড় । 
আর কোন জন আছে যমের দোসর ॥ 
বলি বলে রাবণ রাজা ক কাঁরবে যম। 
ন্রিভুবনে বীর নাহি সে পুরুষের সম ॥ 
যম ইন্দ্র বরুণ যতেক দিকপাল । 
পুরুষের প্রসাদে সভার ঠাকুরাল ॥ 
তাঁহার প্রসাদে দেবতা হয়্যাছে অমর । 
তাঁরে বড় পুরুষ নাহি ভ্রেলোক্য ভিতর ॥ 
মধু কৈটভ আদি যত ছিল বার । 
সে পুরুষের তরে কেহো রণে নহে স্থির ॥ 
সেই দেব নারায়ণ সেই দেব হাঁর । 
শঙ্থ চক্র গদা পদ্ম বনমালাধারা ॥ 
তোমার তরে মম্মকিথা কাঁহ হে রাবণ । 
সেই পুরুষ দুয়ারে আপান নারায়ণ ॥ 
এত শান রাবণ রাজা হইল বাহির । 
সে পুরুষের সনে দেখা না হইল আর ॥ 


৩৪৩ 


রাবণ বলে সেই পুরুষ হইল অদর্শন | 
দেখা পাইলে এক চড়ে বাঁধতাম জীবন ॥ 
আর বার গেল রাবণ বাঁলর উাদ্দশে । 
বলির কাছে গেল রাবণ ভিতর আওয়াসে ॥ 
বলি বলে রাবণ তোমার বুঝতে নারি মন। 
ঘন ঘন আওয়াসের ভিতরে আইস ক রাবণ ॥ 
পান্রমিন্র সনে বাল করে অনুমান । 

পুনঃ পুনঃ ক কারণে আইসে দশানন ৷ 
সাত শত সুন্দরী আছে বলি রাজার দাসী । 
বালির অন্তঃপুরে থাকে পরম রুপসী ॥ 
উীচ্ছম্ট অনব্যঞ্জন পিয়া সোনার থালে। 
পাখালিতে লৈয়া যায় সরোবর জলে ৷ 
রাবণের নিকট দিয়া চেঁড় সভের গমন । 
চেঁড়র রূপ দেখ্যা রাবণ কামে অচেতন ॥ 
অন্নব্যঙ্জন কাড়্যা খায় রাবণ রাজা নাচে । 
ঘাস পায়্যা চেঁড় গেল বাঁল রাজার কাছে ॥ 
বাল বলে রাবণ তুমি আপাঁন মহারাজ । 
চোঁড়র উচ্ছিষ্ট খাইলা বড় পাইল? লাজ ॥ 
জয়ী হইলা রাবণ পায়্যা ব্রহ্মার বর । 
আপন আচার না ছাড় জাতি নিশাচর ॥ 
লঙ্জা পায়্যা রাবণ রাজা মাথা হেট করে। 
অপমান পায়্যা রাবণ তথা হৈতে চলে ॥ 
যথা যথা বিষ আপান অধিষ্ঠান । 

তথা তথা রাবণ রাজা পায় অপমান ॥ 
অগস্ত্যের কথা শুন রঘুনাথের হাস । 
কহ কহ বাঁলয়া রাম করিলা প্রকাশ ৷ 
তথা হইতে কোথায় গেল তো রাবণ । 
কহ দৌখ শান মীন পরাণ কথন ॥ 
রামের তরে কহেন কথা অগচ্ত্য মান । 
রাবণের কথা রাম অপ ব্ব কাহিনী ॥ 
পাতাল হইতে উঠে রাবণ পব্ব-তাঁশখর । 
রথে চাঁড়য়া যাইতে দেখে দিব্য পুরুষবর ॥ 
সুবর্ণের রথখান বহে রাজহাঁসে । 

তিন কোট দেবকন্যা পুরুষের পাশে ॥ 
মধূপানে রথপুরুষ ঘার্ণত লোচন। 
রথের উপর স্ত্রী সভেরে করে স্দ্ভাষণ ॥ 
তাহা দোখ রাবণ রাজা কামে অচেতন । 
ডাক দিয়া পুরুষেরে বলে ততক্ষণ ॥ 
লঙ্কার রাবণ আমি সংগ্রাম চাই । 

স্ীগণ লইয়া পুরুষ পলায়্যা যাহ কই ॥ 
তোমার সনে আজ আম সংগ্রাম কারব। 
তোমায় বাঁধিয়া আজ সুন্দরীগণ লইব ॥ 


banglabooks.in 


৩৪৪ 


স্লীগণ দোখয়া আমার মনে নাহি আন। 
কথক গ্মী আমার তরে দিয়া যাও দান ॥ 
পুরুষ ডাকিয়া বলে শুন লক্রেশ্বর ! 
অনেক দুঃখে কঠোর তপ কর্যাঁছ বিস্তর ৷ 
পাঁথবীতে রাজা আম ছিলাম যুবিবারে । 
তোমা হেন কত রাজা কর্যাছি সংহারে ৷ 
সমখ রণে পড়ে যেবা পুরুষের হাথে । 
স্বর্গবাসে যায় সে চড়িয়া দিব্য রথে ॥ 
সমুখ রণে কোথা না পাই পরাজয় । 
দ্বর্গ যাইত না পাই আমার মনেতে বিস্ময় ॥ 
আমাকে জানতে নারে সংগ্রাম করিয়া । 
পর্বত মুন নাম মোর তপ কার 

পব্বতে থাঁকয়া ॥ 
দশ হাজার বংসর তপ কৈলাম উপবাস । 
তপের ফলে স্বর্গ যাই সঙ্গে রূপসী ॥ 
স্ত্রীগণ লৈয়া যে স্বর্গবাসে যায় । 
তার সনে যুদ্ধ তোমার কভু উচিত নয় ॥ 
স্ব শাস্ন জান তুম বিচারে পণ্ডিত । 
আমার সনে যুদ্ধ তোমার না হয় উচিত ॥ 
রাবণ বলে তুমি আমার ধর্মের বাপ। 
আমার বাপের সনে তোমার বিস্তর আলাপ ॥ 
দিগাঁবজয় কার আমি ত্রিভুবন জান । 
কার সনে যুদ্ধ কার বল তবে শান ॥ 
একাদন থাকতে না পার বিনা রণে। 
যুক্ত বল আজ আম যুঝিব কার সনে ॥ 
পর্বত মুনি বলে আছে 

রাজা তো মান্ধাতা ৷ 

সে দিগ্বিজয় করে সপ্তত্বীপের কর্তা ॥ 
উত্তর দিগে গিয়াছে রাজা বিজয় করিতে । 
বাসা কারয়া আজ থাকবে এই পর্বতে ॥ 
এই পর্বতে থাকলে আজি পাইবে দরশন । 
মান্ধাতা আইলে দুইজনে কাঁরহ রণ ॥ 
এত বালয়া পৰ্বত মুন গেল স্বর্গ বাসে । 
হেন সময় মান্ধাতা কটক সমেত আইসে ॥ 
মান্ধাতার তেজ যেন সৃযোরি কিরণ । 
মান্ধাতা দেখিয়া তখন রা'ষল রাবণ ॥ 
মান্ধাতা করয়ে তখন বাণ বরিষণ । 
রাবণের পলায় দেখ্যা সেনাপতিগণ ॥ 
একেম্বর রাবণ রাজা সাঁহলেক রণ । 
মাম্ধাতার উপর করে বাণ বারিষণ ৷ ' 
হারার টাঙ্গি মান্ধাতা পাক দিয়া এড়ে। 
টাঞ্গ' খায়্যা রাবণ রাজা রথে হইতে পড়ে ॥ 


রামায়ণ 


পাঁড়ল রাবণ রাজা বেড়ে সেনাপতি । 
সিংহনাদ করিয়া ফিরে মান্ধাতা নৃপাঁত ৷ 
চক্ষুর নিমিষে রাবণ রাজা পাইল সাম্বধ । 
ধনুক পাতিয়া যুঝে মান্ধাতা চিন্তিত ॥ 
অগ্নিবাণ এড়ে রাবণ অগ্নি অবতার । 
ফুটিল মান্ধাতা রাজা কটক হাহাকার ৷ 
সিংহনাদ ছাড়ে রাবণ পরম হরিষে । 
সম্বধ পাইলা মান্ধাতা চক্ষুর নিমিষে ৷ 
উঠিয়া মান্ধাতা রাজা ছাড়ে সিংহনাদ । 
দুইজনে যুদ্ধ করে নাহ অবসাদ ॥ 
টোনশন্য নহে বাণ দুইজনে যুঝে। 
অজাগর সর্পবাণ টোনের ভিতর গর্জে ॥ 
কেহো কাহা জানতে নারে যুদ্ধে না হয় আশ । 
দুইজনে যুদ্ধ করে ক্লামক দশ মাস ॥ 
কোপেতে মান্ধাতা বাণ যোড়ে পাশুপত । 
স্বর্গ মর্ত্য পাতাল যারে কাঁপয়ে পব্বত ॥ 
স্থাবর জঙ্গম কাঁপে পাথবা সাগর । 
বাণের শব্দ শানয়া রক্ষায় লাগে ডর ৷ 
ৱৰহ্মা পাঠাইয়া দিলা ভার্গব খাঁষ। 

অস্ত সম্বারতে মুনি মান্ধাতারে তুষি ৷ 
ভার্গব মুনি বলেন শুন ন'পাঁত মান্ধাতা । 
তোমার কানে কাহ শুন রহ্মার এই কথা ॥ 
ব্মার বর আছে নাহ মরে তোমার বাণে । 
রাবণ মাঁরতে না পারিবে তোমার বাণে ৷ 
আপনি বিষ্ণু জান্মবেন তোমার কুল অংশে । 
তাঁর হাথে রাবণ রাজা মারবে সবংশে ৷ 
তোমার হাথেতে কভু না মরিবে রাবণ । 
অন্ধ সম্বরিয়া প্রীত করহ দুইজন ॥ 

তাহা শুনিয়া মান্ধাতা অস্ত্র কৈল নিবারণ । 
প্রীত করাইয়া ম্লান গেলা নিজপ্থান ॥ 
মান্ধাতা রাবণ সনে ঘুচিলেক রণ । 
কেহো পরাভব নহে রক্ষার কারণ । 
অগস্ত্যের কথা শুনিয়া রঘুনাথের হাস। 
কহ কহ বাঁলয়া রাম করিলা প্রকাশ ॥ 
মান্ধাতা এাঁড়য়া কোথা গেল তো রাবণ । 
কহ দেখ শুন মুনি পুরাণ কথন ॥ 
মুনি বলে পর্বতে রীহলা লঙ্কেশ্বর ।* 
চন্দ্র উদয় করিয়া উঠে গগন উপর ॥ 

দুই লক্ষ যৌজনের পর চন্দ্র উদয় হয় । 
সপ্ত স্বর্গ 'জীনয়া চন্দ্রের আলয় ৷ 
চন্দ্ররূপ দেখিয়া রাবণ রাজা হাসে। 
চন্দ্রকে জানিতে রাবণ উঠিল আকাশে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


প্রথম স্বর্গে উঠিল রাজা লণ্কেশ্বর । 
পৰ্বত রাখিয়া উঠে লক্ষ যোজন উপর ॥ 
*দ্বতীয় স্বর্গেতে উঠে রাজা লণ্কেশ্বর । 
স্বর্গ ছাঁড় উঠে লক্ষ যোজন উপর ॥* 
দ্বিতীয় স্বর্গে উঠল রাবণ মহারথী ॥ 
সেই দ্বর্গ হইতে আইলা গঙ্গা ভাগীরথী ॥ 
রাজহংসগণ করে খেলা গঙ্গার কূলে । 
সকল কটকে স্নান করে গঙ্গার জলে ॥ 
গংগাজলে রাবণ করয়ে স্নানদান । 
গঙ্গাজলে স্নান কাঁর চলিল রাবণ ৷ 
গৌরীলোক স্বর্গে রাবণ উঠিল আগয়ান । 
শিবলোক স্বর্গে গেল মহাদেবের স্থান ॥ 
মহাদেবের চরণ বান্দল রাবণ । 

ভূত পিশাচ আদি দেখে মহাদেবের গণ ॥ 
যতেক দেবতা দেখে মহাদেবের পাশে । 
রাবণ দোখয়া তারা পলায় তরাসে ॥ 
অমরাবতী বৈকুণ্ঠ থাকল ডাহিনে । 
ব্ৰন্ধলোকে গেল রাবণ ব্রহ্মার নিজ স্থানে ॥ 
রহ্মার পুরী দোখল রাবণ অদ্ভূত নিম্মণি । 
আড়ে দাঁঘে দশ হাজার যোজন প্রমাণ ॥ 
সপ্ত স্বর্গ জিনিয়া রথ উঠিল গগন । 

চন্দ্র উদয় করিয়াছেন সহ নক্ষত্রগণ ॥ 

রাবণ দেখ্যা চন্দ্র ধায়্যা আল্যা রোষে । 
সহস্রগুণ হিম চন্দ্র কোপেতে বাঁরষে ॥ 

হিম বাঁরষণে সৈন্য কটকে লাগে জাড়। 
জাড়েতে রাবণের হাথ হইল অনাড় ॥ 
প্রহস্ত বলে রাবণ অন্ধ ধরতে নার হাথে । 
ক্ষমা দিয়া রণে রাবণ পলাইয়া চল পথে ॥ 
রাবণ বলে কৌতুক দেখ চন্দ্র আমি জনি । 
চন্দ্র মারতে রাবণ যোড়ে বাণ আগ্যান ॥ 
বদ্ধ অগ্নি জলে রাবণের মুখে আগে । 
সেই আগ্নর তাপে কটকের জাড় ভাঙ্গে ॥ 
আগ্নবাণ এঁড়লেক রাজা লণ্কেশ্বর ৷ 

চন্দ্র বধিয়া রাবণ কৈল জঙক্জর ॥ 

কাতর হইলা চন্দ্র রাবণের বাণে। 

চারি ভতে ভঙ্গ 'দিয়া পলায় নক্ষত্রগণে ॥ 
চন্দ্রলোকে ব্ৰহ্মা তখন আইলা সত্বর । 

রাখ রাখ বলিয়া ডাকেন শুন লক্ষেম্বর ॥ 
সব্বলোক বন্দে রাবণ দ্বিতীয়ার চন্দ্র । 
পার্ণমার চন্দ্র করে সংসার আনন্দ ॥ 
সব্বলোক হরাষত ধবল রজনী । 

লোকের হিতের কারণ চন্দ্র সজল আপনি ॥ 


৩৪৬ 


কারো মন্দ না করে চন্দ্র জগতের হত । 
হেন চন্দ্র মারস রাবণ নহে ত উচিত ॥ 
বক্ষমন্ত্র বাণ আমি কাঁহ তার কানে । 

চন্দ্র মারতে গেলে এখন মারবে আপনে ॥ 
দুইজনে যুদ্ধ হইলে একজন হাঁর। 
আপান পাছে মর তুমি লঙ্কার আঁধকারী ॥ 
বৰহ্মার কথা শুনিয়া রাবণের হইল শ্ত্রাস। 
চন্দ্র এড়িয়া যায় রাবণ পাইয়া তরাস ॥ 
অগস্ত্যের কথা শুনিয়া রঘুনাথের হাস। 
কহ কহ বলিয়া রাম কাঁরল প্রকাশ ॥ 
চন্দ্রলোক হইতে কোথায় গেল তো রাবণ । 
কহ দেখি শান মান পুরাণ কথন ॥ 
অগস্ত্য বলেন জম্বূদ্বীপে গেল লণ্কেদ্বর । 
তথা গিয়া দৌখলেক এক পুর্ষবর ॥ 
সুমের: পর্বত যেন পুরুষের আকার । 
দেবের দেব পুরুষ তিভূবনের সার ॥ 

বারো যোজনের পথ আড়ে পরিসর । 

চল্লিশ যোজন পুরুষ শরীর দীঘল ॥ 

রাবণ বলেন পুরুষ তুঁঞ যাব কই । 
লৎকার রাবণ আমি সংগ্রাম চাই ৷ 

পুষ্পক রথের উপর রাবণ রাজা তঙ্জে। 
অজগর সর্প যেন পুরুষবর গঞ্জে ॥ 
পুরুষ বলে তোর ঘুচাইব সংগ্রামসাধ । 
আর কত সাঁইবেক তোর অপবাদ ৷ 

কুড়ি হাথে রাবণ রাজা নানা অস্ত এড়ে। 
পুরুষের গায় লাগ্যা উছটিয়া পড়ে ॥ 
মানুষ নহে পুরুষ আপান নারায়ণ । 

বাণ ব্যর্থ যায় দেখি চিন্তিত রাবণ ॥ 

অস্ট বসু দেখে রাবণ পুরুষের শরীরে । 
সপ্ত সাগর দেখে পুরুষের উদরে ॥ 

দশ দিগপাল অধিষ্ঠান দেখে পাশে । 
উনপণ্াাশ বায়ু লৈয়া পবনদেব বৈসে ॥ 
হৃদয়খণ্ডে পুরুষের রক্ষার বসাতি। 
নাঁভকুণ্ডে বসিয়াছেন দেব! সরস্বতী ॥ 
দেব দানব যক্ষ গন্ধব্্ব বিদ্যাধর । 

তন কোট বৈসে তারা মস্তক উপর ॥ 
বাসুকির জবালায় সব্ব শরীর পোড়ে । 
বাসুকি অনন্ত বৈসে নখের ভিতরে ॥ 
সন্ধ্যা গায়ন্রী পুরুষের ললাটে লিখন । 
অদ্ভুত দৈখয়ে যেন মেঘের পত্বন ॥ 
নাকের 'নিশ্বাসে যেন পবন আঁধন্ঠান। 
আঁশ্বনীকুমার যেন কান দুইখান ॥ 


banglabooks.in 


৩৪৬ রামায়ণ 
মুখে অগ্ন পুরুষের রুদ্র যোড়ে ্কন্ধ । পরিচয় না দিলা পুরুষ রাবণের তরে। 
ঝনঝনা পড়ে যেন দশনের অনুবন্ধ ॥ পুরুষের ঠাঁঞ বিদায় হৈয়া রাবণ রাজা চলে ॥ 
জিহবায় সর্বতী বৈসে যম বৈসে বাহে । রাম বলেন পুরুষ কেন না দল পাঁরচয় । 
চন্দ্র সূর্য যেন চক্ষু চারি দিগে চাহে ॥ সেই পুরুষ কোন্‌ জন কহিবে নিশ্চয় ॥ 
চারি হস্ত ধরে পুরুষ রন্তলোচন। অগস্ত্য বলেন কপিল শুনিয়া শবদে | 
চাঁর হাথে চাঁপয়া রাবণে কৈল অচেতন ॥ পারিয় না দিলেন তান রাবণের অপরাধে ॥ 
অচেতন হৈয়া ভূমে লোটায় লঞ্চেশ্বর । তিন কোটি চতুৰ্ভুজ নিজ পারবারে। 
রাবণ মারিয়া পুরুষ গেল পাতাল ভিতর ॥ সেই কাঁপল মহন সাক্ষাৎ বিফ: অবতারে ॥ 
উঠিয়া রাবণ রাজা শুক সারণে পুছে। বৈকুণ্ঠের নাথ তুমি আপাঁন নারায়ণ । 
আমা মারিয়া পুরুষ কোনখানে আছে ॥* বিষ; অংশে জন্ম কাঁপল মহাজন ॥ 
শুক সারণ বলে রাজা শুন লক্রেদ্বর । অগক্ত্যের কথা শুন্যা রঘুনাথের হাস। 
পাতালে প্রবেশ কৈল সেই পুরুষবর ॥ কহ কহ বলিয়া রাম করিলা প্রকাশ ॥ 
পাতালে সাঁধাইল রাবণ পুরুষের ডীদ্দশে। কাঁপল এাঁড় আর কোথা গেল তো রাবণ । 
তিন কোট চতুৰ্ভুজ পুরুষ কহ দেখ শান মুনি পুরাণ কথন ॥ 
সেই পুরুষের পাশে ॥ অগন্ত্য বলেন রাবণ গেল কৈলাস পৰ্বতে । 

সেই পুরুষ হেন দোখ সভার আকৃতি । বাসা করিয়া রহিল রাবণ কটক সমেতে ॥ 
[তন কোটি চতুর্ূ'জ একই মূরাঁত ॥ দুই প্রহর রাতে উঠে রাজা তো রাবণ ৷ 
পাতালে গিয়া দেখে রাবণ চতুর্ভুজময় । চন্দ্র উদয় করিয়া উঠে নিষ্মল গগন ॥ 
সেই পুরুষ চানিতে নারে মনেতে বিস্ময় ॥  সুশীতল বায়ু বহে আঁত মনোহর । 
পুরুষ চানতে নারে রাজা তো রাবণ । ধবল রজনী দেখে চন্দ্র সুন্দর ॥ 
িবণেরে দেখা পুরুষ দিল ততক্ষণ ॥ কামে অচেতন রাবণ স্ত্রী নাহি সাথে। 
সানার খাটে প7রুষ শযয়্যাছে শষ্যাতলে । হেন কালে রঞ্ভা নারী যায় গগন পথে ॥ 
তিন কোট দেবকন্যা পুরুষের কোলে ॥ রদ্ভা নামে অগ্দরা পরম সুন্দরী । 
্লীগণ লৈয়া পদরুষের কৃতহল। কপালে অলকা নারীর শোভে সার সার ॥ 
সামে অচেতন রাবণ লোটায় ভূমিতল ॥ রূপে আলো করিয়া যায় যেন চন্দ্রুকলা । 
কাপ আনলে পুরুষ রাবণের ভিতে চায়। তাহা দেখ রাবণ রাজা কামে হইল ভোলা ॥ 

*নতে পুড়য়া রাবণ ভূমিতে লোটায় ৷ রম্ভা রদ্ভা বালয়া রাবণ ধাঁরতে যায় বলে। 

উঠ বলিয়া পুরুষ রাবণেরে লাড়ে। এত রাত্রতে রম্ভা সাজ্যাছ কার তরে ॥ 
উঠিয়া রাবণ রাজা গায়ের ধুলা ঝাড়ে ॥ কোন নাগরের তরে সাজিলা এত রানে । 
ননাবণ বলে প:রুষ তুমি কেবা হও সার । তাহা এঁড়য়া আজি বগহ মোর সাথে ॥ 
শারচয় দেহ তুমি কোন্‌ অবতার ॥ যম ইন্দ্র বরুণ আমারে করে ডর । 
নাবণের কথা শুনি বলেন পুরুষরাজে । আমারে বড় কোন্‌ জন আছে তো নাগর ॥ 
নশাচর তুমি আমা চিনিবা কোন্‌ কাজে ॥ নানা শান্ জান আম বাবধ বিধানে । 
ঘাড় হাথ করিয়া তখন বলে লঙ্েশ্বর । আমায় তোমায় কেল আজ কারব দুইজনে ॥ 
দ্ধার বর পাইয়া আমার কারো নাহি ডর ॥ কৈলাস পর্বত পুরী ধবল চিকন। 
ধতামা হেন জন মারে তবে সে মরণ । তার উপর পুঘ্পক রথে তোমা সম্ভাষণ ॥ 
তামা বিনে কারো ঠাঁঞ লাজে হেট মাথা করে করে যোড় হাথ । 

না যাবে জীবন ॥ আমার শ্বশুর হও রাক্ষসের নাথ ॥ 

[বণের কথা শান পুরুষের হাস। পুত্রের বধু রাবণ না ধারহ হাথে । 
নামার হাথে রাবণ সবংশে যাবে নাশ ॥ কেন আজি আল্যাম আমি এ চ্ছার পথে ॥ 
ুরষর শরীর রাবণ নেহালিয়া দেখে । রাবণ বলে তুঁম আমার কোন্‌ পত্রের ক্ক্রী। 


ব্বত সাগর সাপ দেখে লাখে-লাখে ॥ কোন: সম্বন্ধে রদ্ভা আমার বহুয়াঁর ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


ম্ভা বলে সম্বন্ধ যদি কাঁরবে বিচার । 
শলকুবর নামে কুবেরকুমার ॥ 

তোমার জ্যেষ্ঠ ভাই কুবের ধনের ঈশ্বর । 
তার পুত্রের বধ: হইলে তোমার বহুয়ার ॥ 
তপ কারণে নলকুবর হয় তো ব্রাহ্মণ । 
তোমা সংহারিতে পারে যাঁদ করে মনে ॥ 
পুত্রের তরে বেশ করিলে দ্বশুরে না ভুঞ্জে । 
আবিচারে কর্দ্ম কৈলে সব্বলোকে গঞ্জে ॥ 
শবশূর হইলে বহুর তরে করিবে পালন । 
মোরে তবে ক্ষয় করিবে কুবেরনন্দন ॥ 
ধর্মে মাত 'দিয়া রাবণ ছাড় উপহাস । 
হাথ এড় যাই আমি তোমার ভাইপোর পাশ ৷৷ 
রম্ভার কথা শুনি বাঁলছে রাবণ । 

হেন সময় লাগ পাইলে ছাড়ে কোন জন ॥ 
গুরুগীর্বত ঝি বহু পায় যে সন্ধানে । 
হেন পুরুষ কোথা আছে ক্ষমা দেয় মনে ॥ 
মনেতে ভাবিয়া রম্ভা চাহে তো আপাঁন। 
ইন্দ্র বলাংকার কৈল গুরুর ব্রা্মণী ॥ 
ব্রাহ্মণের রাজা চন্দ্র সব্বলোকে জানি । 
চন্দ্র বলাংকার কৈল গুরুর ব্রাহ্মণী ॥ 
পাঁড়বার ছলে ইন্দ্র গৌতমের ঘরে। 
গুরুপতী লাগ পায়্যা পরদার করে ॥ 
উত্তর না দেয় রম্ভা বুঝিয়া তার মন। 
বলে ধরিয়া শৃঙ্গার করে রাজা তো রাবণ ॥ 
বহু বহু কাঁরয়া রুভা ডাক ছাড়ে । 
মুখেতে তঙ্জন করে হরিষ সত্বরে ॥ 
শঙ্গার না হয় তার কাম প্রবীণ । 

বলেতে ধারয়া শৃঙ্গার করে সাত দন ॥ 
রাবণের শঙ্গার সহিতে পারে কোন: স্ত্রী । 
সবে র্ভা সহিতে পারে আর মন্দোদরী ॥ 
পুরুষ হইতে স্ত্রীলোকের কামাধিক অম্টগুণ । 
অন্তরে হরিষ রুভা গ্রীত বড় মন ॥ 
রাবণের *ঙ্গারে তার বেশ হইল চর । 
তথা হইত চলে যথায় নলকুবর ॥ 
নলকুবর বলে রদ্ভা বেশ কেন আন । 

কার ঠাঁঞ রভা আজি পাইলা অপমান ॥ 
কাঁদিতে কাঁদতে রদ্ভা যখন পায় পড়ে । 
কোপানলে তোমার সকল সংসার পোড়ে ॥ 
তোমার তরে বেশ কর্যা আসি হরিষ মনে । 
হেন কালে পথে লাগি পাইল রাবণে ॥ 
লোকধৰ্ম্ম নাহ চাহে রাবণ চাপিয়া ধার । 
অঞ্পপ্রাণী ম্্রী আমি তার কি করিতে পার ॥ 


৩৪৭ 


তোমার বহু বহু কাঁরয়া আম 
যত ডাক ছা'ড়। 

সাত দিন শৃঙ্গার করে তবু না দেয় ছাড় ॥ 
নলকুবর বলে রম্ভা তুাঁঞ অসতী নারী । 
স্তী দ্মী হইলে তারে 

শাপে পোড়ায়্যা মার ॥ 
ধ্যানে জানিল রুভার নাহি দোষ । 
রাবণের চারত্ে তার বাঁড়িলেক রোষ ॥ 
কোপে নলকুবর হৈল জলন্ত আগুন । 
রাবণেরে শাপ দিতে হাতে নিল পাঁন ॥ 
আজ হইতে শাপ মোর হউক প্রচার । 
আর যেন বলে কারো না করে শৃঙ্গার ॥ 
আজ হৈতে যে ক্র না ভাঁজবেক মন । 
বলে শঙ্গার করিলে তার হবেক মরণ ॥ 
আমার শাপ কভু নাহি যায় তো খণ্ডন । 
বলে শৃঙ্গার করিলে রাবণ মরিবে ততক্ষণ ॥ 
শাপ শান দেবগণ হইলা হরাষত । 
নলকুবরে তাঁরা হইলা আনান্দত ॥ 
সকল দেবতা তারে করেন বাখান । 
আজ হইতে দেবকন্যা পাইল পাঁরৱাণ ॥ 
নিদ্রা হইতে উঠে রাবণ মনেতে কৌতুক । 
নলকুবরের শাপ শুনে লোকমূখ ॥ 
শাপ শুনি রাবণ বড় অসুখ ভাবে চিত্তে । 
কেনে আইলাম আমি কৈলাস পর্বতে | 
দারুণ শাপ দিল মোরে ভাইর নন্দন । 
পরুত্রী বলে আর না কাঁরব সম্ভাষণ ॥ 
এই সে মনে আমার বড় রহিল তাপ। 
ভাইপনু্ত হৈয়া মোরে দিল দারুণ শাপ ॥ 
শাপের ডরে বলে শঙ্গার না করে রাবণ । 
রাবণের হাথে সীঁতা রক্ষা এই সে কারণ ॥ 
অগস্ত্যের কথা শুনিয়া রঘুনাথের হাস। 
কহ কহ বাঁল রাম কারলা প্রকাশ ॥ 
র্ভা এঁড়য়া আর কোথা গেল তো রাবণ । 
কহ দেখি শুনি মুনি পুরাণ কথন ॥ 
অগস্ত্য বলেন রাবণ রাজা দেশের তরে চলে । 
রথখান উঠে গিয়া গগনমণ্ডলে ॥ 
তন কোট দৈত্য তথা আছে মহাবল । 
হাথে অন্ধ ধায়্যা আইল মুদ্গর মুষল 
যম ইন্দু বরুণ যতেক লোকপাল । 


banglabooks.in 


৩৪৮ 


রাবণ এঁড়য়া সেনাপাঁত পলায় উভরড়ে । 
তন কোট দৈত্য আসয়া রাবণেরে বেড়ে ॥ 
চাঁর ভিতে দৈত্যে বেড়ে রাবণ ফা্ফর । 
কোন" অদ্বে রাবণ মারে ভাবে লণ্কেশ্বর ॥ 
চাঁর দিগে আসিয়া রাবণেরে দৈত্যগণে বেড়ে। 
আঁগ্নবাণ রাবণ রাজা ধনুকে শীঘ্র যোড়ে ॥ 
আঁঘ্নবাণ এড়ে রাবণ আগ্ন অবতার । 
এক বাণে তিন কোট কাঁরল সংহার ॥ 
রাবণ বলে লুঠ এখন দৈত্যের পুরী । 
নানা রত্ব মণ মাণিক ভাণ্ডারে বার করি ॥ 
দৈত্যরাজ পড়ল লোক মাথায় হাথে কান্দি। 
তন কোট দৈত্যকন্যা রাবণ কৈল বন্দী ॥ 
দৈত্যরাজের কন্যাগণ রূপেতে অপ্সরা । 
রূপে আলো কৈল যেন উদয় হয় তারা ॥ 
কন্যার্প দেখ্যা রাবণ কামে অচেতন । 
শাপের ডরে বলে শঙ্খার না করে রাবণ ॥ 
কৌতুকে রাবণ রাজা কন্যা ধরে হাথে । 
তন কোট দৈত্যের কন্যা 
বাছয়া তোলে রথে ॥ 
দেশের তরে যায় রাবণ বাজে জয় ঢোল । 
রথের উপর শুনে রাবণ কন্যা সভের বোল ॥ 
কন্যা সভে প্রবোধ দেয় বিবিধ বিধানে । 
সকল কন্যা কাঁদে কেহো প্রবোধ নাহি মানে ॥ 
দারুণ শাপ দিল মোরে ভাইর নন্দন । 
বলেতে শঙ্গার করি তুষিতাম কন্যাগণ ॥ 
পাঁপষ্ঠ স্তীলোক অন্তরে পাঁড়য়া মরে। 
মনের কথা নাহি কহে পুরুষের তরে ॥ 
দারুণ লক্ষণে শ্রী সাঁজলা বিধাতা । 
অন্তরে পড়িয়া মরে প্রকাশ 
নাহ করে কথা ॥ 
পুরুষ হইতে স্বীলোকের কাম অণ্টগ্‌ুণ । 
প্রকাশ না করে তবু লঙ্জার কারণ ॥ 
মহোদর বলে শুন রাবণ মহারাজ । 
রথের উপর স্ত্রী সভ আঁধক পায় লাজ ॥ 
অশোক বনে রাখ লৈয়া চেঁড় সভ রাখে । 
চোঁড়র সঙ্গে কথাবার্তা হইবে মল্‌কে ॥ 
যত দিন কন্যাগণ না করে অংগীকার। 
তাবং তা স্ভাকারে না করিহ শঙগার ॥ 
শূর্পণখা নামে আছিল রাবণের বহিনী । 
রাবণের সমুখে কাঁদে চক্ষে পড় পান ॥ 
; শর্পণখা বলে ভাই তুম প্রাণের বৈরী । 
সহোদর ভাই হৈয়া বহন কৈল রাঁড় ॥ 


রামায়ণ 


শূর্পণখার হাথে ধার বলে রাবণ মহারাজ । 
না জানয়া কর্ম কৈলে কত পায় লাজ ॥ 
দুই ভাই ছিল মোর খর দূষণ । 
পরু্্রী লৈয়া কোল করে দুইজন ॥ 
তুম বল কর্যা ভাই আন পরের স্বী। 
মধু দৈত্য তোমার বুহিনী কৈল চর ॥ 
যত পাপ কর তুম তোমার তরে ফলে । 
কুম্ভীনসা ভাগনী দৈত্যে নিল বলে ॥ 
প্রহস্ত মামার ঝি তোমার মামাত ভাঁগনী । 
লঙকার ভিতরে থাকিয়া নিল 
কেহো নাহি জান ॥ 

অপমান শুনিয়া রাবণ করয়ে বিষাদ । 
কিসের তরে লৎকার ভিতর আছে মেঘনাদ ৷৷ 
মেরু মন্দার কাটিয়া পাড়ে মেঘনাদের বাণে ৷ 
এত অপমান মোর তোমা বিদ্যমানে ॥ 
তুমি হেন ভাই মোর মহোদর সহোদর । 
এত প্রমাদ পড়ে ভাই তোমার গোচর ॥ 
হেনকালে রাবণ রাজা মেঘনাদে বলে । 
তিন লক্ষ ররাঙ্ণ যজ্ঞে ঘৃত হলে ॥ 
আঁস্থচর্্ম সার হৈয়াছে যজ্ঞ অবসাদে । 
দোঁখয়া রাবণ রাজা কহে মেঘনাদে ॥ 
রাবণ বলে 'জানয়া আইলাম ত্রিভূবন । 
দেবতার পুজা তুমি কর কি কারণ ॥ 
যজ্ঞভাগ লইতে যত আসবে দেবতা । 
রাক্ষস হৈয়া মেঘনাদ তুমি পৃজহ দেবতা ॥ 
রাক্ষসকুলে জান্ময়া করে যন্ত্রের বনাশ। 
হেন যজ্ঞ কর তুমি দেবতা পায় আশ ॥ 
কোন: সাহসে লংকায় আসিবে দেবগণ । 
ব্রহ্মার পূজা বৈ না প্‌জ অন্যজন ৷৷ 
যজ্ঞে পূর্ণ দিয়া যাঝব অন্তরীক্ষে । 
আম যারে মারব সে আমা নাহি দেখে ৷ 
দশ সহস্র ব্রাহ্মণ যজ্ঞের পুরোহিত । 
আহত দিয়া যজ্ঞে হুলে চারি ভিত ॥ 
হেন সময়ে আঁগ্ন হইলা আঁধষ্ঠান । 
যব ধান্য দাধ দুগ্ধ কৈলা মধুপান ৷ 
হেন কালে যজ্ঞে পূণ দিল মেঘনাদ । 
আগ্ন তারে নানা দ্রব্য দিলেন প্রসাদ ৷ 
প্রথমে আঁগশ্ন হইতে উঠে নাগপাশ । 
যারে অস্ম এড়ে তার অবশ্য বিনাশ ॥ 
যজ্জে পর্ণ দিয়া যাঁদ 

মেঘনাদ যায় রণে। 
ন্রভুবন পরাজয় হয় তাহার বাণে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


এগ দয়া অগ্নি গেলা আপনার স্থান । 
মেঘনাদের তরে রাবণ করে সাঁম্বধান ॥ 
সাক্ষাতে দেখিলাম তোমার যজ্ঞের পরীক্ষা । 
ভুবনে তোমার কাছে কারো নাহ রক্ষা ৷ 
সকল দেবতা আম জিনিলু একেশ্বর । 
তোমা লৈয়া আম গিয়া জানব পঢরন্দর ॥ 
আমার বৃহিনী হরে করে অপমান । 
মধু দৈত্যের আগে গিয়া বধিব পরাণ ॥ 
মথুরা এঁড়ব আজ মধু দৈত্যের পুরা । 
অমরাবতাী বোঁড়ব পিছে ইন্দ্রের নগরী ॥ 
ইন্দ্র জানতে মেঘনাদ কারিল সাজান । 
টব মৰ্ত্ত্য পাতাল কাঁপছে অমান ৷ 
সাজন রথ লৈয়া যোগায় রথের সারাথ । 
নানা রত্ন মাণ মাণিক নিম্মহিল তাঁথ ॥ 
বিশ্বকম্সার নিম্মিত রথ অদ্ভুত নিম্মাণ। 
পবন বেগে অষ্ট ঘোড়া রথের যোগান ॥ 
ঠাঁঞ ঠাঁঞ তার রত্বের বিদ্বুকি। 
ক্ষণে ক্ষণে রথখান ক্ষণে হয় লুক ॥ 
দশীন্তমান রথখান দশ দিগ প্রকাশ । 
নানা অস্ত তোলে বন্ধন নাগপাশ ॥ 
বাপের আজ্ঞা পায়্যা সাজন রথে চড়ে । 
হস্তী ঘোড়া ঠাট চলে কত থরে থরে ॥ 
বাদ্যের মহাশব্দ পৃথিবী কম্পমান | 
|ীতরাশী কোট শিঙ্গা বাজে আত খরসান ॥ 
কাড়া মাদল বাজে হাথী কম্পমান। 
বাদ্যের কোলাহলে কাঁপে স্বর্গপুরীখান ॥ 
দোসাঁর মূহার বাজে শান দরদী | 
গভীর নাদে বাদ্য বাজয়ে ঝাঝার ॥ 
মেঘ গঙ্জয়ে যেন কর্যাছে বাদল । 
গভীর নাদে বাদ্য বাজে ঘন ঘন মাদল ॥ 
দগড়েতে ঘন কাট! পড়ে নাহ অবসাদ । 
সিংহনাদ গার্জঁয়া যাত্রা কৈল মেঘনাদ ৷ 
ঘন ঘন বিষাণ বাজে ঢাকে ঘন কাটাঁ। 
তোলপাড় কাঁরলেক লংকাপুরীর মাটী ॥ 
মেঘনাদ সাজন করে রণে দিতে হানা । 
স্বর্গ মর্তা পাতাল কাঁপল সব্বজনা ॥ 
কুম্ভকর্ণের 'নিদ্রা ভাঙ্গল সেই দিনে । 

ন্দু (জানতে চলে রাবণের সনে ॥ 
[নিদ্রা হইতে উঠে ছয় মাসের অন্তর । 
ছয় মাসের উপবাসে ক্ষুধায় আতুর ॥ 
সত্তার ঘড়া খাইলেক মাঁদরার কলাস । 
পব্বতপ্রমাণ মাংস খায় রাশ রাশি ॥ 


৩৪৯ 


অর্ধেক লংকার ভোগ করিল ভক্ষণ । 
ভোজন যুঝবারে চাঁলল কুদ্ভকর্ণ ॥ 
পৃথবী টলমল করে কুম্ভকর্ণের পার ভরে । 
হাথী ঘোড়া রথ কটক সাঁজল অপারে ॥ 
মহোদর মহাপাশ খর দূষণ । 
তালজঙ্ঘ সিংহমুখ ঘোর দরশন ॥ 
প্রহস্ত অকম্পন লড়ে ধ্রাক্ষৰ বিকট । 
শোণিতাক্ষ বিড়ালাক্ষ রণেতে উংকট ॥ 
কুদ্ভ নিকুম্ভ চলে কুম্ভকর্ণের নন্দন । 
যার নামে “দেব দানব কাঁপে সব্বজন ॥ 
মকরাক্ষ লড়ে সেই দূত্জ্য় ধনুর্ধর । 
তাহার সম বীর নাহি লঙ্কার ভিতর ॥ 
দেবান্তক নরান্তক আতকায় মহাবীর । 
মহোদর মহাপাশ দৃঙ্জয় শরীর ॥ 
রাবণের রথ লৈয়া যোগায় সারাঁথ । 
পব্বাতয়া ঘোড়া যোড়ে পবনের গাঁত ॥ 
ইন্দ্র (জানতে রাবণ কারছে সাজান । 
রাবণের নিজ ঠাট সত্তার অক্ষৌহিণী ॥ 
অমরাবতী রাবণ রাজা 'জীনবারে সাজে । 
কুঁড় অক্ষৌহিণ' বাদ্য রাবণের বাজে ॥ 
শত সহম ধামসা বাজে তিন লক্ষ কনলি । 
কোট সহস্র ঘণ্টা বাজে মূদণ্গ বিশাল ॥ 
ভেঙর ঝাঝুরি বাজে ত্রিশ কোটি কাড়া । 
কাংস্য করতাল বাজে ছাত্তিশ কোটি পড়া ॥ 
লক্ষ লক্ষ মান্দরা বাজে ডন্ফ কোট কোট । 
আঠারো লক্ষ ডদ্বুরে ঘন পড়ে কাটি ॥ 
সাতাইশ লক্ষ শংগা বাজে অতি খরসান । 
আঠারো লক্ষ কোট বাজে 

শত্খ সিন্ধুযান ॥ 
চৌরাশী লক্ষ কোটি বাজে দোসাঁর মৃহরি ৷ 
তেইশ লক্ষ সানাই বাজে 

সাতাইশ লক্ষ বঞ্চর 
ঢেমচা খেমচা বাজে পঞ্চাশ হাজার । 
চৌরাশশ লক্ষ কোট বাজে তবল মান্দরা ॥ 
শরমত্গলা বাজে সত্তার লাখ কাঁশি। 
িরানৈ লাখ বাজে মধুর মধুর বাঁশী ॥ 
সপ্তদ্বরা বাদ্য বাজে শুনিতে উল্লাস । 
চোরাশী লক্ষ বাজে চন্দ্র কাবলাস ॥ 
মোচগ্গ নিশান ঢাক বাজে বাজে জয়ঢোল । 
মহাপ্রলয়'কালে যেন হয় মহারোল ॥ 
সাগর পার হৈয়া কটক চালল ত্বরায় । 
চক্ষুর 'নামষে ষ্ঠাট গেল মথুরায় ॥ 


banglabooks.in 


৩৫০ 


মধু দৈত্যের দেশ গয়া মথুরা পুরী বেড়ে । 
সুখে নিদ্রা যায় দৈত্য উপরে ॥ 
সুখে নিদ্রা যায় দৈত্য ঘরের ভিতরে । 
কুম্ভীনসা বাড়ির বাহির হইল সত্বরে ॥ 
বুহিনী দৌখয়া রাবণ বলে 

দৈত্য গেল কোথা । 
তোমায় আন্যাছে দৈত্য কাঁটব তার মাথা ॥ 
আম যাঁদ থাকতাম লঙ্কার ভিতর । 
সেই দিন তাহারে পাঠাইতাম যমঘর ॥ 
রাবণের কথা শুন্যা কুদ্ভীনসী হাসে। 
তোমার ডরে স্বামী মোর পলাল তরাসে ॥ 
তোমার ঠাঁঞ পাঁড়লে ভাই করো নাহ রক্ষা । 
সহোদর বৃহিনী রাঁড় কারলে শর্পণখা ॥ 
তার স্বামী কাটলে তোমার নাহ লাজ । 
আমায় রাঁড় করিয়া সাধিবে কোন: কাজ ॥ 
তুম বলেতে করিয়া ভাই আনহ পরের ম্্রী। 
সবে মাত্র এক 'বিভা নামে মন্দোদরী ॥ 
নামের তরে বিভা এক দানবের ঝি। 
ঘুষিতে ঘোষণা তোমার দশ হাজার স্বী ॥ 
আপনার দোষ ভাই আপনি নাহি দেখ । 
পরের চুর চাইয়া বেড়াও গৌরব না রাখ ॥ 
অনেক প্রকারে তারে করেন কাকুঁত । 
তার বারে ভাই আমার হৈয়াছে সন্তাঁত ॥ 
লবণ নামে পত্র মোর দেখ বিদ্যমানে । 
মিথ্যা কাঁহয়া কুদ্ভীনসী ভান্ডায় রাবণে | 
রাবণ বলে আম তারে না মারব প্রাণে । 
ইন্দ্র (জানতে যাইব আমি চলুক মোর সনে ॥ 
এত যাঁদ কুম্ভীনসী ভাইর আজ্ঞা পাইয়া । 
শুয়্যাছিল মধু দৈত্য গেল তো ধাইয়া ॥ 
কুদ্ভীনসী ধাইয়া আইসে আদুড় চুলি । 
নিদ্রা হইতে উঠে তখন দৈত্য মহাবলী ॥ 
আচম্বিতে শুনে মথুরায় গণ্ডগোল । 
গড়ের বাহিরে শুনে কটকের মহারোল ॥ 
কুম্ভীনসী বলে দৈত্য না জান কারণ । 
তোমায় মারতে আস্যাছেন লৎকার রাবণ ॥ 
লঙ্কার ভিতর হইতে তুম 

আমায় লইলা বলে । 

সেই কোপে আইলা তোমায় মারবার ছলে ॥ 
দৈত্য বলে ঝাট আন মহাদেবের শূল। 
সবংশে রাবণ মারিয়া আজ করিব নিন্ম্মল ॥ 
তর কোপ দোয়া তবে কুদ্ভানসী বলে। 
রাবণ রাজার তবে যুদ্ধ মারবায় তরে ॥ 


রামায়ণ 


তোমা থাকুক যাঁদ তার সনে যুঝেন বিধাতা । 


বিধাতা না পারেন অন্যের কি কথা ॥ 
তোমার লাঁগয়া ভাইর ঠাঁঞ 

পায়্যাছ আশ্বাস । 
যুদ্ধে কাজ নাহ তুমি কর গিয়া সম্ভাষ ॥ 
কষ্ভীনসীর কথা শন দৈত্যরাজ চলে । 
সম্ভাষ কাঁরল গিয়া রাবণের তরে॥ 
কাতর হইয়া বুহিনী ধারল চরণ । 
বুহিনীর কাতরে তোমার রাখিল জীবন ॥ 
কত ঠাট আছে তোমার কহ হাথী ঘোড়া । 
কত অস্ত্র আছে তোমার জাঁট ঝকড়া ৷ 
সাঁজয়া আমার সনে চলহ সত্বর। 
অমরাবতী লুটিব আজি জানব পুরন্দর ৷ 
যোড় হাত কারয়া দৈত্য রাবণেরে বলে । 
তবে এক রাত রাজা ব9 মোর ঘরে ॥ 
তোমা কাজ থাকুক আম 

জানব পরন্দরে । 
রাবণ বলে কুম্ভকর্ণ আছিল নিদ্রা ঘোরে ॥ 
জাগিয়া চল্যাছে রণে আজি কুদ্ভকর্ণে । 
কুম্ভকর্ণ নিদ্রা গেলে কে যুঝে তার সনে ॥ 
রাত্রর ভিতরে অমরাবতী লু'টব। 
নানা উপহারে ঠাট ভুঞ্জায় দানব ॥ 
তথা হইতে চলে রাবণ পাইয়া গৌরব । 
ঠাট কটক সঙ্গে লৈয়া চালল দানব ॥ 
অন্তরাীক্ষে ঠাট কটক চলে মুড়ে মুড়ে । 
তৃতীয় প্রহরে গিয়া অমরাবতা বেড়ে ॥ 
পল সি পিপল পারে। 

অমরাবতী বেড়িয়া ঠাট রাঁহল দুয়ারে ॥ 

ভুবন 'জানয়া সেই ইন্দ্রের নগরী ৷ 
ডা আলো করে অমরাবতী পুরী ॥ 
সুবর্ণ রাঁচত প্রাচীর অচ্ভুত গঠন। 
উদ্ধের্ব পাচীর উচা তিন শত যোজন ॥ 
দশ হাজার যোজন আড়ে পুরী অমরাবতী । 
দীর্ঘে ওর নাহি উপরে নাহি গাঁত ৷ 
চাঁর দ্বার চারি দিকে দশ দশ যোজন । 
দশ সহস্র ঠাট এক এক দ্বারে ভিড়ন ॥ 
সুবর্ণ কপাট খল পব্বতের গোড়া । 
সুবর্ণের হুড়ুকা বাঁড় পর্বতের চূড়া ৷ 
এঁরাবত উচ্চৈশ্রবা থাকে তো দুয়ারে । 
রভুবনের শক্তি পুরী লাগতে না পারে। 
{বিংশতি যোজন নিজ অন্তঃপুরী | 
[তিরাশশ কোট বৃন্দ তথা ম্বর্গ বিদ্যাধরী ॥ 


banglabooks.in 


টীয়ারকাণ্ড 


শরম সুন্দরী শচী প্রধান সেই নারী । 
ভুবন মোহিত রুপে দেবকন্যা জান ৷ 
রূতনে 'নার্্মত পুরী দেয়াল চবৃতারা । 
দেব গন্ধৰ্ব্ব তথা বিদ্যাধরে মেলা ॥ 
শোক দুঃখ নাহ তথা নাহিক মরণ । 
পুরীর নাম এই সে কারণ ॥ 
উপমা দিতে নাই সেই পুরী অনুপাম । 
তিভুবন জানিয়া স্থল অমরাবতী নাম ॥ 
TR Hl 
অসীম সুখ তথা নাম অমরাবতী ॥ 
[বায় বিপাক হয় দৈব নিব্বন্ধ । 
রা 
অমর নগর সম নাহিক উ পমা । 
চতুৰ্ভুজ ব্ৰহ্মা আপান দিতে নারে সীমা ॥ 
তথায় প্রমাদ পড়ে ইন্দ্র নাহি জানে । 
আচাঁদ্বিতে দ্বর্গে গিয়া বোঁড়ল রাবণে ॥ 
রাবণ বোঁড়ল ম্বর্গবাস পুরন্দরে | 
ত্রাস পায়্যা ইন্দু গেলা বক্গার গোচরে ॥ 
আচাঁম্বতে স্বর্গ বৌড়ল রাবণ । 
রাবণ মারিয়া রক্ষা কর দেবগণ ॥ 
ব্রহ্মা বলেন বর দিয়াছি বাঁধব কেমনে । 
বিষুর নিকট যাও লৈয়া দেবগণে ॥ 
মারতে পারে দেব নারায়ণ । 
র বোলে ইন্দু গেলা বিষ্ণুর স্থান ॥ 
দেবদানব লয়া গেল বিষ্ণুর গোচর। 
তোমার চরণ বিনু গতি নাহ আর ॥ 
তোমা বাই আর গোসাঞি দেবের নাহি গাঁতি। 
রাক্ষস মারিয়া রক্ষা করহ শ্ত্রীপাতি ॥ 
বিষ্ণু দেখলেন ইন্দ্র হেয়াছে কাতর। 
এক যুক্তি বাল আমি শুন পঃরন্দর ॥ 
আমা বাঁহ অন্যের ঠাঁঞ তার নাহক মরণ । 
ঝাট চল পুরন্দর কর গিয়া রণ ॥ 
রাবণের যুদ্ধে তুমি না কারহ ভয় । 
তোমার যুদ্ধে রাব পাইবে পরাজয় ॥ 
বিষ্ণুর আজ্ঞা পায়্যা ইন্দু আইলা শীগ্রগাত। 
যুবঝিবারে সাজে তবে ইন্দ্র স্‌রপতি ৷ 
বনের উপর ইন্দ্র অধিকারী । 
দশ দিকপাল আইলা আগুসাঁর ॥ 
সুমের, পর্বতের উপর পবনের স্থান। 
উনপণ্যাশ বায়: লৈয়া হইলা আগয়ান ৷ 
কৈলাস পৰ্বতে কুবের বৈসে উত্তরে । 
[তরাশশ কোটি যক্ষ লৈয়া আইলা যাঁঝবারে ॥ 


৩৬১ 


রাবণের যুদ্ধে তিনি বড় পাইয়াছেন লাজ । 
সেই কোপে যাঁঝবারে আইলা যক্ষরাজ ॥ 
দাক্ষণ হইতে যম মত্যু আইলা দুইজন । 
যম মৃত্যু একবার 'জন্যাছে রাবণ ॥ 
ভগ্গ দয়া পলাইল যম রাবণের যুদ্ধে । 
আর বার oat এ অনুরোধে ॥ 
পাতাল হইতে বাসুক কাঁরলা উঠান। 
1তরাশী কোটি সাজিয়া আইল কালনাগিনী ॥ 
পাতালের বলির পুরা জিন্যাছে রাবণ । 
০২৯৮০৪৬৭৬০০ 
বরুণের যুদ্ধ বড়ই 
eT SE 
মরুংগণ বসুগণ আইলা জোর 
ভূত পিশাচ যক্ষ আইল বিদ্তর ॥ 
শান আদ নবগ্রহ যোগ করণ । 
ষড় খতু যীঝবারে আইলা ততক্ষণ ৷ 
একাদশ রুদ্র আইলা দ্বাদশ রাঁব। 
জলে স্থলে অন্তরীক্ষে পোড়ে তো পাঁথবা ॥ 
যুদ্ধ দেখিতে আইলেন আপনি । 
রন্তমাংস খাইবারে আইল চৌষাটু যোগিনী ॥ 
চণ্ডাীর অশেষ মায়া বুঝতে না পারি। 
বৈষ্ণবী রুদ্রাক্ষী দেবী আইলা মাহে*বরী ॥ 
বারাহণী নারাসংহা হৈয়া ধরে নানা কলা । 
কাত্যায়নী চাম.ণ্ডার গলে মুণ্ডমালা ॥ 
রম্তবীজ মহিষাসুর মারিলা সত্বর। 
দেবতা রাক্ষসে যুদ্ধ বাজিল বিস্তর ॥ 
রণে অস্ত্র ফেলে রাক্ষস জাট ঝকড়া। 
অমরাবতী ছাইল যেন বারষণ ধারা ॥ 
নানা অন্ন্র রাক্ষসের। করে অবতার । 
লেখাজোখা নাহ ঠাট পাঁড়ল অপার ॥ 
ইন্দ্র বলে রাবণ তুম যুদ্ধ কর ছল । 
জনে জনে যুদ্ধ কর বাঝ তোমার বল ॥ 
ইন্দ্রের কথা শুন হাসয়ে রাবণে । 
সকল দেবতা তোমার যুব্যাছে মোর সনে ॥ 
যম মৃত্যু বরুণ জিনিয়াছ 
মুঞ্ি আছি জ্ঞাতা। 
আমার সমুখে আসিবেক কোন: দেবতা ॥ 
হেন কালে শনি গেল রাবণের সমুখে । 
শানর দরশনে মাথা ছিণ্ডে ইন্দু 

দেখেন কৌতুকে ॥ ॥ 
দশ মাথা খাঁসয়া পড়ে দেবগণ হাসে । . 
বিকীত মার্ত হইল যেন নেড়া তাল গাছে ॥ 


banglabooks.in 


৩৫২ 


দশ মাথা খাঁসয়া পড়ে বল নাহ টুটে । 
ব্ৰহ্মার বরে দশ মাথা ততক্ষণে উঠে ॥ 
একবার বাঁহ আর শনির নাহ বল। 
শান ভাবত হইলা দেখ্যা লক্ষেশ্বর ॥ 
মাথা কাটলে নাহি মরে পায়্যা বরক্ষার বরে। 
উঠিয়া রড় দিল শান রাবণের ডরে ॥ 
উভরড়ে শান শুন্যে পলায় ব্রাস অন্তরে । 
হেন বেলায় যম গেল রাবণ গোচরে ॥ 
যম দেখি রাবণের হইল বড় হাস। 
মারবাবে যম কেন আইলা মোর পাশ ॥ 
একবার ঘম তুমি পলাইলা ডরে । 
আর বার আইলা কেন মারবার তরে ॥ 
যম বলে অহত্কার না কর রাবণ । 
সেই দিন আমি তোর বাঁধতাম জীবন ৷ 
সেই দিন এড়াইলা রক্ষার কারণ । 
আজ এথা রক্ষা নাহি রাখে কোন জন ॥ 
চৌষাট্ু রোগ পাড়া যমের সংহতি । 
রর 
মায়া জানে রাবণ | 
বন্ধ আঁগ্ন শরীরে জবালিল ততক্ষণ ॥ 
সং ৯৭ পাড়া ডাকে পাঁরন্রাই । 
সতে না পারে তারা গেল ষমের ঠাঁঞ ৷ 
রোগ পাড়া পলাইল রাবণ রাজা হাসে । 
আমার ঠাঁঞি যম তুমি মায়া কর কিসে ॥ 
যম বলে রাবণ তুমি না কর অহক্ষার । 
নিশ্চয় জানবে যমের ঠা মরণ তোমার ॥ 
রোগ পাড়া পলাইল ইথে পাইল আশ । 
মৃত্যু অন্দে আজি তোমার কারব বিনাশ ॥ 
যম রাবণ দুইজনে হয় গালাগালি । 
দূরে থাকিয়া দেখে তাহা কষ্তর্ণ বলী ॥ 
ধায়্যা কুদ্ভকর্ণ যায় যম 'গিলিবারে । 
উঠিয়া রড় দিল কুষ্ভকর্ণের ডয়ে ৷ 
ত্রাস পায়্যা গেল যম ইন্দ্রের গোচরে । 
যমের ভঙ্গ দেখিয়া বলিছে পূরন্দরে ॥ 
সংসার নষ্ট হয় যম তোমা দরণনে । 
তুম ভঙ্গ দিলে আর যহাঝবে কোন্‌ জনে ॥ 
তোমার ত্রাস দেখিয়া চান্তত দেবতা । 
যম হৈয়্যা পলায়্যা যাও অন্যের কি কথা ॥ 
হেন কালে পবন গিয়া বহে দারুণ ঝড় । 
পড়ে উড়ে রাক্ষস হৈতে না পারে নিয়ড় ৷ 


দুর্জয় কুম্ভকর্ণ কে ঝড়ে লাড়িতে না পারে। 


কোপে কুষ্ভকর্ণ বার পবন গিলিবারে ॥ 


রামায়ণ, 


' কুম্ভকৰ্ণ দৌখ পবন উঠিয়া দিল রড়। 


পবন পলাইল এখন বাহল কেবল ঝড় ॥ 
কুম্ভকৰ্ণ দেখিয়া স্থির নহে দেবগণ । 
রণেতে প্রবেশ কৈল দেবতা বরুণ ॥ 
বরণের মায়া সভ হৈল জলময় । 
জলময় ব্রিভুবন রাবণে লাগে ভয় ॥ 

যথা পলাইয়া যায় রাবণ তথা দেখে জল । 
ভুবনে রাবণ রাহতে না পায় স্থল ॥ 
মর বইতে গে শরার। 
আর যত রাক্ষস কটক হইল অস্থির ॥ 
বরুণের মায়া হেন জানল রাবণ । 
আঁন্নবাণ রাবণ রাজা এড়ে ততক্ষণ ॥ 
আঁগ্নবাণ এড়ে রাবণ অগ্ন অবতার । 
সকল জল শুখাইয়া করে তো সংহার ॥ 
বর্ণের মায়া চুর কারল রাবণ । 

ষড়খত বুঝতে আইল ততক্ষণ ॥ 
মরুৎগণ বসুগণ আইল যাঝবারে | 
ভথ্গ দিল রাক্ষস কটক যুদ্ধ সাহতে নারে ॥ 
একাদশ রুদ্র আইলা দ্বাদশ রাব । 

জলে স্থলে ভুবন পোড়য়ে পৃথিবী ॥ 
দ্বাদশ সর্যয উদয় হইল মহাপ্রলয় । 
মহাপ্রলয় দৌখ রাবণ পাইল বড় ভয় ॥ 
ধনুকে যুঁড়ল রাবণ বাণ ব্রহ্মজাল । 
আকাশে উঠিল বাণ অগ্নির উথাল ॥ 
রাবণ দেখিয়া তবে দেবগণ কাঁপে । 
বারো সূর্য্য লুকাইল রাবণের প্রতাপে ॥ 
একে একে সকল দেবতা জানল রাবণ 
জয়ন্ত মেঘনাদ দুইজনে করে রণ ॥ 
দুই রাজার বেটা করে বাণ বাঁরষণ। 
কেহো কারো জানিতে নারে সোসর দুইজন 
রাবণের বেটা মেঘনাদ মহা ধনুর্ঘর ৷ 
জয়ন্তেরে বিন্ধিয়া কারল জন্জর | 
কোপে ইন্দ্রাজং এড়ে চোখ চোখ বাণ । 
ইন্দ্রজতের বাণে জয়ন্ত কম্পমান ॥ 
মেঘনাদের যুদ্ধ জয়ন্ত সহিতে নারে। 
পলাইয়া জয়ন্ত গেলা মাতামহের ঘরে ॥ 
পৌলব দানব আছে পাতাল ভিতর । 
পাতালে সাঁধাইল জয়ন্ত মাতামহের ঘর ॥ 
ইন্দ্রের ঠাঁঞ গিয়া কহে দেবগণ । 
আচাঁম্বতে জয়ন্ত না দেখ কি কারণ ॥ 
মেঘনাদের যুদ্ধ না পারে সাহতে । 
কিবা মৈল কবা আছে না পার বালিতে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


শুনিয়া ইন্দ্রের পুরী উঠিল ক্রন্দন । 
ইন্দ্রকে যম বলেন প্রবোধবচন ॥ 
পরলোকে যে ষায় তার আমার সনে দেখা । 
জয়ন্ত নাহি মরে পাইয়াছেন রক্ষ। ॥ 
পৌলব দানব আছে পাতালে তার পুরী । 
যমের প্রবোধে ইন্দ্র ক্রন্দন সঙকালি ॥* 
যমের প্রবোধে ইন্দু লম্বরে ব্রন্দন ! 
জয়ন্ত লুকাইয়াছে মাতামহের নিকেতন ॥ 
*যমের প্রবোধে ইন্দ্র ক্রন্দন শক্ষাল । 
দেবগণ লয়া গেল চণ্ডীর গোচরি ॥* 
বিদ্যমানে দেবগণের সংহার । 
পান যাঁঝয়া দেবের করহ নিম্তার ॥* 
বাবণ মারিয়া কর দেবের উদ্ধার । 
ব্রভুবন রক্ষা কর মাতা হইয়া কান্ডার ॥ 
ইন্দ্রের বচনে চণ্ডীঁর হাস উপজল । 
চৌষাটর যোগনী লৈয়া রণে প্রবেশিল ॥ 
ঘুঝবারে চণ্ডী এখন আইলা রণস্থলে । 
কোটি কোট রাক্ষস লৈয়া যোগিনী সংহারে ॥ 
যূঝিতে যোগিনী সভ নানা কাছ কাছে। 
রন্তমাংস খাইয়া ফোগনীগণ নাচে ॥ 
চণ্ডীর যুদ্ধে রাক্ষস পড়ে দশ অক্ষৌিণী । 
রন্ত মাংস খায়্যা বেড়ায় চৌষাট্র যোঁগনী ॥ 
যুঝেন চণ্ডিকা এখন ছত্রিশ প্রকারে | 
য় রাক্ষস যুদ্ধ সাঁহতে নারে ॥ 
্ডকার যুদ্ধে রাক্ষস হইল সংহার । 
চিন্তিত রাবণ রাজা না দেখ নিস্তার ॥ 
ব্ৰহ্মার বর পায়্যা মারিস দেবগণ । 
আমার সনে যুদ্ধ তোমার অবশ্য মরণ ॥ 
চণ্ডীর কথা শুনিয়া বলছে রাবণ । 
আমার সনে যুদ্ধ তোমার কোন প্রয়োজন ॥ 
রন্তবাঁজ মহিষাসুর তুমি বধিলা রণে। 
উচিত না হয় চণ্ডী বুঝ মোর সনে ॥ 
আমারে জানলে তোমার কবা হৈবে কাজ । 
তুমি চণ্ডী হারলে বড় পাইবে লাজ ॥ 
অনেক রাক্ষস মারল রক্তের বহে ফেনা । 
এত দূরে চণ্ডী তুমি মোরে দেহ ক্ষমা ॥ 
ণের কথা শান চণ্ডী দেবীর হাস । 
শি সই পপ 
মুদ্ধ এাঁড় চণ্ডী গেলেন নিজ স্থান! 
যুঝিবারে ইন্দ্র এখন হইল আগ্য়ান ॥ 
একে একে সকল দেবতা জানল রাবণ । 
ইন্দ্র রাবণে এখন দড় বাজে রণ ॥ 


৩৫৩ 


এরাবতে চাঁড়য়া ইন্দ্র বন্ধ লইল হাথে । 
বজ্র দেখিয়া রাবণ রাজা মনে মনে চিন্তে ॥ 
বছের মহাশব্দ কাঁপে তিভূবন। 

দুরে থাকিয়া দেখে তাহা রাক্ষস কুম্ভকর্ণ ॥ 
বন্ধ দেখিয়া চিন্তে রাবণ কুদ্ভকর্ণ দেখে । 
ধায়্যা কুষ্ভকর্ণ গেল ইন্দ্রের সমুখে ৷ 
কুদ্ভকর্ণ দেখ্যা রাবণের ঘুচে ভয় । 
পর্বত প্রমাণ বীর শরীর দুর্জয় ৷ 
কুম্ভকর্ণ বলে ইন্দ্র আজ যাবে কোথা । 
অমরাবত না রাখিব সকল দেবতা ॥ 
বন্দর অস্ত্র বাহ তোমার নাহ ভাঁড়া । 

ছাড় দেখ বজ্র অস্ত্র চিবাইয়া কার গড়া ॥ 
ইন্দ্র বলে কুম্ভকর্ণ না কর অহঙ্কার । 
বন্ধ অস্মে কোন জনের নাহক নিস্তার ॥ 
আজি কুদ্ডকর্ণ পাঁড়লা সঙ্কটে । 

কেমনে রাখবে অস্ত দেখিব ।নকটে ॥ 
মন্ত্র পাঁড়য়া ইন্দ্র রাজা বজ অন্ত্র এড়ে। 
কুদ্ভকর্ণ দুই হাতে বজ্ ধাঁরয়া গিলে ॥ 
দেখিয়া রাক্ষস সভ দিল টিটকারি । 
দেবতা গালতে বীর ধায় রড়ারাঁড় ॥ 
সৃঁষ্টনাশ কারতে তারে সাঁজল বিধাতা । 
চাঁরাভতে সাপঁটিয়া গেলে তো দেবতা ॥ 
অমর দেবতা সভ নাহিক মরণ । 

নাক কানের পথে বাহির হয় ততক্ষণ ॥ 
আছাড়য়া দেবতা ফেলে গগনমণ্ডলে । 
হাথ পা ভাঙ্গিয়া সভে পড়ে ভামতলে ॥ 
কুদ্ভকর্ণের যুদ্ধে দেবগণ নহে স্থির । 
রান্তরি প্রভাতে নিদ্রায় পড়িবে মহাবীর ॥ 
কুম্তকর্ণ 'নদ্রা যায রাবণ রাজা চিন্তে । 
লক্কার ভিতর কুম্ভকর্ণ পাঠাইল রথে ॥ 
ইন্দ্র রাবণে করে বাণ বারষণ । 

দুইজনের বাণে গিয়া ঢাকিল গগন ॥ 
দুইজনে বাণ বাঁরষে নানা জাতি পড়ে । 
দুই দৃহাঁ সারাথর থাকেন আড়ে ॥ 
কোপে ইন্দ্র বাণ এড়ে ধনুকে দয়া চড়া । 
বিংশাত কোটি পড়িল রাবণের জাটি ঝকড়া ॥ 
বিংশাত কোট পড়ল রাবণের তাজ ঘোড়া । 
কত শত বাদ্য বাজে শঙ্গা আর কাড়া ॥ 
আর বাণ এড়ে ইন্দ্র সংগ্রামে প্রচণ্ড । 
কুণ্ডল সছিত কাটে সারাঁথর মুণ্ড ॥ 
ইন্দ্রের যুদ্ধে রাক্ষস কটক পড়্যাছে অপার« 
রষ্কে নদী বহে হয় তো সাতার | 


banglabooks.in 


৩৫৪ 


দুই কটক যুবিয়া পড়ে রন্তে হৈয়া রাঙ্গা । 
রক্তে নদী বহে যেন ভাদুমাসের গঙ্গা ॥ 
ঘোড়া হাথী ঠাট কটক রন্তের উপর ভাসে । 
হরিষে পিশাচগণ মনে মনে হাসে ॥ 
বিদ্বৃকি বিদ্বাক রক্তে বাহিয়া উঠে ফেনা। 
শকুন শৃগাল তাহে করিছে পারণা ॥ 
অমরাবতী ঢাঁকিল রক্তে ঢেউর কলকলি। 
যুঝিবার এই সীমা উপমা দিতে নারি ॥ 
কোন কালে কোন যুগে এমন 
যুদ্ধ নাহি দেখ । 

কোট কল্পান্তরে যেন মহাগ্রলয় দোখ ॥ 
কেহো কাহা জানিতে নারে দুইজন সোসর । 
দুইজনে যুদ্ধ করে পাঁচশত বংসর ॥ 
পাঁচশত বৎসর যুদ্ধ কেহো কারো নারে । 
প্রস্বাপন নামে বাণ ইন্দ্রের মনে পড়ে ॥ 
ইন্দু বলেন কৌতুক দেখহ দেবগণ । 
প্রাণ সমেত বন্দী কাঁর দেখ তো রাবণ ॥ 
প্রচ্বাপন বাণ আমার যম অবতার । 
ছুইলে মান নিদ্রা যায় দেখ চমৎকার ॥ 
মন্ত পাঁড়য়া ইন্দ্র রাজা প্রাণপণে এড়ে । 
ছুটল ইন্দ্রের বাণ রাবণের গায় পড়ে ৷ 
ছুইলে নিদ্রা হয় প্রস্বাপনের গুণ । 
রথের উপর নিদ্রা হয় রাবণ অচেতন ॥ 
নিদ্রায় অচেতন রাবণ রথের উপর ঢলে । 
সকল দেবতা ধরে রাবণের চুলে ॥ 
রাবণ বন্দী কার থুইল এরাবতের পায় । 
লোহার শিকলে বাঁধে তার হাথে গলায় ॥ 
হণচড়িয়া লৈয়া যায় রাবণের দশ মাথা । 
রাবণের অবস্থা দেখি হাসেন দেবতা ॥ 
ভুমে হেচাঁড়য়া যায় বুকের যায় ছাল। 
এরাবত দাঁতে বধ রাবণের গাল ॥ 
সকল দেবতা মাল রাবণে কৈল বন্দী । 
সকল রাক্ষস কটক মাথায় হাথে কান্দি ॥ 
সকল দেবতা হরাষত 'জীনয়া রাবণ । 
রাবণ বন্দী করিয়া লইল 

সকল দেবতাগণ ॥ 
রাবণ বন্দী হইল তাহা মেঘনাদ দোখ। 
রথের সনে মেঘনাদ উঠে অন্তরীক্ষ ৷ 
মেঘনাদ ডাক ছাড়ে মেঘের গঞ্জন । 
ঘরে নাহ যায় ইন্দ্র বাহুড়ি দেয় রণ ॥ 
ম্ঘনাদের কথা শুন ইন্দু রাজা হাসে। 
মারবারে বেটা তুঁঞ আইটল মোর পাশে ॥ 


রামায়ণ 


তোর ঠাঁঞি শুনলাম বড় অপুর্ব কাহিনী ॥ 
'বাপ হইতে পো বড় কোথাও না শান ॥ 


আমার যুদ্ধে মেঘনাদ নাহি অব্যাহাতি। 
মারবারে আইলা কেন বাপের সংহতি ॥ 
এতেক যাঁদ দুইজনে হয় গালাগালি । 
দুইজন যুদ্ধ করে হৈয়া কুতৃহলী ॥ 
মেঘনাদ করে তখন বাণ বারষণ । 

ভঙ্গ দয়া চত্ান্দ গে পলায় দেবগণ ॥ 
মেঘনাদের যুদ্ধে না রহে একজন । 
একেশ্বর ইন্দ্র সহিয়া আছে রণ ॥ 

সন্ধান পুরিয়া ইন্দ্র চাহে অন্তরীক্ষ । 
সহস্র চক্ষুতে ইন্দ্র তারে না পায় দেখ ॥ 
মেঘের আড়ে থাকিয়া কাঁরছে তক্জন। 
তোমা হেন সহস্র ইন্দ্র না পায় দরশন ॥ 
ধনুক হাথে করিয়া ইন্দ্র আকাশ পানে চায় । 
কোথা হইতে ঘুঝে বেটা দেখিতে না পায় ॥ 
দেখিতে না পায় ইন্দ্র লাগল তরাস। 
ইন্দ্র বন্দী করিতে যোড়ে বন্ধন নাগপাশ ॥ 
নাগপাশ অস্দে বীর বড় জানে শিক্ষা । 
যজ্ঞে পায়্যাছে অস্ত্র কারো নাহি রক্ষা ৷ 
এক বাণে জন্মিল তিন কোটি অজাগর । 
হাথে গলায় বাঁধল গিয়া দেব প:রন্দর ॥ 
সাপের বিষের জ্বালায় ইন্দ্র হইল অচেতন । 
ইন্দ্র গাঁড়য়া পলায় যত দেবগণ ॥ 
ইন্দ্রীজং জানল দেবতা স্বর্গ ছাড় । 
সকল দেবতা মিলি রাবণ বন্দ! ছাড়ি ॥ 
হেন কালে মেঘনাদ বাপের বিদ্যমানে । 
মেঘনাদ পুত্রকে রাবণ কর্যাছে বাখানে ॥ 
আমার অবস্থা কারল ইন্দ্র দেবরাজ । 

হেন ইন্দ্র বন্দ্দী কৈলা পুৱের কৈলা কাজ ॥ 
*ইন্দ্র বন্দী কৈলে তুম যাহ আগুয়ান । 
কটক লয়া পিছে আমি কাঁরব পয়ান ॥* 
ইন্দ্র বন্দী কাঁরয়া নিলেক লঙকার ভিতরে । 
অমরাব্তী লুঠে এখন রাজা লণ্কেশ্বরে ॥ 
একে তো রাবণ রাজা আর অমরাবতা ৷ 
বাছিয়া বাঁছয়া লুঠে যতেক যুবতী ॥ 
নানা রত্ব মাণিক্য ভান্ডার আদহাড় । 
[বংশাত সহস্ৰ পাইল স্বর্গ বিদ্যাধরী ॥ 
শচাঁর তরে চাহিয়া বেড়ায় রাজা তো রাবণ 
শচী লৈয়া দেবগণ হইল অন্তদ্ধনি ॥ 
শচীর তরে রাবণের বড় আভলাষ । 

শচী না পায়্যা রাবণ হইল হতাশ ॥ 


banglabooks.in 


উরকাম্ড 


ইন্দ্রের নন্দনবন দৌখ মনোহর । 
নন্দনবনে প্রবেশিল রাজা লণ্কেশ্বর ॥ 
পারিজাত পুষ্প উপাড়ে ডালে মূলে । 
অমরাবতাঁ ল:টিয়া চালল কুতূহলে ॥ 
লুটিয়া পটিয়া পুরী কৈল ছারখার । 
কুত্‌হলে রাবণ রাজা হইল আগ্ুসার ॥ 
লঙকার ভিতর গিয়া করিছে গেয়ান । 
ছব্রশ কোট সেনাপাঁতি দাণ্ডাইল প্রধান ॥ 
হেন কালে মেঘনাদ বাপের গোচর । 
মেঘনাদ দেখি বলে রাজা লঙ্েম্বর ৷ 
র তরে ইন্দ্র করিল অবস্থা । 
হেন ইন্দু বন্দী কাঁর রাখিয়াছ কোথা ॥ 
মেঘনাদ বলে এখন বাপের নিকট । 
ইন্দ্র বাঁধ্যাছি করিয়া সঙ্কট ॥ 


লোহার শিকলে বান্ধিয়াছি হাথে পায় গলা । 


বুকে পাথর দিয়া থুইয়াছি যজ্ঞশালা ॥ 
এত যাঁদ বাঁলল কুমার মেঘনাদ । 
মেঘনাদের তরে রাবণ দিতেছে প্রসাদ ॥ 
যত ধন আনিয়াছে অমরাবতী লুট । 
দশ সহস্র কন্যা দিল স্বর্গ বদ্যাধরী ॥ 
অমরাবতা লুটিয়া যত আন্যাছে রাবণ । 
নানা দ্রব্য দিল তারে বহুমূল্য ধন ॥ 
এই মৃত রাবণ রাজা আছে কুতুহলে ৷ 

বগণ গেল তখন ৱৰ্মার গোচরে ॥ 
'আচদ্বিতে ৱৰহ্মা তোমার সৃষ্টি হৈল নাশ । 
রাত্রি দন ঘুচল চন্দ্র সূর্য 

না করে প্রকাশ ॥ 

ইন্দ্র বাঁধিয়া রাবণ নিল লৎকাপুরাঁ । 
সকল দেবতা ভয়ে ছাঁড়ন স্বর্গপুরী ॥ 
অমরাবতী স্বর্গ ছাঁড়য়া গেল দেবগণ । 
ইন্দ্র অব্যাহতি হৈবে না দেখি কারণ ॥ 
শুনিয়া এখন ব্রদ্ধা করেন বিষাদ । 
রাবণেরে বর দিয়া কাঁরল: প্রসাদ ॥ 
দেবগণ লৈয়া ব্রদ্ধা.গেলা লঙ্কার ভিতর । 
যেখানে বাঁসিয়া আছে রাজা লণ্কেশ্বর ॥* 
পাদ্য অর্থ দিয়া পূজা কৈল লঙ্কেন্বর । 

ন কার্যে আইলা গোসাঞ 

আমার গোচর ॥ 

অমরাবতী ছাড় কেন এথায় গমন । 


আমার ঠাঁঞ আছে তোমার কোন: প্রয়োজন ॥ 


আজ্ঞা কৈলে যাই আমি তোমা বিদ্যমানে । 
কি আজ্ঞা করহ অবশ্য কাঁরব সন্নিধানে ॥ 


৩৫৫ 


ব্ৰহ্মা বলেন আমার সন্ট কৈলা নাশ । 
বাঁধয়া তোর কোন: আঁভলাষ ॥ 
অমরাবতী স্বর্গ ছাঁড়ল দেবগণ। 
ইন্দ্র বাঁধ্যা আঁনলা তুম কিসের কারণ ॥ 
আপনার দোষে আপাঁন হইলা নট । 
প্রাণভয় থাকে যাঁদ ইন্দু ছাড় ঝাট ৷ 
রক্ষার কথা শুনিয়া বালছে রাবণ । 
তোমার বর পায়্যা আম জানিল: '্রভূবন ॥ 
ঘিভুবন জিনিলাম আম তোমার প্রসাদে । 
আমি জানতে নারিল; ইন্দু 
[জানল মেঘনাদে ॥ 
যজ্ঞণালায় বান্ধিয়া থুইয়াছে পুরন্দর । 
আজ্ঞা কর আননয়া দিয়ে তোমার গোচর ॥ 
ব্ৰহ্মা বলেন রাবণ চল যজ্ঞশালা । 
মেঘনাদের যজ্ঞ গিয়া দেখ নিকুম্ভিলা ৷ 
আগে ব্রক্ধা চাললা পশ্চাৎ রাবণ | 
তার পাছে চাঁলল রাক্ষস বিভীষণ ॥ 
হেন কালে মেঘনাদ ব্রহ্মার বিদ্যমান । 
মেঘনাদের তরে ব্লদ্ধা কারছে বাখান ॥ 
তোমার বাপ ইন্দ্রের ঠাঁঞ পাইল পরাজয় । 
হেন ইন্দ্র (জানলা তুমি সংগ্রাম দুজ্জয় ৷ 
ব্রভুবন তোমার বাণে হয় তো কাঁম্পত। 
আজ হইতে তোমার নাম হইল ইন্দ্রীজং ৷ 
বর মাগ ইন্দ্রীজং তোমায় হৈল: তুষ্ট । 
সূষ্টি নাশ হয় ইন্দ্র ছাঁড় দেহ বাট ॥ 
ইন্দ্রীজং বলে আমায় আগে দেহ বর। 
বর পাইলে পশ্চাং ছাড়ব পঃরন্দর ॥ 
অমর বর দিতে মোরে কর স'দ্বধান । 
অমর বর বাঁহ আম নাহ চাহ আন ॥ 
ইন্দ্রীজতের কথা শান রক্ষার হইল হাস। 
তুম অমর হইলে আমার 
সৃষ্ট হৈবে নাশ ॥ 
ৱৰ্মা বলেন ইন্দ্রাজং বর দিব তোরে । 
ভুবন জিনিবে এই যজ্ঞের বরে ॥ 
এই যজ্ঞ ব্যর্থ করিবে যেই জন। 
সেই জন হৈবে তোর বধের কারণ ॥ 
স্বীর মুখ বারো বংসর না দেখে যেই জন । 
তাহার হাথে মৃত্যু তোমার না হয় খণ্ডন ৷ 
অনাহারে বারো বংসর থাকিবে যেই জন। 
সেই জনের ঠাঁঞ তোমার অবশ্য মরণ ॥ 
এই কথা কারণ বিভীষণ জানে । 
তোঁঞ ইন্দ্রাজৎ পড়ে লক্ষ্মণের বাণে ॥ 


banglabooks.in 


৩৫৬ 


ব্রহ্মার বর পায়্যা এখন ইন্দ্রাজং হাসে । 
এই বর সিদ্ধ মোর হউক অভিলাষে ॥ 
সমুদ্রের মধ্যে পুরী শত যোজন লেখা ৷ 
আসবার কাজ থাকুক পবন না পায় দেখা ॥ 
দেবতা গন্ধব্ব সভ মোর বাণে কাঁপে । 
কোন্‌ বেটা আঁসবেক আমার প্রতাপে ৷ 
ইন্দ্রুজং বলে যজ্ঞ করিব যখন । 
কার শান্ত যজ্ঞশালায় আঁদবেক তখন ॥ 
সৰ্ব্ব দেবের মূল বিষ সব্বলোকে জানি । 
সর্বক্ষণ সঙ্গে তার থাকে 

লক্ষমী নারায়ণী ॥ 
ঘুষিতে ঘোষণা যেবা দেব পশুপাঁত। 
অৰ্দ্ধ অঙ্গ হর তাঁর অর্ধেক পার্বতী ॥ 
রাজ্য ছাড়িয়া রাম হইলেন তপস্বী ॥ 
তবু তাঁর সঙ্গে ছিলা সীতা তো রূপসী ॥ 
রজনী প্রকাশ করে চন্দ্রের প্রকাশে । 
সপ্তাবংশাঁতি স্ত্রী লৈয়া উদয় আকাশে ৷ 
কশ্যপের পুত্র সয্য উদয় দিবসে । 
সর্বক্ষণ ছায়া সঙ্গে থাকে তার পাশে ৷ 
বর পায়্যা ইন্দ্রজং হরিষ অন্তরে । 
ইন্দ্রকে আনিয়া দিল বরদ্ধার গোচরে ৷ 
নানা রত্ব মাঁণ মাঁণক দিয়া অলঙ্কার । 
ছাঁড়ুয়া দিল ইন্দ্র তবে কাঁরয়া পুরম্কার ॥ 
লজ্জায় লাজ্জত ইন্দ্র হেট করে মাথা । 
মাথা তুলিয়া ইন্দ্র লজ্জায় নাহ কয় কথা ॥ 
ব্ৰহ্মা বলেন ইন্দ্র কি ভাব মনে মন। 
এত দুঃখ পাইলে ব্রন্ষশাপের কারণ ॥ 
বহ্ষণাপের কথা আমার সকল আছে মনে । 
পর্র্বকথা কাঁহ আমি শুন সাবধানে ॥ 
কৌতুকে এক কন্যা আম সজল আপাঁন। 
কন্যা রূপ ধরে যেন জগৎ মোহিনী ॥ 
অহল্যা কন্যার নাম থুইল ততক্ষণে । 
হেন কালে গৌতম আল্যা আমা দরশনে ॥ 
লাজে মুনে কিছু না বলেন 

কামেতে ব্যাকুল । 

সাক্ষাৎ দৌখলাম মুনি বড়ই আকুল ॥ 
মুনির মন বাঁঝয়া তারে কন্যা দিলাম দান । 
অহল্যা লৈয়া মুনি গেলা নিজ স্থান ॥ 
৯৯-১৭-৯১৬০ 
ন্হল্যা লইয়া মুন কোল করে নিরন্তর ॥ 
তগ্ন'কাঁরতে গেলা মুনি-তমদার জলে । 
হেন কালে গেলা তুমি পাঁড়বার ছলে ॥ 


রামায়ণ 


'গোঁতমের বেশ ধার গেলা গৌতমের বাঁড় ৷ 


অহল্যা গৌতমের স্ত্রী পরম স্ন্দরী ॥ 
অহল্যার রূপ দেখ্যা ইন্দ্র অচেতন কামে । 
গৌতমের বেশ ধর্যা গেলা গৌতমের স্থানে । 
পাঁতব্রতা অহল্যা সব্বলোকে জানি। 
ঈবামীজ্ঞানে তোমায় দিল আসন পানি ॥ 
কুবাঁদ্ধ পাইল ইন্দ্র আপন দোষে মর। 
পাঁড়বারে গেলা ইন্দ্র গূরুপদ্ধী হর ॥ 
সরণী বুদ্ধে না জানে সে কপট ব্যবহার । 
গোঁতমের বেশ ধাঁরয়া ভুঞ্জিলা শ্‌ঙগার ॥ 
তগ কারয়া গৌতম মনি তখন আইলা ঘর। 
অহল্যার সনে তোমায় দেখল মুনবর ॥ 
মুনির ঠাঁঞ মায়া নাহি চিনিল তোমারে । 
কোপে মনি শাপ দিল দুইজনের তরে ॥ 
আগে অহল্যারে শাপ দিল মুনবরে ৷ 
পাষাণ হৈয়া থাক গিয়া তিনশত বৎসরে ॥ 
অহল্যা পাষাণ হইলা গৌতমের শাপে। 
পশ্চাতে তোমারে শাপ দিলা মুনি কোপে ॥ 
তোমা হইতে হইল ইন্দ্র পরদার সৃষ্টি । 


তোমার অনাচারে ইন্দু থাকল ঘোষণা । 
যত পাঁড়লা তত দিলা গুরুর দক্ষিণা ॥ 
তোমার অনাচারে নষ্ট হইল ক্বর্গ। 
ভগে আভলাষ তোর সব্বাঞ্দে হউক ভগ ॥ 
পৃঁথবীর যত লোক কারবে পরদার । 
তাহার অর্ধেক পাপ ইন্দ্র তোমাতে স্ণার ॥ 
গৌতমের শাপ কভু খণ্ডন না যায় । 
এক সহস্র ভগ হউক তোমার গায় ৷ 
মুনির পায় পাঁড়লা তুমি হইয়া কাতর। 
এক সহস্র ভগ ঘঠ্যা চক্ষ: হৈল 
মুনি দিল বর ॥ 
আর বার পাঁড়লা তুমি মুনির চরণে । 
মুনির উদ্মা বড়ই তোমায় এ কার্য করণে ৷ 
পরদার মহাপাপ ইন্দ্র বড় পাবে তাপ। 
খণ্ডন না যায় কভু আম দলাম শাপ ॥ 
পরদার মহাপাপ পরম পাতক । 
কত দিন ইন্দ্র তুমি ভুঞ্জিবে নরক ॥ 
এক মন্ত ইন্দু আমি কাঁহ তোমার কানে । 
রাম রাম দুই অক্ষর জাঁপও রাত্রি দিনে ॥ 
ইহা বাঁহ আর নাহি পাপ প্রতিকার । 
রাম রাম স্মরণে হয় পাপাঁর উদ্ধার ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


চার বেদ সহস্র নামে যত হয় ফল। 
ইহা হইতে কোটি গুণ রাম নামের ফল ॥ 
রা শব্দ করিলে সকল পাপ হরে। 
পাপ প্রবেশ কারতে নারে রাম দুই অক্ষরে ৷ 
পাপ হইতে পরিত্রাণ রাম নাম লইতে । 
পরম পাতক ঘুচে রাম নাম ইথে ॥ 
এতেক বলিয়া রক্ষা গেলা নিজস্থান । 
অমরাবতী গেলা ইন্দ্র পাইয়া অপমান ॥ 
রাম নাম দুই অক্ষর রান দন জপে । 
ইন্দ্র অব্যাহতি পাইল পরদার পাপে ॥ 
অগস্ত্যের কথা শান রঘুনাথের হাস। 
বিহ কহ বাঁলয়া রাম কাঁরলা প্রকাশ ॥ 
দিগিবজয়ের যত কথা কাঁহলা তুমি মুন । 
রাবণ ইন্দ্রাজং হইতে হনুমান বাখানি ॥ 
চোরা যুদ্ধে ইন্দ্রাজৎ এতদিন জিনে । 
দেখাদোখর যুদ্ধে পাড়ল এক দিনে ॥ 
অনেক ঠাঁঞ শুনিলাম রাবণের পরাজয় । 
হনুমানের পরাজয় কোথাও না হয় ॥ 
জম্বুদ্বীপের পার পর্বত রাত্রমধ্যে আনে । 
হনুমান সম বীর নাহ ভুবনে ॥ 
অগন্ত্য বলেন রাম ?ক কহিব হনুমানের কথা 
হনুমানের গুণ কহিতে না পারে বিধাতা ॥ 
বিধাতা বাহ গুণ তার অন্যে কহিতে নারে। 
মানের গুণ কাহতে কার প্রাণে পারে ॥ 
চত গণ ধরে বীর তাহা কি কহিতে পারি। 
রঘুনাথ শুন কিছু বলি ॥ 
কেশরী উহার বাপ জন্ম দিলা পবন । 
হনুমানের জন্ম কথা শুন বিবরণ ॥ 
পণতৃষা নামে আছে গ্বর্গীবদ্যাধরী | 
তার গব্ডে জন্ম হইল অঞ্জনা বানরা ॥ 
তারে বিভা করিলেক বানর কেশরা । 
অঞ্জনা কামরূপ! বড়ই সুন্দরী ॥ 
মলয় পর্ব্বতের উপর কেশরীর ঘর । 
অঞ্জনা লৈয়া কোল তথা করে নিরন্তর ॥ 
চৈত্রমাসে প্রবেশ যখন বসন্ত সময় । 
হেন কালে পবন গেল পর্বত মলয় ॥ 
মলয়ে বসন্ত খতু বহছে পবন । 
কামে হরিয়া নিল অঞ্জনার মন ॥ 
অঞ্জনার রূপে পবন পোড়ে হৃদয় । 
সময় না পায় পবন কেশরা দুজ্জয় ॥ 
মলয় বসন্ত বায় অঞ্জনা ব্যাকুল । 
নান কাঁরবারে গেল নম্মদা নদীক্‌ল ॥ 


৩৫৭ 


সন্ধান পাইয়া তথা গেলা দেবতা পবন । 
ঝড়ে বন্দ উড়াইয়া দিল আলিঙ্গন ॥ 

অঞ্জনা বলে পবন কাঁরলা জাতনাশ ॥ 
দেবতা হইয়া বানরীতে আঁভলাষ ॥ 

দেবতা হইয়া পবন কাঁরলা কোন কর্ম্ম। 
কোন্‌ কার্যো নষ্ট কৈলা পাঁতব্রতা ধর্ম ৷৷ 
পবন বলে আর কিছু না বল অঞ্জনা ।' 
স্তর রূপ দোঁথলে পুরুষ পাসরে আপনা ॥ 
দৈবে মহাপাপ হয় পর্তী গমনে । 


বড় খ্যাত হবে সে সকল সংসার ॥ 
এতেক বাঁলয়া পবন গেলা নজ স্থান । 
আঠারো মাসে অঞ্জনা প্রসব হইলা হনুমান ॥ 
অমাবস্যার দিন হনুমানের জন্ম । 
জাঁম্ময়া সেই দিনের শুন তাহার ক্রম ॥ 
জাঁদ্ময়া মায়ের কোলে করে স্তনপান ! 
রাঙ্গা বর্ণে সূর্য উঠে প্রকাশ বিহান ॥ 
রাঙ্গা ফল বলিয়া ধাঁরতে যায় কৌতুকে । 
মায়ের কোল হইতে লাফ দিল অন্তরীক্ষে ॥ 
পৰ্ব্বত এড়িয়া সূর্য উদয় লক্ষেক যোজন । 
লক্ষ যোজন বিক্রম কাঁরয়া উঠিল গগন ॥ 
এক লাফে লক্ষ যোজন উঠিল আকাশে । 
সূর্য ধারতে বার যায় সর্যের পাশে ॥ 
অমাবস্যা সূর্য গ্রহণ হইল সেই দিনে । 
রাহ ধায়্যা আইল স্যয গাঁলবার মনে ॥ 
হনুমানের মযার্ত দৌখ রাহুর লাগে ডর। 
রাস পায়্যা রাহ্‌ গেল ইন্দ্রের গোচর ॥ 
এতাঁদনে সর্যয মোর ঘুচাইল বিষয় । 
সূর্য ‘গালতে আর রাহ 

আস্যাছে দুজ্জয় ৷ 
রাহুর কথা শুনিয়া ইন্দ্রের হইল হাস । 
সয্য গালতে পারে এত কাহার সাহস ॥ 
এরাবতে চাঁলয়া ইন্দ্র আইলা কৌতুকে । 
সূয্যের পাশে ইন্দ্র হনুমান দেখে ॥ 
হনুমানের মটীর্ত দৌখয়া ইন্দ্রের তরাস। 
সয্য এটিয়া মোরে পাছে করয়ে গরাস ॥ 
সন্দ্‌রে শোভা করে এরাবতের মুখ । 
রাঙ্গা দেখিয়া হনুমানের বড়ই কৌতুক ॥ 


banglabooks.in 


৩৫৮ 


সয্য ছাড়িয়া গেল এরাবত ধাঁরতে । 
কাঁপল ইন্দ্র রাজা বন্ধ নিল হাথে ॥ 
কোপ হইলে পুরুষ আপনা পাসরে। 
বিনা দোষে ইন্দ্র রাজা বন্ধ মারে শিরে ॥ 
অচেতন হনুমান হৈলা বজ্বাঘাতে । 
হনুমান পড়ে তখন মলয়া পর্বতে ॥ 
হাহাকার করিয়া অঞ্জনা ধারন হনুমান । 
অচেতন হইল পুর হারাইল প্রাণ ॥ 
মাথায় হাথে অঞ্জনা করয়ে কন্দন। 
অঞ্জনার ক্রন্দন শুনি আইলা পবন ॥ 
অঞ্জনা পবন দুইজনে দরশন । 
পবন দেখি অঞ্জনা ভয়ে ততক্ষণ ॥ 
অঞ্জনা বলয়ে পবন তোমার অপকর্মে । 
পাপে জন্মিল পুত্র মারল অধর্ম্মে ॥ 
অঞ্জনার বচনে পবন হয় সাপরাধ । 
পবন বলে অঞ্জনা তুমি না ভাবিহ বিষাদ ৷ 
ত্রিভুবনের আমি হই প্রাণবায় কর্তা । 
মর পরত মরে দে কেমন বিধাতা । 
বিধাতা সজল স্‌ষ্টি বড় করিয়া আশ 
স্বর্গ মত্ত পাতাল আঁজ করিব বিনাণ ॥ 
*বাস পবন আমি ধার লোকের জীবন । 
পবন ছাড়ল সৰ্ব্ব জীব অচেতন ॥ 
স্থাবর জঙ্গম আদি মরে সকল জীব । 
নিঃশব্দ অচেতন সমস্ত পৃথিবী ॥ 
ইন্দু আদি যত আছে সকল দেবতা । ' 
সৃষ্ট নাশ হয় কেন চিন্তেন বিধাতা ॥ 
মলয়া পর্থ্বতে ব্রহ্মা চাললা সত্ব । 
ব্ৰহ্মা বলেন শুন পবন আমার উত্তর ॥ 
সজিল; আম অনেক ককশে । 
হেন সৃষ্ট নাশ কর যুক্তি নাহ আইসে ॥ 
পবন সাজলাম আমি সভার জীবন । 
“বাস পবন বাঁহবেক এই সে কারণ ॥ 
হেন পবন বন্দী কৈলা মারবে আপনি । 
আপান মরিবে পবন তাহা কর কোন ॥ 
*আমার বচনে তুমি সর পবন । 
সৃষ্টি রক্ষা হয় লোক পায় ত জীবন ॥* 
ব্রহ্মা বাক্য শুনি পবনে লাগে ত্রাস । 
বন্দী ছিল পবন তাহা কাঁরল প্রকাশ ॥ 
আপনার প্রকাশ যদি কারল পবন । 
স্বর্গ মত্ত্য পাতাল বাঁচল ত্ৰিভুবন ॥ 
দ্ধার সমুখে গেল সকল দেবগখ । 
তোমার প্রসাদে রম্ধা এড়াইল: মরণ ॥ 


ব্মা বলেন শুন আমার বচন। 
হনুমানের কল্যাণ চিন্তহ দেবগণ ॥ 
সভার আগে যম বলে আমি দিল: বর। 
আমা হইতে হনুমানের নাহি মরণের ডর ৷ 
তবে বর দিল তারে দেবতা বরুণ । 
সমুদ্রে পড়লে তোমার না হবে মরণ ৷ 
লোকপাল বরুণ আম জলেতে প্রকাশ ৷ 
জলের ভিতরে তোর নহিবে বিনাশ ॥ 
আঁগ্ন বলেন হনুমান আমি অগ্নিময় ৷ 
আমার অশ্নিতে তোমার না পাড়বে কায় ॥ 
চন্দ্র সয্য কুবের যত শান্ত ধরে। 

আপন আপন শান্তি দেন হনুমানের তরে ॥ 
ইন্দ্র বলে হনুমান পবননন্দন। 

বড় লক্জা পাইলাম তোমার কারণ ॥ 

যে বজ্রাঘাতে তুমি হইলা অস্থির ! 

সেই বজ্ব সমান হউক তোমার শরীর ॥ 
ব্ৰহ্মা বলেন হনুমান তোমায় দিলাম বর। 
চার যুগে হও তুমি অজয় অমর ৷ 

অমর হৈয়া থাক তুঁম আমার বরদান । 
তোমায় ‘জানতে না পারিবে ত্রিভুবন ॥ 
৮৬ 
পৃথিবীতে কীর নাহি তোমার সমান ॥ 
আপা বর দিয়া ব্রহ্মা আপান মাঁরষে । 
ধ্যানে জানল ব্ৰহ্মা শাপ হইবে শেষে ॥ 
এত বালয়া ব্ৰহ্মা গেলা নিজ স্থান। 

মা বাপের ঘরে তখন থাকে হনুমান ॥ 
মা বাপের ঘরে আছে পৰ্ব্বত উপর। 
নানা অন্ত মল্লযুদ্ধ শীখল বিদ্তর ॥ 
পাঁড়বারে গেল হন; ভার্গবের স্থানে । 
চার বেদ চৌষাট শাস্ত্র পাঁড়ল চাঁরাঁদনে ॥ 
গুরু পড়াইতে নারে গুরুরে তৌল করে । 
কুপিল ভার্গব মুনি শাপ দিল তারে | 
বানর হইয়া তোর গরুর প্রতি ঘৃণা । 

বল বাঁদ্ধ বিক্রম তুঁঞ পার্সারবি আপনা ॥ 
মুানর শাপে হনুমান আপনা পাসরে । 
তেই হনুমান পলাইত বালির ডরে ॥ 
হনুমান কার যাঁদ আপন তেজ জানে । 
শ্রিভূবন জানিতে বাঁর পারে এক দিনে ॥ 
দশ হাজার যংসর যাঁদ কাঁহ হনুমানের কথন 
তথাপি কাহতে নারি হনুমানের গুণ ॥ 
যত গুণ ধরে বার কি বাঁলতে পাঁর। 
আজ্ঞা কর রঘুনাথ দেশের তরে চাল ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


দগবিজয়ের কথা কৈলা দুইশত বংসর । 
বিদায় করিলা সকল মুন চাললা সত্ব্র ॥ 
নানা রত্ব দিয়া রাম কাঁরলা পাঁরহার । 
আপনার দেশে গেলা মুনে সভ 

পায়্যা পুরুকার ॥ 
বিদায় হৈয়া মুনি গেলা যার যেই ঘর। 
অবসর পাইলা রাম ত্রৈলোক্যসুন্দর ॥ 
পুৰ্বে দুঃখ পায়্যাছেন রাক্ষসের রণে। 
রাজ্য ছাড়িয়া দুঃখ পাইলা দণ্ডক অরণ্যে ॥ 
নিশ্চিন্ত রহিল প্রভু চিন্তিল অন্তরে। 
মনেতে চিন্তিয়া কহেন ভরত গোচরে ৷ 
'রাম বলেন ভরত শুন আমার বচন । 
চৌদ্দ বংসর দুঃখ পাইলা অকারণ ॥ 
মোর দুখে চৌদ্দ বৎসর 'ছিলা সভে দুঃখে । 
কথক ধক দিন সুখে রাজ্য করহ দেখি চক্ষে ॥ 

রাজ্যে হও অধিকারী । 

সাতা লৈয়া আমি থাকিব অন্তঃপুরী ॥ 
রাম যাঁদ ভরতেরে কাঁরলা অঙ্গীকার । 
ভরত বলেন তোমার 

রাজ্যে মোর ভার ॥ 
তিভুবনে ভয় নাহি তোমা বিদ্যমানে ৷ 
সীতা লইয়া কথক দিন থাক রানি দিনে ॥ 
ভরতের আশ্বাস পায়্যা রামের হইল হাস। 
কেলি কারতে গেলা রাম ভিতর আওয়াস ! 
পুরী মধ্যে এক বৃহন্দ অন্তঃপুরাী । 
আওয়াসের ভিতর যথা সাঁতা তো সুন্দরী ॥ 
বিদ্যাধরীগণ আছে সাঁতা দেবীর পাশে । 
সীতার রূপ দৌখ রামের অন্য নাহ বাসে ॥ 
দেবকন্যা রাবণ যত আনিলেক রঙ্গে । 


সে সভ কন্যা আস্যাছেন সীতাদেবীর সঙ্গে ॥ 


সাঁতার সেবা করে যত ক্বর্গ বিদ্যাধরী । 
ন্লোক্য 'জানয়া রূপ সীতা তো সুন্দরী ॥ 
রাম বলেন সাঁতা শুন আমার বচন। 
লঙকার ভিতর দেখিয়া সোনার অশোকবন ॥ 
দেবকন্যা লৈয়া. তথা রাবণ কেলি করে । 


ডাক দিয়া বিশ্বকর্মা আনিলা ত্বারত ॥ 
রমা বলেন বিম্বকন্মাঁ করিলাম সম্বিধান। 
রঘুনাথের বৃন্দাবন কর গিয়া নিম্মাণ ॥ 


3৫৯) 


রাম সীতা তাহে কেলি কাঁরবেন দুইজন । 
অযোধ্যায় গিয়া বন করহ গঠন ॥ 

বহ্মার আজ্ঞয় 'বিশবকন্মা চলল সত্বর । 
অদ্ভূত বন্দাবন করেন মনোহর ॥ 

সোনার আওয়াস ঘর সোনার আওয়ার । 
সোনা "দয়া বাঁধল ঘাট দীঘ ও পুখাঁর ॥ 
ঠাঞ ঠাঁঞ সোনার বাচন্ন নাটশালা ৷ 
মাঁণ মাণিকে রচিত তাহে মুকুতার ঝারা ॥ 
সোনার মান্দর সভ ভিতরে কাঁচ ঢালা । 
মণি মাণিক্য নানা রত্ব দিয়া ভূষিলা ॥ 
শ্রীরাম সীতা তাহে কেলি করে দুইজন । 
মলয় পব্বতের বায়; হইল মীলন ॥ 

নানা বর্ণে বৃক্ষ তাহে বিচিত্র ফুলফল । 
পৃঁথবার দুজ্লভি হইল বড় রম্যস্থল ॥ 
কোকিল কলরব করে গুঞ্জরে ভ্রমর । 

নানা বর্ণে পক্ষ বৈসে বনের ভিতর ॥ 
ময়্‌র নৃত্য করে তথা ধাঁরয়া পেখম । 
ম.গপশদ কুতহলে ভ্রময়ে বৃন্দাবন ॥ 
এক মাসের মধ্যে পুরী করলা নিষ্মণি । 
ভুবন দুল্লভ পুরী নাহিক অনুপাম ॥ 
চতুদ্দশ ভুবনে পুরী দিতে নারে সীমা । 
অমরাবতী জিনিয়া পুরী নহে তো উপমা ॥ 
অন্ধকারে তথায় চন্দ্রের গ্রকাশ । 

অকালে বসন্ত তথা থাকে বাবো মাস ॥ 
ষড় খতু তথায় থাকেন বারো মাস । 

মন্দ মন্দ পবন বহে মলয় বাতাস ॥ 

হেন অদ্ভূত স্থান করিয়া নিম্মণি । 

পুরী ০৯ বিম্ববন্মা গেলা 'নজস্থান ॥ 
বৃন্দাবন দেখিয়া রাম হইলা কৌতুকী । 
পুরী প্রবোশলা রাম লইয়া জানকী ॥ 
দেবকার্যয পিতৃকার্যা রাম করেন বিহানে। 
সীতা লৈয়া শ্রীরাম থাকেন বন্দাবনে ৷ 
প্রথম খতু কেলি করেন বসন্ত সময় । 
মলয় পর্বতের বাও ঘন ঘন বয় ॥ 

বিচিত্র পাটিতে রাম কয়া শয়ন । 

নিদাঘ সময় কেলি করেন দুইজন ॥ 
পারিজাত পুজ্প পাতিল বিচিন্র সিংহাসনে | 
বর্ষাকালে রাম সীতা কোল করেন দুইজনে 
সুপ্রকাশ হইল রানি নির্মল গগন । 

চন্দ্র উদয়*করিয়া উঠে অতি সুশোভন ॥ 
রজনী আলো হইল শোভা উদিত চন্দ । 
রাম সীতা কোক্স করে পরম আনন্দে 


banglabooks.in 


৩৬০. 


বাঁচন্ন পালঙ্গ শোভে নেতের তাহে তুলি । 
শিশির সময় করেন রাম সাঁতা কোল ॥ 

এক দিন বেশ করেন চার দিন অন্তরে । 
সেই সাঁতা দেবী হন লক্ষী অবতারে ॥ 
নানা কৌতুকে কেলি করেন দুইজন । 
মিষ্ট অনুপানে নিত্য করেন ভোজন ॥ 
দাস দাসা সেবা করে ক্বর্গাবদ্যাধরী । 

সাত হাজার বংসর রাম সুখে করেন কোল ॥ 
কেলি কুত্‌হল করেন পরার ভিতর । 
সীতা রামে কোল করে সাত হাজার বৎসর ॥ 
পণ মাস গৰ্ভ হইল সীতার উদরে । 
কৌতুক কারয়া রাম 'জিজ্ঞাসেন সাঁতারে ॥ 
গব্ভবতী স্ত্রী হইলে খাইতে আঁভলাষ । 
কোন দ্রব্যের বাঞ্ছা সীতা করছ প্রকাশ ॥ 
লাজে হেট মাথা কৈল সীতা চন্দ্ৰমুখী । 
দব্যে সাধ নাহি গোসাঞ সংসারে যত দেখ ॥ 
এক দ্বব্য বাসনা হয় মোর মনে । 

এক 'দনের মেলান দেহ যাই তপোবনে ॥ 
যমুনার কুলে বাস শ্রাদ্ধ করে মুনিগণে । 
সেই পিণ্ড খাইতে ইচ্ছা মুানকন্যা সনে ॥ 
বালিতে বস্যা মুনি সব দেই পিণ্ডদান ।* 
হংস পিণ্ড ভাঙ্গয়া করে খান খান ॥ 

মুন কন্যা সনে যাব স্নান কারবারে। 
হংস খেদাঁড়য়া পিণ্ড খাইব নদীতীরে ॥ 
সত্য কর্যাছি আমি মুনিকন্যা সনে । 
দেশে গেলে আর বার করিব সম্ভাষণে ॥ 
এই সত্য পালতে মোরে দিবে তো মেলান । 
নানা ধনে তুঁষ যেন ম্ানর ব্রাহ্ণী ॥ 

সেই পণ্ড খাইতে মোর লৈয়াছে মন । 
এক দিনের মেলানি দেহ যাই তপোবন ॥ 
সীতার কথা শুনিয়া রাম বিস্ময় হইল মনে । 
কালি মেলানি দিব যাইও তপোবনে ॥ 
এতেক আম্বাস রাম দিলা সীতার তরে । 
সাত হাজার বৎসরে রাম আইলা বাহিরে ॥ 
আট শত বিহন্দের পর বাহর চৌতার। 
এক 'দন ভ্রমেন রাম অযোধ্যা নগরী ॥ 
সীতা নিন্দার কথা রাম শুনিলা আপনি । 
পাত্র মিত্র সভাই করে কানাকানি ॥ 

পাত্র মিত্র বাঁসলা সভ রামের গোচর । 
বিজয় সুমন্ত বাঁসলা কশ্যপ পিঙ্গল-॥ 
সুধশজত মহাবল ভদ্র দুন্মখ । 

বাঁশস্থ মন বাঁসলা রামের সুমযখ ॥ 


রামায়ণ 


প্রান্ত মিন মুনিগণ বাঁসলা সকল । 


হেন কালে রাম জিজ্ঞাসেন সভার ভিতর ॥ 
ধর্ম্মে রাজ্য করিলেন মোর দশরথ বাপ । 
নানা সুখে ছিল লোক কিছু নাই তাপ ॥ 
আমি এখন রাজা কেমন আছে প্রজাগণ । 
রাজ্যের ব্যবহার মোরে কহ পান্রগণ ॥* 
এতেক জিজ্ঞাসল রাম সভার ভিতর । 
নিঃশব্দ হইল সভে না দেয় উত্তর ॥ 

ভদ্র নামে পান উঠিল আচন্বিত। 

রামের আগে কহে কথা করি যেড় হাথ ॥ 
এক কথা কাঁহ গোসাঁঞ্ কর অবধান । 
রঘুবংশে ভিতর আম পান্র প্রধান ৷ 
অবধান কাঁর্মা শুন আমার বচন । 
তোমার রাজ্যতে লোক হইল নিধন ॥ 
দশরথ রাজা রাজ্য করিল যেই কালে । 
সবর্ণের পাত্র লোক নিত্য নিত্য ফেলে ॥ 
এবে পান্ন বঙ্ঞে লোক এক দিন অন্তর । 
রাজ্য তোমার নির্ধন হৈল শুন নরেশবর ॥ 
রাম বলেন কেনে নির্ধন হইল সংসার । 
রাজা হৈয়া আমি কি করিলু আঁবচার ॥ 
রাজা যাঁদ পূণ্য করে প্রজা হয় সুখী । 
রাজার পাপে প্রজা লোক হয় বড় দুঃখী ॥ 
ভদ্র বলে রঘুনাথ আর কাঁহতে নারি। 
পান হৈয়া কতেক বলিব ভয় কার ॥ 

রাম বলেন ভদ্র তুমি নাহও চিন্তিত । 
পান হৈয়া কহ কথা সেই সে উ'চত ॥ 
নিয় হৈয়া কহ কথা কহিণ শ্রীরাম । 
পুনধ্বার বার্তা কহে ভদ্র ক'রয়া প্রণাম ॥ 
আছুক দেওয়ানের কাজ যাইব যথা তথা । 
সৰ্ব্ব লোকে রঘুনাথ কহে সীতার কথা ॥ 
দেবাসুরে নাহ করে যে সকল রণ । 
সীতা উদ্ধাবিলা তুম মারয়া রাবণ ॥ 
দোষ গুণ না বুঝিয়া সীতা নিলা ঘরে। 
এই অপযশ লোকে বলে তো তোমারে ॥ 
যে স্তীকে কোলে কার আনিল রাক্ষসে। 
রাজা হইয়া অনাচার অন্য লাগে কিসে ॥ 
এই অপযশ তোমার স্ব লোকে ঘুষি । 
আর কোন অপরাধে নহ তুমি দোষী ॥ 
এত যাঁদ বালল্গ ভদ্রু দম্মথ । 
বজ্জাঘাত পড়ে যেন রামের সমুখ ॥ 
পান মিত্র যত বাঁসয়াছিল রামের স্থানে । 
রাম বলেন তোমরা কিবা জান সব্বজনে ॥ 


banglabooks.in 


উত্বরকাণ্ড 


রামের আজ্ঞা পায়্যা বালছে সৰ্ব্ব পান । 
সকল কথা স্বরূপ যত কাহলেন ভদ্র ॥ 
পাত্র মিত্র সভাকারে দিলেন মেলানি । 
আঁভমানে রঘুনাথের চক্ষে পড়ে পানি ॥ 
নিদাঘ সময় প্রথম মাস জ্যৈষ্ঠ । 
স্নান কাঁরতে যান রাম মাথা কাঁরয়া হেট ॥ 
একেশ্বর চলিলা কেহো নাহি সংহতি । 
বাপের পুখাঁর রাম গেলা শীঘ্রগাতি ॥ 
চার পর্বত জীন পুখাঁরর চার পাড় । 
চারি ঘাট পুখারর বিচিত্র আকার ॥ 
দাক্ষণ ঘাটে ধোপা কাপড় 

কাচে সোনার পাটে। 
স্নান করেন রঘুনাথ তার উত্তর ঘাটে ॥ 
স্নান করেন রঘুনাথ গায় দেন পানি । 
দাক্ষণ ঘাটে শুনেন ধোপার কাহিনী ॥ 
দুইজনে কথাবার্তা শ্বশুর জামা । 
শ্বশুর জামাঞ বথাবার্তী আর কেহো নাহ ॥ 
শ্বশুর বলেন জামাঞ তুমি কুলেতে কুলীন । 
সব্্বগুণ ধর তুম ধনেতে ধাঁনন ॥ 
জ্ঞাতির প্রধান ছিলেন তোমার পিতা । 
রূপগুণ দেখিয়া তোমায় দিলাম দুাহতা ॥ 
কোন: দোষ কৈল ঝি মারলা কেন ছলে । 
দুই প্রহর রাত্রে ঝ আইল মোর ঘরে ॥ 
দুই প্রহর রারে গেল বি বড় পায়্যা ভয় । 
বাপের বাঁড় যুবতী কন্যা কভু ভাল নয় ॥ 
এত যদি জামাতারে বালল শ্বশুর । 
বাক্যের ছল পায়্যা বলে জামাতা চতুর ॥ 
'বশুর হৈয়া বল তুমি ক বাঁলতে পারি। 
তোমার কন্যা *বশুর থাকুক তোমার বাঁড় ॥ 
দুই প্রহর রাঘ্রতে গেল কেহো 

না ছিল সংহতি । 

কার বাঁড় ছিল কোথা বাঁঞল রাত ॥ 
প্‌থিবীর রাজা রাম সম্বারতে 


এত কথাবার্তা তারা কহে দুইজনে । 

উত্তর ঘাটে থাকিয়া রাম সকল কথা শুনে ॥ 
ভদ্র যতেক বলিল সকল লয় মনে । 

ভদ্রের কথা মিথ্যা নহেশৃনিল্‌ আপন কানে ॥ 
“বশর ঘরে যায় জামাঞ নিষ্ঠুর বচন । 
ঘরেতে চলিলা রাম বিরস বদন ॥ 


৩৬১ 


নিজ ঘরে যান রাম কাঁরয়া বিষাদ । 

সীতা লৈয়া দৈবে এথা পাঁড়ল প্রমাদ ॥ 

পণ মাস গৰ্ভ হৈয়াছে সীতার উদরে । 
জায় জায় বাঁসয়াছলা যেই ঘরে ॥ 

কেহো সাঁতার মাথা চাছে দয়া তো চিরুনি । 
কেহো গা মুছায় কেহো করে তো ‘বয়ান ॥ 
জায় জায় এক ঠাঁঞ কাঁহছেন কথন । 
কেমন দশ মাথা ধরে লঙকার রাবণ ॥ 
তোমাকে লৈয়া রাক্ষস দলেক দুর্গত । 
ভূমে লিখন কর তার মুণ্ডে মারি লাঁথ ॥ 
সীতা বলেন তাচ্ছারে দেখ্যাছে কোন: জনে । 
ছায়া মা দেখিয়াছি সাগরের জলে ॥ 
উপদ্রব করে রাবণ ভ্রিভূবন । 

কেমন দশ মাথা ধরে লৎকার রাবণ ॥ 
সীতার জা তারা হয় তিন ব্বাহান। 
প্রমাদে পাঁড়বেক তাহা কেহো নাহি জান ॥ 
[তিনজন বাঁসলেন সীতা দেবী বোঁড় । 
এড়াইতে নারেন সীতা লৈলা খড় ৷ 

হাথে খাঁড় লন সীতা দৈব নিৰ্ব্বন্ধ । 

কুঁড়ি হাথ কুড়ি চক্ষু লিখিলা দশস্কন্ধ ॥ 
গব্ভ্বত! স্ত্রী সীতা সঘনে উঠে হশাই। 
সদাই আলস্য সীতার হয় তো গোসাঁঞ ॥ 
শোক সাগরে ডুবাইতে পারেন বিধাতা । 
নেতের আঁচল পাতিয়া তাহে শুইলেন সীতা । 
চিন্তিতে গাঁণতে রাম আইলা অন্তঃপুরী । 
লঙ্জা পায়্যা ঘরের বাহির হৈলা সব দ্ধী ॥ 
সীতার হেটে দোখলেন রাম রাজা তো রাবণ 
ভাগ্যে অপযশ মোরে বলে পুরীজন ॥ 
সীতা না দোখতে রাম আইলা বাহরে। 
আভমানে চক্ষুর লো পড়ে ধারে ধারে ॥ 
সত্য লাঁগয়া আমার বাপ আমা পত্র বর্জে 
পুর্যাক্রমে রাজ্য কার কেহো নাহি গঞ্জে ॥ 
সত্যের লাঁগয়া মোরে সীতা বল্যাছে আ 
এক দিনের তরে মোরে দিবে তো মেলানি ॥ 
এই কথা সীতার তরে কহ গিয়া লক্ষ্মণ । 
রঘুনাথের আজ্ঞা তুমি চল তপোবন ॥ 
তুমি আর সীতা দেবা সুমন্ত সারাথ। 
আর যেন কোন জন না যায় সংহাত ॥ 
বাট যাও লক্ষণণ ভাই আমার কর হিত। 
রথে চাঁড়য়া যাও তুমি সুমন্ত সাঁহত ॥ 
হাহাকার করেন লক্ষ্মণ ছাড়েন 'ন'বুস 
কোন্‌ যাান্ত ধাললা গোসাঞ সাঁতার্তুনুবাস 


banglabooks.in 


৩৬২ 


রাজ্যের বাহরকরিতে চাহ সীতা লক্ষী শ্রী । 
লক্ষমী ছাড়লে তোমার রাজ্য হবে হতন্রী ৷ 
আমার বচনে তুম সাঁতায় না দেও মনস্তাপ । 
সকল রাজ্য পাড়বে তোমার 


সাঁতা বনে থাকিবে কেমনে একেন্বরী ॥ 
যদি সীতা রঘুনাথ কাঁরবে বঙ্জন। 

ভিন্ন আওয়াসে রাখিয়া সীতা কর অপেক্ষণ ॥ 
সাঁতা দেবীকে গোসাঞি না দেহ তুমি তাপ। 
সকল পাড়বে সীতা দেবী দিলে শাপ ॥ 
অনেক দুঃখ পাইলা সাঁতা রাক্ষসের ঘরে । 
অনেক দুঃখে গোসাঞি উদ্ধারিলা সাঁতারে ॥ 
এবে রঘুনাথ তুম করহ' বজ্জন। 

এ কথা শুনিয়া সীতা তোঁজবেন জীবন ॥ 
এবে রঘুনাথ তুমি করহ বঙ্জন। 

তোমা বিচ্ছেদে সীতা অবশ্য মরণ ॥ 

মামার বচন তুমি শুন রঘুপতি । 

বন্তর দুঃখ পাইয়াছেন সাঁতা আর 

| না কর দুর্গত ॥ 
[ম বলেন আমার দিব্য যাঁদ বল আরবার। 
[নারে বারে দিব্য দিয়ে বাক্য লঙ্ঘহ আমার ॥ 
মাম দিব্য দিয়ে ভাই তাহা পারহরি। 

তা লাঁগয়া যে বলিবে সেই আমার বৈরী ॥ 
র বার লঙ্ঘ তুমি আমার বচন। 

টে বুদ্ধি নহে তোমার ভাইরে লক্ষণ ॥ 
বীরামের কোপ দেখিয়া লক্ষ্মণ চিন্তিত । 
{কি দিয়া সুমন্তেরে আনিলা ত্বারত ॥ 
“ীদতে কাঁদতে লক্ষ্মণ কাঁরলা গমন । 
এমন্ত বলেন লক্ষ্মণ কাঁদ ক কারণ ॥ 
থের সনে সুমন্তেরে রাখিলা বাহিরে। 
(বেশ করিলা লক্ষ্মণ ভিতর অন্তঃপুরে ॥ 
এীতাকে কি কাঁহব ভাবেন লক্ষ্মণ । 
রী প্রবোশলা লক্ষ্মণ হইয়া সম্ভ্রম | 
(বেশ কারল গিয়া পুরীর ভিতর । 

সাড় হাথে রহেন গিয়া সীতার গোচর ॥ 
এন্তরে দুখত সীতা হেট কৈলা মাথা । 
এক্ষমণ দেখিয়া ঢউল করেন দেবা সাতা ॥ 
গে সে লক্ষ্মণ দেওর হইলে প্রবীণ । 
সাজি তোমার দেখা পাইল, বড় শভাঁদন ॥ 
বাঁ্দ বংস্র এক ঠাঁঞ আছিলাম বনে। 
জ্য পস্যা স্তর পায়্যা পাসরিলা মনে ॥ 


রামায়ণ 


' তোমার ঠাঁঞ দেওর কত কাঁরল: বিনয় । 


এবে লক্ষ্মণ বড় হইলা নির্দয় ॥ 
দেখিতে সাধ করি লক্ষ্মণ বড় পোড়ে মন। 
উত্তর না দেহ কেন বিরস বদন ॥ 
লক্ষ্মণ বলেন বল যত নহে ব্যবহার । 
তোমা দরণনে শুভ দিন আমার ॥ 
রাজমাহিষী হৈয়া থাক অন্তঃপুরা । 
সেবক হৈয়া (বান আজ্ঞায় আসিতে না পারি। 
সীতায় নমস্কার করিয়া কহেন বচন। 
আজি আমার বড় ভাগ্য তোমা দরণন ৷ 
লক্ষমণেরে আশীব্বদি করেন 

সীতা তো সুন্দরী । 
কি কার্য লাগিয়া লক্ষ্মণ 

অন্তঃপুরী ॥ 


আচাঁম্বতে দেওর কেন এথা আগমন । 
বিষয় ক্রমে লক্ষ্মণ কিছু আছে প্রয়োজন ॥ 
লক্ষ্মণ কহেন কার্য্যকথা কাঁহ সাবধানে । 
রঘুনাথের আজ্ঞা তুমি চল তপোবনে ॥ 
কালি তুম কহিয়াছ প্রভু 'িদ্যমানে । 
কথাবার্তা কাহবে গিয়া মুনকন্যা সনে ॥ 
তোমার ঠাঁঞ আইলাম এই সে কারণে । 
আমার সঙ্গে চল তুমি যাঁদ লয় মনে ॥ 

এই দেখ সুমন্ত সারাথ রথে আসি চড়। 
মুনিপত্বী দেখবে যদ শীঘ্নর্গত লড় ॥ 
এত কথা শুনি সীতার হইল উল্লাস । 
স্বরূপ কহ দেওর কিবা কর উপহাস ॥ 
বলেন মিথ্যা নহে বুঝহ অন:মানি । 
তোমরা কাঁরলা যুক্তি আমি কেমনে জান ॥ 
হেন উপহাস তোমা কোন জন করে। 
তোমায় পাঁরহাস কাঁরতে কার প্রাণে পারে ॥ 
এতেক শুনিয়া সীতা হরিষ অন্তরে । 
নানা রতুধন নিতে সাধাইল ভাণ্ডারে ॥ 
নানা বর্ণে হার লইলেন মুক্তার চুনি। 
নানা অলঙ্কার সীতা হরাধতে আনি ॥ 
পট্বন্তর শঙ্খ লইলে যেবা যত চায় । 
মুনিপত্বী মুনিকন্যা দিব সভাকায় ॥ 
অনেক রত্ব লইয়া সীতা দেবী লড়ে। 
পরম কৌতুকে সীতা রথে গিয়া চড়ে ॥ 
হেন বেলা সীতার তরে বলেন লক্ষ্মণ । 
তুমি আমি সুমন্ত যাইব তিনজন ॥ 
রঘুনাথের আজ্ঞা আমরা যাব গুপ্তভাবে | 
বুড়া শিশু যুবা কেহো না জানে এই দেশে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


সীতার সঙ্গে যাইতে চাহে অনেক দ্মী। 
সভাকে আশ্বাস দেন সীতা তো সুন্দরী ॥ 
কাল আমি আসিব আজ সভে যাহ ঘর। 
মুনিপত্বী প্রণাম করি আসিব সত্বর ॥ 
সীতার সঙ্গে যাইতে না পায়্যা সভার ক্রন্দন । 
কাঁদতে কাঁদতে সভে ঘরেতে গমন ॥ 
সীতার রূপে আলো করে দশ দিগ প্রকাশ । 
সীতা গেলে অন্ধকার হইল আওয়াস ॥ 
শ্রীরামের দেশ ছাড়িয়া চাঁললা যাঁদ লক্ষী । 
[বিপরীত হইল রাজ্য অমঙ্গল দোখ ॥ 
নদী স্রোত এড়িল পক্ষ এঁড়ন আহার । 
দন দুপরে হয় ঘোর অন্ধকার ॥ 
হস্তী আহার এড়িল ঘোড়া ছাঁড়লেক ঘাস। 
বান হইলে স্ত্রীলোক না যায় স্বামীপাশ ॥ 
ভরত শন্রুঘন ছাড়ল রামের নিকট । 
সীতা লৈয়া যান লক্ষ্মণ কারয়া কপট ॥ 
সীতা বলেন লক্ষ্মণ আম দেখি অমহগল । 
জানিলু গোসাঁঞ মোর চিন্তেন অকুশল ॥ 
বামে সর্প যায় লক্ষ্মণ ডাহিনে শগালী । 
মন তোলপাড় করেন সীতা উতরোল ॥ 
শাশুঁড়রে প্রণাম না কারলু আইসনকালে। 
অকুশল ঠাকুরাণী চিন্তেন আমারে ৷ 
নানা অমঙ্গল লক্ষণ দেখি পথে পথে । 
অযোধ্যায় না আসব হেন লয় চিত্তে ॥ 
হেট মুখে কাঁদেন লক্ষ্মণ চক্ষে পড়ে পানি । 
উত্তর না দেন লক্ষ্মণ সাঁতার কথা শুনি ॥ 
সীতা বলেন লক্ষ্মণ তোমার বিরস বদন । 
এত দূর আসিয়া তোমার 
বঝতে নার মন ॥ 
সাক্ষাতে গিয়া বিদায় হইব প্রভুর চরণে । 
দেশে গিয়া কালি আসব তপোবনে ॥ 
লক্ষ্মণ বলেন সীতা তুমি নাহও ব্যাকুল । 
এই দেখ সাঁতা আইলাম যমুনার কূল ॥ 
বিধাতার ননিব্বন্ধি যেই খণ্ডন না যায়। 
এ কূলে রথ রাখিয়া দুজনে চড়ে নায় ॥ 
পার হৈয়া ও কূলে উঠিল দুইজন । 
আগে সীতা দেবী যান পশ্চাতে লক্ষণ ॥ 
[হট মুখে কাঁদে লক্ষণ পায়্যা মন্সব্যথা । 
লক্ষণের ক্রন্দন দেখি পশ্চাতে চান সাঁতা ॥ 
কেন লক্ষ্মণ তুমি করহ ক্রন্দন । 
এতো দুরে আস্যা তোমার 
বুঝতে নারি মন ॥ 


৩৬৩ 


লক্ষ্মণ বলে আমার ছারে জিজ্ঞাস কি কারণে । 
চণ্ডাল হৃদয় মোর তোঁঞ 
আইল: তোমার সনে ॥ 
সে কথা কহিতে মোর মুখে নাহ আইসে। 
রঘুনাথের আজ্ঞা তুম থাকবে বনবাসে ॥ 
এত যাঁদ লক্ষ্মণ কাহলা নিষ্ঠুর বাণী । 
ধারা শ্রাবণ যেন সীতার চক্ষে পড়ে পান ॥ 
এত দূরে আসিয়া বাললা লক্ষ্মণ । 
কপটে আনিলা মোরে মুনির তপোবন ॥ 
এত দূরে আসিয়া লক্ষ্মণ কহিলা স্পম্ট কথা । 
দেশে থাকতে কেন মোরে না 
কাঁহলা বারতা ॥ 
দেশের বাহির করা থুইলে 
রাহতে নাহি স্থান। 
আঁগ্নপরাক্ষা দয়া তথাপ করেন অপমান ॥ 
এই যমুনায় প্রাণ তেয়াগব দুঃখে । 
রঘুবংশে স্ধীবধ যেন ঘোষে সর্ব লোকে ॥ 
পণ মাস লক্ষ্মণ আমি হৈয়াছি গব্ভ'বতী । 
আমার মরণে মারবে তোমারভাইয়ের সন্তাঁত॥ 
তান হেন স্বামী যেন হন জন্ম জন্মান্তরে। 
আমা হেন কত স্ব মিলিবে তাহারে ॥ 
এই কথা কাঁহতে কাঁহতে যান দুইজন । 
সীতায় বনবাস দিয়া চলিলা লক্ষ্মণ ॥ 
বনবাসে সীতা থযয়্যা লক্ষ্মণ বাঁর লড়ে ।' 
কাঁদতে কাঁদতে লক্ষ্মণ নৌকায় আস চড়ে ॥ 
পার হৈয়া লক্ষ্মণ এ কূলে চড়ে রথে 
উল্পটিয়া চাহেন সাঁতা লক্ষ্মণের ভিতে ॥ 
সীতা বলেন লক্ষ্মণ তুম যাহ দেশে । 
একেশবরী আমার 'তরে থযয়্যা বনবাসে ॥ 
মোরে বনবাস দিয়া চাললা লক্ষ্মণ । 
আর দেখা নাঁহ তোমার দেশেরে গমন ॥ 
দেশে গিয়া চার ভাই হইবে মিলন । 
একেশ্বরী বনে আমার ললাটের লিখন ॥ 
বনবাসে সীতা দেবী করেন ক্রন্দন । 
কাঁদিতে কাঁদিতে লক্ষ্মণ দেশেরে গমন ॥ 
সীতায় বনবাস দিয়া লক্ষ্মণ যান ঘর। 
হেন কালে আইলা তথা বাল্মীক মুনিবর ॥ 
সীতার বনবাস 'লিখিয়াছিলা সেই মুনি । 
সাঁতার কাছে গিয়া তিনি 
জিজ্ঞাসেন আপনি ॥ 
জনক রাজার ঘরে তুমি আছিলা শিশুকালে । 
বনবাস বাঁচতে সীতা আইস মোর ঘরে = 


banglabooks.in 


৩৬৪ 


পরম ভান্ত কারয়া ঘরে লৈয়া গেলা মনন ।। 
সীতায় সমার্পলা মুনি আপন প্রাহ্মণী ॥ 
লোকের বোলে সীতায় রাম দিলেন 
বনবাস । 
সীতা যেন না পায়েন ভোক পিয়াশ ॥ * 
মুনপত্নীর সনে সীতা রাঁহলা তপোবনে । 
রথে চাঁড় লক্ষ্মণ গেলা সুমন্তর সনে ॥ 
মা চাহেন লক্ষণ করেন ক্রন্দন । 
সুমন্ত বলেন শুন লক্ষণ আমার বচন ॥ 
রামায়ণ বাজ্সণীক মান কালা যেই কালে। 
পূর্ব কথা আমার মনে পড়িল সকলে ॥ 
সীতা লাগ লক্ষণ তুমি কারছ রুন্দন। 
তোমা হেন ভাই রাম কাঁরবেন বর্জন ॥ 
রামের কিসের ম্্রী কিসের তাঁর ভাই। 
তাহার ঠাঁঞ মায়া নাহ 'তিহো 
জগং গোসাঞে ॥ 
আপনা বর্জন লক্ষ্মণ উহা নাহি শুনে। 
কান্দতে কান্দিতে যান সুমন্তের সনে ॥ 
তন দিবসে গেলা অযোধ্যা নগর । 
যোড় হাথে রাহলা গিয়া রামের গোচর ॥ 
রাজব্যবহারে লক্ষ্মণ রামেরে লোঙায় মাথা । 
রাম বলেন লক্ষ্মণ ভাই সীতা থুইলা কোথা ॥ 
আমারে বড় চণ্ডাল নাহি দারুণ হৃদয় 
সীতা হেন ম্্রী এাড়লাম 
শুনিয়া মোরে {ক বলবেন জনক মহাঞ্চাষ । 
কোন দেশে এাঁড়লাম সীতা তো রুপসী ॥ 
একেন্বরী কেমনে থাকিবেন বনবাসে । 
সিংহ ব্যাঘ্ৰ বনে দোখ মারবে তরাসে ॥ 
লক্ষ্মণ বলেন আপান স'তায় 
কারলা বঙ্জন। 
, আপাঁন বাৰ্জয়া এখন কর যে ক্রন্দন ॥ 
যাঁদ মোরে রঘুনাথ কর সদ্বধান । 
আজ সীতা আনিয়া দিয়ে তোমার গ্থান ॥ 
ন্রিভুবনের নাথ তুম হও মহাবীর । 
তুম অস্থির হইলে গোসাঞি সকল আস্থর ॥ 
রাম বলেন বজ্যা থুইলাম দেশের বাহরে। 
আঁধক লব্জা পাইব আম 
সীতা আনিলে ঘরে ॥ 
গীতা না দোখলে আম নারিব থাকিতে । 
কেমতে সীতার শোক সম্বারব চিত্তে ॥ 
আর যান্তি শুন তোমরা ভাই তিনজন । 
রাঁম.গভিতরে সোনার সীতা করহ গঠন ॥ 


রামায়ণ 


. সাঁতারে আনলে নিন্দা কারবেক লোক । 


অষ্টপ্রহর নিহালে রাম সোনার সীতার মুখ । 
উত্তর না পায়্যা রামের আঁধক বাড়ে দুখ ॥ 
সাত হাজার বংসর ছিলাম সীতার সংহাতি। 


_ সোনার সীতা দেখিয়া রাম বণ্চিলা সাত রাত ॥ 


সাত রান বাঁণয়া রাম আইলেন বাহিরে । 
পান্রামন্ত আইলা সভে রামের গোচরে ॥ 
সভা করিয়া রঘুনাথ বাঁসলা দেওয়ানে । 
ভরত শন্রুঘন আইলা শ্রীরামের স্থানে ॥ 
লক্ষমণেরে বলেন রাম হেনই সময় । 

সাত দন হইল রাজ্যে চর্চা নাহি হয় ॥ 
সাত দিন হৈয়াছে ভাই সীতার বর্জন । 
সীতার শোকে ভাই রাজকাধ্যে নাহ মন ॥ 
রাজা হৈয়া যেবা না করে রাজ্যের জিজ্ঞাসা । 
অনেক দুর্গত তার নরকে হয় বাসা ॥ 
রাজ্য চর্চা না কাঁরল পূর্বে রাজা নগে। 
সেই পাপে নরকে রাজা ছিল যুগে যুগে ॥ 
পৃদ্কর রাজ্যের রাজা নৃগ নরেশ্বর। 

সত্য ধৰ্ম্মে রাজা সে গুণের সাগর ॥ 
প্রভাস নদীর কূলে রাজা কাঁরল পয়ান । 
এক লক্ষ ধেন; রাজা ত্রাহ্মণে দিল দান ॥ 
আশ্নিবৈশ্যের এক ধেনু আছিল সেই পালে । 
নগ রাজা দান তাহা কারল মিসালে ॥ 
আঁন্নবৈশ্য ব্রাহ্মণ পরম গেয়ানি ৷ 

তার তপ জপ যত লোকেতে বাখানি ॥ 
ধেনু না পায়্যা ব্রাহ্মণের বিকল হৈল মন। 
জীববৎসা ধেনুর নাম ডাকে তো ব্রাহ্মণ ॥ 
হামা হামা কার ধেনু আইল বরাহ্মণর পাশে । 
ধেনু পায়্যা ব্রঘণ যায় পরম হারষে ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


ঘাহাকে ধেন: দান করিল নূগ মহাঁপালে । 
ড়ারাঁড় করি সেই ৱাহ্মণ আইল ধেনুর পালে ॥ 
ধেনু লইয়া দুইজনে হইল বিসম্বাদ । 

রাজার দ্বারা রাজায় কহে পড়ল প্রমাদ ॥ 
এক লক্ষ ধেনুদান কৈল যেইকালে। 
অগ্নিবৈশ্যের এক ধেনু আছিল মিসালে ॥ 
প্রমাদ গাঁণয়া রাজা না দল দরণন । 

রাজার দ্বারে হুড়াহাঁড় করে দুইজন ॥ 
দুইজনে মারামারি রাজার দুয়ারে । 

দুই প্রহর বেলা হইল দেখা না পায় রাজারে ॥ 
ক্ষুধায় আকুল ৱাহ্ণ পায় মনস্তাপ । 
রাজার তরে দুইজন দিল ব্রহ্মণাপ ॥ 

পরের দ্রব্য দান দিয়া করাস কন্দল । 
কাঁকলাস হৈয়া থাক বনের ভিতর ॥ 

পাঁড়িত হৈয়া ঘর যায় দুই বার্ণ ৷ 

এতেক প্রমাদ তার বিলাইয়া পরধন ॥ 
বর্ষণাপ ন্‌গ রাজা ভুঞ্জে অনেক কাল । 
রাজ্যচচ্চা নাহলে ভাই বিষম জঞ্জাল ৷ 
তোমা সভার ভার আমি ধাঁরব ছন্রদণ্ড । 
পান্রমিত্র লৈয়া চচ্চা কর রাজ্যখন্ড ॥ 
পান্রামন লৈয়া চচ্চা করেন ভরতে । 
দ্বারেতে রাহলেন লক্ষণ সোনার বেত হাথে ॥ 
দ্বারের জ্যোতি যেন সযোর কিরণ । 

উত্তর দ্বার শোভা করে তিন যোজন ॥ 
মরকতের ম্তম্ভ আছে মাণিক তিলক । 
হস্তী ঘোড়া সে দুয়ারে বিস্তর কটক ॥ 
রাজদ্বারে দরোয়ান হৈয়া রাহলা লক্ষণে । 
লক্ষ্মণ বলেন কে ক চাহ বল মোর দ্থানে ৷ 
রঘুনাথের নিকট গিয়া কারিব নিবেদন । 
প্রজা সভ বলে তুম শুনহ লক্ষণ ॥ 
দুার্ভ'ক্ষ নাহ যাজ্যে অকাল মরণ । 
রামরাজ্যে সুখে বঞ্চে প্রজা লোকজন ॥ 
পরাহংসা পরদমর নাহি বলাবল । 

সৰ্ব্বলোক কুশলে আছে রাজ্যের মঙ্গল ॥ 
শ্রীরাম হেন রাজা না হয় কোন যুগে । 
নানা সুখে আছে লোক আছে নানা ভোগে ॥ 
' এত শুনি হরাষত হইলা লক্ষণ । 

হেন কালে এক কুকুর আইল ততক্ষণ ॥ 
অরুণ নয়ন কুকুর সব্বর্জা ধবল । 
কালান্তে উপবাসে কুকুর হৈয়াছে দূর্বল ॥ 
{তন পায় হাঁটে কুকুর এক পা খোঁড়া । 
মাথায় বাড়ি খারা কুকুর রঙ্কে বহে ধারা ॥ 


৩৬৫ 


তিন পায় কুকুর আইসে ধারে ধারে । 
লক্ষ্মণেরে প্রণাম করে রাজার দুয়ারে ॥ 
কুকুর বলে রাম তুম বিষ্ণু অবতার । 
রাম রাজা ধন্য হেন সকল সংসার ॥ 
যাঁদ রঘুনাথ ইচ্ছা করেন ঘ্‌ণা নাহ বাসে! 
গোচার আনহ আমায় রঘুনাথের পাশে ॥ 
সাক্ষাতে দেখ গিয়া তাহার চরণ । 
তাহা দরশনে হইবে মোর পাপ বিমোচন ॥ 
এতেক শুনিয়া লক্ষ্মণ চাললা সত্বর। 
যোড় হাথে কথা কহেন শ্রীরাম গোচর ॥ 
তোমার আজ্ঞা পায়্যা গোসাঞ 
আছিলাম দুয়ারে । 

সব্বলোক কুশলে আছে রাজ্যের [ভিতরে ॥ 
আচাঁম্বতে এক কুকুর দ্বারে আগুসরে। 
কুকুর বলে শ্রীরামে দেখা করাহ আমারে ॥ 
তাহার গোচরে আম কাঁরব নিবেদন | 
বাট শ্রীরাম সনে করাহ দরশন ॥ 
কুকুর আনতে রাম কারলা আদেশ । 
ভিতর গড়ে কুকুর গয়া কঁরিণ প্রবেশ ॥ 
রামের চরণে গিয়া লোঙাইল মাথা । 
যোড় হাথ করিয়া কহে আপনার কথা ॥ 
তুমি ব্ৰহ্মা তাম বিষণ তুমি মহেম্বর । 
কুবের বরুণ যম তুমি দেব পরুরন্দর ॥ 
বৈকুণ্ঠ হইতে তুমি আস্যাছ নারায়ণ । 
Oe WA SD 
তুম চন্দ্র ্‌ অনাথের গাঁত । 
তোমার গুণ কাঁহতে পারে কাহার শকাঁত ॥ 
রাম বলেন কত স্তুতি করহ আমারে । 
কোন: কার্যে আইলা কুকুর 

বল মোর তরে ॥ 
কুকুর বলে রঘুনাথ কহিতে ভয় বাঁস। 
{না অপরাধে মোরে মার্যাছে সন্যাসী ॥ 
আনিয়া তাহারে জিজ্ঞাস রাজ্যখণ্ড | 
যার অপরাধ হয় তার কর দণ্ড ॥ 
রাম বলেন লক্ষ্মণ চলহ সত্বর । 
বিচারিয়া সন্যাসী আন আমার গোচর ॥ 
রামের আজ্ঞা পাইয়া চাঁললেন লক্ষ্মণ । 
রাজপথে সন্ন্যাস্সীর দেখা পাইল ততক্ষণ |. 
হাথে দণ্ড কমণ্ডলু কাঁধে বাঘছাল । 
সন্ন্যাসী লইয়া গেলা যথা মহীপাল ॥ 
রাম বলেন স্ভাখন্ড জিজ্ঞাস সন্যাস । 
সন্যাসী হইয়া কেন জীবের তরে হিংসীশ। 


banglabooks.in 


৩৬৬ 


সন্যাসী হৈয়া কোপ কর পরলোক নাশ । 
বিনা অপরাধে মার কিসের সন্ন্যাস ॥ 
ক্রোধে সব্বনাশ হয় ক্রোধ চণ্ডাল । 
ক্রোধে আকুল শরীর যার গাঁত নাই তার ॥ 
লোভ মোহ কাম কোধ চারি যে বজ্জে। 
এমত সন্ন্যাসী হইলে সব্ধলোকে পজে ॥ 
সন্যাসী বলেন রাম বিদ্যমান । 
আমার বচন গোসাঞ কর অবধান ॥ 
সব্্বতনু আমার নাম বাস গণ্গাতীরে। 
সম্ধ্যাকালে ভিক্ষা করিতে গেলাম নগরে । 
উঠ উঠ বাল ডাক দিলাম উচ্চস্বরে । 
পথ ছাড়িয়া না দেয় মোরে কোন: অহঙ্কারে ৷ 
এক চক্ষু বুজিয়া আর চক্ষে চায় । 
আঁত ক্রোধে দণ্ড বাঁড় মারল: মাথায় ॥ 
এই অপরাধ কহিল তোমার গোচর। 
বৃঝিয়া উচিত গোসাঞ্জ কর তার ফল ॥ 
রাম বলেন সভাখণ্ড বুঝ কার দোষ । 
কার শাস্তি করিলে কার হয় পারতোষ ॥ 
পান্রমিত্র বলে পথ রাজার আঁধকার । 
উত্তম মধ্যম পথ বহে তো সংসার ॥ 
যদি ঝাট কার্যয থাকে যাবে এক পাশে । 
রাজদণ্ড কারতে গোসাঞ্ 
সন্যাসীরে আইসে ॥ 
হেন বেলা রাম বলেন সভার ভিতর । 
সন্যাসীর তরে আমি কি কারব ফল ॥ 
রামের আজ্ঞা পায়্যা বলে সভাখণ্ড । 
গষ্গাপার কর সন্ন্যাপীর এই দণ্ড ॥ 
হেন বেলা কুকুর বলে রামের বিদ্যমানে । 
প্রসাদ দেহ আমার বচনে ॥ 
প্রসাদ 'দিয়া সন্যাপীর কর পূজা । 
সম্যাসীরে কর গোসাঞি কালাঞ্জরের রাজা ॥ 
কুকুরের কথা শুনি হইল রামের হাস। 
রাজা কাঁরতে রাম করিলা আশ্বাস ॥ 
প্রসাদ পাইয়া সন্ন্যাসী হাথীর কাঁধে চড়ে । 
কালাঞ্জরের রাজা হৈয়া সন্যাসী তখন লড়ে ॥ 
রাজা হৈয়া সন্যাস! যায় কালাঞ্জর দেশে । 
সন্যাসাঁর সম্পদ দেখ্যা সব্বলোক হাসে ॥ 
রাল্মর ঠা জিজ্ঞাসা করেন পান্রগণ । 
"শাঁস্ত কারতে আনিয়া রাম বিষয় 
দিলা কি কারণ ॥ 
রাম বলেন রাজা কৈলা কুকুরের বচনে । 
পঞ্ধীকথা ইহার এই কুকুর সে জানে ॥ 


রামায়ণ 


'. হেন বেলা কুকুর বলে রাম বিদযমানে। 


পর্্বকথা কাঁহ তোমরা শুন সাবধানে ॥ 
পর্বজন্মে ছিলাম আমি কালাঞ্জরের রাজা । 
রাজা হৈয়া করিতাম দেবতার পূজা ॥ 
কালাঞ্জরে আপনি মহেশ আঁধষ্ঠান । 
নিত্য পূজা কাঁরতাম 'দিয়া ঘত পরমাণ ॥ 
ঘৃত দিয়া পূজিতাম মহেশ শঙ্কর । 

এক কণা ঘৃত ছিল নখের ভিতর ॥ 

না জানল; নখের ভিতর রাঁহল ঘৃতকণা । 
মহেশ পজিয়া আম কারলাম পারণা ॥ 
অন্ন সত খাল্যাম ঘৃত ভোজনের কালে । 
মহাপাপ নরক হইল সেই ফলে ॥ 

কোপে মহাদেব শাপ দিলেন নিষ্ঠুর । 
মহাদেবের শাপে আম হৈলাম কুকুর ॥ 
কালাঞ্জরের রাজ্য হইল মহাদেবের শাপ । 
রাজা হইলে কুকুর হবে পাবে বড় তাপ ॥ 
কালাঞ্জরের রাজা আর এক হইল ব্রাহ্মণ । 
জন্মান্তরে কুকুর হবে না যায় খণ্ডন ॥ 
সভে হাসে শুনিয়া হইলা বিস্ময় । 

বিষয় নহে সন্যাসীর হইল সংশয় ॥ 

রাজা হৈয়া দেখ আমার এতেক দুর্গত । 
তোমা দরশনে গোসাঞ পাইল? অব্যাহতি ॥ 
এতেক বলিয়া কুকুর রামে নমস্কারি। 
বারাণসী কুকুর চালল তরাতাঁর ॥ 

প্রাণ দিলেন কুকুর করি উপবাস । 

রাম দৌখিয়া মুন্ত হইল গেল দ্বর্গবাস ॥ 
পান্রমিন্ন লৈয়া রাম আছেন দেওয়ানে | 
হেন বেলা লক্ষ্মণ গেলা রাম সম্নিধানে ॥ 


, ভা্গব মুন বৈসেন গোসাঁঞ যমুনার তারে । 


তোমা দৌখবারে মদন আস্যাছেন দুয়ারে ॥ 
রাম বলেন ঝাট আন দ্বারে কি কারণ । 

বড় ভাগ্যে আসিয়াছেন কাঁরব দরশন ॥ 

রাম দৌখবারে মুনি আইলা কৃতূহলে । 
কমণ্ডূল প্‌ারয়া আন্যাছিল গঙ্গাজলে ॥ 
মুনি দৌখয়া রঘুনাথ উঠিলা সম্ভ্রমে । 
পাদ্য অধ্য দিতে আজ্ঞা কাঁরলা শ্রীরামে ॥ 
যোড়হাথ করিয়া রাম বলেন ধাঁরে ধীরে। 
কোন্‌ কার্যে আইলা মান কহ তো আমারে ॥ 


মুনি বলে রঘুনোথ কর অবধান। 


দুঃখ পাইলে নিবোদতে আসি তব স্থান ॥ 
পর্ব রাজা সভাকারে দিতাম যত ভার। 
রাজা সভ পাঁলিতেন আমার অঞ্দাকার ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


রাবণ মারিয়া রাখিলা দেবগণ । 


রাবণ হইতে বিষম আছে কহি তোমার স্থান ॥ 


পূর্বে মধু দৈত্য আছিল প্রধান । 
[হরণ্যকশিপুর নাতি গুণের বিধান ৷ 
অনাহারে তপ করে দশ হাজার বংসর। 
প্রত্যক্ষ হইয়া মহেশ দিতে আইলা বর ॥ 
মহাদেবের জাঠাগাছ পর্ব তপ্রমাণ । 
হেন জাঠা মহাদেব দৈত্যেরে দিলা দান | 
জাঠার তেজে দানব তুমি হইবে দুজ্জয়ি । 
দেব দানব 'ন্রভুবন সভে কাঁরবে ভয় ॥ 
দেবতা ব্রাহ্মণ যদ করহ লঙ্ঘন । 
তোমার ঠাঁঞ হইতে জাঠা আসবে তখন ॥ 
লবণ নামে পুত্র তোমায় হইবে দুজ্জয় । 
আছ;ুক অন্যের কাজ ব্রহ্মা করিবেন ভয় ॥ 
জাঠার তেজে জীনিবেক পাঁথবা মণ্ডল । 
মহাবল যশ তার ঘুষিবেক সবল ॥ 
জাঠা এাঁড়য়া যুদ্ধ করিলে হইবে বিনাশ । 
দেবমার্ভত জাঠাগাছ আসিবে দেবের পাশ ॥ 
এত বাল মহাদেব গেলা স্বর্গপুরী । 
মধু দৈত্য আনিলেক কুম্ভী নিশাচরী ॥* 
কৃষ্ভা নিশাচরী সেই রাবণের ব্যাহনী।, 
লঙকার ভিতব হৈতে হাঁরয়া আনিল আপনি ॥ 
ঘুষিতে রাহল তার যশের কাহিনী । 
৷ সাহস কব্যা চুরি করে রাবণের বাহিনী ॥ 
কুম্ভীনসার পত্র হইল লবণ নিশাচর । 
জন্মাবাধ অধম্ম সে কারল বিস্তর ॥ 
কথ দিনে মধু গেল স্বর্গপূর | 
মহাদেবের জাঠাগাছ পাইল লবণ নিশাচর ॥ 
জাঠা পায়্যা ্রিভুবন জীনলেক রাক্ষস । 
হেন লবণ মারতে তুম করহ সাহস ॥ 
লবণ মারিবে তুমি বড়ই সুষম । 
রাবণ হইতে লবণ বড়ই বিষম ॥ 
মধুপুৰ লবণ করে দুজ্জ'য় সমর । 
লবণের কথা কাঁহ শুনহ বিস্তর ॥ 
মান্ধাতা নামে রাজা তোমার পর্ব বংশে । 
অযোধ্যায় থাব্যা রাজা তিতুবন শাসে ॥ 
হিন্দ জানতে রাজা গেল দ্বর্গ ভুবন । 
ডরে পলাইয়া ইন্দু হৈলা অদর্শন ॥ 
প্রীত করিতে আইলা যত দেবগণে । 
অৰ্দ্ধ রাজ্য ভুঞ্জ তুম ইন্দ্রের সনে ॥ 
আসনে বৈস অৰ্দ্ধেক অমরাবতী । 
ইন্দ্র সনে তাম রাজা করহু পাঁরাতি ॥ 


৩৬৭ 


মান্ধাতা বলে ইন্দ্র সনে অবশ্য করিব রণ । 
ইন্দ্র জীন স্বর্গ লব শুন দেবগণ ॥ 
তবে ইন্দু লৈয়া দেবগণ কৈল য:ষ্তি সার । 
প্রীত কাঁরয়া পাঠাই উহার যমের দুয়ার ৷ 
ইন্দু বলে মান্ধাতা তুমি মহাজন । 
পৃঁথবাী জানতে পার নাহ 
আমার সনে রণ । 

লজ্জা নাহ আমার সনে আইস যাঁঝবারে। 
পৃথিবী জানতে কোন রাজা নাহ পারে॥ 
মান্ধাতা বলে আমি প্‌াঁথবাী করিয়াছি বশ । 
আমার আজ্ঞা রদ করে কাহার সাহস ॥ 
ইন্দ্র বলে মান্ধাতা ভাব মনে মন। 
মধু দৈত্যের বেটা তোমায় না মানে লবণ ॥ 
ইন্দ্রের ঠাঁঞ্ এত যদি শুনিল মান্ধাতা । 
লজ্জা পায়্যা মান্ধাতা তখন হেট কৈল মাথা। 
স্বর্গ ছাড়ি তখন আইল লবণ মাঁরবারে। 
দত পাঠাইয়া দল তখন লবণ গোচরে ॥ 
মান্ধাতার দূত গিয়া কাঁহল কর্কশ ৷ 
কোপে দূত ?গাললেক লবণ রাক্ষস ৷ 
দূতের মুখ চাহে রাজা দূত নাহ আইসে। 
কটক সমেত মান্ধাতা আপান চলে রোষে ॥ 
মান্ধাতার তেজ যেন সুর্যের কিরণ । 
মান্ধাতা দেখিয়া তখন রূষিল লবণ ॥ 
হাথে জাঠা করিয়া লবণ দৈত্য আইসে । 
এড়লেক জাঠাগাছ মান্ধাতার উদ্দশে ॥ 
হস্তী ঘোড়া ঠাট কটক 

জাঠার অগ্নিতে পোড়ে 
জাঠার আঁগ্নতে মান্ধাতা ভস্ম হৈয়া উড়ে ॥ 
নেউাটয়া জাঠা গেল লবণের হাথে । 
মান্ধাতা পাঁড়ল এখন সকল দেবতা চিন্তে ॥ 
তোমার পর্্বপুরুষ মা'ধাতা নূপতি। 
মান্ধাতা মারিয়া লবণ থুম্ন্যাছে খেয়াতি ৷ 
জাঠার তেজে মান্ধাতারে করিল সংহার। 
হেন লবণ মারলে রাম রহে চমৎকার ॥ 
মুনির কথা শুনিলা রাম ভাই চাঁরজনে । 
শন্নুঘ: উঠিয়া বলে শ্রীরামের স্থানে ॥ 
তুমি আর লক্ষ্মণ ভাই বিস্তর কর্যাছ রণ! 
আজ্ঞা কর আমি গিয়া মারব লবণ ॥ 
শঘুঘের কথা শুন্যা রধুনাথের হাস। 
লবণ মারতে তারে কাঁরুলা আশ্বাস ॥ 
চলিলেন শত্তঘু, মারতে লবণ । 
ভার্থব মুনি বলেন শুন বাঁর শুঘদ ছি 


banglabooks.in 


৩৬৮ 


কাঁড় হাজার হস্তী মারিয়া খায় এক দিনে। 
হেন লবণ সনে যুদ্ধ করিহ সাবধানে ৷ 
এত বাল ভার্গব মুন গেলা নিজ স্থানে। 
চারি ভাই রঘুনাথ করেন অনুমানে ॥ 
শ্রীরাম বলেন শুন শতুঘ; ভাই । 

মধুপুর সমর্পণ কারলু তোমার ঠাঁঞ ॥ 
ভালমতে সভ লোকজন প্রজা ৷ 
তোমায় করিলাম আমি মধুপুরের রাজা ॥ 
যে জন রাজা মারে তারে রাজা কাঁর । 

লবণ মারিয়া লও তুমি মধুপুর নগরা ॥ 
শুব বলেন গোসাঞ কর অবধান। 
জ্োষ্ঠ থাকতে কাঁনষ্ঠ রাজা না হয় বিধান ॥ 
রাম আমার 'দিব্য যাঁদ করহ উত্তর । 

শপ সি ক 
আনান্দত হৈলা লোক সকল রাজ্যখণ্ড । 
শতুঘেত দিলা রাম মধুপুরের ছন্রদণ্ড ॥ 
লবণ মারতে রাম দিলা অনুমাত। 
চাঁলবারে শঙকুঘ7 করিছে সংগত ॥ 

সারাথ আনল রথ সংগ্রামে গমন । 
সংগ্রামের রথখান করছে সাজন ॥ 

রথখান সাজে তখন রথের সারাঁথ । 

নানা রত্ব মাঁণ মাঁণক নিম্মহিল তাঁথ ॥ 
কনক রাচত রথ অদ্ভুত 'নম্মা্ণ । 

পবন বেগে অস্ট ঘোড়া রথের যোগান ॥ 
পব্বতয়া ঘোড়া তায় রত্বের 'বিদ্বকী । 
সত্তার অক্ষৌহিণী সেনা ঘুঝার ধানুকি ৷ 
তরাশী লক্ষ হস্তী লড়ে অব্ব্দ কোট ঘোড়া । 
হস্তী ঘোড়া ঠাট কটক জাঁঠ ঝকড়া ॥ 
কটকের পায়ের ভরে কাঁপে তো মেদিনী । 
শনুঘেদর সঙ্গো ঠাট বাদ্য তিন অক্ষৌহিণী ॥ 
শত সহস্র ঢামাসা বাজে তিন লক্ষ কাঁশী । 
কোট সহস্র ঘণ্টা মৃদণ্গ আর বাজে বাঁশী ॥ 
ভেঙর বাঁঝার বাজে নিশ কোট কাড়া । 
কাংস্য করতাল বাজে ছাত্রিশ কোটি পড়া ॥ 
লক্ষ লক্ষ ভুরুম বাজে তদ্বুরা কোট কোটি । 
আঠারো লাখ দগড়েতে ঘন পড়ে কাটা ॥ 
[তরাশী লক্ষ শিঙ্গা বাজে আত খরসান। 
পণ্টাশ লক্ষ কোটি বাজে শঙ্খ 'িন্ধুয়ান ॥ 
বরাশী লক্ষ কোটি বাজে আড়ানা দোষরি। 
তেইশ লক্ষ তাহে বাজে সানাই ঝাঁঝার ॥ 
ঢেমচা খেমচা বাজে পণ্ধাশ হাজার 
চেক্সশী লক্ষ কোটি বাজে পাখোয়াজ উজাল ॥ 


রামায়ণ 


তবল বাজে নিশান উঠে বাজে জয় ঢোল । 
সকল ভুবন বেড় উঠিল মহারোল ॥ 
শ্রীরাম বলেন ভাই যাও লবণের দেশে । 
নানা বাঁধ বাদ্য বাজে চলিল হরিষে ॥ 
সাঁজয়া চালল বীর মারতে লবণ । 
তিন দিনে গেলা বাজ্মীকর তপোবন ॥ 
বাল্মীকির চরণ গিয়া বান্দল শতুঘত । 
তোমার প্রসাদে যাই মারতে লবণ ॥ 
তোমার আশ্রমে মূনি বণ্টিব এক রাত । 
এক রান্ন তোমার সঙ্গে থাঁকব সংহতি ॥ 
এত শুন হরাষিত বাল্মাঁক মহামুন। 
পরম আদরে মান দিল আসন পানি ॥ 
মুনির ব্যবহারে তুষ্ট হইলা শন্রুঘু । 
মিষ্ট অন্নপান কটক কাঁরলা ভোজন ॥ 
শনুঘ বলে গোসাঞ্ তোমার প্রসাদে । 
লবণ মারণের যুক্তি বলহ আমাতে ॥ 
শনুঘু বাল্মীকি দুইজনে কহেন কথা । 
হেনকালে দুই পুত্র প্রসাবলা সাঁতা ॥ 
মুনির ঠাঁঞ শষ্য গয়া কাঁরল গোচর । 
সাঁতার দুই পত্র হইল যমজ সহোদর ॥ 
এত শান হরাষত হইলা বাল্মীকি মান । 
রক্ষামন্ত্র বেদধান কাঁরলা আপাঁন ॥ 
সীতার দুই পূত্র হইল কুশল বনে। 
লব কুশ নাম থুইল তাঁথর কারণে ॥ 
মুন বলেন মোর বাক্য শুন শিষ্যগণ । 
এ সকল কথা যেন না জানে শন্রুঘ ॥ 
লব কুশের জন্মগীত যেই স্ত্রী শুনে । 
পৃত্রবতী হয় সে বাড়ে তো সম্মানে ॥ 
মুঁনর বাড়ী শন্ুঘদ বলা সুখে রাতি। 
বিদায় হৈয়া প্রভাতে চাললা শীঘ্রগাতি ॥ 
মুনিরে প্রণাম কার শতুঘদ লড়ে । 
ভার্গবের বাড়ী গেলা যমুনার কূলে ॥ 
মুনি চরণ বান্দ যোড় কাঁরল হাথ । 
লবণ মারব গোসাঁঞ তোমা? প্রসাদ ॥ 
মধু দৈত্যের বেটা সে সংগ্রামে দূত্জর়্ । 
কোন্‌ মতে মারব তাহে কহ মহাশয় ॥ 
মুন বলেন বিষম দানব যে লবণ । 
তার কথা কাঁহ শুন বার শত্রু ॥ 
ভক্ষণের দোষে সে আপনা পাসরে। 
জাঠাগাছে থযুয়্যা যায় দেবাচ্চার ঘরে ॥ 
মৃগ মারিতে যায় জাঠা থুইয়া রাক্ষস । 
লবণ মারবা তুমি করহ সাহস ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


যাঁদ জঠাগাছ রু্র কারতে পার শন্নুঘঃ। 
তবে সে তোমার হাথে তাহার মরণ ॥ 
হাথে জাঠা থাকিতে যাঁদ যাও নিকট । 
তবে শনুঘদ দেখ তোমার সঙ্কট ॥ 
শুনিয়া মানর কথা শব্ুঘেরর ৰ্রাস । 
কটক ঘাড় যায় ভূমি আর আকাশ ॥ 
মুনির ঠাঁঞ বিদায় হৈয়া শনুঘদ লড়ে । 
কটক লইয়া যায় যমুনার কুলে 
প্রভাতকালে লবণ গেল মৃগ কারতে আহার । 
কটক লৈয়া শতুঘ যমুনা হইল পার ॥ 
কটক লৈয়া বেড়ে গিয়া মধুপুর শুঘু | 
কাঁধে'ম্‌গ ভার কাঁরয়া আইল লবণ ॥ 
যুঝবারে শত্রুঘু আগ; যায় দ্বারে । 
রুষিল লবণ দানব কাঁধে মৃগভারে ॥ 
মধুর বেটা লবণ আমি মধুপুরে থানা । 
বর্লমে আগল আ'ম রাবণের ভাঁগনা ॥ 
কারে ধনুক ধাঁরস বেটা কারে যাঁড়স শর । 
তোমা হেন কত বেটা পাঠাইয়াছ যমঘর ॥ 
কার সনে যুঝস রে বেটা 

কারে যাঁড়স বাণ। 
তোমা হেন কত বেটার লৈয়াছি পরাণ ॥ 
এত যাঁদ বলিলেক রাক্ষস লবণ । 
রুষিয়া শন্নুঘ করে তো তর্জন ॥ 
না মাঁরয়া গব্ব কারস বেটা কিসের অহঙ্কার । 
আমার ভাইর হাথে তোমার মামা গেল মার ৷ 
সেই রামের ভাই আমি শন্নুঘদ বাল । 
তোমারে চাহিয়া দেশে দেশে বাল ॥ 
গরু মানুষ খাইস বেটা আর খাও ছাওয়াল। 
তোমায় মারিয়া মধুপঢুরী বসাইব চালে চাল ॥ 
এতেক বাললা যাঁদ বর শতুঘু | 
রুষল লবণ দানব করয়ে তর্জন ॥ 
তোর ভাই মাঁরলেক মায়ের সহোদর । 
মায়ের ক্রন্দনে নিদ্রা না যাই ঘরের ভিতর ॥ 
ক্ষমা করিয়া না করি বেটা তোর 

বাপের বংশ নাশ । 
মীরবারে বেটা তাঞ আইলি মোর পাশ ॥ 

র বংশে রাজা আমি হব হেন বাস । 

মান্ধাতা পোড়াইয়া কর্যাছি ভষ্মরাশ ॥ 
কাঁধে হৈতে মূগের ভার ফেলাইল আছাড় । 
রাঁষয়া ত্জন করে দন্তের কড়মাঁড় ॥ 
পৰ্বত ধারয়া লবণ দিল এক টান । 
এক টানে আনিল পৰ্বত একখান ॥ 


৩৬৯ 


দশ যোজন পর্্বতখান আনিল উপাড়। 
শত্রুঘের মাথায় মারে দুই হাঁথিয়া বাড়ি ॥ 
শৰুঘু কটক হাহাকার । 

ঘরে যায় লবণ দানব কাঁধে মগের ভার ॥ 
উঠিলেন শন্রুঘু কটকের বচ্ময়। 
ধনুক পাতিয়া যুঝে বীর সংগ্রামে দুজ্জয় ॥ 
বিষ্ণুবাণ শৰুঘেুর তখন মনে পড়ে ৷ 
টোনে হৈতে বাহির কর্যা ধনুকে তখন যোড়ে। 
সিংহের গজ্জনে বাণ করে তোলপাড় । 
বাণের শব্দ শুন্যা কাঁপে সকল সংসার ॥ 
শব্দ শুন্যা দেবগণ হইলা চান্তত। 
মহাপ্রলয় শব্দ কেন হয় আচদ্বিত ॥ 
বক্ধার ঠাঁঞ তখন গেলা দেবগণ । 
আচাম্বতে মহাগ্রলয় হয় ক কারণ ॥ 
কোন কালে কোন যুগে এমত 

শব্দ নাহ শুনি। 
কোন: প্রমাদ পাঁড়ল গোসাঞ 

কিছুই না জানি ॥ 
রহ্মা বলেন দেবগণ না কাঁরহ ডর। 
লবণ মারতে শবুঘ যুড়াছে বিফুশর ॥ 
বাণ সৃজিলা বিষ; আপনার তেজে। 
মধুকৈটভ মারা গেল সেই বাণের তেজে ॥ 
বাণরূপে বিষ আপনি অধিষ্ঠান । 
হেন হরিষে বিষাদ কেন কর দেবগণ ॥ 
কৌতুক দেখ শন্তুঘর মারেন লবণ । 
হরাষত দেবগণ স্াীনঞ্া বচন ॥+ 
দেখিতে দেবতাগণ আইলা কৌতুকে । 
আকাশপথে থাকিয়া তখন দেখে অন্তরীক্ষে | 
লবণেরে ডাকিয়া বলিল শন্রুঘ- | 
ঘরে না যাইস লবণ বাহুড়্যা দেহ রণ ॥ 
বিফুবাণ দেখ্যা তখন লবণের লাগে ডর। 
খানিক শঘুঘ; আম মাগি অপসর ॥ 
ভোজনের সময় হৈয়াছে খাইব আহার পানি । 
এক দণ্ড তোমার ঠাঞ্জি মাগি তো মেলান ॥ 
জাঠাগাছ আনতে যায় ঘরের ভিতরে । 
মনে করে প্রাণ লইব জাঠার প্রহারে ॥ 
মনের যুক্তি বুঝিয়া তার শঘ্ুঘন হাসে । 
যত যান্ত কর আমার মনে নাহ আইসে ॥ 
তুমি ভোজন কাঁরবা আম থাকি উপবাসাঁ। 
দুই উপবাসী যুদ্ধ কার এই সে ভালবাসি খু 
ইহকালে ভোজনের সনে না হবে দরশনণ, 
যমের বাড়ী পরলোকে তোমার ভোজন ॥' 


banglabooks.in 


৩৭০ 


কুপিল লবণ দানব দূজ্জয় প্রতাপ । 


আহার করিতে না দিল বেটা রঘুবংশের পাপ ॥ 


শন্ুঘু মারতে কোপে চালল লবণ । 
বিষু অন্ত শত্ৰুঘন এড়ে ততক্ষণ ॥ 

শব্দ করিয়া বাণ যায় জলন্ত অনল । 
বিষ্ণুবাণে ফুটিয়া পড়ে লবণ মহাবল ৷ 
লবণ পাঁড়ল হেন সর্বলোকে দেখে । 
মহাদেবে জাঠা গেল অন্তরীক্ষে ॥ 

লবণ বিশধয়া বাণ গেল পাতাল ভিতর । 
বিষ্টবাণে ফুটিয়া পাঁড়ল লবণ বারবর ॥ 
লবণ পাঁড়ল সভে হৈলা হারষ বদন। 
সকল দেবতাগণ কৈলা পুষ্প বাঁরষণ ॥ 
বহ্মা আদ আইলা সকল দেবগণ । 

কুবের বরুণ আইলা দেবতা পবন ॥ 
মহাদেবে জাঠা হইল বড় সুখী । 

ইন্দ্ররাজা আইল তথা সহস্র আঁখ ॥ 

রহ্মা বলেন তখন শুন বার শন্তুঘ্ঃ় । 

লবণ মারিয়া রাখলা দেবগণ ॥ 

সকল দেবতাগণ লবণের নামে কাঁপে। 
মধুপুরের পথ না বাহিত তাহার প্রতাপে ॥ 
আজ হইতে পাঁরন্রাণ পাইল দেবগণ । 

বর মাগ শনুঘ যত লয় মন ॥ 

যোড় হাথে শবুঘন বলেন রক্ষার আগে । 
মধুপুরী বসুক শন্ুঘু বর মাগে ॥ 

ব্ৰহ্মা বলেন মধুপুর যেন হইবে প্বর্গপূরী । 
বর দিয়া দেবতাগণ গেলা নিজ পুরী ॥ 
ৰহ্মা বলেন বশ্বকন্মাঁ শুন সম্বোধন । 
শৰুঘেতর মধুপুর গিয়া কর নিম্মণি ॥ 
রক্ষার আজ্ঞায় বিশ্বকম্মাঁ আইলা ততক্ষণ । 
অদ্ভুত মধ্‌পরী কাঁরলা গঠন ॥ 

সোনার আওয়াস ঘর সোনার প্রাচীর । 
সোনাতে বাঁধল ঘাট দীঘ পুখারির ॥ 

বন টাল ভাখ্গয়া মধূপ,রী বৈসে। 
ন্রভুবনের যত লোক মধুপুর আইসে ॥ 
সনদ কূল আর সরষ নদীর তীরে। 
এত দূর বাঁসল লোক মধুপঢুর নগরে ॥ 
রাজ্যে কর নাহি তাহে তিন হাজার বংসর। 
পানা সুখে আছে লোক মধুপুর নগর ॥ 
দুঃখী বড়লোক নাহ মধুপুর দেশে । 
পদুত্রে পৌন্রে লোক হরাষতে' বৈসে ॥ 

বার পৃ্ণসরে বসাইলা মধুপুরে লোকজন । 
নিজ দেশ অযোধ্যায় চলিলা শৰুঘু ॥ 


রামায়ণ 


শ্রীরামের চরণ দেখিতে চলিলা 'নজ দেশ । 
পথে বাচ্মীঁকর বাড়ী কারল প্রবেশ ॥ 
মুনির চরণ গিয়া বন্দিল শত্ুঘ- । 
মধুপুরী বসান গোসাঁঞ মারিয়া লবণ ॥ 
মুন বলেন তোমা দেখ্যা পাইল; পাঁরতি । 
কটক সমেত আমার বাড়ী থাক এক রাত ॥ 
মিষ্ট অন্নপান কটক কাঁরলা ভোজন । 
কথক রাত্রি শনূঘু শুনেন রামায়ণ ॥ 
*সীতার নন্দন লব কুশ দুই ভাই । 
রামায়ণ গাঁত দুহে গান সেই ঠাঁঞ ॥* 
শনুঘু বলেন শুন বাল্মীক মুন । 
অদ্ভুত বাঁণার তন্ত্র কোথা হইতে শ্দান ॥ 
বাল্মীকি ভাঁকয়া কন শুন শন্রুঘু। 
দুই শিষ্য আমার শিখেন রামায়ণ ॥ 
রাম অবতার গীত কর্যাছি সাত কাণ্ড । 
শুনিয়া মোহিত লোক অমৃতের খণ্ড ॥ 
তথায় রাহলা শন্নুঘ7 এক রাত। 
বিদায় হৈয়া প্রভাতে চাঁললা শীঘ্রগাত ॥ 
তিন দিবসে আইলা অযোধ্যা নগর । 
রামের চরণ বান্দয়া কৈল হাথ যুগল ॥ 
তোমার গ্রসাদে গয়া মারলাম লবণ । 
মধৃপুরী বসাইলাম যেন স্বর্গ ভুবন ॥ 
বার বংসর নাহি দোঁখ তোমার যুগল চরণ | 
ধেন; হারা হৈয়া যেন বাছুর বিকল ॥ 
তোমা না দৌখয়া গোসাঞ্ সকল অসার। 
তোমা দেখিতে আইলাম প্রভূ আগ[সার ॥ 
রাম বলেন শনুঘ পাল গিয়া প্রজা । 
তোমারে কর্যাছ আম মধুপুরের রাজা ৷ 
রাজ্যশন্য করিয়া ভাই এথা আইলা কৌন । 
যেই তুমি সেই আম সর্বলোকে জান ॥ 
লবণের ডরে ভাই কাঁপে ব্রিভুবন । 
রাবণ হইতে অনেক গুণে বিষম লবণ ॥ 
হেন লবণ মারিলে তুম দুজ্জঁয় শরীর । 
আমা হইতে শ্রুঘন তুমি বড় বাঁর ॥ 
তন দিবস ছিলেন রামের গোচর । 
বিদায় হৈয়া শবুঘদ চলেন সত্বর ॥ 
শখ অনবাক্জ়া রাম থুইলেন পথে । 
শৰুঘু চাহে রামের ভিতে ৷ 
কেমতে পাসারব গোসাঞ তোমার চরণ । 
আর কতকালে পাইব প্রভু তোমা দরশন ॥ 
এতেক শুনিয়া রাম আইলা অযোধ্যায় । 
কটক সাত শতুঘ:ু গেলা মথ্চ্রায় ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড ৩৭১ 


শত্রুঘদ হইল গিয়া মধূপুরের রাজা । তীর্থ কাঁরতে ক্ষাতয় তপ করিতে অধিকার । 


অযোধ্যায় রাম পালেন লোকজন প্রজা ॥ 
শ্রীরাম রাজ্য করেন ধর্ম্মপরায়ণ । 

দুভিক্ষ নাহি রাজ্যে অকালমরণ ॥ 
বুড়াবাাড় ব্রাহ্মণ কাঁদে উতরোলে । 

পাঁচ বৎসরের ছাওয়াল মরা কার কোলে ॥ 
সূযণবংশের রাজ্যে বাঁস অনেক পুরুষে । 
অকালমৃত্যু নাহ রাজ্যে যম না হিংসে ॥ 
ধম্মে রাজ্য কারলেন রাজা দশরথে । 


অকালে মৃত্যু নাহি ছিল যম নাহ চিন্তে ৷ 


শ্রীরামের রাজ্যে বাঁস পত্র দিলাম দান । 
কোন্‌ গুণে করে লোক রামের বাখান ॥ 
সুখে রাজ্য করুন ॥াম ভাই চারিজনে । 
ব্ৰহ্মবধ স্ত্রীবধ প্রীত পাইবেন মনে ॥ 
বাহ্মণের কোলের ছেল্যা টান দিয়া আন। 
পুত্র কোলে কারয়া ব্রাহ্মণ 

কাঁদতেছে বাছনি ॥ 
গাব্ভে ধাঁরয়া দুঃখ পাঁচ বৎসরে প্রবোশ । 
তোমা হেন পত্র মরে চণ্ডাল রাজ্যে বাস ॥ 
অনাহারে বুড়াবাঁড় কাঁদয়া বিকল । 
রাজদ্বারে গিয়া বর্প বাঁলল বিস্তর ॥ 
দেখয়া লক্ষ্মণ বীর চলল সত্বর । 
যোড় হাথে রহে গিয়া রামের গোচর ॥ 
তোমার আজ্ঞা পায়্যা গোসাঞ 


আছি তো দুয়ারে । 


সব্/লোক কুশলে আছে রাজ্যের ভিতরে ॥ 
পাঁচ বৎসরের এক ব্রাহ্মণনন্দন । 

অকালে হৈয়াছে গোসাঁঞ্ তাহার মরণ ॥ 
অকালে মৃত্যুর কথা যাঁদ কহিল লক্ষ্মণ । 
শুনিয়া শ্রীরঘুনাথ বিষণ্ন বদন | 

সভা কাঁরয়া রঘুনাথ বাঁসলা দেওয়ানে । 
পান্রমিন্ত্ মুন সভ আইলা রামের স্থানে ॥ 
“তামা সভা লৈয়া আম করি রাজকাজ । 
ব্রাহ্মণের কুমার মরে বড় পাই লাজ ॥ 
এতেক বাঁললা রাম সভার ভিতর । 
নিঃশব্দ হইলা সভে না দেয় উত্তর ॥ 

নারদ বলেন রাম তুম শুনহ বচন । 
শুদ্ের কারণ হইল অকালমরণ ॥ 

এখন শ:দ্রের তপে নাহি আঁধকার । 

কোথা শত্রু তপ করে করহে বিচার ৷ 
সত্যযুগে ব্রাহ্মণের তপ অনাহারে । 

তপের ফলে রাহ্ষণ সকল তেজ ধরে ॥ 


তপের তেজে কুশলে থাকে জগৎ সংসার ॥ 
ব্রাহ্মণ ক্ষান্রয় তপ একই সৌঁসর । 
সৰ্ব্বলোক ভাল থাকে রাজ্যের ভিতর ॥ 
বৈশ্য জাতি তপ কাঁরবেক দ্বাপরে । 
শৃদজনে তপ কাঁরবেক কলির ভিতরে ॥ 
এখন শুদ্রের তপে নাহ আঁধকার । 

এখন যত তপ করে সকল অসার ॥ 

নারদ যত বলিলেন নিলে রামের মনে । 
ডাক দিয়া সত্বরে আনলা লক্ষ্মণে ॥ 
যাবৎ বিচার আম কাঁর রাজ্যের ভিতরে । 
তাবৎ বুড়াবুঁড় রাখহ দঃয়ারে ৷ 
সন্দকের খোল করি তৈলেতে ভরিয়া । 
ব্রাহ্মণের কুমার তাহে রাখিহ পিয়া ॥ 
এতেক বাল রঘুনাথ রথের ভিতর চড়ে । 
পান্রামন্ লইয়া পাঁশ্চম 'দিগে লড়ে ॥ 
পশ্চিম দিকে যত রাজ্য কারয়া বিচার । 
উত্তর দিগে রঘুনাথ কৈলা আগুসার ॥ 
উত্তর দিগে যত রাজ্য চাহিলা সকল । 
পর্ব দিগে গেলেন তবে রাম মহাবল ॥ 
পূৰ্ব দিগ বিচারয়া চাললা দাক্ষণে। 
এক শর তপ করে এক তপোবনে ॥ 
উৎকট তপস্যা শদ্রু করে আতিশয় । 
দেখিয়া রামের মনে লাগল বিস্ময় ॥ 
আঁত দুঃখে কঠোর তপ কর্যাছে বিস্তর । 
হেট মাথা করিয়াছে দুই পা উপর ॥ 
ব্রহ্ষমাগ্নর কুণ্ড জবাল্যাছে সমুখে । 
অগ্নির উত্তাপ তার লাগয়ে নাকে মুখে ॥ 
বাঁরষাকালে তপ করে বাঁসয়া আসনে । 
বাঁরষার ধারায় সে তিথে রানি দিনে ॥ 
শীতকালে জলে থাকে অস্ট প্রহর । 
অনাহারে তপ করে দশ হাজার বৎসর ॥ 
[বিষম তপ দৌঁখ রামের লাগিল তরাস। 
ধন্য ধন্য বাল রাম গেলা তার পাশ ॥ 
শ্রীরাম নাম আমার আইল: তপোবনে । 
কোন জাতি তপ তুমি কর কি কারণে ॥ 
তপস্বী বলে রঘুনাথ আম শদ্র জাঁত। 
সমন্তক নাম আমার শুন রঘুপাঁত ॥ 
আত দুঃখে কঠোর তপ কর্যাছি বিস্তর 
তপঃফলে স্বর্গে যাব লৈয়া কলেবর ॥ 
নারদের কথা রামের তখন মনে পড়ে । 
ব্রাহ্মণের কুমার মরে এই তপের ফলে ॥ 


banglabooks.in 


৩৭২ 


গম বলেন কেমতে যাইবে ক্বর্গদুয়ার । 

খন তপ কারতে শুদ্রের নাহ অধিকার ॥ 
খন যত তপ কর সভ অকারণ । 

তামার তপে আমার রাজ্যে অকালমরণ ॥ 
[ণ্ডার চোটে রাম লইলেন তাহার জীবন । 
খায় অযোধ্যায় জিয়া উঠে ত্রাহ্মণনন্দন ॥ 
রত লক্ষ্মণ ধন দিলেন সেই ব্রাঙ্মণে বিস্তর । 
[তি পায়্যা বুড়াবুড়ি দুহে গেলা ঘর ॥ 

কমা আদ কার যতেক দেবগণ । 

বের বরুণ খম আইলা পবন ॥ 

হাদেব আইলা তথা রঘুনাথ সুখী | 

ন্দু দেবরাজ আইলা যাঁর সহস্র আঁখ ॥ 

দ্ধা বলেন রঘুনাথ কর অবধান। 

ক্ষণ কুমারে তুমি দিলা প্রাণদান ॥ 

দ্র তপস্বীকে তুম যেইকালে কাটিলা । 
থায় ব্রাহ্মণের বালা জিয়া উঠে সেই বেলা ॥ 
লিযুগ্রে শত্রু তপ করিলে যায় ম্বর্গবাস। 
ঘতাযুগে তপ কারলে আপনা বিনাশ ॥ 
হ্ধার কথা শুনিয়া রঘুনাথের হাস। 
প্রকাণ্ড রঁচলা পণ্ডিত কৃত্তিবাস ॥ 


ম বলেন অগস্ত্য মুনি বৈসেন দাঁক্ষণে । 

ই পথে যাই আম মুনি সম্ভাষণে ॥ 

"থে চাঁড়িয়া গেলা রাম মুনির তপোবনে । 

কল দেবতা গেলা শ্রীরামের সনে ॥ 

[চিত্র বাহনে চলিলা দেবগণ । 

'বগণ সঞ্গে যান মুনির তপোবন ॥ 

[নি সম্ভাষণে যাএন 'দব্যরথে । 

চাদ্বতে পক্ষের রোল শুনিল সেই পথে ॥ 

নেক পক্ষের কলরব বনের ভিতর । 

“ধনী পেচা দুইজনে লাগ্যাছে কন্দল ॥ 

ধনী বলে পেচা তুমি ছাড়হ মোর বাসা । 

রের বাসায় থাকিতে তুম কেন কর আশা ॥ 

চা বলে কোথা হইতে আইলি গৃধিনী । 

নেক কাল বাসা মোর তোমায় নাহ চিনি ॥ 

ইজনে হুড়াহুাড় করে মারামারি । 

বুনাথের স্থানে গিয়া দুইজনে গোচার ॥ 

“ধনী বলে গোসাঞি তম কর অবধান। 

২৯২০ 
দ্ধিতে জানলা তুমি সুরগুরুপাত। 

প্র জিয়া তোমার শরীরে জ্যোতি ॥ 


রামায়ণ 


সূর্য্য জিনিয়া তোমার তেজ বিশাল। 

সাগর জিনিয়া তোমার গুণ অপার ॥ 

বৈরী জিনিয়া তেজ তোমার সব্বগুণধারা । 
আপন বৃত্তান্ত গোসাঁঞ তোমাতে গোচাঁর ॥ 
অনেক সাধ্যে বাসাখানি করিল? আলয় । 
বল করিয়া পেচা লয় শুন মহাশয় ॥ 

পেচা বলে রঘুনাথ বিষ্ণু অবতার । 

তুমি রাজা ধন্য হইলা সকল সংসার ॥ 

তুমি ব্ৰহ্মা তাম বিষ্ণু তাম মহেম্বর । 

কুবের বরুণ তুম পুরন্দর ॥ 

তুমি চন্দ্র তুমি সর্যয তুম প্রজাপাত । 
সব্বলোকের নাথ তুঁম অনাথের গাঁত ॥ 
অন্ধজনের চক্ষু তুমি দুব্বলের বল । 
গৃধিনী মোরে বল করে ব্দাঝয়া দেহ ফল ॥ 
রথ হইতে উলিয়া রাম গাছের তলায় বাঁস। 
রামের কথায় পান্রামন্র সভে আসিয়া বসি ॥ 
কশ্যপ 'িঞ্গন আইলা মুন ধোম্য বিজয় । 
অশোক ধর্্মপাল আইলা সিদ্ধ মহাশয় ॥ 
শাদ্ধীয় বিচার রাম করেন মান্ব্রগণ সনে । 
রথের উপর অন্তরাক্ষে রৈলা দেবগণে ॥ 
গৃধিনীকে জিজ্ঞাসেন রাম সভার ভিতর । 
কতোকাল হইতে পক্ষ তোমার বাসা ঘর ॥ 
গৃধনী বলে যখন না ছিল পৃথিবী সঞ্টার। 
তখন নাহি ছিল গোসাঁঞ জীবের সঞ্চার ॥ 
এত কাল হইতে বাসা কৈল: গাছের ডালে । 
কোন্‌ লাজে পেচা ন্যায় করে তোমার আগে ॥ 
শ্ানয়া হাসেন রাম গৃধিনীর বোলে । 
পেচাকে 'জিন্্রাসেন রাম কহ কুতূহলে ॥ 
পেচা বলে যখন হইল গাছের উৎপাত। 
তখন হইতে গাছের ডালে আমার বসাঁতি ॥ 
পারামনের ঠাঁঞ রাম করেন জিজ্ঞাসা । 
বিচার করিয়া উচিত কহ কার হয় বাসা ॥ 
মিথ্যা বচন বলে যেই সভাতে বৈসে । 

সহস্র বন্ধনে সেই থাকে যমের পাশে ॥ 
বংসরেক গেলে তার এক বন্ধন খসে । 

তিন যুগ থাকে নরকে মিথ্যা সাক্ষীর দোষে ৷ 
রঘুনাথের আজ্ঞ। পায়্যা বলে রাজ্যখণ্ড । 
গৃধনীর উপর গোসাঁঞ কর রাজদণ্ড ॥ 
মহাপ্রলয় যখন পাঁথবা সংহারে। 
স্থাবর জঙ্গাম যখন না থাকে সংসারে ॥ 
পাঁথবী শূন্য হয় সবে মাত নারায়ণ । 
সেই বিষ নারায়ণ সৃষ্টির কারণ ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


বিষ্ণুর নাভিপদ্মে ব্রহ্মার উংপত্তি । 

সৃষ্টি সৃজেন ৱহ্মা প্রাণ শকাত ॥ 

জলে হইতে পৃথিবীকে করিলা উদ্ধার | 
পৃথিবী সৃজিয়া কৈলা জীবের সণ্ার ॥ 
আগে ব্রহ্মা সজল জীব বৃক্ষ আঁদ পাছে। 
নাহি জীব হইতে কেমতে বাসা কৈল গাছে ॥ 
অকারণে গৃধিনী পক্ষ করে তো কন্দল । 
রাজদণ্ড কর গোসাঞ গাধনীর উপর ॥ 
শ্রীরাম বলেন বাঁধ তবে গৃধনীর জীবন। 
অন্তরাক্ষে থাকিয়া বলে যত দেবগণ ॥ 
ব্ৰহ্মা বলেন রঘুনাথ কর অবধান । 

গৃধিনী পক্ষের তুম না লও পরাণ ॥ 

রাজা ছিল গাঁধনী পক্ষ হইয়াছে শাপে। 
রহ্মশাপে পক্ষ হইয়াছে না মাঁরও কোপে ॥ 
দুরন্ত নামে রাজা ছিল পাঁথবার কর্তা । 
অসম সাহস রাজা দানে বড় দাতা ॥ 

রাজা হৈয়া পাঁথবীর করিল পালন । 

তিন লক্ষ ব্রাঞ্ষণে নিত্য করাইত ভোজন ॥ 
এক ব্রাহ্মণ মাংস খাইল অন্নের ভিতরে । 
কুঁপয়া ব্রাহ্মণ শাপ দিলেক রাজারে ॥ 
রাদ্ধণেরে মাংস খাওয়াও কৈল নণ্ট ব্রত । 
গৃধিনী পক্ষ হৈয়া তুমি নিত্য খাও মাংস রন্ত ॥ 
আপাঁন বিষু জন্মিবেন রাম অবতার । 
তান পরশ কাঁরলে হইবে প্রাতকার ॥ 
ব্ধষণাপে হইয়াছে রাজার দুর্গত । 

তুমি পরাশলে রাজার হয় অব্যাহতি ॥ 
রহ্মার বোলে রাম তারে কৈলা পরশন । 

রথে চাঁড়য়া গেল রাজা স্বর্গ ভুবন ॥ 
রামের প্রসাদে পক্ষের হইল পারন্রাণ । 
কৃতিবাস গাইল গীত অদ্ভুত 'নম্মণি | 


রথে চাঁড়য়া গেলা রাম মুনের তপোবনে । 
সকল দেবতা গেলা শ্রীরামের সনে ॥ 
মুনির চরণে রাম কৈলা নমস্কার । 

পাদ্য অর্থ দিয়া মুন কৈলা পুরুকার ॥ 
[মগস্ত্য বলেন রাম কর অবধান ! 

গদ কাঁটয়া ব্রাহ্মণের দিলা প্রাণদান ॥ 
তোমা দরশনে আমি অনেক পূণ্য পাই । 
এক রান্ন বণ্ড এথা থাঁক এক ঠাঁঞ ॥ 
সেই দিন রাম ছিলা মুনির তপোবনে । 
রথে চাঁড়য়া স্বর্গে গেলা যত দেবগণে ॥ 


‘৩৭৩ 


বিশ্বকম্মার নির্মিত গঠন অদ্ভুত নিদ্মণি । 
হেন অলগৎ্কার মান রামেরে দলা দান ॥ 
মুন বলেন দানপান্র তুম তো বিশেষে । 
তোমায় দিলে মহাপুণ্য নারায়ণ অংশে ॥ 
রাম বলেন অগস্ত্য মান কর অনধান। 
ক্ষাত্রয় হৈয়া কেমতে আম মুনির লব দান ॥ 
মুন বলে রঘুনাথ কাঁহ তোমার স্থানে । 
আমার বচন শুন কার অবধানে ৷ 
সত্যযুগে ব্ৰাহ্মণ বৈ অন্য না পায় পূজা । 
ব্রাহ্মণের পুজা ক্ষতিয় পায় হইলে রাজা ॥ 
ইন্দ্র রাজা করিয়া ব্রহ্মা পালেন দেবগণ । 
ক্ষাত্রয় রাজা পাঁথবীতে পালেন ব্রাহ্মণ ॥ 
ক্ষাত্রয়ের তরে ব্রদ্ধা আপাঁন দিলা দান । 
লোকপালের (ভিতর ক্ষান্রয় প্রধান ॥ 
্ষাতয় বংশে জন্ম তোমার 'বষ্ণ অবতার । 
তোমারে দান দিতে রাম উচিত আমার ॥ 
মুনি সভ তপ করে বিষ্ণু আরাধনে । 
সেই বিষ আপাঁন আস্যাছ মোর স্থানে ॥ 
আপান নারায়ণ তুমি আইলা মোর বাস। 
তোমা দরণনে আমার এথা স্বর্গবাস ॥ 
মুনি সভ তপ করে বিষ্ণু আগে পুজে । 
এই অলংকার রাম তোমায় ভাল সাজে ॥ 
রামের হাথে দিল মান দিব্য অলঙ্কার । 
অলঙ্কার "দয়া রামে কৈলা পুরস্কার ॥ 
রাম বলেন মীন গোসাঞি কার নিবেদন । 
কোন: দেশে পাইলা তুমি এই অভরণ ॥ 
এমত অলৎকার মুন নাহিক সংসারে । 
কোথা পাইলা অলঞকার কাঁহবা আমারে ৷ 
মুনি বলেন তপ কারতে গেলাম একেনবর । 
বনের ভিতর দেখলাম দিব্য সরোবর ॥ 
জীব জন্তু বনের ভিতর নাহিক সরে । 
দশ হাজার বংসর তপ কৈল অনাহারে ॥ 
তপস্যা কাঁরয়ে রাম সেই তপোবনে । 
শতেক যোজনের পথ কারো সনে নাহি দরশনে 
নানা পুষ্প বিকশিত পদ্ম উৎপল । 
নিৰ্ম্মল সুবাসিত সরোবরের জল ॥ 
সরোবরের কূলে দেখি অপর্ত্ব দরশন | 
মরা শরীর নাহ ক্ষয় জবার লক্ষণ ॥ 
মনুষ্যের সঞ্চার নাহি সেই সরোবর। 
আয়তন পটুরী দোখ বড় মনোহর ॥ 
নিদাঘ সময় তপ কাঁর একেশ্বরে। 
সুন্দর এক পুরুষ সেই মড়া শরীরে ॥ 


banglabooks.in 


৩৭৪ 


হেন জন নাহি তাহে 'জিজ্ঞাঁস কারণ ৷ 
মড়া শরীর দেখ্যা মোর বিস্ময় মন ॥ 
মৃত হৈয়া ক্ষয় নহে অক্ষয় শরীর । 
লক্ষী অধিষ্ঠান শরীরে বড় মহাবীর ॥ 
মড়া শরীর খান আম নেহালি এক মনে । 
স্বর্গ হইতে এক পুরুষ আইল সেইখানে ॥ 
সূবর্ণের রথখান বহে রাজহংসে । 
তিন লক্ষ দেবকন্যা পুরুষের পাশে ॥ 
কেহো হাসে কেহো নাচে কেহো বাজায় বাঁশী । 
স্রীগণ লইয়া পুরুষ আইল ক্বর্গবাসী ॥ 
মৃত শরীর স্নান করায় সরোবরের জলে । 
স্নান কাঁর সেই অঙ্গ ঘন ঘন নিহালে ॥* 
গন্ধদুব্য দয়া সেই শরীর পাখালে । 
৷ কৌতুকে জিজ্ঞাসলু আমি যখন স্বর্গ চলে ॥ 
'দব্যরথে চাঁড়য়া বেড়াও দেব অবতার । 
দেবতা হৈয়া কেন কর মড়ায় আহার ॥ 
৷ সকল কথা কহে পুরুষ জোড় কার হাথে । 
। ভূমে হৈতে শুনি আমি পুরুষ আছে রথে ॥ 
স্বর্গ রাজার পত্র আম সেতু নাম ধাঁর। 
বাপের বিদ্যমানে আমি ধর্মে রাজ্য কার ৷ 
পিতা স্বর্গে গেলে আম ছাড়ল; রাজ্যখণ্ড । 
কানষ্ঠ ভাইয়েরে আম দিলাম ছন্রদণ্ড ॥ 
ফলফুল আহারে তপ করিলাম বিস্তর । 
তপঃফলে স্বর্গ গেলাম এই সে কলেবর ॥ 
জ্বর্গেতে গিয়া আম ভূক সহিতে নাঁর। 
ৱহ্মার ঠাঁঞ 'জজ্ঞাসলাম কেমনে আম তাঁর ॥ 
স্বর্গবাসে ব্রহ্মা আমি আইলাম তপঃফলে । 
তোমাকে সুধাই গোসাঞ 
ক্ষুধায় জঠর জলে ॥ 
ব্ৰহ্মা বলেন মরে রাজা আপনার দোষে । 
কারো কিছ; রাজা তুম 
না দলা ভোকে শোষে ॥ 
ভুকে শরীর তুণ্ট কৈলে ফলমূলের বাসে। 
সেই মড়া শরীর খাও গিয়া পরম হরিষে ॥ 
মড়া শরীর তুমি কর গিয়া ভক্ষণ । 
দূষ্ট ভুক শোষ তোমার ঘুচিবে এখন ॥ 
অগ্নান্ধত অপচিত সুধার সমান। 
তুমি নিত্য খাও সেই অভক্ষ্য বিধান ॥ 
'নড়া শরীর খাইলে তোমার ঘুচিবে অবসাদ । 
তোমার পাঁরন্রাণ হৈবে মুনির প্রসাদ ॥ 
তপ কাঁরতে যাইবেন অগন্ত্য মুনিবর । 
স্ক্লেরেরে তপ তান করিবেন একের ॥ 


রামায়ণ 


তার সঙ্গে রাজা তোমার হইবে দরশন । 

এ দুঃখে নিন্তার তুম পাইবে তখন ॥ 
অনেক তপস্যা কর্যাছ রাজা নাহ কর দান। 
অগস্ত্যরে দান দিলে তোমার পরিন্রাণ ॥ 
ইন্দ্রের পারন্রাণ করাইতে পারেন মন । 
তোমার ভূক ঘুচাইবেন কোন: কার্যে গাঁণ ॥ 
মৃত শরীরে তুম কর প্রাণ ধারণ । 

যত খাইবে তত না টুটে এক কোণ ৷৷ 

এত দিন খাইলাম মড়া বক্ধার বচনে । 
আজ আমার পাপ ঘুচে তোমা দরণনে ॥ 
*এ ঘোর নরকে গোসাঁঞ করহ উদ্ধার । 
দুর্গত সাগরে গোসাঁঞ আমা কর পার ॥* 
গায় হৈতে দিল মোরে এই অভরণ । 

মৃত শরীর পচিয়া নষ্ট হইল ততক্ষণ ॥ 
নানা সুখ ভোগ গিয়া করে পাঁরতোষে। 
আর না আইল রাজা রহিল দ্বর্গবাসে ॥ 
পারগ্রহ লইলাম আমি এই সে কারণ । 
মুন হৈয়া ইহাতে আমার কোন প্রয়োজন ॥ 
আমায় দান দয়া রাজা পাইল পরিভ্রাণ । 
মুনির পার্রাণ হয় তোমায় দিলে দান ॥ 
অগস্ত্যের কথা শুন রঘুনাথের হাস। 

কহ কহ বাঁলয়া রাম করিলা প্রকাশ ॥ 

সেতু রাজা আছল বিদর্ভ দেশে ঘর। 

কেন তপ কাঁরল সয়া বনের ভিতর ॥* 
সেই বনে জীব নাহি কিসের কারণ । 
তপোবন মনির সেই কতেক যোজন ৷ 
*মুন বলেন রঘুনাথ কর অবধান । 
তোমার বংশাবলীর কথা শুনহ শ্রীরাম ॥* 
সূর্যের প্রথম পত্র মনু স্ব জ্যেষ্ঠ ৷ 
মন; হইতে হইল রাম স্য্যবংশ শ্রেষ্ঠ ॥ 
মনুর দুই পত্র হইল বলে মহাবল । 
ইক্ষ্বাকু দণ্ড তারা দুই সহোদর ॥ 

ইক্ষবাকু জ্যেষ্ঠ তার ভাই দণ্ড কানষ্ঠ । 
দণ্ড হইল রাম বলেতে শ্রেষ্ঠ ॥ 

ইক্ষবাকুর তরে মনু দিলা রাজ্যভার । 

অবশ্য করয়ে স্যযবংশের আচার ॥ 

সত্য করাইয়া রাজা লন পনের তরে। 
স্বর্গ বাস গেল রাজা তপের ফলে ॥ 
ইক্ষবাকুর কানণ্ঠ ভাই নাম তার দণ্ড । 
ইচ্ষৰাকু 'জানয়া সেই নিল রাজ্যখণ্ড ৷ 
সূর্ধযবংশের ধর্ম এাঁড় দণ্ড করে অনাচার । 
ইক্ষ্বাকু জিনিয়া সেই নিল রাজ্যভার ॥ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


বন্ধুনস পৰ্বতে গিয়া দণ্ড রাজ্য কার। 
মধু নামে পুরী তথা বসাইল নগরী ॥ 
শুক্র মান পুরোহত কৈল দণ্ড নরেশবর। 
ইন্দ্র হহতে সুখ ভুঞ্জে অনেক বৎসর ॥ 
শুকরের বাঁড় গেল রাজা বলাবাঁল। 
রত্রানাম্্মত ঘর শ:ক্রের পড়্যাছে বিজু ৷ 
দেবযানী নামে কন্য। শুক্রে্ পরম সুণ্দরী। 
পুষ্পবনে রাজা তাহে দৌখল একেশ্বরী॥ 
রূপে আলো করে কন্যা তুলছেন ফুল। 
দেখিয়া রাজার মন হইল ব্যাকুল ৷ 
কার কন্যা একেশ্বরী এথা ক কারণ। 
কামে ব্যাকুল রাজা জিজ্ঞাসে কারণ ॥ 
কন্যা বলে জিজ্ঞাসা না কর দণ্ড রাজা । 
শুরের কন্যা আম নাম দেবজা॥ 
আমার বাপ হয় তোমার কুলপুরোহত। 
আমা কাছে আইস রাজা নহে তো উাঁচত॥ 
রাজা বলে তোমার রূপে প্রাণ ধাঁরতে নাঁর। 
আলিঙ্গন 'দিয়। প্রাণ রাখহ সুন্দরী ৷ 
শত শত মহারাণী তোমায় দিব দাসী। 
সাত শওর উপর তুমি হৈবে রাজমাহষা ৷ 
শৃঙ্গার শাস্ল জান আম অনেক বিধান । 
তোমায় আমায় কে'ল কাঁরব দুইজন ॥ 
যদ না শুন তুমি আমার বচন। 
বলে ধাঁরয়া তোমায় শ.ঙগার কাঁরব এখন ॥ 
আমায় বলে না ধারহ বাঁলছে শ্রুতি দেবজা । 
আমারে ধারলে সবংশে মারবে তুমি রাজা ॥ 
নহে আমার বাপের আনহ অনুমাতি। 
তবে তোমায় আমায় রাজা কারব পশীরাত ॥ 
রাজা বলে তোমার 'পতার বিলম্ব নাহ সই। 
তোমা লাগয়া প্রাণ যায় তাহা আমি চাই ॥ 
তোমা পরশলে কন্যা রহে তো জীবন। 
প্রাণ রক্ষা কর মোর "দয়া আলিঙ্গন ॥ 
অশেষ প্রকারে বূঝাষ না পায় উত্তর। 
বলে ধরিয়া শঙ্গার করে দণ্ড নরেশ্বর ॥ 
হাথ পা আছাড় কন্যা রাজারে পাড়ে গাঁলি। 
লা শৃঙ্গার করে দণ্ড মহাবলী ৷ 
হইয়া কন্যা রন্তে তোলবোল। 
শঙ্গার সাহতে নারে পাড়ে গণ্ডগোল 
বাপের সমুখে কন্যা কাঁদে তো 'বিদ্তরা! 
ঘরে আইলা শূরুমূনি লৈয়া শিষ্যগণে। 
মাথা তলিয়া না চাহে কন্যা কাঁদে অপমানে ॥ 


৩৭৫ 


কাদে দেবযানী কন্যা মুখ ঢাকে লাজে 
সকল কথা জানল মীন ধ্যানের তেজে ॥ 
শরীর পাঁড়ছে মনর দনান্তের ভূকে। 
অ।ধঞ্চ দুঃখ হহল ম্ানর কন্যা কাঁদে দুখে ॥ 
ধম্মশাত। কন।। শোর যেন আশ্নর শিখা । 
গুরুর কন্যায় বল করে না করে অপেক্ষা ৷ 
শিষ্য সাহত ব্ৰহ্মশাপ দিল সেই ক্ষণে। 
দণ্ড রাজা পাাঁড়য়া মরূক আঁগন সানম্নধানে ॥ 
আঁপ্নব্‌ষ্টি ইন্দ্ুরাজা করে সাত রান 
সবংশে পাড়য়া মরে দণ্ড নরপাঁত॥ 

হস্তী খোড়া'প্াঁড়য়া মরে সকল ভাণ্ডার 
শতেক যোজন পাঁড়য়া ভস্ম হইল অঙ্গার ॥ 
শতেক যোজন এাঁড়য়া শুক্র কৈল ভস্মরাশ। 
সবংশে পাুঁড়য়া ভস্ম দণ্ড হৈল বিনাশ ৷ 
বলে পাপ কাঁরলে হয় এমাতি ফল। 
সবংশে পঢ়াড়য়া দণ্ড মারল সকল ॥ 
জীবের সণ্টায় নাই সেই তপোবনে। 

দণ্ডক অরণোর নাম থুইল সেইক্ষণে ॥ 
দুইজনের কথায় বেলা হইল অবসান। 
ভোজন কাঁরলা রাম মিষ্টান্ন পান ॥ 
অগস্ত্যের বাঁড় রাম বণ্চলা সুখরাতি। 
দায় হইয়া প্রভাতে চাঁললা শীঘ্রগাঁত ৷ 
তন দিবসে রাম গেলা অযোধ্যা নগরে। 
পান্রামন্র আইল সভে রামের গোচরে ॥ 

রাম বলেন ভরত লক্ষ্মণ শুন দুই ভাই। 
ৰহ্মবধ কর্যাছ আম যজ্ঞ কাঁরতে চাই ॥ 
রাজসূয় যজ্ঞ কারত পূর্ব মহারাজে। 
বাজসয় করিব ভাই থাক তার কাজে ॥ 
যোড হাথ করিয়া ভরত করে হাহাকার। 
রাজসূয় কাঁরলে তোমার মাঁজবে সংসাব 
রাজসূয় যজ্ঞ পূবের্ব কারিল শশধর ৷ 

গ্রহ নক্ষত্র তারা পাাঁড়য়া মারল সকল৷ 

ধন “বলাইতে চন্দ্রের হইল রঙ্গ। 
রাজসয়ের দোষে হইল চন্দ্রের কলগ্ক॥ 
যজ্ঞে পূর্ণা দিলা চন্দ্র চতুর্থী ভাদ্রমাসে। 
নম্টচন্দ্র হইল তোঁঞ রাজসূয়ের দোষে! 
রাজপূয় যজ্ঞ পূব্বে কাঁরল বরুণ 

মৎস্য মকর পাাঁড়য়া মৈল যজ্ঞের কারণ! 
আমার পূৰ্ব বংশে ছিল হরিশ্চন্দ্র রাজা । 
পাঁথবী পাঁলিতেন তান লোকজন প্রজা 
মহারাজা হরিশ্চন্জ রাজচক্রবর্তশি। 

তার সম রাজা নাই হয় বসুমতী 


banglabooks.in 


৩৭৬ 


আঠারো সহস্র রাঙ্গা থাঁকিত তার নিকটে। 
রাজসুয় যজ্ঞে তার এত রাজা খাটে ॥ 
রাজসূষ্ন যজ্ঞ কাঁরয়া পাইলেক অপচয় 
সংসায় মজাইল রাজা আপনা সংশয় ৷ 
হ।রশ্চন্দ্রের কথা শুনিয়া রামের চমৎকার । 
রম বলেন ভরত ভাই কহ আরবার ॥ 


এমত মহারাজা ছিলা আমার পূর্ববংশে। 
রাঙ্গসূয় করিয়া তাহার কিবা হইল শেষে ॥ 


রাজ্য ছাঁড়য়া হারশচন্দ্ 


দাক্ষণা চাঁহতে গেলা বিশ্বামন্ত্র ধাঁষ॥ 
দণ্ডের বাঁড় মারিয়া করয়ে তাড়না । 
স্তীপূত্র বেচিয়া রাজা লেন দাঁক্ষণা ৷ 
এত করিয়া হ'রশ্চন্দ্র না পায় স্বর্গবাস। 
বাজসূয় করিয়া তার এতেক সব্ববনাশ 
স্বর্গ মৰ্ত্ত্য পাতালে 


স্থল না পায় তন লোকে। 


বজসহয়ের পাকে রাজা 


বেড়ায় অন্তরণক্ষে ॥ 


হেন রাজসূয় করিতে লয় তব মন। 
অশ্বমেধ যজ্ঞ কর তাহে লোকের পালন! 
পূবর্ব ব্রহ্মবধ কৈল ইন্দ্র দেবরাজে। 
ৱহ্মধধ ঘুচিল তার অম্বমেধের কাজে ৷ 


ৱহ্মার নন্দন! 


আড়ে পাঁরসর সে তিনশত যোজন ॥ 
বারোশত যোজন শরীর উভেতে দীঘল। 
সে অসুরের মাথা ঠেকে গগনমন্ডল ৷ 
ধাম্মক বণ্লাস,র ধর্মে রাজা করে। 
{না ধাষ্টতে শস্য তার বাজ্যে ফলে! 
পুর রাজ্য দয়া অসুব গেল তপোবন। 
তার তপ দেখিয়া কাঁপে সকল দেবগণ ॥ 
দশ হাজাব বৎসর তপ কবে অনাচাবে। 
তপঃফলে স্বর্গ নিবে ঈাল্দব আঁধকারে ॥ 
সকল দেবতা লৈযা আনলা পবন্দর। 
দেবগণ মীলযা গেল বিষ্ণু গোদব ॥ 
বঘাসূর তপ করে না কবে অপেক্ষা । 
অগল মাঁরযা ভগ্ধবান দেব কবে, রক্ষা | 
'ণাচবিল ভগবান তাহার রাসন। 

মস মারিয়া রক্ষা কর দেবগণে ৷ 
ব্রশ্ঠলন বত্রাসূর বড়ই চতর। 


ক্মার সেবা করিয়া অসুর হৈয়াছে ঠাকুর! 


গেলা বারাণসশ। 


রামায়ণ 


. আপাঁন না মারব তাহে শদনহ উপায়। 
, যে প্রকারে ঘুচাইব দেবগণের ভয় ॥ 


[তিন অংশ হই আম অসুর মারতে । 
এক অংশ সাঁধাই ইন্দ্রের শরণীরেতে ৷ 
তোমার শরীরে আম হৈলাম দোসর। 
বৃত্রাসূর মারতে ঝাট চল পহরন্দর ॥ 
চিল দেবতা সভ বিষ্ণুর বচনে। 
প্রবেশ কাঁরল গয়া অসুরের তপোবনে ॥ 
শরীর দোখয়া তার সভে পাইল ভয়। 
কেমনে মারব এই অসুর দুজ্জয় ৷ 
বিষ্তেজে ইন্দ্রের বল ক্ষণে ক্ষণে বাড়ে। 
বঙ্জাঘাত খায়৷ বন্াসর মরে॥ 

ব্ৰহ্মবধ প্রবেশ কৈল ইন্দ্রের শরীরে। 
ব্রহ্মার প্ত ছিল বন্রাসতর মহাবীরে " 
ব্হ্মবধ করিয়া ইদ্র হইল অচেতন। 
দর্ভক্ষ মড়ক হইল সকল ভুবন" 
দেবগণ বলে বিফ কৈলা পাঁরন্রাণ। 
দেবরাজ ইন্দ্রের করহ কল্যাণ৷ 

দূক্জয় শরীর মারা গেল তোমার বল তেজে 
রহ্মবধে কেমনে রক্ষা পায় ইন্দ্ররাজে ৷৷ 
বিষ্ণু বলেন অশ্বমেধ যজ্ঞ কর পজা। 
অশ্বমেধ যজ্ঞ করুন দেব রাজা! 
ব্ৰহ্মবধ করিয়া ইন্দ্র হৈয়াছে অচেতন । 
ইদ সচেতন যজ্ঞ করে তো ব্রাহ্মণ 
অশবমেধ যজ্ঞ তথা হৈল অবসান। 
ব্রহ্ধবধ রাঁহতে নারে তখন মাগে স্থান ॥ 
এক অংশ রন্দবধ জলের উপর ভাস্স। 
আর এক অংশ ব্ৰহ্মবধ গাছের ডালে বৈসে 
আব এক অংশ ব্ৰহ্মবধ স্ত্রী রজস্বলা। 
ৰকহ্মবধ পাতালে পাঁধাইল এক কলা॥ 
াবভাগ ব্লল্গবধ সাঁধায় চাঁব ভাগে । 
ঈদ অব্যাহতি পাইল অশ্বমেধ যজ্ঞে ৷ 
অশ্বমেধ যজ্ঞের কথা কাঁহলেন লক্ষণে 
অশ্বমেধ যজ্ঞের কথা পাঁডল মোর মনে । 
বাজপতির বেটা সব্বগুণধর । 

ইলা নাম ধরে সে রাজ্যের ঈশ্বব 

যত যত রাজা আছে পাঁথবীম্রন্ডদল। 
সকল বাজা নিয়া তার বাঁদ্ধিবল ৷ 
নানা পূজ্প সৃগান্ধ বসন্তে চৈত ঘাজ। 
মগযা কাঁরতে গাল রাজা পর্বত কৈলাঃ 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


ঈ’গপক্ষ বনজন্তু সভে হইল স্তী। 
পার্বতী লইয়া মহেশ্বর তথা কোল করি॥ 
হেনকালে ইলা গেল তাহার সমুখে । 
গেলে মান স্ত্রী হইল মহাদেবের শাপে ॥ 
যত ঠাট কটক তারা আইল সংহতি। 
সৈন্যসামন্ত রাজার হইল স্বীজাতি ॥ 
স্মীময় দেখে রাজা সকল অনূচরে। 
লাস পাইয়া রাজা আপনা নেহালে ॥ 
সব্বাঙ্গ নেহালে রাজা 

আপনা দেখে স্মী। 
মহাদেবের ঠাঁঞ শিয়া বিস্তর করে স্তাতি॥ 
উঠ উঠ বাঁলয়া তারে ডাকেন মহেমবর। 
পুরুষ বর দিতে নার মাগ অন্যবর॥ 
স্ত্রী হৈয়া ল্মী লৈয়া আম কোল করি। 
আমারে লজ্জা দিতে আপানি হৈলা স্বী। 
তোমার সঙ্গে আঁসয়াছে যত অনূচর। 
পুরূষ হইয়া যাইবে তারা আম দিলাম বর॥ 
তাহা সভার দোষ নাঁহ যাউক নিজ দেশে। 
তুম স্ত্রী হইলা রাজা আপনার দোষে॥ 
মহাদেবের শুনল রাজা দারুণ বচন। 
পাব্্বতীর পায় পাঁড়য়া করেন ক্রন্দন ৷ 
দেবী বলেন মহাদেবের বচন নাঁহবে আন। 
এক মাস পুরুষ হইবে কৈল; সমাধান ॥ 
এক মাস স্ত্রী হইবে না যায় খণ্ডন। 
আপন দেশে রাজা যাহ' না কর ক্রন্দন৷ 
স্ৰী হৈয়া পুরুষ হইবে পরম সান্দর। 
ক্রন্দন সম্বাঁরয়া রাজা ঝাট চল ঘর! 
শ্রীরামের কথা শুনিয়। দুই ভাইর হাস। 
স্ৰী হৈয়া রাজা কেমতে রাহত এক মাস ॥ 
আর এক মাস পুরুষ হইয়া 

কেমতে রাজা বণ্ডে। 
এমত দারুণ শাপ রাজার কতাঁদনে ঘুচে ॥ 
রাম বলেন যেই মাসে রাজা হইত ক্বী। 
লজ্জা পায়্যা ঘরে না যায় বনে প্রবেশ করি॥ 
বনের ভিতর আছে 'দব্য সরোবর । 
বুধ তপ করে তথা চন্দ্রের কোঙ্র ৷ 
দ্বিতীয়ার চন্দ্র যেন কর্যাছে উদয় । 
জলেতে রহিয়া তপ করে অঁতশয় ॥ 
স্দুশ হৈয়া ইলা করে বুধের তপ ভঙ্গ। 
ইল্সারে দৌখয়া বুধের কামের তরঙ্গ ৷ 
ইলার 'কাছে ফায় বুধ কামে অচেতন। 


৩৭৭ 


তোর রূপে মোহ গেলাম 
আমার হও ম্ম্ী। 
চন্দ্রের কুমার আম বুধ নাম ধাঁর॥ 
বধের কথা শ্ানয়া ইলার হইল হাস। 
স্ী হৈয়া বুধের সনে ছল এক ম্াপ॥ 
পুরুষ হইতে কাম অষ্ট গুণ স্বীলোকে। 
বুধের সনে ছল গয়া শৃঙ্গার কৌতুকে ৷ 
শঙ্গার কোতুকে রাজার ঘুচল অবসাদ। 
পুরুষ হইতে ইলা রাজার না যায় সাধ॥ 
শুঙ্গার কৌতুকে রাজার শাপ হইল শেষ। 
পুরুষ হইল রাজা আর মাস প্রবেশ ৷ 
দেশের তরে ইলা রাজার হইল স্মরণ। 
পুত্র পরিবার তরে রাজা করয়ে ক্রন্দন! 
রস'বন্দ; পত্র মোর ধৰ্ম্ম অবতার । 
আমা বিহনে কেমতে রাখিবে রাজ্যভার ॥ 
কাঁদতে কাঁদিতে রাজার মাস হইল শেষ। 
স্ৰী হইল ইলা রাজার আর মাস প্রবেশ ৷ 
তপ কারয়া বুধ আইলা রাজার পাশে। 
ইলা রাজার রূপ দোঁখয়া বুধের হইল হাসে! 
ইলা রাজা স্বী হইল পরম স্ন্দরী। 
স্ৰী লৈয়া বুধ গেলা ভিতর অন্তঃপুরী॥ 
মাসেক কেলি করে বধ পুরীর ভিতরে । 
কেলি কাঁরতে গৰ্ভ হইল ইলার উদরে॥ 
এক মাসে পুরুষ হয় স্ত্রী এক মালে। 
পুরুষ মাসে না যায় রাজা বুধের পাশে॥ 
নয় মাসে হইল সুন্দরী রাজ ইলা। 
প্রুরবা পাত্র হইল যেন চন্দুকলা ॥ 
পুরুরবা মহাপুরুষ হইল মহারাজা। 
শ্রাধকালে পদ্রদরবার সকলে করে পজজা॥ 
পুরুষ হইল ইলা রাজা যখন দশ মাস। 
পুরুষ মাসে ইলা রাজা না যায় বুধের পাশ ॥ 
স্মী হইলা রাজা এগারো মাস চুকে। 
বধের সনে রহে রাজা শৃঙ্গার কোঁতাক ৷ 
দ্বাদশ মাস পূরুষ হইল আরবার। 
প্র্ষ দেখিয়া বৃধের হয় চমৎকার 
ইলা রাজা পরিচয় গিলেক আপনা । 
পুরুষের কথা শ্নি | 
বাধর হইল ঘণা॥ 
পুরুষ হৈয়া পর্ষ লৈয়া আমি কৌঁি কারি 


banglabooks.in 


৩৭৮ 


মূনিগণ আইল বত পরম গেয়ানি। 
মুনিগণ লৈয়া বুধ য্যান্ত অনুমান ॥ 
মুনিগণ বলে বধ শুনহ কারণ। 
যেমতে হইবে ইলা রাজার পাপ ।বমোচন॥ 
মহাদেবের শাপে রাজা হৈয়াছে স্তীজাত। 
অশ্বমেধ যজ্ঞ কৈলে হয় অব্যাহাতি॥ 
অশ্বমেধ যজ্ঞে তুম্ট হন মহেশ্বর। 
মহাদেব তুষ্ট হইলে ইলা পায় বর॥ 
রাজ্যভোগ গেল রাজার যতেক সম্পদ। 
অশ্বমেধ যজ্ঞ কৈলে ঘুচবে আপদ॥ 
বুধ বলে এই য্যান্ত নহে তো নষেধ। 
বুধের আদেশে যজ্ঞ করে অশ্বমেধ ৷ 
কোটি কোটি অশ্ব যজ্ঞে হাঁনল বিস্তর । 
তুষ্ট হৈলা মহাদেব ইলায় দলা বর॥ 
ইলা পুরুষ হইল মহাদেবের বরে। 

সকল পাপ ঘাচল তার অশবমেধের ফলে॥ 
আপনার দেশে গেল করে ঠাকুরাল। 
পুরুষ হৈয়া রাজ্য এখন করে চিরকাল ॥ 
ভাল যুক্তি বাঁলয়াছ ভাই রে লক্ষমণ। 
অশ্বমেধ যজ্ঞ কারতে লয় মোর মন ॥ 
সরষুর কূলে স্থান করহ নম্মাণ। 
সকল কার্যা কর ভাই হৈয়া সাবধান ৷ 
রঘুনাথ যজ্ঞ কাঁরবেন ব্রহ্মা হরাঁষত। 
ডাক "দয়া 'বিশ্বকরম্্মায় আণনলা ত্বারত ॥ 
ব্ৰহ্মা বলেন বশবকম্মা কৈল্‌ সম্বোধন । 
রঘুনাথের যজ্ঞকুণ্ড করহ িম্মনণ।॥ 
ব্রহ্মার আজ্ঞায় 'ি*বকর্্মী আইল ততক্ষণ । 
অদ্ভূত যজ্ঞের কুণ্ড কারল গঠন! 

ভরত লক্ষণের ঠাট চারি অক্ষৌহিণন। 
হনুমান ঠাটের (ভিতর আছেন আপাঁন॥ 
নানা রত্ন নানা ধন আছে যেই দেশে। 
হনুমান আয়া যোগান চক্ষুর নিমিষে ৷ 
সুবর্ণীনাম্মত কুণ্ড আঁত মনোহর । 
{তন যোজনের পথ আড়ে পাঁরসর ৷ 

উভে শোভা করে কুণ্ড শতেক যোজন। 
পর্্বতপ্রমাণ কুণ্ড লাগল গগন! 

চৌদ্দ যোজন করে যজ্ঞের মেখলা ৷ 

রশ যোজন উভে বাঁধে ষজ্ঞশানা ৷ 

দাঁধ দুগ্ধ ঘতের কাঁরল সরোবর । 
ঘোড়া! হাথ পাইশালা এক লক্ষ ঘর 
ঘজ্ঞ দৌখতে আসবেন যত ম্যানগণ। 
আনাসাসামী আনহার অগা আক sO 


রামায়ণ 


সপ্ত দ্বীপের আসবেন যত যত ম্যান” 
তাহা সভার বাসা ঘর মাণক্য ছিটান॥ 
পাথবামণ্ডলের যত আসবেক রাজা । 
ব্ক্মা আদ আসবেন লোকজন প্রজা ॥ 
সোনার আওয়াস ঘর সোনার আওয়ার । 
সোনাতে বাঁধল ঘাট দাঁঘ আর পুখাঁর॥ 
সত্তার যোজন স্থান যজ্ঞের আয়তন । 
সোনার আওয়াস ঘর করিল গঠন ৷ 
অমরাবতা হইল যেন ইন্দ্রের নগরা। 
অযোধ্যায় বিশ্বকৰ্ম্মা কৈল স্বর্গপুরা। 
এক মাসের ভিতর পুরী কাঁরলা নিৰ্ম্মাণ । 
পুরা নির্্মাইয়া িশ্বকম্মণ 
গেলা নিজ স্থান॥ 

দেশে দেশে গেল যত যজ্ঞের নিমন্ত্রণ ৷ 
নিমন্ত্রণ পাইয়া তথায় আইসে রাজাগণ ॥ 
মিলার রাজা আইলা জনক মহাখাঁষ। 
পাঁথবীর মান আইলা যতেক তপস্বী॥ 
নেপালের রাজা আইল দ:জ্জয় মহাবল। 
রাজাগারর রাজা আইল সৈন্য বিদ্তর॥ 
অঙ্গদেশের রাজা আইল লোমপাদ নাম। 
বেহার দেশের রাজা আইল নীলাঁগাঁর শ্যাম ॥ 
বিদ্যানগর জয়নগর কাণ্ঠী কর্ণাট। 
চার দেশের রাজা আইল বস্তর লৈয়া চাট", 
হেলঙ্গ তেলঙ্গ গরমজ্ল দেশ পুরা । 
সত্তার কোটি রাজা আইল অযোধ্যা নগরণ ॥ 
সাতাইশ লক্ষ রাজা উত্তর দেশে বৈসে। 
আটাইশ লক্ষ রাজা 

আইল থাঁকয়া বঙ্গদেশে ॥ 
যত রাজা আছে ভারত ভূমের ভিতর । 
ব্রাজচক্রবত্তীর রাম সভার উপর ৷ 
পাঁথবীতে রাজা লক্ষ কোট অযূত। 
আটাইশ লক্ষ কোট আঁসয়া হইল মজুত ৷৷ 
এতসভ' রাজা থাকে যজ্ঞের নিকটে । 
রঘ্‌নাথ যজ্ঞ করিবেন এত রাজা খাটে ॥ 
বিভীষণ আইল লাগরের পার। 
মধুপুরী হৈতে শৰ্ুঘ] কৈলা আগ.সার? 
যজ্ঞস্থানে রঘনাথ চলিলা আপান। 
মাতা বমাতা রামের চাঁলল সাতশও জননী 
দাস দাসী চলিল বুড়া রাজার যত স্ত্রী। 
ছোট বড চাঁললা সভে থাঁকয়া অন্তগপূরশী ৷ 
রাজমাহষ উপস্থিত চাউ যনজ্ঞস্থালে। 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


টগ্নীব অণ্গদ আইলা যত বানরগণ। 
গয় গবাক্ষ সরভ আইলা গন্ধমাদন ৷ 
ব্ৰহ্মা আইলা আর সকল দেবগণ। 
যম ইন্দ্র বরুণ আইলা যজ্ঞের নিকেতন ৷ 
নারদ বাশষ্ঠ আইলা কুলপুরোহত। 
সংসারের যত মুনি হইলা উপনীত! 
স্বৰ্গলোক মর্তুলোক আইলা পাতাল। 
ন্লিভুবনের যত লোক হইল মিশাল॥ 
বশিষ্ঠ বলেন শুন সুমন্ত সারাথ। 
যজ্ঞের যতেক দ্রব্য আন শীঘ্রগাতি ॥ 
যব ধান্য গোম আন আতপ তণ্ডূল। 
দাঁধ দুগ্ধ ঘৃত মধু আনহ প্রচুর! 
পর্বতপ্রমাণ চাহি তিল রাশি রাশি । 
তরাশী কোট বন্দ চাহ ঘতের কলসী ॥ 
একাঁদন অশ্ব চাহি তিন শও অযৃত। 
আটাইশ লক্ষ কোটি অশ্ব 

বাছিয়া কর মজুদ ॥ 
{তন কোট শ্রুপ চাহ শ্রীফলের কাচ্ঠে। 
এত সভ দ্রব্য চাঁহ যজ্ঞের নিকটে ॥ 
রঘুবংশের প্রধান সুমন্ত সারাথ। 
যজ্জীয় যত দ্রব্য আনে শীঘ্বগাঁত ! 
যারে মে আজ্ঞা ভরত রাজা করে। 
ইঙ্গিত মাৰে শৰুঘ] 

যোগায় লৈয়া তারে॥ 
ঘৃত মধুর কলস আর দুগ্ধ দাধ। 
মাথায় কাঁরযা বহে ঠাটে নাহক অবাধ! 
যে রাক্ষসের ডরে তপ ছাড়ে মানগণ। 
সেই রাক্ষস মুনির দব্য করে অপেক্ষণ॥ 
খায় দায় নত্য গীত নাচে ত নাচনি। 
আঁখিল ভুবনে শব্দ রাম জয় শুনি৷ 
যত যত রাজা যজ্ঞ কৈল কোটি কোটি। 
তিভৃবনে নাহ এমত যজ্ঞের পরিপাটী ৷ 
চৌরাশী কোট অশ্ব কৈল 'দিন নিয়ম। 
কত কত কোর্ট কোট করিলেন হোম! 
অশ্বনগর থাঁকয়া আনলেন ঘোড়া। 
"নেক ঠাটে রাখে ঘোড়া জাঁট ঝকড়া ৷৷ 
শ্যামবর্ণে ঘোড়া ধবল চাঁর খ্‌র। 
নানা অলঙ্কার শোভে রতন প্রচুর! 
লেজ শোভা করে যেন শ্বেত চামর। 
কপালে' তলক যেন চন্দ্রমণ্ডল ॥ 
সব্র্ব গায বেখা দেখতে অদ্ভূত! 


৩৭) 


সোনার বর্ণে দুই কর্ণ ধরে জ্যোতি। 

দুই চক্ষু ঘোড়ার যেন রত্বের জহলে বাতি॥ 
গলার লোম ঘোড়ার যেন মবকুতার ঝারা। 
রাঙ্গা জিহবা দৌখ যেন আঁ্নর পারা॥ 
পবন গমন জান ঘোড়া অবতার করে। 
পাঁথবী বেড়াইতে ঘোড়া একোঁদনে পারে ॥* 
সেই ঘোড়া লৈয়া রাম যজ্ঞে দিল পর্ণ । 
নানা দেশ! ব্রাহ্মণ আইল লইতে দক্ষিণা? 
মহামহোংসব যজ্ঞ করে পাঁরপাটী। 

শিষ্য সমেত আইলেন বাল্মীক মহামুনি ৷ 
মুনি দেখি রঘুনাথ উঠিলা সম্ভ্রম । 

পাদ্য অর্ঘ্য দিয়া পূজা কাঁরলা শ্রীরাম ॥ 
বার শও শিষ্য আইলা বাল্মশীক সংহাতি। 
লব কুশ দুই ভাই 'মিসাইয়া তাঁথ॥ 

বিষ অবতার সভে মুনির অবয়। 

মুনির মিসালে আছে না দেয় পাঁরচয়॥ 
রাম বলেন শুন ভরত আমার উত্তর। 
মুন রহিবারে দেহ দিব্য বাসাঘর ॥ 

লব কুশ রাহল ম্ানর সংহতি 

দুই ভাই লৈয়া মুন করেন যুকতি॥ 
"তোমরা দূহে রামায়ণ বিস্তর গাইলে ঘরে। 
আজ হৈতে বিদিত গীত হইব সংসারে ॥ 
দেবতা ব্রাহ্মণ খাঁষ রাজার দাল্শধান। 
সূলালত গাইহ গীত গন্ধব্র্বের গান! 
পশথবীর রাজা সব বৈশে রামের স্থানে। 
সাবধানে গাইহ গত রাজা বিদ্যমানে ৷ 
রাজা প্রজা দান কাঁরলে কাঁরহ পাঁরহাব! 
আজ হৈতে আমার কাণীর্ক্ত ঘাঁষব সংসার । 
যাবৎ থাকব পথবী এ মেরুমন্দার | 
আমার কণীর্ত স্‌নণ কত কাঁবত্ব হৈব আর। 
সে কাঁবত্ব প্রচারব সনিব সংসার! 

জারে তণ্ট হইবেন সরস্বতী দেবাঁ। 
তোমার আমার দায় নাহ সে হইবে কবি! 
জগতে ভবা বামাযণ হইব প্রচার । 

গীতি সনিগ্ল সব্ব্লোক পাবেক নিস্তার ॥ 
জখন রাজসভাতে শ্রীবাম বইশে। 

তখন গাটন্র গাঁত পরম হরিশে | 

কাঁড শিকল গাঁত গাইবে এক 'দিনে। 
কভ- লোজ না কাঁবত বাজাগ্রজাব ধান 
এতেক 'শিখাইল মনি দইজনার তরে। 


banglabooks.in 


৩৮০ 


ম্‌নর কথা শ্যানয়া তারা দুই বেকতি। 
ফলমূল খায়্যা রহে মুনির সংহাঁত॥ 
রাত্রি প্রভাত হইল প্রকাশ বহান। 
বাঁণা হাথে কাঁরয়া চালল দুইজন 
দুই ভাই চালল তারা তপস্বী বেশ ধাঁর। 
চলিল দুইজন কেহো চিনতে না পার 
স্নান করিয়া বাকল পারল দুইজন। 
উদ্দিশে বাঁন্দল মা জানকীর চরণ॥ 
সুন্দর বীণার তার ধূপ দিয়া মাঁজ। 
নানা রাগে গায় গাঁত সব্বলোকে রাজ ॥ 
আ্বনঈকুমার যেন ভাই দুইজন। 
পরম কৌতুকে গায়্যা বেড়ায় রামায়ণ ৷ 
নগরে নগরে লোক দুয়ার চাতরে। 
অদভুত গান করে দুই সহোদরে ॥ 
হরাষত হইল লোক শুন রামায়ণ। 
স্ত্রপুরূষে বোঁড়লেক শিশু দুইজন ॥ 
অযোধ্যানগরে লোক যতজন বৈসে। 
গীত শুনবারে লোক ধায়্যা ধায়্যা আইসে॥ 
রামেব আকৃতি দেখি পঁতা দেবার প্রায়। 
দুই শশু দেখিয়া সভার কৌতুক উদয় ॥ 
কোকলের স্বর যেন দুই শিশুর স্বর। 
দূহার গীতে মোহত অযোধ্যানগর ॥ 
গীত গাইয়া দুই ভাই গেল রামের দুয়ারে । 
সৰ্ব্ব লোক বোঁড়য়া যায় দুই ছাওয়ালেরে ॥ 
রামের দুয়ারে দুইজন গায় রামায়ণ গাঁত 
শৃনয়া সকল লোক হয় হরাঁষত ৷ 
দ্বারা জানাইল গিয়া বীর লক্ষমণে। 
বাহরে আসিয়া দেখেন গায়েন দুইজনে ॥ 
ধাইয়া লক্ষ্মণ গিয়া জানায় রামের গোচরে। 
অপূর্ব গায়ন আঁসয়াছে দুয়াবে॥ 
এতেক লক্ষ্মণ যাঁদ কাঁহল রামের স্থানে । 
গায়ন আনিতে রাম কাহলা সন্নিধানে ॥ 
রামের আজ্ঞা পায়্যা বাহিরে আইলা লক্ষণ । 
হাথে ধাঁরয়া লৈয়া যান ছাওয়াল দুইজন ৷৷ 
দুই ছাওয়াল লৈয়া লক্ষ্মণ 

গেলা রামের স্থানে । 
অপব্ব দৌঁখয়া রাম হাসেন মনে মনে॥ 
“দুইজনের হাথে বাঁণা দেখিতে সুন্দর । 
দুই ভাই দেখ্যা রাম হার্ষত অন্তর! 
রাম বূলেন ডাক দেহ যত লোক এথা বৈসে। 
 মরিশভতের লোক রামের আজ্ঞা পায়্যা 

আইস 


স।খ।নুণ, 


পান্রামত্র লোকজন আহ রামের স্থানে। 


বদ্ধ পাণ্ডত সভ আহগ। গ্রবণে॥ 


নঢ নত্ড ক আহুল সংগ।ত বে ব জানে। 
শুনে রামায়ণ গীত গায় দুইজনে ॥ 
দুই ছাওয়াল গীত গায় রামের গোচর। 
দুই ভাই দোঁখ যেন রামের সের ॥ 
কাণ্চন আসনে বৈসে জটাবাকল ধারী । 
রামের আকাতি দোঁখ [শিশু 
চানতে না পাঁর॥ 
নানা রাগে গায় দহে" রামায়ণ গাঁত। 
রাক্ষস বানর সব্বলোক শুনে একাঁচিত ॥ 
নট রাগে সভাকারে কারল মোৌহত॥। + 
রাগরাগণীতে মার্তমন্ত রামায়ণ গীত ॥ 
সভাখণ্ড বৈস্যা সভে করয়ে যুগাঁত ৷ 
পানামা পা আতা 
জটা বাকল ধরে দুহে এই মাত্র আন। 
আকাতপ্রকীত দহে রামের সমান! 
গন্ধব্্ব কিন্নর জান গাঁত মধুর শ্রবণ। 
গাতে মোহিল দহে সভাকার মন ॥ 
শ্লোক ছন্দে গীত গায় বীণার সবদে। 
নিশব্দে সকল লোক সুনে পদে পদে ॥* 
প্রথমত গায় গীত বংশাত 1শকাঁল। 
বিংশতি অধ্যায় গাইয়া দুইজন গীত 
সঙকাঁল ॥' 
এক দিনের গাঁত শুনিয়া হইল সমাধান। 
রাম বলেন গায়নেরে দেহ রত্ন দান৷ 
নানা অলংকার মাল্য পূগাঁন্ধ চন্দন। 
স্বর্ণ অলঙ্কার দল আত সুশোভন ॥ 
রাম বলেন গীতের অনুরূপ নহে দান। 
বস্দ অলংকার মালা কর পাঁরধান॥ 
দুই গায়ক বলেন মোরা ফলমূল করি ভক্ষণ । 
নানা রত্ব ধনে মোর কোন্‌ প্রয়োজন ॥ 
মুনির সনে তপ করি ফলমূলে উদর ভরে। 
তোমার ধনরত্ব রাখ লইয়া ভাগ্ডাবে" 
রাম বলেন তোমা সভায় জিজ্ঞাস কাহিননি। 
কাহার কাঁবত্বগীত কহ দেখি শাঁনা। ২ 
কোন্‌ অধ্যায় কাঁরয়া কাহিনী কোন্‌ অবসান। 
কোন্‌ কাঁহনী ইহার কাঁবত্ব বাখান। 
শুনলে ক পূণ্য হয় কি ফল ইহার। 
আর কত গীত আছে কাব্যের ভিতর ॥ 
কাব্যের বাখান শ্লোক কত ইহার সর্গ। 
দুই ছাওয়াল লৈয়া রাম বঝিছেন স্বর্ণ! 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


এত যাঁদ জিজ্ঞাসলেন সূর্যাবংশের নাথ। 
দুই ভাই কহিছেন যোড় করিয়া হাথ॥ 
চারশত সহস্র শ্লোক কাব্যের বাখান। 
এগার শত সংহতা সূত্র কাব্যের ব্যাখ্যান ৷ 
যে জন শুনিতে ইচ্ছা করে আভলাষ। 
কোটি কল্প বংসর সেই থাকো স্বর্গবাস॥ 
অপান্রক শুনলে ইহা পায় পূত্রবর । 
এক কাণ্ড পথ শুনিলে অশ্বমেধের ফল॥ 
তুমি অশ্বমেধ কৈলা অনেক যতনে। 
অশ্বমেধের ফল পায় যাঁদ রামায়ণ শুনে ॥ 
তোমার জন্ম হইতে ষাট সহস্র বংসর। 
অনাগত পুথি কৈল বাল্মীক মুনিবর ॥ 
নাহ অবতার হইতে আগে কৈলা পোথা। 
আদ্যকাণ্ডে আগে রাম তোমার জন্মকথা ৷ 
অযোধ্যাকাণ্ডে রাম তুম পাইবে ছত্ৰদণ্ড 
রাজ্য হারাইল তায় কেকয়ী পাষণ্ড ॥ 
তোমার বাপ দশরথ স্ত্রীর কূর্পর। 
স্লীর কথায় তোমায় পাঠাইল বনের ভিতর ॥ 
তোমা বনবাস দয়া বুড়া রাজা মরে। 
অরণাকাণ্ডে রাবণ সীতা হর্যা নিল ঘরে ॥ 
দুই শোকে রাম তুমি পাইলা বড় তাপ। 
কাঁন্কম্ধাকাণ্ডে তোমার হইল 'মন্রলাভ ॥ 
সূন্দরকাণ্ডে রাম তুমি কৈলা সেতুবন্ধ। 
লঙ্কাকাণ্ডে সবংশে মাঁরলা দশস্কন্ধ ॥ 
সাীতায় পরাঁক্ষা দয়া রাজা কৈলা বিভীষণে। 
পতা সম্ভাষয়া দেশে কারলা গমনে 
অযোধ্যায় আস্যা হৈলা পাঁথবীর রাজা। 
উত্তরকাণ্ডে পাল রাম লোকজনপ্রজা ॥ 
দশ হাজার বংসর কারলা লোকের পালন। 
নয় হাজার বৎসন্ব বুড়া রাজার মরণ ॥ 
আর এক সহস্র বংসর ছিল বুড়ার পরমাই। 
চাঁরভাই মোঁলয়া পাইলা বাপের পরমাই ॥ 
এগারো হাজার বৎসর 

কারবে লোকের পালন। 
আট হাজার বংসরে কৈলা সীতায় বঙ্জন ৷ 
দুব্বসা মান দ্বারে রহিবেন কোপে। 
লক্ষণ ভাই বাঁজ্জবে তুমি 

সেই মুনির শাপে॥ 

স্বর্গ বাসে যাইবে তুমি লইয়া সংসার । 
ইহা বাহ বাল্মীকি মান নাহ করেন আর॥ 


দুই ভাই গীত গাইল এক মাস। 
লি াসপাগপপপ লযনীযশোররোর - এসঠিাশরে হযাশিআসাদস নী 


৩৮১ 


রাম বলেন তোমা সভায় জিজ্ঞাস কারণ। 
কোন্‌ বংশে জন্ম তোমারা কাহার নন্দন 
সকল জানেন লবকুশ বাপের তরে চিনে। 
ছলে পাঁরচয় করে শিশু দুইজনে 
বাপেরে না চান মোরা 
মায়ের নাম সীতা। 

বাল্মীকর শিষ্য মোরা নাহ চান পিতা ॥ 
এত পাঁরচয় যাঁদ কৈল দুইজন । 
দুই পূত্র কোলে কার রামের ক্রন্দন ॥ 
আর বিভা নাহি কার নাহক সন্তাঁতি। 
বিনা দোষে বাঁজ্জয়াছি তন ব্যকাতি॥ 
রাম বলেন মুনি তুমি অন্তধ্যামী। 
ভূত ভাঁবষ্যং কথা সভ জান তুমি ॥ 
এ সভ বৃত্তান্ত মুনি না বলিলা মোরে। 
পরীক্ষা দয়া সীতায় তবে আনতাম ঘরে ॥ 
যত লোক আঁসয়াছে যত নাহি আইসে। 
সীতার পরাক্ষা শুন্যা ধায়্যা সবে আইসে॥ 
স্ী পুরুষে ধায়্যা আইসে সকল সংসার । 
বুড়া শিশু কানা খোড়া কৈল আগার ॥ 
উদ্ধ্ববাসে ধায়া আসে স্ত্রী গব্ভবতশী। 
লঙ্জা ভয় তোঁজয়া আইসে কুলের যুবতী ৷ 
কুলবধূ যত আছে রাজার কুমারী । 
সাঁতার পরাক্ষা শন্যা কাঁদে 

যত অন্তঃপুরের নারী ৷ 
কেহো খসাইয়া ফেলে পায়ের নূপুর। 
ভূমে লোটাইয়া কেহো কাঁদয়ে প্রচুর ॥ 
কাহার বূদ্ধে রঘুনাথ হেন কর্ম করে। 
পরাক্ষা দিতে সীতা আনে সভার "ভতরে ॥ 
শাশুড়ি সভের পায় ধার কহে বহৃগণ। 
রঘুনাথের তরে গিয়া বুঝাও তিনজন ॥ 
[তিনজন গেল তখন রঘুনাথের স্থানে । 
রামের তরে বুঝায় তারা বাবধ বিধানে ॥ 
একবার পরীক্ষা দলা সাগরের পার। 
প্‌নব্বার পরীক্ষা দেও এ কোন্‌ বিচার ॥ 
জনক রাজার গৌরব রাখতো তোমার বাপ। 
হেন রাজার মনে তুমি কেন দেহ তাপ॥ 
সীতা আনিয়া রাম করাও গৃহপ্রবেশ। 
হরিষ হৈয়া জনক রাজা যান আপন দেশ! 
রাম বলেন জনক রাজার না কাঁর অনুর্যেষ। 
পরাঁক্ষা বনে মংসার লোক না পায় গ্ুবোধ ৷ 
রাজা হৈয়া আপন পপ আমি না কাঁর বচাই ৷ 
আমার আঁবচারে নম্ট হইবে সংসার ॥ 


banglabooks.in 


৩৮২ 


এত যাঁদ রঘ্দনাথ বাললা 'নষ্ঠুর। 
কাঁদিয়া তিনজন গেলা নিজ অন্তঃপুর॥ 
রাম বলেন শুন বাঁল বাজ্মীক ম্বান। 
খাঁঘ্রগতি নিজ দেশে চলহ আপাঁন॥ 
রথ লৈয়া তোমার সনে চলুক পারথি। 
রথে করি সাঁতায় কাল আনিবে শর্ত ৷ 
এত শনি মুন রামের আজ্ঞা পায়্যা। 
নিজ স্থানে গেলা মান সারাথ লৈয়া ৷ 
মুন বলেন মোর বচন শুন দেবী পীতা। 
পূৰ্ব িব্বন্ধ তোমার কারল বিধাতা ॥ 
রঘদনাথের আজ্ঞা দেশে করহ গমন। 
পরাঁক্ষা দেখিতে আস্যাছে ব্রিভুবন॥ 
*মুনির ঠাঁঞ এ ত শুন দাতা ঠাকুরানী। 
ধারা শ্রাবণ যেন সাঁতার চক্ষে পড়ে পান ॥* 
মুনি সভার বহু ঝি গুণেতে আগাঁল। 
তাহা সভার ঠাঁঞ সীতা 

করেন কোলাকোঁল ॥ 
মুনিপত্বীর তরে সীতা করেন নমস্কার 
মেলানি কারলাম মাতা না দৌখব আর॥ 
মুনপত্নী বলেন মা তুমি যাইবে কোথা । 
বুকে শেল বাঁজল মোর রাঁহল মনে ব্যথা ৷ 
সীতা সীতা বাল আম না ডাকব আর। 
সীতা দেবী সাক্ষাৎ লক্ষী অবতার ॥ 
রথে চাঁড়য়া সীতা করহ গমন। 
আর না শুনিব আমি মধুর বচন! 
বাল্মীকির দেশেতে উঠিল কন্দন। 
মাথায় হাথ "দয়া কাঁদে যত লোকজন ॥ 
মাথায় হাথে কাঁদে লোক 

লক্ষন ছাঁড়লা দেশ। 
অযোধায় গয়া সীতা কারল প্রবেশ ॥ 

র যত লোক আইল সত্বর। 
হেন কালে গেল রথ বাঁড়র ভিতর ॥ 
সভার ভিতর সীতা রথে হইতে উাঁল। 
বিদ্যুতের ছটা যেন পড়িছে জুল ৷ 
স্বর্গ মত্ত পাতাল বাঁসয়াছে 'ত্রভূবন। 
স্ত্রী পুরুষ অযোধায় যত পুরশজন। 
দেব শন্ধব্ব যত দোঁখয়া 'বাস্মিত। 
সীতার রূপ দেখা সভে হইলা 'চাল্তিত ॥ 
আছুক অন্যের কাজ যত মাঁনিগণ। 
সাঁতার র'প দাঁখযা সড়ে হইল অচেতন! 
রামের চরণ সীতা দড় কাঁরল মনে। 
তেন কালে বাল্মশীক বলে রঘুনাথের স্থানে, 


রামায়ণ 


* চ্যবনের পনর আম বাল্মীক খাঁষ। 
'অনেক তপস্যা আম কাঁরল; উপবাসী॥ 


তপে জন্ম গেল আমার মিথ্যা নাহ বাঁল। 
মিথ্যা কথা কৈলে হয় সভ পণ্য কালী॥ 
আঁগ্নশদ্ধা সীতা দেবী এড় কার ডরে। 
আম জান পাপ নাহ সাঁতার শরীরে ॥ 
সত্য ন্রেতা দ্বাপর কলি জানি দল্ডমান্র। 


আম জানি পাপ নাহ সীতার শরীর পাঁবন্র ॥ 


আপনার ঘরে লও সীতা করিয়া বিচার 
লবকুশ দুই পুত্র সীতার কুমার ॥ 

আমার বচন তুমি না করিহ আন। 

দুই পুত্র সীতা তুমি লহ আপন স্থান॥ " 
যোড় হাথ কাঁরয়া রাম মুানর তরে বলে। 
সাঁতার চাঁরন্র আম জান ভালে ভালে ॥ 
আম জানি সীতার শরীরে নাহ পাপ। 
বিধাতার 'িব্বন্ধ সীঁতায় লোকে দেয় তাপ! 
আর কিছু মহাম্ীন না বাঁলহ মোরে। 
আরবার পরণক্ষা দিব লোকচচ্চার ডরে ॥ 
রাম বলেন সীতা শুন আমার বচন। 
স্বর্গ মৰ্ত্ত্য পাতাল এই দেখ ্রিভুবন॥ 
আরবার পরাক্ষা লহ 'ব্রভূবনের আগে। 
পরীক্ষায় ন্রিভুবন বিস্ময় যেন দেখে ॥ 
সীতা বলেন প্রভ্‌ মোর ক সাধ জীবনে । 
আগ্ন্কুণ্ড করিয়া মার তোমা বদামানে ৷ 
শবশুরকুলে বাপকুলে রাঁহতে নাহ স্থান। 
আগ্নপরাক্ষা দয়া মোর কর অপমান 
কুলের বহয়ার তারা আছে সভে ঘরে। 
বারে বারে সীতা আইসে সভার ভিতরে ॥ 
বেশা নটর ন্যায় মোরে করিলা ব্যবহার । 
পরণীক্ষা ঈদতে সভার 'ভতর আন বারবার ॥ 
স্ব্বগুণ ধর রাম বিচারে পাঁণ্ডত। 
বাঁজ্জয়া পরীক্ষা দিতে নহে ত উচিত৷ 
অদেখা হই আম ঘচিবে জঞ্জাল । 
সংসারেতে সাধ নাহ যাইব পাতাল ॥ 
আজ হইতে ঘচক প্রভূর লক্জাদঃখ। 
আর নাহ দেখ যেন এ পাপনৰ মুখ 
তোমাব 'বিদামানে প্রভ্‌ মারব পবাণে। 
মেলানি মাগল সীতা তামার চবণে॥ 
একবার পরীক্ষা দলা দদব 'িদমানে। 
দেবগণে যে বাঁললা শ্‌নিলা শ্রবণে॥ 
ঘবে আঁনয়া মোরে কর উপহাস। 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


রাজার মহারানী হৈয়া ম্বানপাড়ায় বাঁস। 
ফলমূল খাই নিত্য মননের মত তপস্বী॥ 
জন্মে জন্মে রঘুনাথ তুম হৈও পাঁতি। 
আর কোন যুগে যেন না কর এমন দুর্গীত ৷ 
আমায় তোমায় বিচ্ছেদ নাহ কোন কালে। 
জল্মজন্মান্তরে রাম হৈও আমার ঈশ্বরে ॥ 
তার বচন যত শুনে সব্্বলোকে। 
লক্জায় কাতরা সীতা পাঁথবাীরে ডাকে ॥ 
আর মুখ দেখাইতে মা বড় লঙ্জা বাঁস। 
হেন মনে কার আমি তোমায় প্রবেশি॥ 
মা হৈয়া পাঁথবী বিয়ের ঘুচাও লাজ। 
ঝর দুঃখ ঘুচাইতে মায়ের কত বড় কাজ ॥ 
কত দুঃখ সাহবেক অবলার প্রাণে । 
সেবা করিয়া থাকি যেন তোমার চরণে ৷ 
অশেষ প্রকারে সীতা পৃঁথবীকে 
করেন স্তুতি। 

পাতালে থাঁকব মা তোমার সংহাতি॥ 
কাতর হইয়া সীতা ডাকল করুণে। 
সপ্ত পাতালে থাকিয়া পাঁথবা তাহা শুনে ॥ 
সীতা লইতে প্‌থিবী হইলা আগুসার। 
সপ্ত পাতাল ভোঁদয়া হইল এক দয়ার ॥ 
আচাঁম্বতে উঠিল সোনার 'সংহাসন। 

দশ দিগ্‌ আলো করে মর্ত্য ভুবন ॥ 


হার কেয়র আর 
দিব্য বস্ত্র পারধান। 
মূর্ত ধারয়া পৃথিবী উাঁঠলা 
সভা বিদ্যমান ॥ 
ঝ বাঁলয়া পাঁথবী সাঁতার ধরেন হাথে। 
কোলেতে কারিয়া সীতা তৃঁলিল লৈয়া রথে॥ 
আগ্নপরণক্ষা দয়া তোমা করেন অপমান। 
লোক লৈয়া থাকুন রাম তুমি আইস মোর 
স্থান ॥ 
লোকজন লৈয়া রাম করুন ঠাকুরাল। 
মায়ে ঝিয়ে আমরা গিয়া থাকিব পাতাল ॥ 
পাঁথবীর বচন যত শ্নিলা সৰ্ব্ব লোকে। 
“চক্ষুর লোহে তিতে লোক 
সংসার শুন্য দেখে! 
চক্ষ৮ুর কোণে না দেখেন সীতা আপন 
ছাওয়ালে। 
রামের চরণ দেখ্যা সীতা সধ্যাল পাতালে! 
সীতা পাতাল যাইতে রাম সাতার চুলে ধাঁর। 


৩৮৩ 


রামের ক্রদ্দন তখন উঠিল অপার! 
হাহাকার শব্দ করে সকল সংসার ॥ 

কামনা করিয়া ইহা শুনে যেই লোকে। 
সীতার চাঁরত্র শুনলে তার পাপ নাহ থাকে ॥ 
কাত্তবাস গাইল গীত অমৃতের সার। 
উত্তরকাণ্ড রঁচিল সীতা গেলেন পাতাল ॥ 


বার্তা পায়ঠা লবকুশ হাথের ফেলে বাঁণা। 
ভূমে লোটাইয়৷ কাঁদে ভাই দুইজনা॥ 
দয়া ছাঁড়য়া মা গেলা পাতালপুরী। 
আমা দূহার তরে মা হইলা নিষ্ঠুর ॥ 
বিস্তর দুঃখ পায়) মা গেলা তো পাতাল। 
অনাথ করিয়া, মা দুইজন ছাওয়াল ॥ 
পত্রের ক্রন্দনে রম হইলা কাতর। 
অ*ত৫পুরে পাঠাইল মায়ের গোচর ॥ 
কৌশল্যা সমতা আর রাণী তো কেকয়ী। 
লবকুশ লৈয়া রোদন করেন সভাই ॥ 
মা হৈয়া সীতা তোমা দুই ভাইর 

হইল দারুণ। 
হেন মায়ের তরে কেন করহ ক্রন্দন ॥ 
মায়ের তরে দেখা নাই গেলা দূর দেশ। 
তোমরা দূভাই বট সভার সন্দেশ ॥ 
কোন জন প্রবো'ধতে না পারে সীতার বালা । 
যতেক খুড়িমা তারা প্রবোধিতে গেলা॥ 
বিধাতার নিবর্বশ্ধ সীতার কম্মফল। 
এত সম্পদ এড়িয়া সীতা গেলা তো পাতাল ॥ 
এক মা আছিলা তোমার জনকনাঁদ্দিনী। 
আমরা সভ আছ তোমার তিন জননী ॥ 
মায়ের সনে বাপ্‌ আর নিবে দরশন। 
আমা সভা দেখি বাপু সম্বর ক্রন্দন৷ 
দুই ভাইর চক্ষুর জলে তাঁতল মোঁদনী। 
প্রবোধতে নারলেন তিন ঠাকুরাণী ॥ 
রামেব তিন ভাই গেলা প্রাবোধ করিবারে। 
স্্ীগণ আড়ালে গেলা ঘরের ভিতরে ॥ 
ভরত লক্ষ্মণ আর বাঁর শঘুঘা। 
তিন খুড়া ভাইপোয় দেন প্রবোধ বচন॥ , 
*আমা সভার মাতা সব পরম সুল্দলাঁ। 
সোহাগ আগাঁল তারা রপে বিদ্যাধরস,॥ 
হেন মায়ের স্নেহ মোহ আমরা পার্সারলাম 

মনে। 


banglabooks.in 


৩৮৪ 


ত্রভজুবনের নাথ রাম পরম মহাবার। 


হেন জনার পত্র হৈয়া কেন হইলা আস্থর ॥ , 


কাল পরশু তোমার বাপ 
তোমায় করিবেন রাজা। 
আঁস্থর হইলে কেমনে পাঁলবে লোক প্রজা ৷ 
ভগারথ আনলেন গঙ্গা ভাগীরথাী। 
তোমার বাপ বিভা কৈলেন মাতা হেন সতী ॥ 
এই দুই কৰ্ম্ম থাকল কুলের ঘোষণ। 
হেন হরিষে বিষাদ কর কিসের কারণ ৷ 
সীতা মা ধন্যা তোমার কাঁদ কেন দুঃথে। 
মায়া জলেন সীতা 
কাঁবত্ব তোমার মূখে ॥ 
সংসার মোহত কাঁরএ লোকে ঘোঁষত। 
গাইবে ত্ৰিভুবনে লোক সীতার চাঁরত ॥ 
চাঁরঘুগে থাকিবেক গীতের খেয়াতি। 
সাঁতার চারন্র শুনলে অন্য স্ত্রী হইবেক 
সতী ॥ 
ভাইপোয়ের তরে খূড়া দিলেন পাঁতয়ান। 
সীতার তরে কাঁদেন সভে কাঁরয়া ধেয়ান॥ 
রাম বলেন সীতা হেন স্ত্রী হারাইলু সভা 
[বদ্যমানে 


কি কারবে রাজ্যভোগ সাঁতার বিহনে॥ 
আমার অগোচরে সীতা হরিল রাবণে। 
সবংশে মারল সেই আমার বাণে॥ 
মোর বিদ্যমানে সীতা পাঁথবাী কৈলা চুরি। 
পৃথিবী কাটিয়া আনিব সীতা তো সুন্দরী ৷ 
যজ্ঞ কাঁরতে জনক রাজা যজ্ঞভাাম চসে। 
পাঁথবী হইতে সীতা উপজিল চাসে॥ 
চাসভূমিতে হইল সাঁতার জন্মের অনুবন্ধ। 
তে কারণে পাঁথবী সনে শাশাঁড় সম্বন্ধ | 
রঘুনাথ বলেন শাশাঁড় গাব্বতা। 
আমায় দুঃখ না দিও বাহর কর্যা দেহ সীতা ॥ 
যোড় হাথ করিয়া রাম বলেন নিরন্তর 
তথাঁপ পাঁথবী দেবী না দেন উত্তর ॥ 
যোড় হাথ কাঁরয়া রাম 'বিনয়বাক্য বলে। 
উত্তর না পায়্যা রাম আঁধক কোপে জ্বলে ৷৷ 
'রাম বলেন লক্ষ্মণ আন ঝাট ধনুকবাণ। 
পৃথিবী কাঁটয়া আজ কাঁরব খান খান। 
শ্লাশাড় হৈয়া জামাই মনের দুঃখে পাঁড়। 
ক্যেঞ্জার পৃথিবী তৃমি-কোথার শাশাড়। 
ৰি ৰ বনতে হখন তুম কৈলা আগুসার। 
তথান পাঠাইতাম তোমায়. যমন যার. 


রামানণ 


রামের কোপ দেখিয়া ব্রহ্মা (চন্তিত হইলা 


মনে। 
আপাঁন আইলা ব্রহ্মা রাম বিদ্যমানে ॥ 
ব্ৰহ্মা বলেন রাম তুমি বিষণ অবতার । 
বাল্মীক মান কাঁবন্ক কৈল 'বাঁদত সংসার ॥ 
জন্ম হইতে যত কথা তোমার চাঁরত। 
অবতার না হইতে মুন করিল কবিত্ব॥ 
ভূত ভাঁবষ্যৎ কথা মনন 
তপঃফলে জানে। 
সকল পাপ খণ্ডে তোমার নাম শ্রবণে॥ 
আদি কাঁব বাল্মীক কৈল রামায়ণ। 
শুনি পাপক্ষয় হয় দুঃখ বিমোচন ॥ 
আপনি রাম বিষ তুম ভ্রৈলোক্য ঈশ্বর । 
প্‌থিবাী পাঁললা তুমি গুণের সাগর ॥ 
অনাথের নাথ তুম পৃথিবীর পাঁত। 
পণথবী কাটিয়া কেন থুইবে খেয়াত॥ 
তোমায় স্মরণ কৈলে পাপ নাহ থাকে। 
আপাঁন বকল হইলে এক স্ত্রীর শোকে ॥ 
ব্ৰহ্মা আদি যত দেবতাগণ ঘুষ । 
ব্ৰহ্মা আঁদ সকলে রামায়ণ শুনিতে বাঁস ॥ 
দেবগণ মূনিগণ বাঁসল কৌতুকে । 
কৌতুকে রামায়ণ শুনে সৰ্ব্বলোকে 
বাল্মীকির কবিত্ব অদ্ভূত ননর্ম্মাণ। | 
শুনলে পাপ খণ্ডে 
বৈকুন্ঠে হয় স্থান ॥ 
উত্তর রামায়ণে ব্রহ্মা রামেরে প্রবোধ করে। 
হেন কালে পাথবী বলেন রামের তরে॥ 
আমার উপর কোপ রাম কর অকারণ । 
কারো দোষ নাহি তোমার দৈবের লিখন ॥ 
কোন দোষে মোর ঝিকে দিলা বনবাস। 
বনবাস দিয়া কেন আন আপন পাশ ॥ 
আমায় বাঁধয়া তুম কাঁরবে কোন্‌ কাজ। 
বাঁজ্জয়া পরীক্ষা দিতে নাহি বাস লাজ॥ 
আমার ঘরে আসিয়া সীতা তিলেক নাঁহ 
থাকে । 
দিব্য মার্ত ধর্যা লতা সণ্থরে তন লোকে! 
বিষ্ণুর স্থানে গেলা হৈয়া লক্ষন কমলা। 
নাগলোকে সশতা দাঁধাইলা' এক কলা! 
স্বর্পলোক নাগলোক পূজে তো দেবতা । 
তার অংশে এক কলা হৈয়াঁছলা সীতা? 
দৈবগাত “তা সপ্টরে দিন লোকে। 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


ইহলোকে সীতার সনে নহিবে দরশন। 
বৈকুন্ঠে বিষ্ণু লক্ষী 
হইবে মিলন ॥ 


এতেক যাঁদ রামের তরে বাঁললা পাঁথবা। 
রামের তরে বলেন বাল্মীক মহাকাব ৷ 
সীতা লাঁগয়া বত দুঃখ পায়্যাছ তুম চিতে। 
কাল রামায়ণ শুীনবা তুম ভালমতে ॥ 
প্রভাত হইলে লবকুশ রামায়ণ গাঁত গায়। 
সংগীত রামায়ণ শুনিয়াছে সভায় ॥ 
যজ্ঞ অবশেষ গীত ছিল যেই শেষে। 
কৌতুকেতে রামায়ণ শুনে স্ব দেশে ॥ 
কালপুর্ষের সনে হইবে দরশন। 
সংসার ছাড়িয়া বৈকুন্ঠে কারবে গমন॥ 
হইবেক হেন কথা শুন্যা রাম চমাঁকত। 
এড়াইতে না পারেন রাম দৈবের 'লাখত ॥ 
রামায়ণ শুনিয়া রাম 

পাসরিলা সীতার শোক। 
যজ্ঞ সাঙ্গ কর্যা রাম পাঠান পবর্বলোক॥ 
জনক রাজারে রাম করিলা স্তবন। 
যজ্ঞের দক্ষিণা দিলা বহুমূল্য ধন॥ 
ব্রাহ্মণের প্রীত হইল রঘুনাথের দানে। 
মেলান করিয়া চলে রাক্ষস বিভীষণে ॥ 
সূগ্রীব অঙ্গদ চাঁলল বীর হনূমান। 
নল নীল কৃমূদ আর জাম্বুবান ॥ 
মেলানি করিয়া চলে পাঁথবীর যত রাজা । 
নানা রত্বধনে রাম 

সভার করেন পূজা ॥ 

বহ্মা আদি কাঁরয়া যতেক দেবগণ। 
যার যেবা স্থানে গেলা আপন ভবন? 
উত্তরকাণ্ড রামায়ণ অদ্ভূত ির্ম্মাণ। 
কাত্তবাস রচিল গত যজ্ঞ অবসান 


সংসার শূন্য দেখেন রাম সাঁতার বিহনে। 
চক্ষুর জল রঘ্দনাথের না ছাড়ে নয়নে ॥ 
পান্রমন্ন আদি সমস্ত ভাই সহোদর । 
বিভা কাঁরতে রামের তরে বুঝান নিরন্তর ৷ 
স্থানে স্থানে আছে যত রাজার কুমারাঁ। 
বাপের ঘরে থাঁকয়া তারা অনুমান কাঁর॥ 
রামের প্রিয়া সীতা দেবী 


৩৮৫ 


এখন বিভা রঘ্‌নাথ কারবেন নিশ্চয় । 
না জান কোন্‌ পুণ্যবতশী রামের মনে লয় 
সীতা বৈ রঘমনাথের আর নাহ মনে। 
সীতার শোকে রঘনাথ 

কাঁদেন রান দিনে ॥ 
পোনার সীতা দৌখয়া রাম স্থির করেন মন। 
অস্টক্ষণ পোনার সীতা করেন নিরীক্ষণ ॥ 
সীতা সীতা বাঁলয়া রাম ডাকেন নিরন্তর। 
সীতা নহে রামেরে কে ?দবে উত্তর ৷ 
এক দৃস্টে চাহেন রাম সোনার সাঁতার মুখ । 
উত্তর না পায়্যা রামের অধিক বাড়ে দুখ ॥ 
ব্রিভুবনের নাথ রাম হইলা বিকল। 
রামের ক্রু্দনে পান্রমিন্তর কাঁদে তো সকল ॥ 
কাঁদতে কাঁদতে রাম ছাঁড়লা নিশ্বাস 
উত্তরকাণ্ডে রামের ক্রন্দন 


রাঁচল কীত্তবাস ৷ 


এগারো হাজার বংসর রাম 

কৈলা লোকের পালন। 
পান্রামত্র সুখে আছে যত পরীজন ॥ 
কতো পান্রীমন্ত্র মৈল বয়েস অবসানে। 
সকল ভান্ডার শূন্য হইল বহুতর দানে॥ 
কৌশল্যা কেকয়ী আর স্মামন্রা ঠাকুরাণণ। 
দশরথের প্রিয় স্তী এই তিনজন জাঁন॥ 
আর যত মৈল রাজার সাত শত নারী । 
স্বর্গে গিয়া রাজার সনে সুখে কোল কার ॥ 
পান্রমন্র লৈয়া রাম আছেন রাজে। 
কেকয়ী সতার ব্রাহ্মণ আইল নানা পাজে॥ 
নমস্কার কাঁরয়া রাম দিলেন আসন। 
যোড় হাথ কাঁরয়া রাম জজ্ঞাসেন কারণ ৷ 
রাম বলেন সম্বাদ কহ আমা সভার 'হিত। 
কোন্‌ বিশেষ কার্যেয আইলা কহ ত্বারিত ॥ 
এত যদ রঘুনাথ জিজ্ঞাসেন বান্গণে। 
যুধাজিতের কথা কহে রঘুনাথের স্থানে ॥ 
'লোমহর্য গন্ধৰ্ব্ব রাম সব্বলোকে জানি। 
[তন কোট পত্র তার সব্ববলোকে গাঁণ॥ 
গন্ধব্ব মারিলে রাম সেই দেশ বৈসে। 
আপাঁন চলহ কিবা প্র 

পাঠাও যেমনে* আসে ৷৷ 


গেলা তো পাতালে। ব্রাহ্মণের কথা শ্দীন রঘ্যনাথের হাঙ্গ। 


পুরা, লা _ক্াঝসা বাগ হি কালে | 


ভরতের দুই পুত্র আনিলা আপন পাশ ॥ 


banglabooks.in 


৩৮৬ 


ভাস্কর পুচ্কর দুই ভাই সংগ্রামে পাঁজিত। . 
আপনার সৈন্য লৈয়া গিয়া 
গন্ধব্র্ধে মারহ ত্বারত॥ 
সৈন্য সামন্ত কটক সাঁজল 'বিদ্তর। 
দুই পূত্র লৈয়া ভরত গেলা মামার ঘর 
ভাঁগনা দেখিয়া হারষ যধাঁজিত। 
ভোজন শয়নে সভার কাঁরলা পার 
রা 
হাথে অস্ত্র কাঁরয়া সভে আইসে রড়ারাড় ॥ 
দঢ মৃচ্টিতে গন্ধবর্ব এড়ে জাটি ঝকড়া। 
অন্দে শিশধয়া পড়ে ভরতের হাথী ঘোড়া ৷ 
সাতাঁদন যুদ্ধ হইল কারো নাঁহ জয়। 
দোঁখয়া দেবতাগণে লাগল বিস্ময় ॥ 
মরা নাহ যায় গন্ধবর্ব দোঁখতে ভয়ংকর। 
বহ্ম অস্ত্র ভরত রাজা যাঁড়ল গত্বর ॥ 
এক বাণে বন্দী হইল গন্ধবর্ব তন কোঁট। 
বন্ধনের ঘায় মৈল কাঁরয়া ছটফটা ॥ 
এক বাণে তিন কোট গন্ধবর্ব বিনাশ। 
দেবতাগণ দেখিয়া তাহা লাগল তরাস॥ 
, ভাস্করে 'দলেন রাম গন্ধব্রের পুরী । 
প্‌চ্কর দেশ বাঁলয়া পূচ্কর আঁধকারী ॥ 
- পাঁচ বৎসর রাহিয়া বসাইল সেই দেশ। 
অযোধ্যায় আইলা ভরত শ্রীরামের দেশ৷ 
নানা রত্রধন দিয়া রামে কারন সম্ভাষণ । 
গন্ধবর্ববধ শ্‌নয়া রাম হরিষ হইল গন ৷ 
রাম বলন রাজা যোগা লক্ষ্যণকাঁমাব ।* 
দই ভাইপোয়ে দেহ রাজ্য আঁধকার ৷ 
আংগদ জাব চন্দকেত দই সহোদর । 
বামের আজ্ঞায দূই ভাই হইল দণ্ডধব ৷ 
অঙ্গদেরে দিলা বাম মজ্লদেশপবাঁ। 
চন্দাকেত হইল অসব দোশব আঁধকাবী ৷ 
সবাহ শত্রুঘাতী দুই সহোদর 
চাব কমাব চাঁর ঠাঁঞ পাইল 
লোকজনপ্রজা ৷ 
শৰথঘোনর দুই প্ৰ মধূপ্রীর বাজ্ঞা॥ 
লবক্কশ পাইলা অযোধ্যা নল্দীগাম ৷ 
আটজনে অষ্ট রাজা দলেন শ্রীবাম ৷ 
এগ্রারো হাজার বংসর বাম কাঁধলা রাজভোগ । 
তেন, অবতান নাহি হয.কোন যুগ ৷ 
কাঁত্বাস' পাঁণ্ডতের গীত অমতে আামাদ। 
দিশত শ্ৰাইগয লীন সংগা পাৱোধ | 


রামায়ণ 


কালপুরুষ আইল তবে সংসারবিনাশী। 
অযৌধ্যায় প্রবেশ করে হইয়া সন্ন্যাসী ৷ 
প্রভাতে আসিয়া দ্বারে রাহলা লক্ষ্মণ । 
হেন কালে কালপুরুষ আইল ততক্ষণ ॥ 
কালপুরুষ বলে আম ব্রহ্মার ব্রাহ্মণ । 
রামের ঠাঁঞ কহ শিয়া আমার কথন ॥ 
রামের ঠাঁঞ লক্ষ্মণ বীর গেলেন সম্ল্রমে 
যোড় হাথে বার্তা কহে শুনেন শ্রীরামে ৷ 
দুয়ারে রক্ষার দূত আইল আচম্বিত। 
আজ্ঞা কর রঘুনাথ আনিতে উচিত॥ 
রাম বলেন ঝাট আন করিয়া পুরস্কার । 
আমার আগে ব্রহ্মার দূত কৈল আগসার॥ 
রঘুনাথের আজ্ঞা পায়্যা লক্ষ্মণ সত্বর। 
কাল লৈয়া গেলা রামের গোচর ॥ 
পাদ্য অর্ঘ্য দিলা রাম বাঁসতে আসন। 
যোড় হাথে বলেন রাম কোন প্রয়োজন॥ 
*সন্নাসী বলে ব্ৰহ্মা পাঠাইলা তব স্থান। 
তাহার সম্বাদ কহেন কর অবধান |? 
কালপুরুষ বলে ক কাঁহব কারণ। 
ৱহ্মার সত্য তৃমি যাঁদ করহ পালন! 
তোমা আমা কথা কহিতে শুনে আর জন। 
ৰহ্মার আজ্ঞা তাহারে তুমি কবিবে বঙ্জ'ন ৷ 
ভাই ভাইপো শ্মনিলে মারবে পরাণে। 
সতা কর ব্রহ্মার কথা কাঁহ তোমার স্থানে ॥ 
রাম বলেন ঝাট চল লক্ষ্মণ শুনিলা শ্রবণে। 
সাবধানে রাঁহবা যেন কেহো না আসে এখানে! 
আছুক শুনিবার কাজ যাঁদ দুরে হইতে 
কেহো চায়। 
আমার ঠাঁঞ লক্ষ্মণ তার জীবনসংশয় ৷ 
এই সত্য কারলাম দূতের গোচর। 
রামের বচন শুনিয়া লক্ষণ চঁলিলা সত্বর 
রাজদ্বারে দ্বারী হৈয়া র'হলা লক্ষ্যাণ। 
বিধাতার 'িব্বন্ধ কর্ম্ম না যায খণ্ডন॥ 
কালপুরুষ সনে রাম করেন সম্ভাষণ । 
সাবধানে বহিদর্বারে আছেন লক্ষ্যাণ ॥ 
কালপুরুষ বলে আমি পাঁবচয কাঁৰ । 
কালপ্র্ষর্পীী যম আসি সাঁন্ট সংহার৷ 
লোকরক্ষার কারণ তোমাব অবতাব। 
আগার 
আমাব তরে যে বিষয় 'দিসাছ আঁধকাব। 
১ RE CPR 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


সংসারের যত লোক আমার দৃতে আনে। 
তোমা 'নতে আম আইলাম ৱহ্মার বচনে॥ 
ব্রহ্মার বচন গোসাঞ কর অবধান। 
সংসার কুড়াইয়া আইস আপনার স্থান ॥ 
বৈকুণ্ঠবাসীর বাস আমার নগরে। 
কামনা করয়ে তারা তোমা দৌঁখবারে ॥ 
বৈকুণ্ঠ ছাঁড়য়া গোসাঞ্ 
রাহলা তুম মর্তে। 
বৈকুণ্ঠে চলহ কি এখানে থাক যে লয় তব 
চিত্তে ৷ 
রাম বলেন কালপুরুষ শুনহ বচন। 
সংসার কুড়াইয়া আম করিব গমন৷ 
কালপুরুষের সনে রাম আছেন সম্ভাষণে। 
ৰহ্মার আজ্ঞায় দুব্বাসা আইলা ততক্ষণে॥ 
সভা কাঁরয়া লক্ষ্মণ বসিয়াছেন দুয়ারে । 
মীন বলে আমায় লহ পট 
রামের গোচরে ॥ 
লক্ষমণ বলেন খাঁনক ক্ষমা কর মনে। 
বক্মার দ্‌তের সনে রাম আছেন সম্ভাষণে 
আজ্ঞা কর আমি করি সেই প্রয়োজনে ৷ 
কাঁপল দুব্ববসা মুনি লক্ষণের বচনে॥ 
লক্ষ্মণেৰ ভিতে মান চাহেন কোপানলে। 
দেখিয়া লক্ষ্মণ বীর হইল চঞ্চলে ৷ 
দুবর্বাপা বলেন আমার শাপে কারো নাহক 
নিস্তার । 
শাপে 'পাড়াইয়া অযোধ্যা কাঁরব ছারখাব ৷ 
চাঁর ভাইর সন্তাঁত না থুইব এক অংশ। 
দশরথ রাজারে আজ কাঁরব 'নব্বংশ॥ 
মুনির কোপ দেখ্যা লক্ষণের হইল ত্রাস । 
আমার লাগিয়া কেন হৈবেক বাপের 
বংশনাশ ৷৷ 
এড়াইতে নাঁর আম দৈবের {লিখন। 
রামের ঠাঁঞ হইবে মোর অবশ্য বঙ্জন | 
বজ্জন মরণ দই একই সোঁসর। 
আমা লাগিয়া লোক কেন মাঁজবে সকল 
[আমি মারতে সবে মারবে একজন। 
বাপের বংশ নাশ আম কার ক কারণ! 
পূকর্ব কথা লক্ষণের পড়িয়া গেল মনে। 
আমার বজ্জন কথা 
I সুমন্ত কাঁহয়াছে মোর স্থানে॥ 
কালপদরূষ সনে রাম যখন কহেন কথা। 


৩৮৭ 


হেন কালে কালপুরুষ মাগল মেলান. , 
মুন প্রণাময়া রাম দলেন আসন পান ॥ 
যোড় হাথে বলেন রাম কোন্‌ প্রয়োজন। 
দুব্বাসা বলেন আম করিব ভোজন ॥ 
এক বংসর আম আছি অনাহার। 
অন্ন ব্যঞ্জন মোরে 'দবে নানা উপহার ॥ 
অন্ন ব্যঞ্জন দলা রাম অমত সমান। 
ভোজন কাঁরয়া তুষ্ট 
হইলা মান গেলা নিজ স্থান ৷ 
কালপুরুষের কথা রাম 
ভাবেন মনে মনে। 
কথা কাঁহতে আমার সনে দোৌখল লক্ষণে ॥ 
সত্য লঙ্ঘন করি যদি ব্থা জাঁবন। 
সত্য পাঁললে হয় লক্ষমণবর্জন ॥ 
হৃদয়ে কাতর লক্ষ্মণ চক্ষুর পানি পড়ে। 
অন্তরে দুধাখত রাম ঘন শ্বাস এড়ে॥ 
ডরে কেহো নাঁহ বলে লক্ষমণবঙ্্জন। 
কাতর হৈয়া আপাঁন বলেন লক্ষ্মণ ॥ 
মায়া মোহ ছাঁড়য়া আমায় করহ বঙ্জন। 
আমারে বাঁজ্জয়া তুমি কর সত্যের পালন ॥ 
লক্ষমণের বোলে রাম আধক বকল। 
বাঁশন্ঠ আদ মান রাম আনিলা সকল 
যেন মতে করিলা রাম সত্য বচন। 
সভা বিদ্যমানে রাম কহিলা কারণ ॥ 
মীন সভে বলেন রাম কোপ না কারহ মনে। 
সত্য যাঁদ পাঁলবে তবে ক কার্য লক্ষণে ৷" 
সত্য লাঁঙ্ঘলে বথায় জীবন। 
সত্য পাঁললে হয় লক্ষমণবঙ্জনন ॥ 
লক্ষণ বলে আমায় 
বজ্জয়া কর সত্য পালন। 
লক্ষণের বোলে রাম হইলা উন্মন॥ 
মুনি সভ বলেন সত্য লাগ 
তোমার বাপ তোমায় উপেক্ষে | 
সত্য লাগয়া মৈল বাজা তোমা পূন্রশোকে! 
তোমা পত্র বাঁজ্জতে রাজা 
কারো নাহ আনে 
ভাই বাঁজ্জতে যান্ত করহ সভার সনে? 
রাম হইতে আঁধক নাম তোমার বাখান। 
লক্ষ্মণ বজ্জতে তুম ি' কর অনুমান” 
ছত্ৰ দন্ড ধরতে 'তোমার 
হইল আঁধবাস। 


banglabooks.in 


9৮৮ 


আপ্নশদ্ধা সীতা এঁড়লা পরম সংন্দরাী 
সাঁতা ছাঁড়য়া রাম রাজ্য কর ব্রহ্মচারী ৷ 
এ সভ কার্য কারতে রাম মন্ত্র নাহ আঁন। 
লক্ষ্মণ বাঁজ্জতে কেন যান্ত অনুমানি। 
সভার ভিতরে বলেন রাম বাঁজ্জলাম লক্ষমণ। 
তোমার সনে ভাই আর নাহি দরশন ॥ 
হাথের বেত ছাড়েন লক্ষণ গায়ের অভরণ। 
রামে প্রদক্ষিণ কাঁরয়া চাঁললা লক্ষণ ॥ 
পান্রমন্র প্ৰজাগণ পাছে আইল সকল দেশ। 
সরযূর জলে লক্ষ্মণ করিলা প্রবেশ ৷ 
নদীস্রোত বহে যেন আত খরসান। 
স্রোতে লাঁবিয়া লক্ষণ তেজিলা পরাণ ॥ 
মানুষ দেহ ছাঁড়য়া গেলা বৈকুণ্ঠপুরী। 
{বিষ্ণুর সমান হৈয়া দেবগণে নমস্কার ॥ 
লক্ষমণের ধনুক দিল রঘুনাথের স্থানে । 
মোহ গেলা রঘুনাথ লক্ষ্মণ মরণে ৷ 
লক্ষণের শোকে রাম কাঁদেন রাত্রি দনে। 
লক্ষ্মণ বৈ রঘুনাথের আর নাহ মনে॥ 
আমা এাঁড়য়া কোথা গেলা ভাইরে লক্ষণ । 
তোমার বহনে কেন আছয়ে জীবন ॥ 
সাঁতারে বাঁজ্জলাম আমি লোক অপবাদে । 
তোমারে বজ্জিলাম আম কোন্‌ অপরাধে ॥ 
লক্ষণ বাঁজ্জয়া আমি কি করিব সংসার। 
তোমা হেন ভাই আমি না পাইব আর॥ 
তোমার বহনে আম আছি তো কুশলে। 
যেমন ধারা মৈল লক্ষ্মণ মারব সেই জলে ॥ 
যে দিগে লক্ষ্মণ গেলা সেই দিগে আম চাল। 
লক্ষণ বাঁলয়া রাম লোটাইয়া কান্দে ধল 
লক্ষণের শোকে রাম কাঁদেন 'বস্তর। 
ছন্র দণ্ড ধাঁরতে চান ভরতের উপর! 
ভরত রাজা হইতে রাম কাঁরলা সম্বোধন । 
ভরতেরে ডাকিয়া রাম কহেন বিধান 
ভরত বলে রাম শুন আমার উত্তর। 
শত্ুঘে]র নিকট দূত পাঠাও সত্বর ॥ 
ভরতের বচনে দূত পাঠাইলা ত্বরা। 

তন দিনে গিয়া দূত পাইল মথুরা॥ 
লৰুঘে]র সনে দূত কথা কহে কানে। 
সকল পাঁথবাঁ স্বর্গ যায় প্রভ্‌ রামের সনে॥ 
ভরত আদ কাঁরয়া যতেক পরীজন। 
রামের, সনে স্বর্গ যাইতে 'কবিবে গমন 
ia EMS ৬ 


রামায়ণ 


এত শ নিয়া শত্রুঘ হেট কৈলা মাথা । 
'পান্রীমন্ আনিয়া কাঁহলা সভ কথা॥ 
দুই পত্রকে রাজ্য কারলা সমর্প'ণ। 
অযোধ্যায় শন্রুঘয কাঁরলা গমন॥ 
সভা করিয়া রঘুনাথ বস্যাছেন রাজস্থানে। 
হেন কালে শরুঘনন গেলা সেইথানে ॥ 
শৰুঘ] করিলা রামের চরণ বন্দন। 
শন্রুঘম দেখিয়া রাম হরাষত মন॥ 
যোড় হাথে রামের তরে বলে সব্বজন। 
তোমার পাছে আমরা যাইব কমললোচন ॥ 
তোমার জীবনে গোসাঞ্ঃ সভাকার জীবন । 
তোমার মরণে গোসাঞ সভার মরণ ॥ 
এত শুনিয়া রঘুনাথ করেন অঙ্গীকার 
আমার সঙ্গে স্বর্গ চল 

বাঞ্চা যাহার ৷ 
অযোধ্যার লোক সভ জীবনে ছাড়ে আশ! 
রামের সঙ্গে সভে যাইবে স্বর্গ'বাস ' 
রাম স্বর্গ যাইবেন বার্তা গেল দেশে দেশে। 
পৃথিবীর যত লোক ধায়্যা ধায়া আইসে ॥ 
তিন কোটি রাক্ষস লৈয়া আইলা বভীষণ। 
আইলা স;গ্রীব রাজা লৈয়া বানরগণ ॥ 
নল নীল সেনাপত মন্পী জাম্বুবান। 
পবননন্দন আইলা বার হনুমান ॥ 
আর ষত লোক ছিল পাঁথবী ভিতর । 
দেশ ছাঁড়য়া আইল লোক সকল ॥ 
রামের সমুখে সভে আইলা শীঘ্রগাতি। 
যোড হাথ কাঁরয়া সভে রামেরে করে স্তাঁতি ॥ 
কত বার ব্রহ্মার সনে হইল দরশন। 
দেবগণ কতবার কৈল; সম্ভাষণ ॥ 
গন্ধব্বের গীত শুনিলাম আঁত মনোহর। 
বদ্যধরশর নৃতা গোসাঞি দোখল; 2বস্তর ৷ 
আমা সভার আছে গোসাঁঞ 

এক আভলাষ। 
তোমার সঙ্গে আমরা যাইব স্বর্গবাস॥ 
পৃথিবীর যত লোক করে যোড হাথ । 
আমা সভা এভিয়া স্বর্গে যাইবে রঘ্‌নাথ ॥ 
রাম বলেন বাঁল শুন পবননন্দন। 
আমার সঞ্ে স্বর্গে তোমার নাহি প্রয়োজন ৷৷ 
যাবং আমার নাম থাঁকবে সংসারে । 
চন্দ্র সূর্য্য যাবৎ প্রকাশ কাঁরবে প্রচারে 
এত কাল ইন:মান হইয়াছ অমর। 


banglabooks.in 


উত্তরকাণ্ড 


হনুমান বলে স্বর্গে মোর নাহি আভলাষ। 
তোমার গুণ যথায় শান দেই স্বর্গবাস॥ 
এক প্রসাদ রঘুনাথ মাগ তোমার স্থানে। 
তোমার গুণ নাম যেখানে করে 

মোর স্বর্গ সেই স্থানে ॥ 
হনুমানের তরে রাম দিলেন আঁলঙ্গন। 
সভাকারে প্রবোধ "দয়া রাম করিলা গমন ॥ 
আমা ভক্ত হনুমান পরম সস্থির। 
যেই তাম সেই আমি একই শরীর ॥ 
সৃগ্রীব অঙ্গদ আর ধার্মিক বিভীষণ। 
গভাকার তরে রাম দলা আলঙ্গন ॥ 
ট্রাক্ষস বানর সভ করয়ে ক্রন্দন । 
সভাকারে প্রবোধ দিয়া করিলা গমন ॥ 
যাত্রা কারয়া রঘুনাথ ছাঁড়লা সংসার। 
রাম গেলেন পুথিবী হইল অন্ধকার ॥ 
অযোধ্যা ছা'ড়লা রাম হিমালয়ে গমন। 
বশিষ্ঠ আদ করিয়া চলিলা 

সকল মুঁনগণ॥ 

অবধূত সন্ন্যাসী চাঁলল 'বিদ্তর। 
বৈশ্য ক্ষত্ৰয্ন শূদ্ৰ চলিল সকল ॥ 
রাজাখণ্ড লইয়া ভরত কৈল আগ্‌সার। 
রামের পাছে লাঁগয়া যায় সকল সংসার ॥ 
হাথে লাঁড় করিয়া আইল বুড়া খোড়া কাণ। 
ষ্টান্তরণক্ষে যায় সে হইয়া মার্তমান ৷৷ 
স্থাবর জঙ্গম যত চলে রামের সনে। 
গাছে পক্ষ নাহ রয় নাহ রহে বনে॥ 
রাজ্য ছাঁডয়া গেল গহমালয় পব্বত। 
রামের পাছে যায় লোক দূই মাসের পথ॥ 
রথ লইয়া ৱনহ্মা আপাঁন আইলা রাম নিতে। 
বৈকুণ্ঠে আইস গোসাঞি বাজা সাঁহতে ॥ 
অবর্বদ কোর্ট রথ আইল সৰ্ব্বলোকে দেখে। 
আকাশ মাদ্দযা বথ রহিল অন্তবীক্ষে ৷ 
ইন্দ্র যম কবের বর্ণ আইলা পবন। 
রথের উপর রাঁহলা সভে উপর গগন ॥ 
সৃগান্ধি প্ম্পবান্টি ভয় দেবতা হরাঁষত। 
বিদ্যাধবীগণ নাচে গন্ধৰ্ব্বে গায় গত ৷ 
গঙ্গা সম নদীর জল এক ঠাঁঞ রহে। 
গঙ্গা এডয়া রঘুনাথ সরযুতে নাহে 
গঙ্গা ছাঁড়যা রঘুনাথ সরযতে ওলে॥ 
স্বর্গে দ-ন্দযাভ বাজে পুষ্প বারষণ। 
সরযূতে রঘনাথ তোঁজলা জীবন ॥ 


৩৮৯ 


মনুষ্য দেহ ছাড়িয়া গেলা 'নিজস্থান। 
বৈকৃণ্ঠেতে গিয়া বিষ্ণু হইলা মার্তমান ৷ 
রাম লক্ষ্মণ ভরত শন্রুঘয বীর।' 
বৈকুণ্ঠেতে গিয়া হইলা একই শরীর ॥ 
অন্তরীক্ষে সীতা দেবী আছিলা আকাশে । 
লক্ষ সরস্বতী রূপে রাহলা বষ্ণুপাশে॥ 
স্বর্গবাস কাঁরবে লোক কাঁরয়াছে মনে । 
শান্ত লোক স্বর্গে থাকে না যায় খন্ডনে॥ 
রাম রাম বাঁলতে যদ মরয়ে চণ্ডাল। 
শান্ত লোক স্বর্গে থাকে জন্ম নাহ আর॥ 
সকল লোক লৈয়া গেলা ব্লহ্গা বিষ্ণুর বচনে। 
সম্পদ পায় লোক শ্রীরাম স্মরণে ॥ 
সরযূর জল গভীর না হয় প্রমাণ। 
হেন জল কাদা হই এক হাট; সমান ॥ 
মৎস্য মকর সভ জলের উপর ভাসে । 
শরীর ছাঁড়য়া সভি গেলা স্বর্গবাসে ॥ 
দিব্য শরীর ধরে সভে 'দব্য বেশধারা । 
শ্রীরামের প্রসাদে সভে গেলা স্বর্গপুরী॥ 
মরণকালে রাম নাম বলে যেইজন। 

নিজ স্থানে স্থান দেন আপাঁন নারায়ণ ॥ 
পণথবীর যত লোক গিয়া রহিল স্বর্গবাসে । 
তাহা দেখিয়া ব্রহ্মা মনে মনে হাসে॥ 
চতুম্মখে ব্রহ্মা রামেরে কৈলা স্তুতি 
তোমা স্মরণে পাপ নষ্ট সে পায় মূকতি॥ 
আগম পুরাণ শাস্ত যতেক হয় গ্রল্থ। 
সকল তোমার সণম্ট শুনহ অনন্ত॥ 
উত্তরকাণ্ডে গাইল রামের স্বর্গবাস। 
অম.ততৃল্য রামায়ণ রাঁচল কৃত্তিবাস॥ 
রঘুনাথের স্বর্গবাস শুনে যেইজন। 
অখাণ্ডত মাত অন্তে স্বর্গেতে গমন ॥ 
একচিত্ত হৈয়া লোক শুন রামায়ণ । 

সাধু লোকে শুনে ইহা করিয়া যতন॥ 


ইতি উত্তরকাণ্ডরামায়ণং সমাগ্তম্‌। 


banglabooks.in 


পাঠবিপ্রারণ-প্রসজ 


এই বইয়ের পাঠ যেভাবে নির্ধারণ করা হয়েছে, তা আমরা ভূমিকায় ( পৃঃ ৫৪-৫৫ ) 
ব্যাখ্যা করেছি। এখন এ সম্বন্ধে বিস্তৃতভাবে অলোচনা করাছ। আলোচনার সময়ে 
আমরা--ভূমিকার ৫২-৫৩ পঙ্ঠোয় পাঁথগীলকে যেভাবে (ক), খে) ইত্যাঁদ দিয়ে 
চিহিত করা হয়েছে, সেই ক্রম অনুসারে তাদের (ক পথ, (খ। প্‌াঁথ প্রভীত বলে 
আঁভাঁহত করেছি। 

আঁদকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড ও 'কিচ্কিম্াকান্ডের পাঠ আমরা একাচ্ত- 
ভাবে (ক) পথ অর্থাৎ আদর্শ প্‌াঁথর উপর 'ভীত্তি করে প্রস্তুত করেছি। অঞ্প 
কয়েকটি ক্ষেত্রে--(ক) পুথির মধ্যে যেখানে 6৪ পঙ্ঠার বা্ণত ঘাট দেখা যায়, 
সেখানে পাঠ অন্য কোন সুরের দ্বারা সংশোধিত হয়েছে । এর একটি দৃষ্টান্ত দিচ্ছি। 
(ক) পথিতে আঁদকাণ্ডে একটি চরণের এই পাঠ পাওয়া যায় 

লোমপাদের রাজ্য পোড়াতে বিভাণ্ডক চলে। 
এখানে ‘পোড়াতে’ স্পষ্টতই আধুনক'লক্ষণাক্কাদ্ত। সেইজন্য, এর স্থানে আময়া 
ডঃ ভট্টশালীর আঁদকাণ্ডের পাঠ-- 
লোমপাদ দেশে তবে বিভাণ্ডক চলে ॥ 
গ্রহণ করোছ। 
আর একটি উদাহরণ দিই । অধোধ্যাকাণ্ডে (ক পাাথতে আছে 
আপদ পাঁড়ল কেকয়ণ কাঁজর কথা শুনে । অধদ্ম অপচয় সে কিছ? নাহ গণে ॥ 
শানে'--এই অসমাপিকা ক্রিয়া আধুনিক, আঁভশ্রুতির ফলে সৃন্ট। এজন্যে এই 
৷ পয়ারের প্রথম চরণাটির ক্ষেত্রে (ক) পাথর পাঠকে পাঁরত্যাগ করে হাঁরেন্দ্ুনাথ দণ্ডের 
অধোধ্যাকাণ্ডের পাঠ-স্*মচ্হরার বচন কেকয়ীর নিল মনে।” গ্রহণ করা হয়েছে । 

(ক) প্াথতে এই চার কাণ্ডে খুব বোঁশ ভানতা মেলে না। আমরা ভ্টশালীর 
আঁিকাণ্ড ও শ্রীরামপুর ১ ম সংস্করণ থেকে অনেকগ:লি অতাঁরন্ত ভাঁনতা নিয়েছি; 
সেগুলি আগে ও পরে যথারীতি * দিয়ে 'চাহত করা হয়েছে । | 

এই চারটি কাণ্ডে 'ক) প্ঢ়াথর পাঠ সংশোধনের ক্ষেত্রে খ) পাথর সাহায্যই 
বেশি গ্রহণ করা হয়েছে । আঁদকাণ্ডের ক্ষেত্রে ভট্টশালীর সংস্করণের এবং অরণ্যকান্ডের 
ক্ষেত্ৰে ( বিশেষত ৮১-৮৩ পষ্ঠোয় ) শ্রীরামপুর ১ম সংস্করণের সাহাধ্য নিয়োছি। 

প্রথম চারটি কান্ডের মত জুম্দরকাণ্ডের পাঠ-নর্ধারণ অত সহজে সম্পন্ন হয় নি। 
নুষ্্রকাণ্ডের প্রারদ্ভঅংশ নিয়ে কোন গোলযোগ হয় নি, কারণ এই অংশে (ক। পাথর 
পাঠ খুব সুন্দর এবং বিভন্ন পাঁথতে এই অংশের পাঠে এঁক্য দেখা যার (ডঃ 
নালনীকানত ভটুশালীও এই একা লক্ষ কয়োছলেন ॥) সীতার সঙ্গে হনুমানের প্রথম 
“সাক্ষাৎকারের বর্ণনায় (ক) পুথির পাঠে ভ্ুটি প্রবেশ করেছে। * ১৪৫ পথ্ঠার 
“বঘতপ্রমাণ বানর বিয়া গাছের ডালে ॥” চরণাঁটর় পর (ক) পাাথিতে এই 
পয়ারটি আছে, 

সাঁতা হনুমান দইজনে হইল সম্ভাষণ । হগুযোড় কাঁরযা বার কাঁরল প্রণাম | 


banglabooks.in 


৩৯২ রামায়ণ 


পয়ারাটি শধদ যে দন্ট-অন্ত্যামলশ্যান্ত। তা'ই নয়। এর অন্য তৃটিও আছে। এর্টে 
বলা হয়েছে সীতা হনুমান দু'জনে “সংভাষণ” হল-_কিল্তু সাঁতায় উক্তি (ক) পথিতে 
দেওয়া হয়েছে খানিকটা পরে । মাঝখানের চরণগাাীলতে হনুমান রামের প্রসঙ্গ ও তাঁর 
লঙ্কায় আসার ইতহাস ব্যস্ত করেছেন, যা তাঁর পরে ( অর্থাৎ সাঁতা রামের কথা বলতে 
অনুরোধ করার পর) করার কথা । (ক) পুথিতে হনুমানের রাম-সম্ব্ধায় টা 
অবথা মাঝখানে সীতার উত্তি দিয়ে খণ্ডিত করা হয়েছে । শ্রীরামপুর ১ম সংস্করণে 
এই অংশটি যথাযথভাবে বিন্যন্ত হয়েছে বলে তার সাহায্য নিয়ে আমরা ১৪৫-১৪৬ 
পৃঙ্ঠার পাঠ পুনগঠন করেছি। উপরে উদ্ধৃত পর়ারাটর ক্ষেত্রেও শ্রীয়ামপুর ১ম 
সংস্করণের পাঠ নেওয়া হয়েছে । 


এর পর অনেকগুলি পঞ্ঠা জংড়ে (ক) পির পাঠ প্রায় ঘটিহীন এবং আমাদের 
দ্বারাও গৃহীত । 'কিচ্তু বিভীষণ কর্তৃক রাবণের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে যাবা 
প্রসঙ্গ থেকে আবার (ক) পাথর পাঠে ভুটি প্রবেশ করেছে। (ক) ও (খ) উভয় 
পাঁথতেই (এবং অন্য অনেক পযীথতেও ) পাওয়া ধায় যে রাবণের পক্ষ ত্যাগ 
করার পর রামের পক্ষে যোগদান করার পরুর্বাহে, বিভীষণ কৈলাসে গিয়ে কুবেয়ের 
চরণবন্দনা করে তাঁকে সব কথা জানিয়োছলেন এবং কুবের 'বিভীষণের কাজ অনুমোদন 
করোছলেন। কিন্তু (ক) প্াঁথতে দেখা যায় কুবেরের কাছে শিবও বসেছিলেন, [তান 
রামের দগর্ঘ প্রশান্ত করে বিভীষণের রাম-্পক্ষে যোগদানের প্রশংসা করেন । (ক) পাাঁথতে 
কয়েক জায়গাতে শিবের রামভান্তর আতিশয্য দেখানো হয়েছে (যাঁদও রাবণ তাঁর 
পরম ভন্ত ); অন্যান্য পথ থেকে এর সমর্থন মেলে না। মোটের উপর আলোচ্য 
অংশে শিবের বিভীষণকে সমর্থন দানের ব্যাপারটি আমাদের কাছে খুবই বিসদৃশ বলে 
মনে হয়েছে, তাই এই অংশে আমরা আমরা (খ) পাথর পাঠকে গ্রহণ করেছি (পঃ 
৯৬৭ দরঃ)। এর পর আবার (ক) পাথর পাঠ বেশ পারচ্কার । ১৭৯ প্ঠার 
“সুগ্ৰীব বলে বানয় সভ কার মুখ চা ৷ সভে মেলিয়া গিয়া গাছ পাথর বহ ॥” 
পরার পর্যন্ত (এই পরার প্রায় সব প্াথতেই পাওয়া যায়--পাঠাজ্তর যৎসামান্য ) 
অন্যান্য পাথর সঙ্গে তার পাঠের মলও আছে । এ পয়ারের পর 'বাভন্ন পথর পাঠে 
গুরুতর প্রভেদ দেখা যায়, (ক) পাথর সঙ্গে এক (চ) পথ ছাড়া আর কারও পাঠের 
[মিল নেই ; আমরা ১৭২ পৃঃর “সাগরে জাঙ্গাল বান্ধিল শ্রীরাম লক্ষণ ॥ ” চরণ পর্যশ্ত 
'ক) প্হাঁথকেই অনুদরণ করোছ। এর পর কিন্তু (ক) পাথর পাঠের অনেকখানি 
আমরা বন করোছ ; বাঁজত অংশের সধাক্ষপ্রসার নীচে দেওয়া হ'ল। 
রাম-লক্ষযুণ সমুদ্রে জাঙ্গাল বাঁধছেন শুনে রাবণ রাজা ভয় পেয়ে রথে চড়ে সসৈন্যে 
এলেন এবং বানরদের নাদত অবস্হায় দেখে গাছ পাথর ফেলে জাঙ্গাল ভেঙে দিলেন । 
লক্ষণ জেগে ছিলেন, [তান শব্দ পেয়ে তিন বাণ ছংড়ে তিন যাক্ষসকে বধ করলেন । 
তখন রাবণ পালিয়ে গেলেন। পরের দিন সকালে লক্ষণের কাছে সব কথা 
শুনে ও রাক্ষসদের মৃতদেহ দেখে রাম মল্তীদের সঙ্গে পরামর্শ করলেন । বিভাষা 
বললেন রাবণই জাঞ্গাল ভাঙছেন । সেই রান্রে রাবণ আবার এলেন, কিন্তু বানররা গাছ- 
পাথর ছুড়ে তাঁকে তাড়াল। পর দিন সকালে রাম আবার সুগ্রীব ও বিভীষণের সঙ্গে 
পয়ামণ' করলেন । বিভীষগ বললেন, “রাবণ শিবভন্ত ; জাঙগালে শব গ্ছাপন করলে 


banglabooks.in 


পাতনিধণরণ-প্রস্ 68০ 


জায় তিনি জাঙ্গাল ভাঙতে পারবেন না ৷ এদন্যে বারাণসী থেকে শিব নিয়ে আসতে 
বে ।” রাম “কে বারাণসী যাবে” বলাতে হনহমান মাথা নোরালেন। রাম দ-্দণ্ডে 
শিব নিয়ে আসতে তাঁকে আদেশ দিলেন । হনুমান "্চক্ষুর নিগিষে' বায়াণসী 
পেশছোলেন ॥ মহাদেব তাঁকে পরাঁক্ষা করতে “মায়া সাঁজলা” । 'তীঁন স্বয়ং বৃষে 
চড়ে শ্‌ল হাতে নিয়ে মাঁন্দরের বাইরে রইলেন, মন্দিরের ভিতরেও আবার “রাছলা 
নন্দী ভূষ্গী সাথে” । হন:মান শিবাঁলহ্গ দেখার পর মীচ্দরের দ্বারে এসে বকে দেখে 
যোড় হাতে প্রণাম করে তাঁর আসার উদ্দেশ্য জানিয়ে বললেন, 
যদ মোরে কৃপা কর দেব ন্রিপুরাঁর। শতেক শিবাঁলঙ্গ দেহ লৈয়া শুভ কার ॥ 
তা শুনে শিব রাগ দোখয়ে বললেন, 

কোথাকার রাম তার কোথাকার লক্ষণ । তার কার্ধা আম সাধিব ফি কারণ ॥ 

মানুষ হইয়া রাম না জানে আপনা । আমারে লইতে পাঠায় পশু কপিজনা ॥ 
এ কথা শুনে ক্রুদ্ধ হয়ে হনুমান বললেন, “সাধে ফি তোমায় লোকে পাগল বলে? 
তোমার ভূষণ ছাই, বাহন ষাঁড়, তুঁম রামের মামা কি বুঝবে? মাম মানুষ নন, 
আঁখলপাঁতি। তুমি কৈলাসে গিয়ে শিঙ্গা বাজাও, এখানকায় আঁধকারী দেব বশ্বেশ্বয়। 
তাঁর কাছে আমি যাই ৷” শিব বললেন “তোর মরণ নিয়ড় ।” হনুমান বললেন, 
“মোটেই নয় । শিব না দিলে প.রীশযঘ্ধ' রামচচ্দের কাছে নিয়ে যাব ।” তখন শিবের 
আদেশে বৃষ দুই শৃঙ্গ দিয়ে হনুমানকে তাড়া করল। হনুমান তাকে “বুড়া দন্ত 
লড়বড’” প্রভাঁত বলে ব্যঙ্গ করলেন । হনুমান ও বৃষের মধ্যে কথা কাটাকাটির পর 
বৃষ বীরদাপে “শঙ্গ পাতি” অগ্রসর হল কি্তু হনুমানের লেজের বাড়ি খেয়ে সে 
গড়াতে লাগল। তখন শিব শূল হাতে নয়ে তেড়ে গেলেন--হনুমান তাঁকে স্তব ও 
অনুনয় করা সত্তেও । হনুমান তখন শিবের ছোঁড়া শূল ধরে ফেলে বললেন, “আজ্ঞা 
কর শৃলগাছ ভাঙ্গিয়া ফেলাই দূরে ।” তখন শিব হনুমানকে কোল দিয়ে তাঁর প্রার্থনা 
পূরণ ও আশীর্বাদ করলেন । হনুমান একটি দশ-যোজন পাঁরমিত পর্বতের উপর 
শিবাঁলজ্গগহাল বাঁসয়ে রামচন্দ্র কাছে নিয়ে গেলেন । 

এঁদকে হনুমানের দেরী দেখে লক্ষ্মণ ““মৃন্তিকার শব” চ্হাপন করে পুজা 
কয়াছলেন। হনুমান শবালঙ্গ নিয়ে এসে রামের চরণ বন্দন করে সব কথা বললেন। 
রাম তখন তাঁকে বললেন, “মান্তকার শিবকে ‘থোও তুমি জলে ৷ হনুমান তা করতে 
গেলেন, কিন্তু তিনি টান মারলেও মৃত্তিকার শিব উঠলেন না। রামকে সে কথা 
বলাতে রাম নিজে গিয়ে বললেন, “গা তোল দেব পঞ্চানন ।” তখন শিব হস্ত 
ধারণ করে উঠে বললেন, 
আজ হইতে ছাড়লাম রাজা লঞ্কেণ্বর । সবংশেতে রাবণ মারি দেবের ঘুচাও ডয় ॥ 
তানি হনুমানের ভুয়স' প্রশংসা করে ও রামকে বর দিয়ে কৈলাস-শিখরে চলে গেলেন। 

রামের আদেশে হনুমান এক যোজন অন্তর অন্তর শিবলিলগলকে গ্থাপন করলেন । 
রাৰণ রাজা সনৈন্যে বিমানে চড়ে এসে এই ব্যাপার দেখে বললেন, “উগ্রচপ্ডা আমাকে 
ছেড়ে গিয়েছেন বলে জ্বর়ং শিব লঙ্কা রক্ষা করতে এসেছেন।” এই বলে তিন চলে 
গেলেন। রাম জাঙ্গাল-রক্ষাকারী শিষের পূজা করতে সুর? করলেন, 
অজাতি অজাঁল পুজা দেন বে মাথে । করযোড় প্রদাক্ষণ করেন রথুনাথে ॥ 


banglabooks.in 


৩৯৪ রামারণ 


এই ব্যাপার দেখে হনুমানের পরার কাঁপতে লাগল | তিন মনে মনে বললেন, “গুরুর 
কাছে আমি চার বেদ, চৌবাটু বিদ্যা, চৌবাটু শাস্র, অষ্টাদশ পুরাণ, আগম প্রভৃতি 
পড়েছি। সব প্রাণেই বিষ্ণুর মহিমা কাত । দেব-অনুক্-সৃষ্টি সব কিছুর স্রষ্টা 
বিষ্ণু, তাঁর চেয়ে বড় কেউ নেই । সেই বিষুই রাম হয়ে জচ্মেছেন। তান 'আঁথলের 
নাথ হৈয়া পুজা করেন কার’ ৷ রামের চেয়েও বড় যাঁদ কেউ থাকেন, তাঁরই সেবক 
হব, রামের সেবক হয়েছি কেন?” এই ভেবে হনুমান ভয় কাটিয়ে রামের চয়ণ বন্দনা 
করে যোড় হাতে বললেন, 

নিজ্ষপট হৈয়া প্রভূ কহিবা আমারে । এতো ভান্ত কারয়া প্রভু পূজা কর কারে ৷৷ 

রাম বলেন নিরঞ্জন সভায় উপায় । যাহাঁ হইতে সব্ব দেবতার পূজা করি ॥ 

হনুমান বলে তায় কোথায় বসাঁত। রাম বলেন সপ্ত স্বর্গের উপরে চ্ছিতি ॥ 

সপ্ত জ্বগ্গের উপরে শুন্য নামে পুর । সেইখানে বসাঁত তাঁর স্ব আঁধকারণ ॥ 
তখন হনুমান লাফ দিয়ে আকাশে উঠলেন ৷ দৈর্ঘে ত্রিশ যোজন ও প্রচ্ছে দশ যোজন 
আকাঁত ধারণ করে, বাক্জাকর সমান লেজ নিয়ে-_-পবনবেগে চলে তান অমরাবতা, 
ক্মালোক, বৈকুণ্ঠ ও গোলোক “চক্ষুর নিমিষে পার হয়ে শতেক লক্ষ যোজন উঠলেন।। 
উঠেও 'কিচ্তু কিছু দেখতে পেলেন না, চার দিকই অন্ধকার । ঘুরতে ঘুরতে হঠাৎ 
[তান শ্‌ন্যে এক অদ্ভুত পুরী (নগরণ ) দেখতে পেলেন । সেই “পুরী বোঁন্টত গড় 
মহাব্র্ষজালে” । সেখানে প্রচণ্ড আঁগ্ন জবলছে, তার ধোঁয়া সহস্র যোজন বিস্তৃত । 
ব্ৰহ্মাদিরও অগম্য এই পুরাঁতে ঢোকার আগে হনুমান ছয় দণ্ড চিন্তা করলেন ॥ সহম্- 
যোজনব্যাপা আঁগ্ন পার হয়ে গিয়ে হনুমান ভাবলেন তান এই আকৃতি নিয়ে পুরীর 
উপর পড়লে পুরী রসাতলে যাবে । এই ভেবে তান নেউলের সমান রূপ ধরে এক 
মন্দিরের চূড়ায় পড়লেন এবং এশদকে ওশঁদকে পড়ে, চুড়া চেপে ধরে অনেক ক্ষণ পরে 
নুশ্ঘির হলেন । নিরঞ্জন পুরীর ভিতরে ছিলেন, হনুমানের আসার কথা অন্তরে 
জেনে মানুষের রূপ ধরে কাপড় মাড় দিয়ে তিন শুয়ে রইলেন ৷ হনুমান মান্দর 
থেকে নেমে পরার মধ্যে ভ্রমণ করে তার আশ্চর্য নির্মাণ-কৌশল দেখে ভাবলেন, 
“এ রকম সুন্দর পুরী ন্িভূবণে কোথাও দৌথ 'নি। রাম-লক্ষমণের কাছে আর যাব 
না, নিরঞ্জনের সেবক হয়ে এখানেই থাকব । 'যনি 'বিনা অবলদ্বনে শূন্যে পরা 
রাখেন, ‘সভার উপর হেন ঠাকুর আয় কোথা পাইব’ |” হনুমান পূুরীতে ঘষে 
জনপ্রাণীর দেখা পেলেন না। অবশেষে একটি অদ্ভুত বাড়তে খোলা দরজা দেখে 
হনুমান ভিতরে ঢুকলেন । ঢুকে দেখেন, পুরীর মধ্যে এই বাঁড়াটির তুলনা নেই, 

পরশ পাথরে বেড় প্রবালের থুনি । হারা নীলা চার 1ভতে মানকে সাজনি ॥ 
হনুমান দেখলেন সেখানে এক দ্য সিংহাসনে শুয়ে এক পুরুষ কাপড় মুড়ি দিয়ে 
ঘুমোচ্ছেন। ধারে ধারে তাঁর কাছে গিয়ে হনুমান বসে রইলেন। কিন্তু তাঁর 
আর ঘুম ভাঙে না। হনুমান ঘুম ভাঙাতে সাহসও পেলেন না। সাত পাঁচ ভাবার, 
পর [তান চিন্তা করলেন, “এত শ্রম করেও এ দেখা যাঁদ না পেলাম, এর সঙ্গে কথা 
না বললাম__তবে বৃথথাই জীবন । যা হয় হবে একে জাগাই।” এই ভেরে হন।মান 
ধীরে ধীরে এ পুরুষের আঙচ্ছাদনবন্্ তুললেন । সঙ্গো সঙ্গে নিরঞ্জন ন্তাহত 


হলেন, 


banglabooks.in 


'্গাঠানর্ধারণ-প্রসঙগ ৩৯৫ 


আনামখ ব্রহ্মা যার দৃষ্টে নয় । বানর হৈয়া কেমতে তাহার দেখা পায় ॥ 
সিংহাসন শূন্য দেখে হনুমান শশব্যন্ত হয়ে কাপড় ছেড়ে দলেন। কিল্তু স্গে 
সঙ্গে দেখলেন সেই পুরুষ আবার কাপড় মংড় দিয়ে ঘুমোচ্ছেন । হনুমান আবার 
কাপড় তুললেন, আবার তান অন্তর্ধান। এইভাবে সাত বার হনুমান কাপড় তুললেন, 
প্রতি বার একই ব্যাপার ঘটল ৷ হনুমান তখন মনে মনে বললেন, “এ শ্রম করা 
সত্বেও কোন দোষে নিরঞ্জনের দেখা পেলাম না? যাঁদ তিনি দেখা না দেন, এখাঁন 
প্রাণত্যাগ করব । হে প্রভু পাঁততপাবন নিরঞ্জন, পাঁততকে দেখা দাও । দেখা না দলে 
প্রাণত্যাগ করব, প্রাণীহত্যার পাপ তোমার উপরে চাপবে ।” হমুমান ভয়ও দেখালেন, 
“দেখা না দিলে গোটা পর়টা তুলে রামের কাছে নিয়ে যাব ।” তখন নিরঞ্জন অদৃশ্য 
থেকেই অন্তরাঁক্ষে বলতে লাগলেন, “বাছা বীর হনুমান! তুমি কী করে এখানে 
এলে?” হনুমান তখন “নিবেদন” করে তাঁকে বললেন, “এই প.রাঁথানে প্রভু কাহার 
ভবন”? তখন 

দেব নিরঞ্জন বলে পবনকোঙর । দশরথ নামে রাজা অযোধ্যা নগর ॥ 

তাঁর ঘরে জাম্ময়াছেন ভাই চারজন । শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শুর ॥ 

একজন জাঁম্ময়াছেন চাঁর রূপ ধাঁর । সেই রাম লক্ষণের দেখ এই পুরা ॥ 

হনুমান বলে তবে তুমি কোনজন ৷ পরাতে একক তুমি আছ কি কারণ || 
নিরঞ্জন বললেন, “আমি সেই রামের সেবক ; রাবণকে মারতে যাবার আগে তান 
আমায় এই পুরীর রক্ষক 'নষুত্ত করে গিয়েছেন ।” হনুমান বললেন, “তবে রাম 
পূজা করেন কারে”? নিরঞ্জন বললেন, “তানি নিজেকেই পূজা করেন । রাম ন্রিভুবনের 
সার, '্িভুবনের একমান্ন গাঁত। আমাকে দেখে তোমার কোন লাভ হবে না। রামের 
সেবক হইলে ব্রহ্মার শিল্পোধার্যয” ৮ হনুমান তখন বললেন, “আমার কাঁ হবে? 
আমি পরম পাপী, গুরুভেদ' করেছি ; আমায় নরকে বাস করতে হবে।” নিরঞ্জন 
তাঁকে সাচ্ত্বনা দিয়ে বললেনঃ “কে'দো না, নিজের স্থানে যাও তোমার মত বাঁর 
্িভুবনে নেই, রক্ষার অগম্য স্থানে তুমি গিয়েছ । এখন রামের চরণ ধর এবং রাবণ 
মারায় উদ্যোগ কর ৭” হন:মান তখন রামের কাছে এসে তাঁকে করযোড়ে প্রণাম করে 
বললেন, “প্রভু ! তুমি প্িদশের নাথ । ব্রহ্মাও তোমার মায়ার অন্ত পান না । তোমাকে 
চনতে না পেরে ‘আম তোমারে করিল: ভেদ’ ৷” হনুমান বললেন, 

এবে জানলহ প্রভু তোমার সভ লালা ৷ প্রথমে শূন্য মধ্যে একক আছিলা || 

চৌদ্দ ভুবন আমি কারলাম ভ্রমণ ৷ যতেক দৌখলাম প্রভু তোমার সৃজন ॥ 
রাম হেসে হনমানকে আলিঙ্গন করলেন । হনুমান তখন জাঙ্গাল বাঁধতে গেলেন । 

উপরে বার্ণত অংশ আমাদের আদর্শ পাঁথতে থাকলেও একে কৃতিবাসের রচনা 
বলে আমরা গ্রহণ করতে পারি নি। কেন পারি ন, তার কারণ নীচে দিলাম । 


(১) এর প্রথমাংশে যেভাবে হনহমানের হাতে প্রথমে শিবের বাহনেরঃ পরে স্বয়ং 
{শিবের পরাজয় দেখানো হয়েছে, তা অত্যন্ত কাঁচা হাতের রচপা। হনহমান এক 
জারগায় শিব ও বিশ্বে ধিরকে পথক দেবতা বলেছেন । ‘আশ্চর্য ব্যাপার ! রাবণকে 
ঠেকানোর জন্যে হনমাদের শিব্মার্ত আনার কাহিনী (খ)পোথতেও আছে, সেখানে 
বলা হয়েছে হদমান কৈলাসে (বার়াণসাঁতে নয় ) গিয়ে শিবের জনেকগ্যাল নতি থেকে 


banglabooks.in 


৩৯৬ রামায়ণ 


একটিকে তুলে 'নিয়ে এসোঁছলেন ; এ কাঁহনী (ক) পাঁথয় কাহিন'র তুলনায় অনেক 
ভাল । (ক) পুথিতে এই অংশের ভাষাতেও অক্ষম হাতের ছাপ দেখি ; হনুমান শিবকেই 
বলছেন, “শব যাঁদ নাহ দেহ” ইত্যাদি ; 'শিবকে পরাস্ত করার পর হনুমান পর্বতের 
উপর বসাল “যত 'শবগণ” (অর্থাৎ শিবের যত ম্ার্ত)! (ক) পুথিতে দোখ, 
হনুমান আসল শিবকে পরাস্ত করল, কিন্তু মাটির 'শিবকে তুলতে পারল না! এর 
থেকেও বোঝা যায় এই অংশ কৃত্তিবাসের মত বড় কাঁবর লেখা হতে পারে না। 

(২) এর পরব" অংশে গ্রক্ষেপের ছাপ আরও স্পষ্ট । রাম ও ধর্মঠাকুর (নিরঞ্জন) 
উভয়ের উপাসক কোন কাব (এরকম অনেকেই 'ছিলেন- প্রখ্যাত থনরাম চক্রবতাঁ এর 
দৃষ্টান্ত ) এট রচনা করে কৃত্তিবাপী রামায়ণে প্রক্ষেপ করেছেন বলে মনে হয় রচনা 
হিসাবেও এই অংশ খুব দুর্বল । হনুমান নিজে শিবমূর্তি নিয়ে এলেন ; রাম শিবের 
পূজা করছেন; সব কিছ জেনেও হনুমান রামকে জিজ্ঞাসা করলেন, “এতো ভাস্ত 
করিয়া প্রভু পূজা কর কারে”-_রাম উত্তরে বললেন 'তাঁন 'নিরঞ্জনকে ( শিবকে নয় !) 
পুজা করছেন। সবই অদ্ভুত ! এই অংশের “বায়ভরে রাঁহ বীর পুরাটা নেহালে ।” 
“যাঁদ ইহা বদ্বকর্দ্মার হাথের হইত । তবে ইহার সমান পুরী অন্যত্র থাকত ॥” 
প্রভৃতি চরণেয় ভাষায় আধৃনিকতার ছাপও সুস্পষ্ট । 


মোটের উপর, এই বাঁজত অংশ কোন মতেই কৃত্তবাসের রচনা হতে পারে নাঃ 
এই ৪০০-রও বোঁশ চরণ সংবলিত দীঘ বিবৃতির জায়গায় (5) প্নাথতে মাত ১৪টি চরণ 
আছে, তাতে রাবণ বানরের সাগর-বজ্ধনের বৃত্তান্ত শুনে অবিশ্বাস প্রকাশ করছে। এর 
মধ্যে কোন অস্বাভাবিকতা নেই। এর আগের ও পরের অংশে (5) পাথর সঙ্গে 
(ক) পাথর মিল আছে, কাজেই এই অংশেও (চ) পাথর পাঠই মূলে ছিল বলে মনে 
হয় ; তাই তাকেই আমরা গ্রহণ করেছি (পৃঃ ১৭২ দুঃ)। 

প্রসঙ্গত বলা যায়, উপরে উদ্ধৃত (ক) পথিক বাঁজত অংশ কৃত্তিবাসের রচনা না 
হলেও এর অন্য দিক্‌ দিয়ে মূল্য আছে । কীভাবে 'বাঁভন্ন স্তরে 'বাঁভন্ ধর্ম সম্প্রদায়ের 
লোক নিজেদেয় মতের অনুকুল কথা কীন্তবাসী রামায়ণে প্রক্ষেপ করেছে, তার একি 
সুন্দর দ্টাম্ত এই অংশ থেকে পাওয়া যায় । 

লঞ্কাকাণ্ডে আমাদের পাঠানরধারণ-্পদ্ধাত সম্বন্ধে বিশেষ নকছু বলার নেই । এই 
সুদীর্ঘ কাণ্ডাঁটিতে আমরা সম্পূর্ণভাবে (ক) পর্নাথর উপরেই নিভভ'র করোঁছ। অল্প 
কয়েকটি ক্ষেত্রে (ক) পাথর পাঠে শ্রুটি ধরা পড়েছে, সেক্ষেত্রে খে) পৃথিয় 
সাহাষ্য নিয়ে তা সংশোধন করা হয়েছে। আমাদের মনে হয় (ক। প্যাথতেই মূল 
কাতিবাসী রামায়ণের লঙকাকাণ্ডের প্রকৃত পাঠ মোটামৃঁটিভাবে পাওয়া বাচ্ছে। এ 
পাঠ বাজ্মীকর রামায়ণকেই অনুসরণ করেছে ৷ বাজারশ্চলতি রামায়ণের অনেক 
কাহিনগই এই পাঠের মধ্যে পাওয়া যায় না, এ কাহিনাগুলি যে প্রাক্ষপ্ত--তাতে এখন 
আর সন্দেহের কোন অবকাশ নেই । মহাীরাবণের কাছিনগাট অবশ্য এই পাঠেও পাওয়া 
যায়। বাক্মীকিন্রামার়ণে না" থাকলেও এই কাহিনীটি যে “প্রাচীন মিথ হতেও 
পায়ে--এ কথা ডঃ' সুকুমার সেন বলেছেন (রামকথায় প্রাক-্ইতিহা, ভূমিকা 
দু্ঠযা)। আরও'দ একটি কাছিন (ক পাাথতে লঞ্কাকান্ডে আছে--া বাজনীক" 
স্বাদারণে নেই 


banglabooks.in 


পাতাঁসরধায়ণ-প্রসঙ্ ৩৯৭ 


উত্তয্নকাণ্ডের পাঠ নির্ধারণেও আময়া (ক পাথর পাঠকে- ঘটি বা 
অপূর্ণতার ক্ষেত্রে (খ) পাথর দ্বারা সংশোধন করে--সর্বঘ গ্রহণ করেছি । কেবল 
একটি প্রসঙ্গ (ক) ও (থ) উভয় পূথিতে (এবং অন্যান্য প্যাথতেও ) বাঁণণত হওয়া 
সত্বেও তাকে আমরা বর্জন করেছি । এই প্রসঙ্গাট হচ্ছে--লবকুশ-যৃগ্ধ, অর্থাৎ লবকুশ 
কর্তৃক রামের অণ্বমেধ্যজ্ঞের ঘোড়া ধরা, রামের সৈন্যবাহিনী ও ভ্রাতৃগণ এবং পাঁরশেষে 
স্বয়ং রামের সঙ্গে যৃদ্ধ করে তাদের সাফল্য লাভের কাঁহনাঁটি। 

(ক) পাঁথতে এই প্রসঙ্গাট অশ্বমেধ্যজ্ঞের ঘোড়ার বর্ণনার ঠিক পরেই (৩৭৯ 
পৃষ্ঠায় * চিহ্নিত চরণ “পৃথিবী বেড়াইতে ঘোড়া একোঁদনে পারে ॥” র পরে) 
টাছে। এর সংক্ষিপ্তসার নীচে দিলাম । 

রামচল্দের অশ্বমেধের ঘোড়া দেশ-ভ্রমণে বেরোল । রামচগ্দ্ু শত্রুকে তার রক্ষক 
হিসাবে যুক্ত করলেন ৷ পূর্ব, উত্তর ও পশ্চিমের অনেক রাজা ঘোড়া ধরলেন-াকচ্তু 
তাঁরা সকলেই শত্রুয়ের কাছে পরান্ত হলেন । অবশেষে ঘোড়া যখন দক্ষিণ দিকে গেল, 
তখন বাল্মীকর তপোবনের কাছে সে এলে লবকুশ তাকে ধরল । ফলে তাদের সঙ্গে 
শল্লুঘ্ের সংঘর্ষ বাধল, কুশের সঙ্গে যুদ্ধে শুর পরাজিত ও নিহত হলেন। অযোধ্যায় 
এই খবর পেশছোলে লক্ষ্মণ ও ভরত লবকুশকে দমন করতে এলেন, কিন্তু যথাক্রমে লব 
ও কুশের সঙ্গে যুদ্ধে তাঁরাও নিহত হলেন। শেষে এলেন রামচন্দ্র । লবকুশ একসঙ্গে 
যুদ্ধ করে তাঁকে “অচেতন” করল । রামের সঙ্গে রাক্ষস ও বানর সৈনোরাও এসেছিল 
তারাও লবকুশের হাতে পরাস্ত হয়েছিল । হনুমান ও জাচ্বুবান লবকুশের হাতে বন্দী 
হয়েছিলেন, লবকুশ তাঁদের পরিচয় না জেনে সাঁতার কাছে নিয়ে গিয়ে কৌতুক 
&রতে লাগল এবং রাম প্রভূতিকে পরান্ড করার কথা বলল। সাঁতা কিছুই জানতেন 
না, কেবল লবকুশের ভাবগাঁতক দেখে অনুমান করছিলেন তারা একটা কিছ: বিভ্রাট 
বাধিয়েছে। এখন হনুমানকে বন্দ অবস্হায় দেখে ও সব কথা জেনে 'তীন হায় হায় 
করতে লাগলেন । বাজ্মীকি মনি আশ্রমে ছিলেন না, ‘তান চিন্রক্‌ট পর্বতে তপস্যা 
করতে গিয়োছিলেন। লবকুশ কর্তৃক নিহত সৈন্যদের রক্তে যমুনা নদীর জল লাল হয়ে 
গেল, সেই রন্তর়াঙা জল চিন্রকুটে বাজ্মীকির কাছে পেশছোল । তখন তানি 'ফিরে 
এসে মৃতসঞ্জীবনী বাঁর ছাড়িয়ে দিয়ে সকলকে পুনজশীবত করলেন॥ রাম লবকুশের 
পাঁরচয় জিজ্ঞাসা করলে বাজ্মীকি বললেন পরে জানাবেন । 

এই প্রসঙ্গটি কৃত্তিবাসের রচনা নয়, প্রার্ষণ্ত । তায় অনেকগদাল প্রমাণ আছে । 
প্রথমত, এই প্রসঙ্গের আগের ও পরের অংশগৃলিতে বাল্মণকিশ্রামায়ণের সঙ্গে থানণ্ঠ 
মল দেখা যায়, কিন্তু এই প্রসঙ্গাট বাচঙ্মীক-রামায়ণে আদৌ নেই। দ্বিতীয়ত, 
কৃত্তিবাসা রামায়ণের অনেক পৃথিতে লবকুশের যুদ্ধ (ক) পাথর অনুরপে ভাষায় 
1ও ভাঙ্গতে বাঁ্ণত হয়েছে বটে, কিন্তু (খ) পথ, হশরেচ্দ্নাথ দত্তের উত্তরকাণ্ড ও 
অনেকগুলি অন্য পবাঁথতে এই প্রসঙ্গ সম্পূর্ণ“ পৃথকভাবে বার্ণত হয়েছে, তার 
কাহিনীও আলাদা ; সেখানে অশ্বমেধের ঘোড়ার রক্ষক শান নন, লক্ষণ ; তাতে দেখা 
যায় লবকুশ প্রথমে লক্ষ্রণকে, তায়পয় রাক্ষস ও বানর বাঁরদের, তার পরে ভরত-গন্-্কে 

প্রাপ্ত করে বন্দী করেছে--প্রাণে মায়ে নি; এর পর রামের সঙ্গে, তাদের প্রচণ্ড বৃদ্ধ 
হয়েছে “অবশেষে বালবাঁকর কথার উভয় পক্ষ বুদ্ধ বন্ধ করেছে। শেখ বাধ রামের 


banglabooks.in 


৩৯২ যামায়ণ 


ভায়েদের বঙ্ধন মোচন ঘটেছে-_-অন্যেরাও মন্ত পেয়েছে, রামও ঘোড়া ফেরৎ পেয়েছেন । 
(ক) পাথর বিবরণের সঞ্চো এই বিবরণে ভাষার দিক: দিয়ে বিন্দুমাত্র মিল নেই, 
অথচ এর আগের ও পরের অংশে বিভিন্ন পাথর পাঠে বেশ এঁক্য আছে, (ক) ও (খ) 
পুথর পাঠে মিল তো খুবই বেশণী। তৃতীয়ত, (ক) পাথর লবকুশ-যুদ্ধ যে 
কৃত্তিবাসের রচনা নয়, তার প্রমাণ এ পথতেই আছে ; এই ষঃদ্ধের বর্ণনার ঠিক 
আগের অংশে এই পুথতে নিম্বোদ্ধ্ত ভনিতাটি পাই, 

জয়মূনি (জৌমনি ) ভারত কথা কেশব মিন্নের বচন। 

বিধাতার নিবন্ধ শুন বাপ পোয়ে রণ ॥ 


আলোচ্য প্রসঙ্গাঁট যে কেশব 'িন্রেয়ই লেখা, তার প্রমাণ বিশ্বভারতী সংগৃহীত 
একটি উত্তরকাণ্ডের পথ (নং ১৮১০) থেকেও মিলবে । এই পুথাট আগাগোড়া 
(ক) পাথর উত্তরকাণ্ডের অনুরুপ, এর অন্যান্য অংশে কাঁত্তবাসের ভানতা থাকলেও 
আলোচ্য প্রসঙ্গের বর্ণনায় কে*ব 'মন্রের ভাঁনতা পাওয়া যায়। উপরের ভাঁনতা'ি 
এই পৃথিতেও (প্‌ঃ ৪৭ খ তে ) এইভাবে মেলে, 
জয়মৃঁন ভারথ কেশব মিত্রের বচন। 
বিধাতা 'নর্্বম্ধ আছে বাপে পোয় রণ ॥ 
উপরণ্তু, বিশবভারতশর ১৮১০ নং পৃথিতে ( প্‌ঃ ১০০ক ) লবকুশের যুদ্ধের প্রসঙ্গ 
শেষ হবার ঠিক পরে ভানতায় “কেশব মিলন রচে” লেখা আছে (বিশবভারতী-প্রকাঁশত 
পংখি-পারচয়, ৪র্থ খণ্ড, পৃঃ ৪৭৭-এ এই পরাথর বিবরণ প্রকাশিত হয়েছে )। 
আমাদের (খ) পথ ও অনুরূপ অন্যান্য পথতে লবকুণশ-যৃদ্ধের যে বিবরণ 
পাওয়া যায়, তা’ও কৃত্তিযাসের লেখা নয়--দ্বিজ মধৃকণ্ঠের লেখা । (খ পাথর এই 
অংশে (পঃ ১৪৬ ক, ১৪৮ খ ও ১৫০ ক) দ্বিজ মধুকণ্ঠের ভানতা পাওয়া যায়, নীচে 
তা উদ্ধত হল, 
(১) মুনি দেখাইল ভয় কহিলে কথন নয় মধৃকণ্ঠ আছে তার সাক্ষী । 
(২) বিস্ময় না ভাব মনে মধকণ্ঠ মধু ভণে বান্দয়া পান্ডত কৃঁত্তবাস ॥ 
(৩) দ্বিজ মধুকণ্ঠ ভণে শ্রীশ্রীমধুসংদনে কীন্তিবাসে বাঁচ্দ কিছ কহে ॥ 
হীরেচ্দ্নাথ দত্তের উত্তরকাণ্ডের এক স্থানে (পৃঃ ৯৫০) “সংধাকণ্ঠ দাস”-এর 
ভনিতা পাওয়া যায়। “সুধাকণ্ঠ" সম্ভবত “মধুকণ্ঠ”র লাপকরপ্রমাদ । 
বান্মীকিন্রামায়ণে রামের অধ্বমেধের ঘোড়ার দেশছ্রমণে বেরোনো, তার রক্ষক হয়ে 
কারও যাওয়া, কোন রাজা বা বারের ঘোড়া ধরা এবং রামচন্দ্রের বাহিনীর সথ্গে 
তাঁর বা তাঁদের যুদ্ধ করা প্রভৃতি প্রসঙ্গের উল্লেখ নেই । উপরে যে আলোচনা করা হল, 
তার থেকে স্পষ্টই বোঝা যায় যে, মূল কৃত্তিবাস' রামায়ণে এই প্রসঙ্গাগ্ীল ছিল না। 
পরে জনসাধারণের মনোরঞ্জনের জন্য কেশব মি, দ্বিজ মধুকণ্ঠ প্রভাতি কাঁবরা জৌরান- 
সধাহতা প্রভাত সন্ত অবজদ্বনে এই কাহিনী লিপবদ্ধ করে কৃত্তিবাসী রামায়ণে 
প্রক্ষেণ্ কয়েন । তাই আমরা এই প্রদঙ্গটি বাদ দিলাম । বাদ দেওয়ার চ্বপক্ষে আয় 
একটি হ্যাউ--“গ্রা্গবী বেড়াইতে ঘোড়া ধকোঁদনে পাতে ॥ ” এবং “সেই ঘোড়া লৈয় 
গা যার ছিল দা ।" ( পুং ৩৮৯) এই দই চাপা মলখানে (ক) পরে ঘোড়ার 


banglabooks.in 


পাঠানর্ধারণ-প্রসঙ্ 6৯৯ 


িগবিজয় ও যৃক্ধবিগ্রহের যে সব প্রসঙ্গ আছে, সেগযাল যাঁদ মূল কাব্যের অঙ্গাঁভূত হত 
তা’ হলে তাদের বর্ণনার পরে “সেই ঘোড়া লৈয়া***"*""** বলার সার্থকতা থাকত 
না। তা ছাড়া হজ্জের প্রস্তুত সম্পূর্ণ হওয়ার এবং “লক্ষ কোট অযুত” রাজা 
নমান্মত হয়ে “যজ্ঞের নিকটে” আসায় পয়ে (পঃ ৩৭৮ দ্রঃ) ঘোড়ায় বেরোনো 
হাস্যকর ব্যাপার । কেধল লবকুশ'যুদ্ধের বর্ণনাটিই প্রাক্ষ্র, ঘোড়ার দেশভ্রমগ ও 
তচ্জানত যৃদ্ধাবগ্রহেয় বর্ণনার বাকা অংশ মৌলিক-এমন কথাও কেউ কেউ বলতে 
পারেন। কিচ্তু তা’ও হতে পারে না, কারণ ঘোড়া পূব, উত্তর ও গণ্চিম দিকে গেলে 
দক্ষিণ দিকেও যাবে ; দক্ষিণ দিকে লবকুণ ছাড়া আর কারও সঙ্গো সংঘর্ষের উল্লেখ 
দেখা যায় না। 

আমাদের (ক) গাঁথতে লবকৃণের যুদ্ধের বর্ণনার পয়েও দ:’ জায়গায় এই যুদ্ধের 
উল্লেখ দেখা ষায়। 

প্রথম বালযু্দীক যেখানে লবকুশকে রামায়ণ গান করতে নির্দেশ দিচ্ছেন, সেখানে 
বালমীকির উীন্তর মধ্যে আছে-_ 

ধনযার্বদ্যা শাঁখলা আমার গোচর ॥ বিক্রম দক্জেয় হৈলা মহা ধনুর্ধ'র 

বড় বড় সেনাপাঁত যাহার বাথান। সংগ্রামে গাঁড়ল সভ লা ধারল টান ॥ 

আপাঁন বিষু রঘুনাথ ভুবন জিনে। শিশ; হৈয়া হেন মাম জানিলে দুইজনে | 

আর যত মারিলে নাহি লেখাজোথা । সাক্ষাতে দেখিলা রাম তোমায় অস্শিক্ষা | 
তারপর, লবকুশের রামায়ণ গানের সময়ে সভায় উপা্থিত জনতা বলেছে, 

রামের রূপ রামের তেজ গায়ক দুইজন । এই ছাওয়াল রামের সনে করিল্লেক রণ ॥ 

রাম হইতে দুই ছাওয়াল দেখতে দুচ্জ'য়। সেই কারণে রাম পাইলা পরাজয় ॥ 

আর আর যত লোক অনহমান করে। তপদ্বা বেশ ধারয়াছে চানতে না পারে ॥ 

কিন্তু এ দুই অংশ প্রা্ষপ্ত; কায়ণ (৭) পাথিতেও এই দ?”ট প্রসঙ্গ (ক) পথরই 
অনুরূপ ভাষায় বার্ণত হয়েছে, সেখানে উপয়ে উদ্ধৃত দুটি অংশের বা লবকুশের 
যুদ্ধের নামগল্ধও নেই । তাই, এই দুশট প্রসঙ্গের ক্ষেতে আমরা (খ) পাথর পাকে 
গ্রহণ করোছ। 


banglabooks.in 


ভ্রশ্ন-সংশোপ্ৰন 
(ক) ভূমিকা 


৪৯ পৃঃ ২ ছন্লে “কীত্তিবাস রুকনদ্দীন বারবক শাহের সভায় গেলে ( যে সময়ে” 
স্থলে “( কীত্তবাস রুকনংদ্দ্ীন বারবক শাহের সভায় গেলে যে সময়ে” হবে। ৪৯ প্‌ 
২৩ ছত্রে “মিলিয়ে” স্থলে “মিলিয়ে সম্পাদন” হবে। &০ পৃঃ ৩ ছন্রে “তাঁর” দ্ছলে 
“( তাঁর” হবে। 6০ পৃঃ ৬ ছত্তে “সম্পূর্ণ । ঘাঁটলে কৃত্ববাসের স্বরূপ ধরা 
পাঁড়বে” দ্ছথলে “সম্পূর্ণ ঘাঁটিলে কাত্তবাসের স্বরূপ ধরা পাঁড়বেই পাঁড়বে” 
হবে। 6০ পঃ ৯ ছত্রে “উত্তরকাণ্ডের সম্পাদনও” স্থলে “উত্তরকাণ্ডের সম্পাদন” হবে । 
6০ পঃ ১০ ছন্রে এন” স্থলে “হয় নি” হবে। ৫০ পঃ ৩১ ছত্রে “তুলনা” স্থলে 
“তার তুলনা” হবে। ৫১ পৃঃ ১৫ ছন্রে “সহিতও” স্হলে “সঙ্গে” হবে। ৫১ পৃঃ 
১৬ ছত্ৰে “রক্ষণ” স্হলে “রক্ষা' হবে। ৫১ পৃঃ ২০ ছন্রে “যদি” বাদ যাবে । ৫১ প:ঃ 
২২ ছন্রে “করতেন, স্ছলে “করতে পারতেন।” হবে । ৫২ পৃঃ ৭ ছত্রে “সংস্করণ” 
হলে “এই সংস্করণ” হবে। ৫২ পৃঃ৯ ছত্রে “তনাঁট” বাদ যাবে । ৫২ পৃঃ 
৩০ ছত্রে “Marathi” স্থলে “the Marathi,” হবে । &৩ পৃঃ ১৭ ছঘে 5 
নং” স্হলে “&৪ নং” হবে। ৫৫ পৃঃ ২৪ ছত্রে “কাহনীর” স্হলে “কাহিনীর 
উল্লেখ কয়া যেতে পারে। এদের” হবে। ৫৬ পৃঃ ১ছন্র “(ছ) পুথি” স্হলে “ছ) 
পাথর” হবে। 6৭ পঃ ৬ ছত্রে “আরম্ভ ৷ উহা” স্হলে “আরব্ধ। উহা তৃতীয় পাতার 
দ্বিতীয় প্‌ষ্ঠার মধ্যভাগে শেষ হইয়াছে । তাহার পর হইতে তৃতীয় পাতার” হবে। ৫৭ 
পৃছ্ঠার ১৬, ২৭, ২৮ ও ৩২ ছন্লে যথাক্রমে “আজ”, “প্রচারির৮ “মনে মনে” ও “বান্রাসার” 
গহলে “আন”, “প্রচারিব”, “মনে মন” ও “বান্ত্রা সারে” হবে 1 ৫৮ পৃঃ ২ ছত্রে “তিহো” 
দ্ছলে ণতহোঁ” হবে । ৭৯ পৃঃ ২৪ ছত্ৰে “নিয়েছো” স্হলে “নিয়েছে” হবে। ৬০ পৃঃ 
১৬ হৱে “সেই” স্হলে “বই” হবে। ৬২ পঃ ১১ ছত্লে “ভঙ্মলোচন” স্হলে 
“ভঙ্মলোচন” হবে । ৬৩ পঃ ২২-২৩ ছত্রে “উদায়তার ভঙ্গীরও” স্হলে “উদার দৃষ্টি- 
ভাঙ্গয়ও” হবে। 


(খ) মুল গ্রন্থ 


২৪ প্‌ঃ১ কলম ৪৯ হতে “বাসুকী”” স্হলে “বাসুক” হবে । ৮২ প:ঃ১ কলম 
৩৯ ছত্রে “সীতায়ে' স্থলে “সীতা যে” হবে। ৯১ পঃ ২ কলম ২৯ ছনে “জানক” 
“হলে “জানক” হবে । ১৬৩ পৃঃ ২ কলম ৪২ ছত্রে “শোনিতাক্ষ” হলে “শোণিতাক্ষ” 
হবে। ২৬০ পৃঃ ১ কলম ৩০ ছক্রে “সাল” স্হলে “শাণা” হবে। ২৭৩ পঃ ২ কলম 
১২ ছত্রে “উচ্চেশ্রবা” স্থলে “উচ্চৈশ্রবা” হবে । ২১৯২ পৃঃ ২ কলম ১১ ছত্রে “লক্ষণ” 
চ্হজে “লক্ষী” হবে । (ভাঙা ছবরগলিকে আলাদা ছত্ৰ বলে ধরা হয়েছে। ) 


banglabooks.in 


দুরূহ ও অপ্রচন্দিত শব্দের জর 

is ছামান = শংভদংঁ্ট 
৪৫১৪৫ ৯ প্রাসাদ ছিণ্ডা (ক্রিয়াপদ ; “ছাপ্ড’,- “ছিণ্ডে 
আগ্গাল-অগ্রবতখ প্রভৃতি রূপে পাওয়া যায় ) =ছে'ড়া 
আগ অগ্র জত-্যত 
আছ;ক = থাকুক জাঠা ( ‘যণ্ঠি’ থেকে সৃষ্ট )-অস্মাবশেষ' 
আম্রসার= আমের পল্লব জাঠি-এ 
আ'লস- আলস্য জুঝার-যোগ্ধা 
উড়িয়া -প্রাতহত ও উৎক্ষিপ্ত হয়ে ঝকড়া-অপ্নাবশেষ 
উঠানি-(১) উত্থান, (২) যুদ্ধোদ্যোগ কাট = ঝঁটাত, শীন্র 
উভ- উহ টোন=তুণ 
উভরড়ে = উপুড় হয়ে বেগে দৌড়োনো ঠাল স্বাধা 
উয়নায়= বৈঠকখানা ঠাকুরাল = প্রভডুত্ব 
উাঁড় =ধান্যাবশেষ ঠাট= সৈন্য 
উফাঁড়য়া - উখাড়য়া দঃ ডহর ( ‘হুদ’ থেকে সঞ্টঃ) লানয়ভূমি 


এড়া (ক্রিয়াপদ ; ‘এাঁড়ল’, ‘এাঁড়লেক’ 
প্রভাত রূপে পাওয়া ধায় ) স্ত্যাগ করা 
কামান =ধনুক 
কালরান্তি = বিবাহের পরের রান্রি 
কোঙ্র = পান্ত্র 
খাউ = খাউক 
খা*ডা = খাঁড়া 
খাম = থাম 
খালিজ্‌লি = খালজোল 
খুলা ( কিয়াপদ ; “খলিল”, 'খালিয়া, 
প্রভাত রূপে গাওয়া যার )= খোঁড়া 
গাণ্ডি -ধননক 
গুরা* সুপারি 
' গোসাঁঞ = প্রভু 
চাতর-- চত্বর 
চাঁদ্দোয়া -চাঁদোয়া 
চয়াইতে = চেতন করতে 
চোঁড় = দাস’ 


ছাওয়াল = শিশ-পত্র 


ঢোল =পাঁরহাস 

তি. তাতে 

তরাতাঁর= তাড়াতাড়ি 

তাচ্ছার =সেই ছার 

তিতা (ক্য়াপদ $ ‘“তাঁতল’, “তাঁতলেক” 
প্রভাত রূপে মেলে ) = ভেজা 

তহোঁ= তানি 

তাঁরত= ত্বারত, শীঘ্র 

তোচ্ছার স্তুই ছার 

থুয়া ( ক্রিয়াপদ, ‘থুইল’, '‘থ:ইতে’ 
প্রভৃতি রূপে মেলে )= রাখা 

দড় ্দ 

দাপান = দৰ্পণ 

দামা= দামামা 

দুয়ারী= দ্বার 

দেয়ান = সত্ব 

নাটই = লাট 

নিবড়ে = নিবৃত্ত হলে 

নয়ড = নিকট 


